


ভূমিকা 


সুদক্ষিণা ঘোষ 


সংকলক 


অভিজিৎ সেন 
অনিন্দিতা ভাদুড়ী 


রে 





দী'প প্রকাশন 
২০৯এ, বিধান সরণি, কলকাতা-৭ ০০০০৬ 


প্রথম প্রকাশ : ২৯ এপ্রিল ১৯৬০ 


প্রচ্ছদশিল্পী : ধরব দাস 
সহ: সম্পাদনা : নিলয় মুখাজ্জী 


প্রকাশক £: শংকর মণ্ডল 
২০৯এ বিধান সরণি, কলকাতা-৬ 


বর্ণ সংস্থাপন: 
আই. ই. আর. ই. 
২০৯এ বিধান সরণি, কলকাতা-৭০০ ০০৬ 


মুদ্রাকর: 
জশদ্ধাত্রী প্রিন্টার্স 
৩৭/১/২ ক্যানাল ওয়েস্ট রোড 
কোলকাতা-৪ 


ভূমিকা 


উনিশ শতকের মাঝামাঝি সময়ে জন্ম নিয়েছেন এক সাহিত্যিক, কুড়ি বছর বয়সে রচনা 
করেছেন এক এতিহাসিক উপন্যাস, মনন মেধা ও কক্সনারসের মিশ্রণে একে একে লিখে 
চলেছেন আরো অনেক উপন্যাস- সামাজিক, এতিহাসিক; লিখছেন ছোটগন্স, প্রবন্ধ, নাটক, 
কবিতা, গান ; স্বাধীন মনস্থিতায় সম্পাদনা করছেন নামী কোনো সাহিত্যপত্র, গড়ে তুলছেন 
অনেক মানুষের অর্থময় একটি সম্মিলন ক্ষেত্র-একটি সমিতি। 

ছিয়ান্তর বছরের জীবন পরিধির মধ্যে এতগুলি ভূমিকার দায়িত্ব যিনি সফলভাবে পালন 
করেছেন, স্বভাবতই তার পক্ষে বড়ো সহজ হয় নি সে কাজ,_আরো কঠিন বলে মনে 
হবে, যদি মনে রাখি বিচিত্রপথগামী এ মানুষটি বেড়ে উঠেছেন অন্তঃপুরের অন্তরালে। 

বিচিত্রকর্মা এই মানবীরই নাম স্বর্ণকুমারী দেবী--রবীন্দ্রনাথের অগ্রজা, ঠাকুরবাড়ির শ্রেষ্ঠ 
দুহিতাদের অন্যতমা তিনি। এ কথা ঠিক যে, ঠাকুরবাড়ির মতো সমৃদ্ধ শিক্ষিত অভিজাত 
সংস্কৃতিমনস্ক পবিবারে জম্ম হয়েছিল তার, দেশজোড়া সাধারণ মেয়ের মতো অশিক্ষা- 
অল্রানতা-সংস্কারবদ্ধতা-প্রথাসর্বন্বতার অদ্তুত আধারের মাঝে বাস করতে হয় নি তাকে, 
ঠাকুরবাড়ির নিজম্ব অন্তুঃপুরশিক্ষার আয়োজনেব পাশাপাশি পেয়েছেন মহর্ষি দেবেন্দ্রনাথের 
মতো পিতা আর দ্বিজেন্দ্রনাথ-সত্যেন্দ্রনাথ-জ্যোতিরিন্দ্রনাথের মতো অগ্রজদের সঙ্গ ও 
সান্নিধ্য, মাত্র এগারো বছর বয়সে ব্রাহ্মবিধিমতে পরিণীতা হলেও জীবনসঙ্গী ৰপে পেয়েছেন 
জানকীনাথ ঘোষালেব মতো উদারমনা পুরুষকে-কিন্তু জীবন থেকে পাওয়া এ সমস্ত 
সুযোগকেই দিনে দিনে জীবনের অর্জনে পরিণত করে নিয়েছেন স্বর্ণকুমারী। 

১৮৫৬ থেকে ১৯৩২- দীর্ঘ এই কালসীমায় তিলে তিলে গড়ে উঠেছে স্বর্ণকৃমারী 
দেবীর ব্যক্তিত্বের প্রতিমা। ১৮৭৬ সালে, মাত্র কুড়ি বছর বয়সে “দীপনির্বাণ' উপন্যাসের 
অনাধিকা লেখিকা হিসেবে স্বর্ণকুমারীর আত্মপ্রকাশ আর শেষ ত্রয়ী উপন্যাস “বিচিত্রা-স্বপ্রবাণী- 
মিলনরাত্রি'-র শেষ খণ্ড “মিলনরাত্রি'-র প্রকাশকাল ১৯২৫ সাল, যখন তার বয়স উনসত্তর। 
উনবিংশ শতকের শেষ অর্ধার্ধ এবং বিংশ শতাব্দীর প্রথম অর্ধার্ধ_-এই দুই যুগ জুড়েই 
অব্যাহত ছিল তার সৃজনশীলতা । আর তাই, লেখক হিসেবে তিনি যেমন দেখেছেন উনবিংশ 
শতাব্দীর রক্ষণশীলতার গর্ভ থেকে নতুন চেতনার জাগরণ, বহুবিবাহ-বাল্যবিবাহ- 
৮৯১78 দ৮1 আর সেই যাপিত জীবনের 
অধিকারহীনতাকে অনুভব করে নতুন সংবেদনার উন্মেষ :অন্যদিকে বিংশ শতাব্দীর সৃচনা- 
মুহূর্ত থেকে দেখেছেন রাজনৈতিক উম্মাদনা_বঙ্গভঙ্গের অন্যায় আক্রমণ, সে-অন্যায় 
রোধের সংগ্রাম, বয়কট আন্দোলন স্বদেশী আন্দোলনের পাশাপাশি সন্ত্রাসবাদী বিপ্রবাদলের 
হিংসাশ্রয়ী রাজনীতি কিংবা জাতীয় কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতায় নঁরমপন্থী ও চরমপন্থী 
দলের মতাদর্শগত বিরোধ। আর এই সব বিষয় নানা ভঙ্গিতে-কখনো গক্পে-উপন্যাসে, 
কখনো-বা প্রবন্ধে-রূপ নিয়েছে তার রচনায়, চিরকালীনতার সঙ্গে সঙ্গে সমকালীনতাকেও 
ছুয়ে ছুঁয়ে এগিয়ে চলেছে তার লেখালেখি। 

তবু আজকের পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে, কী এমন লেখালেখি করেছেন তিনি, 
যে জন্য আজ আমরা তার প্রতিনিধিত্বমূলক রচনাগুলিকে বাধতে চাইছি এক মলাটের 
পরিসরে, তুলে দিতে চাইছি দূর যুগের পাঠকের হাতে? 


৫ 


ইতিহাসের তথ্য তো অনেকদিনই আমাদের জানিয়ে দিয়েছে, শিক্ষার সুযোগ-বঞ্চিত 
অসূর্যস্পশ্যা সেই বঙ্গ ভমিতেও স্বর্ণকুমাবী দেবী নন বাংলার প্রথম নারী-ঁপন্যাসিক ; প্রথম 
কবিতা, প্রথম গান, প্রথম নাটক-- সাহিত্যের প্রত্যেকটি শাখাতেই ত্বর্ণকুমারী দেবীব আগেই 
কলম ধরেছেন কোনো-না-কোনো মহিলা-লেখক, এমনকী পুরুষ-প্রভাবিত পত্রিকা- 
সম্পাদনাব জগতেও স্বর্ণকুমারী দেবীর আগে লেখা আছে থাকমণি দেবী বা মোক্ষদায়িনী 
মুখোপাধ্যায়ের নাম। 

আসলে একথাও আমরা ভুলি নি যে, এতিহাসিক তথ্যবিচাবে প্রথম হওযাব শৌরবে 
নয়, স্বর্ণকৃমারী স্বতন্ব তার ধাবাবাহিকতাব সামর্ঘযে। সাহিত্যের প্রতিটি শাখাপ্রশাখাকেই শুধু 
অনায়াসে ছুঁয়ে যায় নি তাব কলম, দীর্ঘকাল একই সাবলীলতায় প্রাণবান ও রয়ে গেছে। 
বাংলা সাহিত্যে নারী-সাহিত্যিকদের রচনাধাবার উৎসমুখটি লুকিয়ে আছে তাবই কলমের 
আচড়ে। 

স্বর্ণকূমারী দেবীর বচনাবলীর যে ক'টি খণ্ড বহুদিন আগে প্রকাশিত হয়েছিল, 
উত্তরযুগের কাছে আজ আব তা খুব সহজপ্রাপা নয়, তাই ছোটগল্প-প্রবন্ধ-নাট্যে সাজানো 
এমন একটি সংকলন বড়ো জক্বি ছিল এখন, এই লেখাগুলির স্বাদ গন্ধ ও সৌন্দর্যই 
আজকেব পাঠককে চিনিয়ে দেবে স্বর্ণকূমারীর ব্যক্তিত্ব আর সাহিতোের স্ববপ। 


২ 
“যাহারা হারিবে জানিয়াও সমস্ত পণ কবে, তাহারা পাগল, কিন্তু এরূপ পাগলেব সংখ্যা 
পৃথিবাতে অল্প নহে, অন্তত অর্ধেক-নাবীজাতি1”-_-“ভারতী' পত্রিকায “বিবিধ প্রসঙ্গ' লিখতে 
বসে এই কথাগুলি একদিন লিখেছিলেন স্বর্ণকূমারী দেবী। আর স্বর্ণকুমারাব গল্পেব জগতের 
অনেকখানি জুড়ে আছে এই 'পাগল' মেয়ের দল; ভালোবাসায় সর্বস্ব সমর্পণ কবেই যাবা 
জীবন পণের খেলায় নেমেছে- এই সংকলনের নির্বাচিত গল্প গুলির মধ্যেই “লজ্জাবতী” “পেনে 
গ্রীতি' “কেন “গহনা “যমুনা' 'অমবগুচ্ছ" “পূজার তত্র" কিংবা বড়োগল্প “মালতী'_ সবখানেই 
ছড়িয়ে আছে এইরকম সাধারণ কিন্তু 'পাগল' মেয়ের দল, এ সংসাবের সব সুখেব খেলাতেই 
অনধিকাবেব ললাট লিখন নিয়ে যারা পৃথিবীতে এসেছে ; আর সব দিয়ে, কিছুই না পেয়ে 
নিরভিমান প্রেমে মুছে গেছে সংসারেব পট থেকে, ঝবে গেছে একবাশ “মুদূহাসাময়ী 
কুসুমকলিকা"। ফুলের মতোই স্বল্প পরমায়ু নিয়ে আর সুন্দর মন নিয়ে এসেছে এই সুহাসিনী 
সুভাষিণী মেয়েবা, ক্ষীণ আযুশেষে ফুলেরই মতো সৌন্দর্যের সৌরভ জাগিয়ে রেখে হারিয়ে 
গেছে। 

স্বর্ণকূমারীর মনেব গভীরে হয়তে৷ কোথাও ছিল এমন শ্রীময়ী একটি মেয়ের মুখের 
আদল--তাব প্রথম যুগের উপনাস “ছিন্নমুকুল'- এর নায়িকা কনক বা“মশ্নেহলতা' উপন্যাসের 
নায়িকা শ্লেহলতার চরিত্রের ছাচও এমনই এক সর্বংসহা নারীর। ছোটগল্পের জগতের এই 
মেয়েদের- এমন অসহায অসম্পূর্ণ অসমর্থ ভালোবাসায় এমন আবিষ্ট মেয়েদের ছবিও 
অনেকখানি মমতা আর সমবেদনা মিশিয়ে একেছেন স্বর্ণকৃমারী। 

শুধু বাঙালী মেয়েরাই কি জানে এমন আত্মহারা হয়ে ভালোবাসতে? আত্মহারা 
ভালোবাসার সর্বোন্তম নিদর্শন স্বর্ণকুমারীর “পেনে প্রীতি" গল্প, যেখানে মহারাষ্ট্রের সুদূর 'পেন' 
গ্রামের এক অখ্যাত আঙিনায় অপেক্ষা ক্র আছে এক অপরূপসুন্দরী মারাঠী মেয়ে_যার 
জন্য তাব এই শবরীর প্রতীক্ষা, সেই সাহেব সম্পর্কে তার ভন্মীপতি, দশ বছর আগে 


৬ 


পরিহাসছলে সে শ্যালিকাকে বলেছিল বড়ো হলে সে তাকেও বিয়ে করবে। বালিকা সেই 
পরিহাসকেই অঙ্গীকার জেনে নিশ্চিন্ত নির্ভরতায় কাটিয়ে দিয়েছে দীর্ঘ দশ বছর, সপ্তদশী 
তরুণীটি আজও অপেক্ষা করে চলেছে-নিরভিযোগ প্রেমে, নিশ্চিত প্রত্যয়ে । প্রতিদানহীন 
এমন প্রেমও সম্ভব! 

প্রতিদানহীন প্রেমেরই জগৎ স্বর্ণকুমারীর ছোটগল্পে, এমনই সৌন্দর্যময় সে প্রেমের 
জগৎ, যে দুশ্চরিত্র খলনায়িকাকেও যথোচিত খলচরিত্র বলে মনে হয় না, বেদনাময় অনৃকম্পা 
জেগে ওঠে তার জন্যও--ন্বর্ণকুমারীর 'কেন' গল্পে যেমন। অন্যাসক্ত স্বামীকে নিয়েই যন্ত্রণা 
এ গল্পের গৃহবধূটির, তবু স্বামীর প্রতি ভালোবাসার অন্ত নেই তার, অকাতরে স্বামীর হাতে 
গোণে, অবশেষে অপেক্ষা সার্থক করে একদিন ফিরেও পায় স্বামীকে-নিজের কোনো 
তপস্যাব গুণে নয়, “অন্য সেই চরিত্রহীন মেয়েটির উদারতায়, পতিব্রতা বধূটির যন্বণার 
আঁচ পেয়েই যে সঙ্গে সঙ্গে নিজেকে সবিয়ে নিষেছে প্রেমের প্রতিযোগিতা থেকে । আসলে 
এ গল্প দুই নারীর ভালোবাসার প্রবলতারই গল্প, একই পুরুষকে ভালোবেসেও যারা 
পরস্পবের প্রতিদ্বন্দ্বিনী হযে ওঠে নি, একে অপরকে না চিনেও অদৃশা এক সখিত্বের বাধনে 
জড়িযেছে নিজেদেব। প্রেমিক পূরুষটির ভালোবাসার কোনো নির্ধারক ভূমিকাই নেই এ গল্পে 
_ভালোবেসেও সবল প্রত্যাখ্যানে কারো ফিরিযে-দেওয়া আর সব জেনেও উদার ক্ষমায় 
কাবো ফিরিষে-নেওয়া-- প্রেমিক পুরুষটি কেবল এই দেওয়া-নেওয়ার ক্রীড়নক মাত্র। পুরুষ- 
প্রতাগী সমাজের দুই নারী-এক পুরুষ ছকের বেশ বিপরীত ছবি এই গল্পটি, যেখানে পুরুষটি 
সর্বপ্রকাবে প্রতাপবিহীন। 

লাজুক মেযে লজ্জাবতীর অকালমৃত্যুব কারণ খানিকটা যদি হয় তার অভিযোগহীন 
অভিমানী স্বভাব, খানিকটা তো নিশ্চয়ই তার শ্বশুববাড়িব--শাশুড়ি, জা-এর অবহেলা ; কিন্তু 
তা সত্তেও কখনো বধূনির্যাতনেব চেনা ছকেব গল্প হয়ে ওঠে না লজ্জাবতী--তার অকালমৃত্বার 
বেদনা ছাপিয়েও বড়ো হয়ে ওঠে তার অভিমানী স্বভাব, বিনা দোষে দোষী করলেও যে 
আত্মপক্ষ সমর্থন করে না, প্রতিবাদ করে না, নীরবে চোখেব জল ফেলে শুধু ; আর উজ্জ্বল 
হয়ে ওঠে-_রায়বাঘিনী বলে বাঙালী সমাজ যাকে নিন্দিত করেছে সেই ননদিনীর সঙ্গে লাজুক 
ছোট বৌ লজ্জাবতীর নীরব শ্রেহসম্পর্কটুকু। দুই অসমবয়সী নারীর এই সখিত্বে, স্বার্থহীন 
ভালোবাসায় আর লজ্জাবতীর প্রতিবাদহীন স্বভাবের মাধূর্যেই করুণ কোমল তারে বাধা হয়ে 
যায় গল্পটির সুর। 

অগ্রজদের ভালোবাসা ছিল স্বর্ণকূমারীর নিজের জীবনের একটি পরম সম্পদ। তার 
“গালতী' নামের বড়োগন্পটিতে কিশোরী মালতীর রন্ত-সম্পর্কে আপন দাদা নয় রমেশ, তবু 
আশৈশব দাদা বলেই জেনেছে তাকে_সেই দাদার জীবন থেকে অ-সুখের একটি কাটা তুলে 
প্রাণ বিসর্জন দিয়েছে ছোট্ট মালতী। এ গল্প যতখানি ত্রিভুজ ভালোবাসার ভুল-বোঝাবুঝির 
গল্প, তার চেয়েও অনেক বেশি মাত্রায় বড়ো ভাই ও ছোট বোনের অকৃত্রিম শ্নেহবন্ধনের গল্প । 

সামাজিক সংস্কারের চেনা ছকে বন্দী ্বর্ণকূমারীর গল্পের অনেক নায়িকাই ; “অমরগুচ্ছ 
গল্পে যেমন দেখি বিধবা ষোড়শী মেয়েটি অমরপুষ্পের উপহার তুলে দিয়েছে আকাঙিক্ষিত 
পুরুষের নবপরিণীতা বধূর হাতে, তারপরে সান্ত্বনা খুঁজেছে বিস্মৃত স্বামীর ছবিতে-আকা 
মুখশ্রীতে। কিংবা, “পূজার তত গল্পে শুনতে পাই মাতৃত্বের সংস্কারের উচ্চারণ। পতিগৃহে 


৭ 


পিতৃনিন্দা শুনে আর পিতৃগৃহে পতিনিন্দা শুনে সমান কাতর বাঙালী বধূর বেদনার ছবি 
আছে এ গল্পে, সন্তাপ-তাড়িতা সে-মেয়েকে সান্ত্বনা দিয়ে মা বলেছেন-“সহ্য করে 
কর্তব্পালনেই মনুষ্যত্ব । স্ত্রীলোকেরও জীবনের উদ্দেশ্য আছে। তুমি যখন তোমার 
ছেলেগুলিকে মানুষ করে- প্রকৃত মানুষ করে তুলবে-তখন তোমার জীবনের উদ্দেশ্য পূর্ণ 
হবে।” স্বর্ণকুমারীর এ গল্পের রচনাকাল আশ্বিন, ১৩২ ১-_-তবু'স্ত্রীলোকের জীবনের উদ্দেশ্য 
খুঁজতে মাতৃত্বেই মেয়েদের জীবনের চূড়ান্ত সার্থকতা- সমাজের এই দীর্ঘদিনের সংস্কারের 
পিছুটানকেই স্বীকার করে নিলেন তিনি। 

মেনে-নেওয়া মানিয়ে-নেওয়া আর সহ্য করে চলাতেই মেয়েদের লক্ষ্মীশ্রী দেখেছেন 
স্বর্ণকুমারী, কিন্তু প্রতিবাদের স্ফুলিঙ্গও অনেক সময়ই জ্বলে উঠেছে তার গল্পেও। “সত্য ঘটনা 
গিয়েছিল নতুন দাসী পরিচয়ে, “গর্বিত তীব্র স্বরে” যমুনা স্বামীকে বলে এসেছিল--'তুমি 
আমার স্বামী, কিন্তু আমি তোমার পত্বী নহি--আমাকে স্পর্শ করিও না" ; ছেড়ে এসেছিল 
সংসারের মায়া। জীবনের খেলায় অবশ্য জেতে নি যমুনা, অকালেই ফুরিয়ে গিয়েছিল তার 
জীবন। এ গল্পটিতেও পুরুষের বিশ্বাসঘাতকতার ছবি আছে, কিন্তু সেই সঙ্গে আছে যমুনা 
ও গল্পের কথক--আশ্রিতা ও আশ্রয়দাত্রীর শ্নেহমধূর সম্পর্কের ছবিটি। 

স্বামীর অনাচারের প্রতিবাদ করেছে “তিনটি দৃশ্য” গল্পের ধনিষ্ঠাও, তার প্রতিবাদের দৃপ্ত 
তেজ দেখেই ভুল বুঝতে পেরেছে, অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেছে তার বিপথগামী স্বামী। 

“তিনটি দৃশ্য' গল্পেরই একটি চরিত্র মন্তব্য করেছিল-তার বিচারে পৃথিবীতে সবচেয়ে 
“তাজ্জব ব্যাপার, বাঙালীর গৃহবধূ। এত বিচিত্র প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার 
এত অপরিমিত ক্ষমতার তুলনা আর নেই পৃথিবীতে । এই রকম সহায়হীন অথচ শক্তিমযী 
মেয়েদের চরিত্রকেই নানাদিক থেকে দেখেছেন আর বাঙালী পাঠককে দেখিয়েছেন 
স্বর্ণকূমারী-তার অধিকাংশ ছোটগল্পে। আর সেই সঙ্গে দেখিয়েছেন-মেয়েরাই মেয়েদের 
শন্র-এই চল্তি কথাটার বিপরীতে মেয়েদের পারস্পরিক ভালোবাসার শক্তি। সংসারের 
স্বার্থবহুল সম্পর্কগুলির মধ্যে থেকেও তারা কীভাবে নিষ্কাশন করে নেয় ভালোবাসার 
অমৃতরস--অচেনা এক গৃহবধূর মায়ায় চরিত্রহীন এক মেয়ে নিঃশব্দে আর নিঃশেষে ছেড়ে 
দেয় তার ভালোবাসার অধিকার, ননদ-ভ্রাতবধূ হয়ে ওঠে পরমসথী, আশ্রিত ও আশ্রয়দাতা 
হয়ে ওঠে অত্যাগসহন বান্ধবী। মেয়েদের পারস্পরিক ভালোবাসায় এমন নিশ্চিত বিশ্বাস 
ছিল বলেই তো এ গল্পগুলির ত্রষ্টা গড়ে তুলতে পেরেছিলেন “সখিসমিতি'-র মতো একটি 
নারী সম্মিলনী। 

স্বর্ণকৃমারীর গল্পরচনার জগতের বৈচিত্র্রকে চিনে নিতে আরো অনেকগুলি গল্প আছে 
এ সংকলনে, সামাজিক গল্পের পাশাপাশি আছে টডের রাজস্থান থেকে আহত এঁতিহাসিক 
আখ্যানগুলি। কোনো কোনো গল্প, যেমন 'ক্ষত্রিয়রমণী', কাহিনী উৎস এক বলেই হয়তো 
অবনীন্দ্রনাথ ঠাকুরের অনেক বেশি পরিচিত “হান্বির' গল্পটিকে মনে না করিয়ে পারে না। 

এই সংকলনভুক্ত আর-একটি গল্পের উল্লেখও না করলেই নয়- গল্পটির নাম “নব 
ডাকাতের ডায়েরি । “মাসিক বসুমতী'-তে গল্পটি প্রকাশ পেয়েছিল ১৩২৯ বঙ্গাব্দে। 
স্বর্ণকুমারী দেবীর স্বদেশবোধ, তার রাজনীতিভাবনার প্রত্যক্ষ পরিচয় ধরা আছে এই 
গল্পটিতে। স্বদেশী ডাকাতি বিষয়ে বীরপৃজক, বাঙালীর মোহমুগ্ধতা ভেঙে দিতে চেয়েছেন 
সুবর্ণকূমারী নায়ক নবকুমারের কার্যকলাপ ও প্রতিক্রিয়ার মধ্য দিয়ে (মনে পড়ে যেতে পারে 


৮ 


বেশ কিছু বছর পরে লেখা “চার অধ্যায়” উপন্যাসে রবীন্দ্রনাথের অন্তুর আক্ষেপ--দলের 
নির্দেশে অনাথা বিধবার সর্বশ্ব লুণ্ঠন করার পর তার আত্মগ্রানি), কেমিক্যাল-সাহেবের 
হিতৈষণার মধ্ো দিয়ে হয়তো ফুটে উঠেছে বড়ো-ইংরেজের ্বরূপ। সন্ত্রাসবাদী বিপ্লবগদ্থী 
রাজনীতি কোনোদিন স্বর্ণকুমারীর সমর্থন পায় নি, এ গল্পে যেমন তার পরিচয় আছে, শেষ 
ত্রয়ী উপন্যাস বিচিত্রা-স্বপ্নবাণী-মিলনরাত্রি-তেও আছে সেই অসমর্থনের অভিজ্ঞান, এই 
রচনাবলীতে সংকলিত “রাজনৈতিক প্রসঙ্গ “কর্তব্য কোন্‌ পথে”, “আমাদের কর্তব্য'_ প্রভৃতি 
নিবন্ধেও আছে তার স্পষ্ট পরিচয়। 


৩ 
সাহিত্যিক স্বর্ণকূমারীর সবচেয়ে বলিষ্ঠ ও বৈচিত্র্যময় প্রকাশ বোধহয় তার প্রাবন্ধিক সত্তায় ; 
অথচ প্রাবন্ধিক স্বর্ণকৃমারীই দীর্ঘদিন ছিলেন পাঠকের কাছে সবচেয়ে বিস্মৃত এবং দৃষ্প্রাপা। 
দুষ্প্রাপা, কারণ দূর অতীতে স্বর্ণকৃমারী দেবীর যে ক'টি রচনাবলী প্রকাশিত হয়েছে, তার 
একটিতে ও তার গদাপ্রবন্ধগুলির বিশেষ স্থান হয নি। সাম্প্রতিক কালে “বিকল্প প্রকাশনী 
থেকে প্রকাশ পেয়েছে “ম্বর্ণকূমারী দেবীর সংকলিত প্রবন্ধ'_ এই বইটিই বোধহয় এখন 
তার একমাত্র সহজপ্রাপ্য প্রবন্ধগ্রস্থ। 

আর তাই, স্বর্ণকুমাবী দেবীর এ প্রবন্ধ-সংকলনটি এখনকার পাঠকের কাছে 
অনাযাসলভ্য বলেই হয়তো এ বইয়ের প্রবন্ধগুলি সযত্নে পরিহার করা হয়েছে বর্তমান 
সংকলনে । তার ফলে, এই সংকলনে স্থান পায় নি “পুরুষের শ্রেষ্ঠত্ব বা 'গিল্টির বাজার* 
এর মতো তীব্র শ্রেষাত্সক প্রবন্ধ, “বিধবাবিবাহ ও হিন্দুপত্রিকা'-র মতো প্রথব সমাজ-সচেতন 
নিবন্ধ, বা রমাবাই-কেন্দ্রিক বিতর্কিত প্রবন্ধ অথবা “নীলগিরির টোডা জাতি” শীর্ষক 
তন্ত্রভিত্তিক ভ্রমণরচনাটি। 

কিন্তু এক মলাটের পরিসরে স্বর্ণকুমারীর আরো বহু বিচিত্র প্রবন্ধের সমাহারে আবীর্ণ 
বর্তমান সংকলনটি--বিজ্ঞান, সমাজ, ভ্রমণ, ব্যক্তিত্ব _এ বিষয়ে তার বোধ এবং উপলব্ধির 
প্রকাশ তো ধরা আছেই, “বিবিধ প্রসঙ্গ” নামে “ভারত্ী' পত্রিকায় মুদ্রিত তার ভাবনা-কণিকার 
বেশ কয়েকটি টুকরোও সংকলিত হয়েছে এখানে। 

বিজ্ঞান প্রবন্ধ রচনায় স্বর্ণকুমারী দেবীর অনন্যতা অনন্বীকার্য। যে-যূগে লেখালেখি শুরু 
করেছিলেন স্বর্ণকুমারী, সে সময়ে যে স্বল্প-সংখ্যক মহিলা লেখালেখি করতেন, তারা গল্প- 
উপন্যাস-কবিতা লিখতেন কিন্তু অভ্যন্ত ছিলেন না বিজ্ঞান-প্রবন্ধ রচনা বা পাঠে। “ভারতী, 
পত্রিকায় তার প্রথম সম্পাদকীয় নিবন্ধে প্রধানত স্বদেশীয় মহিলাদের কথাই ভেবেছিলেন 
স্বর্ণকুমারী--পত্রিকায় বিজ্ঞান প্রবন্ধের মাত্রা বাড়াবার ইচ্ছা হয়েছিল তার, সেই মহিলাদের 
কথা ভেবেই--যারা বিদেশি ভাষা জানেন না আর জানেন না বলেই আধুনিক বিজ্ঞানচর্চা 

প্রথাগত বিজ্ঞানশিক্ষা ছিল না স্বর্ণকুমারী দেবীরও, তবু পত্রিকায় নিয়মিত বিজ্ঞান প্রবন্ধ 
লিখেছেন তিনি, লিখিয়েছেন আরো বহুজনকে দিয়ে। স্বর্ণকুমারীর বিজ্ঞান প্রবন্ধের বিশেষত্ব 
এইখানেই যে, সেগুলি তথ্যভারাত্রান্ত নয়, সে তথ্যগুলি আজকের বৈজ্ঞানিক অগ্রগতির যুগে 
হয়তো আর ততো প্রয়োজনীয়ও নয়, কিন্তু স্বর্ণকুমারীর বৈজ্ঞানিক নিবন্ধগুলির গ্রহণযোগ্যতা 
আজও অন্ন তার সরসতায়, তার সাধারণের পাঠোপযোগী পরিবেশনের দক্ষতায়। এই 
ংকলনভুক্ত “প্রলয়" প্রবন্ধের প্রথম অনুচ্ছেদটি পড়লেই তার পরিচয় পাওয়া যাবে। 


টি 


রামেন্দ্রসুন্দর ত্রিবেদী-র “প্রকৃতি' নামের বিজ্ঞানগ্রস্থটির সমালোচনা আছে এ সংকলনে। 
সমালোচনা করতে বসে স্বর্ণকুমারী লিখেছিলেন--“বিদেশীয় ভাষায় এ সকল জ্ঞান আয়ত্ত 
করিতে যে শ্রম যে ব্লেশ স্বীকার করিতে হইয়াছিল ইহাতে সে ক্রেশ নাই সে শ্রম নাই; 
আছে শুধু জ্ঞানলাভের আনন্দ আর কাব্যগাঠের মুগ্ধতা” আরো লিখেছিলেন স্বর্ণকৃমারী 
_-%..পাশ্চাত্য বিজ্ঞানের নিগৃঢ় কঠোর তন্রদকল বাংলা ভাষায় যে এমন সংক্ষেপে অথচ 
এত জলেব মত পরিষ্কার করিয়া প্রকাশ করা যায় এ বইখানি না পড়িলে তাহা ধারণা করা 
যায় না।” স্বর্ণকুমারীর লেখা এই কথাগুলিই বলা চলে স্বর্ণকমারীর নিজের বৈজ্ঞানিক রচনা 
সম্পর্কেও। 


সমাজ বিষযক প্রবন্ধ গুলিতে স্বর্ণকুমারীর আব এক বপ। “অন্তঃপুরের স্ত্রীলোকদের সহিত 
শিক্ষিত মহিলাদের সম্মিলন-এর প্রস্তাব নিয়ে ১২৯২ বঙ্গাব্দের ভারতী” পত্রিকায় প্রকাশিত 
হযেছিল স্বর্ণকুমারী দেবীর “একটি প্রস্তাব" প্রবন্ধ ; যে প্রবন্ধে নারীশিক্ষার অনুকলে প্রশ্ন 
করেছিলেন স্বর্ণকুমারী--বাইরের শিক্ষাই কি পুরুষের জীবনেরও একমাত্র শিক্ষা? জানতে 
চেয়েছিলেন-ঘরেব শিক্ষা কি পুরুষের জীবনে কোনো প্রভাব ফেলে না? জানাতে 
চেযেছিলেন-সত্রীশিক্ষাব অভাবে সমাজ শুধু “আধামআধি রকমে ক্ষতিগ্রস্ত" হয না, বাধাপ্রাপ্ত 
হয জাতির “সম্যক উন্নতি'-ই। 

পরের বছর, ১২৯৩ বঙ্গাব্দে স্বর্ণকুমাবীর উদ্যোগে প্রতিষ্ঠিত হল “সখিসমিতিণ আর 
এ বছর “ভারতী'-তে প্রকাশিত হল তাব প্রবন্ধ-“আর একটি প্রস্তাব'। স্বর্ণকূমাবীব জন্মের 
বছরে আইনস্বীকৃত হয়েছিল বিধবাদের পুনর্বিবাহেব অধিকাব। তবুও, পুনর্বিবাহে অনিচ্ছুক 
যে-সব বিধবারা তখনও আশ্রিতাব জীবন যাপন করে চলেছেন, এ প্রস্তাবে তাদের ডাক 
দিলেন স্বর্ণকুমারী ; তার প্রস্তাব ছিল- অল্পবস্কা হিন্দু বিধবাবা রীতিমতো শিক্ষালাভ করে 
অন্তঃপুরে স্ত্রীলোক ও বালকবালিকাদের শিক্ষাদান করে অর্থবান করে তুলতে পারেন 
নিজেদের জীবন। 

“একটি প্রস্তাব এবং “আর একটি প্রস্তাব'-কে বলা যায় সখিসমিতির-র ঘোষণাপত্র । 
আর সেই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে উঁকি দিয়ে যায় স্বর্ণকমারীর সমাজবোধ। এই দু'টি প্রবন্ধই 
প্রকাশিত হয়েছে বর্তমান সংকলনে । 

বাজনৈতিক, ভ্রমণকেন্দ্রিক, সাহিত্যিক এবং স্মরণীয় কয়েকজন ব্যক্তিত্ব সম্পর্কে 
স্ব্ণকুমারীর শ্রদ্ধার উচ্চারণ সংকলিত হয়েছে সংকলনের অন্যান্য প্রবন্ধ গুলিতে। 


8 
“কৌতুকনাট্য রচনায় পথিকৎ নন স্বর্ণকূমারী দেবী, তার আগে রবীন্দ্রনাথ এ জাতীয় 
নাট্যরচনা করেছেন পত্রিকার পাতায়। স্বর্ণকুমারী রচিত কৌতুক-নাটাগুলিও প্রকাশিত 
হয়েছিল “ভারতী” এবং “ভারতী ও বালক" পত্রিকার নানা সংখ্যায়। 

কৌতুকনাটা বা হেয়ালিনাট্য বা রহস্যনাট্য বচনার উৎস ছিল বিদেশি শারাড় 
(01100005)। শারাড় অনেকটা ধাঁধার মতো একটি নাট্যখেলা। অভিনয় বা সংলাপের মধ্যে 
থেকে দর্শক বা পাঠককে নাটো পরিবেশিত হেয়ালিটির উত্তর খুঁজে বার করতে হয়-এটাই 
এ খেলার নিয়ম। 

এইরকম একটি লঘু উদ্দেশ্কে মনে রেখেই কৌতুকনাট্যগুলি রচনা করেছিলেন 


১০ 


স্বর্ণকুমারী। কিন্তু খেলার উপাদানেব পাশাপাশি মানবচরিত্র ও সমকালীন সমাজজীবনের 
অসঙ্গতি ও অসামগ্রস্যকে আশ্রয় করেছিলেন বলে তার অধিকাংশ নাটিকাই কেবল ধাঁধার 
উত্তরের সন্ধান না দিয়ে হযে উঠেছে সাহিত্যরসোত্রীর্ণ। 

সবল্পপরিসর এই নাটিকাগুলিতে সমকালীন বহু প্রসঙ্গকে কেন্দ্র করে কৌতুকের 
আয়োজন কবেছিলেন স্বর্ণকুমারী। যেমন, সমকালীন বাঙালী মহিলার সাজপোশাক। এ বিষয়ে 
কচির অভাব নিয়ে ক্ষোভ ছিলই স্বর্ণকুমারীব। এ বিষয়টিকে কেন্দ্র করেই নির্মল কৌতুকের 
আযোজন দেখি “লজ্জাশীলা" নাটিকায়, আবার “সৌন্দর্যানূরাগ' নাটকেও দেখি সেই একই 
প্রসঙ্গের উ্থাপন, কিন্তু এবারে অভিযোগের তীর ঘুবে গেছে পুরুষের অভিমুখে । এ নাটিকায় 
স্্রী জানতে চাইছেন, মেয়েদের এই রুচিহীন সাজ পোশাকেব দায়িত্ব কাব? সত্যিই মেয়েদেরই 
কচিহীনতার, নাকি, তা আসলে পুরুষেবই আকাঙ্ক্ষার প্রতিফলন? লঘু বঙ্গের সুরে বলা 
হলেও স্বামী-স্ত্রীর এই কথোপকথনের আড়ালে কোথাও যেন সামাজিক সত্োর গভীর সুরও 
শোনা যায়। 

আবাব, নাবী-পুরুষেব অসমবিবাহকে কেন্দ্র কবে কৌতুক বিচ্ছুবিত হয়েছে 
'বিবহবেদনা” নাটিকাষ। ববীন্দ্রনাথের 'নববঙ্গদম্পতির প্রেমালাপ' কবিতার মতোই এ 
নাটিকাব বালিকা বধূটি বিবাহের অর্থই বোঝে না, সেই বালিকাবধৃব বিরহে সকাতব যুবক 
বব ক্ষিপ্ত হয়ে উঠেছে- ক্ষুদ্র বৌটি বিরহকাতব না হযে ছোটাছুটি হাসিখেলা করে বেড়াচ্ছে 
শুনে সিদ্ধান্ত কবেছে-“রমণী, তুমি সত্যই ভুজঙ্গিনী। 

এইভাবেই বিষযবস্ত্ুতে, বচনাকৌশলে তাৎক্ষণিক শব্দকৌতুকীকে অতিক্রম কবে 
ঘেতে পেবেছিলেন স্বর্ণকুমাবী, আব তাই এ লেখাগুলি আজও পাঠককে দিতে পাবে অনাবিল 
সাহিত্যরসেব স্বাদ । 


এই সময়ে এমন একটি সংকলন প্রকাশের জনা অবশ্যই ধন্যবাদাহ্‌ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 
মানবী বিদ্যাচর্চাকেন্দ্র। স্বর্ণকুমাবীর উপন্যাস-নাটক-কবিতা বা গান স্থান না পেলেও এই সুঠাম 
সংকলনটি থেকে স্বর্ণকুমারী দেবীর ব্যক্তিত্বের একটি বেখাচিত্র স্পষ্ট হয়ে ওঠে পাঠকের চোখে, 
উদ্তাসিত হযে ওঠে তার চারিত্রের নানা দিক, আজকের পাঠকেব চোখেও উজ্জ্বল হয়ে ধরা 
দেয় তাব প্রাসঙ্গিকতা। এ সংকলনের অমূলা সংযোজন এর পরিশিষ্ট দুটি আর গ্রন্থপপ্জী 
অংশটি। গবেষকেব অসীম নিষ্ঠা ও অশেষ শ্রমে সংকলকদ্বয় এ অংশটি সংকলন করেছেন। 

যে বাঙালী মনীষা, সাহিতিক আর সাংস্কৃতিক সমৃদ্ধির উত্তরাধিকার আমরা আজও 
বহন করে চলেছি, তার ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে যদি আমরা সেদিনের মেয়েদের 
ভুমিকা সম্পর্কে অনবহিত থেকে যাই। স্বর্ণকুমারীর রচনার এই সুচয়িত সংকলনের মধো 
তার সমকালকে, আর সেই সমকালকে ঘিরে তার প্রত্যাশা, তার অন্বেষণ আর তাকে 
অতিক্রমণের আগ্রহকে। 


সুচি 


ভূমিকা : সুদক্ষিণা ঘোষ ৫ 
ংকলন প্রসঙ্গে : অভিজিৎ সেন এবং অনিন্দিতা ভাদুড়ী ১৩ 
ছোটগল্প ১৭-১৯৬ 


মালতী ১৯ কুমার তীমসিংহ ৩৪ ক্ষত্রিয় রমণী ৪১ ক্ষত্রিয়ের স্ত্রী, অশ্ব ও 
তরবারি ৪৮ সন্ন্যাসিনী ৫২ কেন? ৬০ লজ্জাবতী ৬৪ গহনা ৭৪ যমুনা 
৮০ পেনে প্রীতি ৮৮ ছোটখাট মিউটিনি ১০০ অমরগুচ্ছ ১০৬ চাবি চুরি 
১১৫ প্রকৃত প্রতিশোধ ১২৩ পৃজাব তত্ত ১২৮ ট্যালিসম্যান ১৩২ বিজয়ার 
আশীব্্বাদ ১৪৩ স্বপ্ন নাকি? ১৫৬ নব ডাকাতের ডায়েরি ১৬৮ কান্তিবাবুর 
খোসনাম ১৭৯ তিনটি দৃশ্য ১৮৮ 


প্র বন্ধ ১৯৭-৩৯০ 
বিজ্ঞান : ভূ-পঞ্জর ১৯৯ প্রলয় ২২৭ অন্যান্য গ্রহগণ জীবের নিবাসভূমি কি 
না? ২৩২ পদার্থের চতুর্থ অবস্থা বা কিরন্ত পদার্থ ২৩৭ মঙ্গলে জীব থাকিতে 
পারে কিনা ২৪৩ তারকা-বর্ণ ও তারকার নির্মাণ উপাদান ২৪৫ বৈজ্ঞানিক 
সংবাদ ২৪৮ প্রকৃতি ২৫১ 
সমাজ : একটি প্রস্তাব ২৫৮ আর একটি প্রস্তাব ২৬৬ রাণা-বংশে ইরাণীত্ব 
আরোপ ২৬৮ সরলতা কি নিন্দাপ্রিয়তা? ২৭৩ আমাদের সমাজ ২৭৬ বিবিধ 
প্রসঙ্গ ২৭৭ রাজনৈতিক প্রসঙ্গ ২৮৭ আমাদের কর্তব্য ২৯১ কর্তব্য কোন 
পথে? ২৯৪ বল্স্যবেশ-সম্মিলন ২৯৮ বেঙ্গলি ৩০১ 
ভ্রমণ : পত্র ৩০৪ পাণগারপুর ৩৪৭ পুরী ৩৫১ 
ব্যত্তিঃ : কবি, নাস্তিকতা ও সেলি ৩৫৬ অরবিন্দ ঘোষ ৩৬১ কবি গিরীন্দ্রমোহিনী 
৩৬২ সাহিত্যে দেশবন্ধু ৩৭৫ ইংরাজের সহিত সুরেন্দ্-প্রসঙ্গ ৩৮১ মহারাজ 
জগদিন্দ্রনাথ ৩৮৫ পুষ্পাঞ্জলি (বড়দাদা) ৩৮৭ 


কৌতুকনাটা রর ৩৯১-৪৩৪ 
লজ্জাশীলা ৩৯৩ বৈজ্ঞানিক বর ৩৯৬ লোহার সিন্দুক ৪০১ যষ্ঠীর বাছা ৪০১ 
চাক্ষুষ প্রমাণ ৪০৩ সৌন্দর্যানুরাগ ৪০৫ গানের সভা ৪১০ ব্যাদ্র-সভা ৪১৩ 
নিজন্ব সম্পত্তি ৪১৪ বিরহ বেদনা ৪১৯ সৃক্ষ্ার্থ ৪২১ তত্তৃজ্ঞানী প্ুটার্ক ও 
তাহার শিষ্য ৪২২ সুক্ষ ডাক্তারি ৪২৪ প্রলয় কাণ্ড ৪২৬ মহিলা- 
মজলিস [প্রবন্ধ] ৪২৮ শিক্ষা-বিভ্রাট ৪৩২ 


স্বর্ণকৃমারী দেবীর গএ্রন্থপঞ্রি ৪৩৫-৪৯৪ 


পরিশিষ্ট ১ ৪৯৫-৫৩১ 
সম্মান/ম্মরণ : 71110177708 (0018 1932) ৪৯৭ মাসিক বসুমতী 
(আধা ১৩৩৯) ৪৯৭ প্রবাসী (শ্রাবণ ১৩৩৯) 8৯৯ ভারতবর্ষ (শ্রাবণ 
১৩৩৯) ৫০০ মাসিক বনুমতী (চৈত্র ১৩৩৪) ৫০৩ 
কামিনী রায় : স্বগীয়া সবর্ণকুমারী দেবীর প্রতি শ্রদ্ধাপগ্রলি ৫০৩ 
মন্তথনাথ ঘোষ : খর্ণ-্মৃতি ৫১০ 
হিরগুয়ী দেবী : জানবীনাথ ঘোষাল ৫২৪ 
সরলা দেবী : হিরখায়ী দেবী ৫৩০ 


পরিশিষ্ট ৫৩৩.৫৪৩ 
ক. ব্রাহ্ম-বিবাহ্‌ [স্বর্ণকমারী দেবীর বিবাহানুষ্ঠান-বিবরণ) ৫৩৫ 
খ, বান্ম-বিবাহ (সুকুমারী দেবীর বিবাহীনুষ্ঠান-বিবরণ) ৫৩৯ 





মালতী 


৯ 


দিগন্ত প্রসারিত প্রান্তরমধ্য দিয়া বালুকাময় বেলাভূমি চুম্বন করিয়া সুখময়ী নদী বক্র ভাবে 
বহিয়া যাইতেছে । তীরে লতাচ্ছাদিত একখানি কুটীর, কুটারের দুই পার্খে মালতী- 
লতাবেষ্টিত দুইটি ঝাউ গাছ, তাহার তলায় দুইজনে বসিয়া গল্প করিতেছিলেন। আকাশে 
চাদ উঠিয়াছে ; চতুর্থীর চাদ, নিরাশ হৃদয়ে ক্ষীণ আশার মত গগন প্রাঙ্গণে একটি ধারে 
মলিন জ্যোওস্া বিকীর্ণ করিয়াও যেন করিতে পারিতেছে না! ; চঞ্চল নদীবক্ষ ঈষৎ উজ্জ্বল 
করিয়া, ফুটন্ত মালতী ফুলগুলি আরো ফুটাইয়া মালতীর মুখে সেই চাদ পড়িয়াছে। মালতী 
চতুর্দশ বর্ধীয়া বালিকা, মালতী জ্যোতস্াময়ী প্রতিমা--মালতী মৃদুহাস্যময়ী কুসুমকলিকা। 
মালতী কথা কহিতে কহিতে একবার চাদের পানে চাহিয়া দেখিল, একবার জ্যোৎস্সা- 
ধৌত সুখময়ীর তরঙ্গ-উচ্ছ্বাস দেখিল, একবার সন্ধ্যাসমীর আন্দোলিত মালতীলতা হইতে 
কতকগুলি ফুল লইয়া দেখিতে দেখিতে হাসিয়া বলিল, “দাদা আর দশ দিন আছে মাত্র, 
তবুও আমার মনে হচ্ছে দিন বুঝি আর ফুরাবে না।” 

যুবকের হর্ষোৎফুল্ল মুখ এই কথায় আরো প্রফুল্ল হইল, ঈষৎ রক্তিম আভায় রঞ্জিত 
হইল, যুবক একটু হাসিতেই তাহার কথায় উত্তর করিলেন। মালতী গোলাপকলির মত 
রাঙা মুখ খানি নাড়িয়া হাসিয়া হাসিয়া আবার বলিল, “দাদা, আমরা দু'জনে চিরকাল 
এই কুটীরটিতে আছি, শোভনা এলে আমাদের একটি লোক বাড়বে, তুমি যখন দিনের 
বেলা কাজে যাবে, আমাকে আর একলা থাকতে হবে না।” যুবক হাসিয়া বলিলেন, “সেই 
জন্যই মালতী তোর বুঝি এত আহাদ?” 

মালতী ঈষৎ লজ্জিত ভাবে বলিল, “না, দাদা, আমি শোভনাকে কত ভালবাসিয়াছি 
তুমি তা জান না।” 

যু। “তাকে না দেখেই এত ভালবাসা কি করে হোলো? তোদের বুঝি স্বপ্নে স্বপ্নে 
এত ভাব হোয়ে গেল?” 

মা। “আমি নাই বা দেখলুম, তোমার কাছে তার কথা শুনে শুনেই আমার ভালবাসা 
হয়েছে, তাকে দেখতে যে কি ব্যগ্র হয়েছি তা আর কি বলব। বিয়ের আগে, দাদা, একদিন 
তাকে দেখাবে না?” 

যু। “সে তো এ গ্রামে নয়, যে দূরে যেতে হয়, তুই ছেলেমানুষ, কষ্ট হবে যে 
_নইলে কি আর আমি তোকে তার কাছে নিয়ে যেতেম না? শোভনাও যে তোকে 
কতবার দেখতে চেয়েছে তার ঠিক নেই।” 

মা। “তবে কি, দাদা, সেও আমাকে ভালবাসে?” 

যুবকের উত্তর অপেক্ষা না করিয়াই পূর্ণ উচ্ছ্বাস ভরে বালিকা তখনি আবার বলিল, 
“আহা, দাদা, তোমার বিয়ে হবে, আমার যে কি আহাদ হচ্ছে কি বলব। তুমি যখন 
না থাকবে, তাতে আমাতে আমার এ বাগানটিতে বেড়াব, তাকে কত সাজাব, তুমি এলে 
দেখে কতই খুসী হবে, দু'জনে কতই গল্প করব।” 


২০ স্ব্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


যু। “তুই দেখছি এখন থেকেই মনে মনে সব কল্পনা করে রেখেছিস।” 

সহসা গল্পের মধ্যে বালিকা মৌন হইয়া পড়িল, তাহার প্রফুল্ল মুখখানি বিষাদে 
আচ্ছন্ন হইল, যুবার কথায় কাণ না দিয়া একটি দীর্ঘ নিশ্বাস ছাড়িয়া বলিল, “দাদা, আহা, 
আজ যদি মা থাকিতেন, তার এ বিয়েতে কত আহ্বাদই হোত ।” 

যুবাও যেন এই কথায় বিমর্ষ হইলেন, কি যেন ভাবিতে ভাবিতে আপন মনেই 
বলিয়া উঠিলেন, “তাই কি? তিনি থাকিলে কি এ বিবাহ হইত?” 

বালিকা আশ্চর্য হইল, বালিকা কুতৃহল হইয়া বলিল, “তিনি থাকিলে এ বিবাহ 
হইত না? কেন?” 

যুবক নিস্তব্ধ, যুবক গন্তীর, এ কথায় কোন উত্তর করিলেন না। 

বালিকা আবার বলিল, “দাদা, মা থাকিলে এ বিবাহ হইত না কেন?” 

যুবা আস্তে আস্তে ধীরে ধীরে স্থির-গন্তীরভাবে বলিলেন, “মালতি, তুই এখন বড় 
হ'য়েছিস, তোর এখন সকল কথা বুঝিবার ক্ষমতা হয়েছে, এতদিন ধরে তোর নিকট 
যে একটি কথা লুকিয়েছি, আজ তা” বলিব, মালতি, তুই আমার সোদরা ভগিনী 
ন'স।” 

মালতী সোদরা ভগিনী নহে! মালতীর তবে সংসারে কেহই নাই? যুবাকে সে 
একমাত্র সংসার বন্ধন--একমাত্র ভাই--বলিয়া জানিত। যুবাও তাহার ভাই ন- হেন! 
মালতীর বুকে বজ্রের মতন কথাটি পড়িল। যুবা আবার বলিলেন, “মালতি, তুই মায়ের 
একজন সখীর মেয়ে। এক বৎসর বয়সে তোর বিধবা মা মরিলে আমার মা তোকে 
আপনার মেয়ের মত করিয়া রাখেন-তখন আমার বয়স সাত বৎসর, সেই জন্য সে 
সব কথা আমার বেশ মনে আছে। মায়ের ইচ্ছা ছিল তোর সঙ্গে আমার বিবাহ দেন, 
তাতেই মনে হয় মা থাকিলে এ বিবাহ হইত কি না সন্দেহ।” 

সব কথাগুলি মালতীর কানে গেল না, সে চারিদিক যেন অন্ধকার দেখিল, কি 
একটি অসহ্য বেদনায় তাহার হৃদয় কাপিয়া উঠিল-অথচ তাহার কারণ সে নিজেই 
বুঝিতে পারিল না। 

যাহাকে অন্ধকার মধ্যে আলো বলিয়া জানিত--অন্য আপন কেহ না থাকা সত্বেও 
যে ভাইটিকে পাইয়া তাহার আর অভাব মনে হইত না--যাহাকে সে প্রাণ অপেক্ষাও 
ভালবাসে, সে তাহার ভাই নয়। সে তাহার কেহই নয়। তাহার সহিত কোন সম্পর্কই 
নাই। সে ভালবাসাতেও তাহার অধিকার নাই। এ সংসারে মালতী অনাথা বালিকা, 
রমেশের ন্যায্য শ্েহের সামগ্রী নহে, তাহাতে তাহার জোর নাই, তাহার কৃপা-ভাজন 
আশ্রিত মাত্র। হয়তো এই সকল কারণেই তাহার হৃদয় ব্যথিত হইল, কিন্তু এত কথা 
তাহার মনে আসে নাই ; কেন যে তাহার কষ্ট, কষ্টের কথা রমেশ কি বলিলেন, সে 
তাহা বুঝিল না, অথচ অকারণে কি একটি মর্মভেদী তীব্র-যাতনায় তাহার হৃদয় 
আলোড়িত হইয়া উঠিল। 

দেখিতে দেখিতে চতুর্থীর ক্ষীণচন্দ্র 'মেঘের কোলে লুকাইল, উদ্যান নদী পৃথিবী 
অন্ধকার করিয়া চন্দ্র নিভিয়া গেল, সঙ্গে সঙ্গে চিরহাস্যময়ী মালতীর হৃদয় অন্ধকার করিয়া 
চন্দ্র আজ অন্তমিত হইল। শোক বিহুল চিন্তে অজ্ঞানের মত বালিকা কাদিতে লাগিল। 


ছোটগল্প ২১ 


রমেশ যেন তাহার মনের ভাব বুঝিলেন। ব্যথিত হইয়া বলিলেন, “মালতি, কাদিস 
কেন? আমার সোদরা না হইলেও তুই আমার ভগিনী। আমি সোদর না হইয়াও তোর 
ভাই। কোন সম্পর্ক না থাকিলেও আমাদের এ আশৈশব শ্তেহ কখনই ঘুচিবে না, ইহা! 
হৃদয়ে বদ্ধমূল। তুই জানিস, মালতি, আমার আপন ভগিনী হইলেও তোকে ইহা অপেক্ষা 
অধিক ভালবাসিতে পারিতাম না। আমাদের এ ভালবাসা অকাট্য, বিশুদ্ধ স্বর্গীয়। ইহা 
দেবতারও লোভনীয়!” 

মালতীর অশ্রুজল শুকাইল, মালতীর বিষাদময়ী মূর্তি এই কথায় আবার প্ররফুন্ 
পৃরিয়া ভালবাসিতেই অধিকারী হইল, তবে আর মালতী কি চায়? তাহার আর তবে 
কিসের দৃঃখ। 


২ 
দুই তিন বৎসর অতীত হইয়৷ গিয়াছে,_-ঘটনারূপ পদচিহ্ন প্রত্যেক মানুষের জীবনে 
অঙ্কিত রাখিয়া, এই দুই তিন বৎসর কাল অতীত হইয়া গিয়াছে । আজ রমেশের শয়ন 
কুটারে প্রদীপের সম্মুখে বসিয়া শোভনা পান সাজিতেছিল, রমেশ শব্যায় অদ্থশিয়ান 
অবস্থায় বসিয়া সংস্কৃত রত্বাবলী নাটক হইতে শোভনাকে পডিয়া শুনাইতেছিলেন। রমেশ 
গঙ্গারাম বিদ্যারত্বের পৃত্র, সেই জন্য সংস্কৃত শাস্ত্রে তাহার বেশ বুৎপন্তি ছিল। শোভনার 
পান সাজা হইল, হাত ধুইয়া৷ শোভনা হাতে মুখটী রাখিয়া স্বামীর দিকে চাহিয়া রত্রাবলী 
শুনিতে লাগিল। পড়িতে পড়িতে রমেশ বলিলেন, “শোভনা, আজ মালতী কোথায়? 
সে যে এখনো রত্ৰাবলী শুনিতে এলো না?” 
আনব?” 

রমেশ। “সে কোথায় ফুল তুলছে, কোথায় পাখীকে পড়াতে শেখাচ্ছে, কোথায় 
নদীর ধারে নূড়ী কুড়াচ্ছে, তুমি তাকে কি করে খুঁজে পাবে? সে আপনি আসবে এখন।” 

যুবা আবার পড়িতে লাগিলেন, 

“দুল্লহজণঅণুরাও 
লজ্জা গুরুই পরববসো অগ্রা। 
পিঅসহি বিসমং পেম্মং 
মরণং সরণং ণবরিঅমেকং 11 + 

পড়িয়া তাহার মানে বলিতে বলিতে শোভনার দিকে দৃষ্টিপাত করিলেন, দেখিলেন 
শোভনার পদ্মকোরকসদৃশ নয়নে দুই বিন্দু অশ্রু শোভিতেছে। যুবা হাসিয়! বলিলেন, 
'শোভনে, এই কবিতাটি কি তোমার এতই মনে লাগিল, যে চোকে জল আসিল?” 
নাই। যুবার আর পড়া হইল না। বইখানি রাখিয়া শোভনাকে কাছে টানিয়া লইয়া বলিলেন, 
“শোভনা, তোমার সে আগেকার হাসি এখন কোথায়? বিবাহের আগে যখন তোমাদের 


২২ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


বাড়ী যাইতাম, তখন তোমার মুখে যে হাসি দেখিতাম, যে একটি প্রফুল্নভাবে মুখখানি 
উৎফুল্ল দেখিতাম-আজ কাল তোমার সে ভাব নাই কেন? তোমাকে সবর্ধদাই প্রায় 
বিষণ্ন দেখি--জিজ্ঞাসা করিলে উত্তর পাই না; শোভনে, আমাকে বিবাহ করিয়া কি 
অনুতাপ হইয়াছে?” 

শোভনার নয়ন হইতে অশ্রধারা উথলিয়া উঠিল--গদগদ কণ্ঠে বলিল, “সব্ব্থ 
ধন! তোমাকে বিবাহ করিয়া অনুতাপ! তোমার সহিত চিরজীবন নরকে থাকিলেও আমার 
অনুতাপ হইবে না-তোমার সহিত নরকবাসও আমার স্বর্গ-তোমাকে বিবাহ করিয়া 
অনুতাপ! কিন্তু-” 

যু। “কিন্তু কি শোভনে, বল? তোমার এইরূপ ভাব দেখিয়া আমার কি ভয়ানক 
যাতনা হয়, তাহা যদি বুঝিতে--”, শোভনার হৃদয়ে কথাটি প্রবেশ করিল, শোভনা ব্যথিত 
হইয়া বলিল, “ভাই-_-আমার কি হইয়াছে জানি না, আমার মনে হয় আমাকে বিবাহ করিয়া 
তোমার অনুতাপ হইয়াছে ।” 

যু।“সে কি কথা শোভনা? আমার কি কায্যে, কি কথায়, কি ভাবে, আমি তোমাকে 
ও রকম মনে করিতে দিয়াছি, শোভনে?” 

শোভনা দুই হস্তে আচলের একটি কোণ নখাগ্রে খুটিতে খুঁটিতে আনত মস্তকে বাধ, 
বাধ" স্বরে বলিল, “নাথ, আমার কি গুণ আছে যে আমাকে বিবাহ করিয়া সুখী হইবে? 
আমার এমন রূপ নাই যে দেখিলেই ভালবাসা জন্মাইতে পারে, আমার এমন গুগ নাই 
যাহাতে রূপের অভাব সত্তেও তোমার হৃদয়কে মুগ্ধ করিতে পারে, আমার বিদ্যা নাই 
_যে আমার সহিত কথা কহিয়া তুমি সুখী হইবে ; আমি মূর্খ, লেখাপড়ার কথায় তোমার 
সহিত যোগ দিতে পারি না, এমন বুদ্ধিও নাই যে শীঘ্র লেখাপড়া শিখিয়া তোমাকে সন্তুষ্ট 
করি, এক কথায়, আমা হইতে তোমার সকল রূপ অভাব পূরণ হইতে পারে না-এমন 
কি তুমি যে গান শুনিতে এত ভালবাস, দুর্ভাগ্যবশতঃ তাহাও আমার আসে না, তবে 
কিসের জন্য তুমি আমাকে ভালবাসিবে? রূপে গুণে বিদ্যা বুদ্ধিতে তোমার সমকক্ষ 
হওয়া দূরে থাক, কিছুতেই আমি তোমার পায়ের নিকটও পৌছিতে পারি না, আপন 
অযোগ্যতা প্রত্যেক মুহূর্তে আমি বুঝিতে পারিতেছি। আগে মনে করিতাম, রূপ গুণ 
নাই থাক, আমার এ অসীম ভালবাসার তো প্রতিদান আছে, কিন্তু এখন আর তাও মনে 
করিতে পারি না-” 

রমেশ নিস্তন্ধে সকল শুনিলেন, শোভনার কথা শেষ হইলে একটু হাসিয়া বলিলেন, 
“শোভনে, কে বলে যে বিদ্যা বুদ্ধিতে তুমি আমার অসমযোগ্য। কজন পুরুষ আজ এ 
বিষয়ে তোমার মত বক্তৃতা করিতে পারিত! আর তোমার রূপের বিচারক? সে তুমি 
নও, সেও আমি। ইহাই যদি তোমার কষ্টের কারণ হয় তো আশ্বাস দিতেছি, তোমার 
কষ্ট অমূলক। না শোভনে, ঠাট্টা নয়, কোন্‌ দেবী তোমা হইতে গুণবত্তী, তা তো আমি 
' জানি না, আর তা হইলেও আমি কোন স্বীয় দেবীর সহিতও তোমাকে বিনিময় করিতে 
প্রস্তুত নই--তুমি আমার হৃদয়, আমার রত্ু, আমার দেবতা-তুমি আমার কে নও আমি 
বলিতে পারি না- তুমি আমার সব্র্বস্ব। তোমাকে পাইয়া আমি সুখী নই, শোভনে? তুমি 
আমার সুখের প্রতিমা ।” 


ছোটগল্প ২৩ 


শোভনার আহ্রাদে কথা ফুটিল না। শোভনার তবে কি সকলি কল্পনামাত্র, সকলি 
ভ্রম? শোভনা স্বামীর চরণে মাথা লুকাইয়া বলিল, “আমি পাপী, নরকেও আমার স্থান 
হইবে না-তাই তোমার মত স্রেহময় স্বামীর প্রতি সন্দেহ করিয়াছি--আমার কিসে 
প্রায়শ্চিত্ত হইবে জানি না-কিন্তু আজ যখন মন খুলিতে বসিয়াছি, আজ মুক্তকষ্ঠে আমার 
হৃদয় খুলিব_-আমি কি নরক যাতনা মৌনে সহ্য করিয়া আসিতেছি, আজ তাহা তোমাকেই 
খুলিয়া বলিব, যদি আমার অপরাধের মার্জনা না থাকে তো তুমিই তাহার শাস্তি দাও, 
তোমার হাতেই আমার জীবন মৃত্যু নির্ভর করিতেছে । নাথ, আমার হৃদয়ে দাবানল 
জবলিতেছে, তোমার মত, দেবতার মত স্বামী পাইয়াও আমার নিজের মনের গুণে 
আমি সুখী হইতে পারিলাম না-হৃদয়ধন, আমার মনে হয় তুমি আর আমাকে ভালবাস 
না, তুমি মালতীকে-”, শোভনার আর কথা ফুটিল না, লজ্জায় অনুতাপে কষ্টে সে 
থামিল। 

যুবা তাহার কথায় বিস্মিত হইলেন, তাহার সম্পূর্ণ মনের ভাব বুঝিলেন না, ধীরে 
ধীরে তাহাকে উঠাইয়া বলিলেন, “শোভনে, কি বলিলে! মালতীকে কি?” 

যুবা বিম্মিত নেত্রে বলিলেন “মালতীকে ভালবাসি! ইহার মর্ম? মালতী আমার 
ভগিনী না হইয়াও আমার ভখিনী-তাহাকে তো আমি ছেলেবেলা হইতে ভালবাসি ।” 

এই কথায় শোভনার আবার কথা কহিবার শক্তি হইল, দৃঢ়তার স্বরে বলিল, 
“এ আমি সে ভালবাসার কথা বলিতেছি না-আমা হইতেও ভালবাস, এ প্রেমের 
ভালবাসা ।” 

“প্রেমের ভালবাসা!” যুবা অবাক হইলেন, যুবা এতক্ষণে শোভনার মন বুঝিলেন, 
তাহার কষ্টের ভিতর একটু হাসিও আসিল, বলিলেন, “শোভনে, তাহা হইলে কি 
মালতীকে বিবাহ করিতাম না? তবে তোমাকে বিবাহ করিলাম কেন?” 

শো। “যখন বিবাহ করিয়াছিলে তখন আপনার মন বোঝ নাই।” 

যুবা। “তা যদি না বুঝিয়া থাকি তাহা হইলে এখনো বুঝি নাই--আমি তাহাকে বরাবর 
যেমন ভালবাসি, এখনো তাহা অপেক্ষা বেশী ভালবাসি বলিয়া বুঝিতে সক্ষম হই নাই ; 
এ ভালবাসা বিশুদ্ধ ভগিনী-স্নেহ, ইহা প্রণয়ের ভালবাসা নহে।” 

শো। “প্রেম যখন অল্পে অল্পে হৃদয়কে অধিকার করে, তখন নিজেই তাহা বোঝা 
যায় না- তোমার হৃদয় তুমি যাহা না বোঝ--আমি তাহা বুঝিতে পারি।” এই স্থির সন্দেহে 
যুবার মনে বড় আঘাত লাগিল, কি করিয়া তাহা দূর করিবেন ভাবিয়া না পাইয়া বলিলেন, 
“আমার কি ব্যবহারে তোমার এরূপ ধারণা হইল।” 

শো। “তোমার সকল কথায়, সকল ভাবে, সকল ব্যবহারেই তোমার মনে ভাব 
প্রকাশ পায়। প্রেমে বাধা না পড়িলে অনেক সময় তাহা পূর্ণতা লাভ করে না; হয়তো 
ছেলেবেলা হইতে তোমার যে অঙ্কুর হইয়াছে, তাহা তুমি তখন প্রেম বলিয়া বোঝ নাই, 
তাই আমাকে ভালবাসিয়া প্রেম মনে করিয়াছ ; কিন্তু এখন দেখিতেছি, মালতীকেই তুমি 
ভালবাস।” 

যুবা ঈষৎ বিরক্ত ভাবে বলিলেন, “শোভনে, প্রেমে বাধা না পাইলে তাহা পাকে 


২৪ স্ব্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


না-ইহা অনেকে বলে বটে, তুমিও বলিতেছ, কিন্তু যদি মালতীকে ভালইবাসি, কি বাধা 
পাইয়া আজ তাহা পূর্ণতা লাভ করিয়াছে?” 

শো। “আমাকে বিবাহ্‌ করিয়া। আমিই তোমাদের বাধা ।” বলিতে বলিতে শোভনার 
আবার কষ্টে কথা বন্ধ হইল ; যে যাতনা এতদিন হৃদয়ে লুকাইয়া রাখিয়াছিল, তাহা যেন 
“নাথ, আমিই তোমাদের বাধা। যখন বিবাহ হয় নাই, তখন মালতী ছাড়া তোমার আর 
কেহই ছিল না; মালতীকে লইয়া সারাদিন গল্প করিলে সোহাগ করিলে কেহই কাদিবার 
ছিল না। তখন অবাধে মন পরিয়া তুমি তাহাকে স্তেহ করিতে পারিতে, মন পুরিয়া তাহাকে 
ভালবাসিতে পারিতে, তাহাতে তোমার সঙ্কুচিত হইবারও কোন কারণ ছিল না-সেই 
জন্য তখন সে ভালবাসা পাকে নাই, অন্ততঃ তাহা প্রেম বলিয়া বোঝ নাই। কিন্তু এখন 
সকল সময় ইচ্ছা হইলেও মালতীর সহিত মন খুলিয়া কথা কহিতে পার না, এখন অনিচ্ছা 
ভালবাসায় বাধা হইয়া তাহা প্রেম রূপে পরিণত করিয়াছি।” 

শোভনার যুক্তি শুনিয়া সেই কষ্টের মধ্যেও তাহার হাসি আসিল, হাসিয়া বলিলেন, 
“তুমি শোভনা যে একদিন কোন ন্যায়পঞ্চাননের সহিত তর্কে জয়ী হইবে, তাহাতে বড় 
সন্দেহ হইতেছে না, কিন্তু পণ্ডিত মহাশয়, তারপর? তোমার সকল যুক্তিই কি ফুরাইল? 
না আরো কিছু বাকি আছে?” 

শোভনার মুখে ঈষৎ হাসির রেখা পড়িল, কিন্তু দেখিতে দেখিতে তাহা মিলাইল, 
বিষাদ-গন্তীর ভাবে শোভনা বলিল, “ভাই হাসিও না, যদি তুমি আমাকে বোঝাইতে পার 
যে ইহা প্রেম নয়, যদি আমি বিশ্বাস করিতে পারি তুমি আমারি, তাহা হইলে আর আমি 
কি চাই, তাহা হইলে আর আমার মত সুখী কে? আমার হৃদয়ে যে আগুণ জ্বলিতেছে, 
তাহা তুমি কি বুঝিবে? এ আমার তপ, জপ, এ আমার ধ্যান হইয়াছে, সমস্ত দিন রাত 
আমি এঁ ভাবিতেছি, এ লইয়া মনে মনে কখনো সন্দেহে কখনো বিশ্বাসে বিচলিত 
হইতেছি ; আমার নিকট ইহার যুক্তির আর অভাব নাই। এক কথায় এ ভাবিয়া ভাবিয়া 
এখনো আমি পাগল হই নাই-এই আশ্চর্য্য।” 

যু। “শোভনে, আমি আর শুনিতে পারি না, যাহাকে দেখিয়া আজও আমার আশ 
মেটে নাই, যাহাকে ভালবাসিয়া আমার এখনো তৃপ্তি হয় নাই, যাহাতে আমার সমস্ত 
হৃদয় পূর্ণ, তাহার মুখ হইতে আর এরূপ অবিশ্বাস সহা হয় না, ইহা অপেক্ষা বজেও 
আমার অধিক লাগিত না।” 

তড়িতের মত কথাগুলি শোভনার বুকে বিধিল, স্বামীর চরণে ধরিয়া শোভনা বলিল, 
“নাথ, আমার এ পাপের কি প্রায়শ্চিত্ত করিব? আমি থাকিতে তোমার সুখ নাই। এ 
জঘন্য-ঘৃণিত মন থাকিতে কাহারো সুখ হইতে পারে না, ০০০০০০০০০ 
এ প্রাণ দিয়া আমার পাপের প্রায়শ্চিত্ত করি।” 

কে রা 4 এখনো 
তাহার ভালবাসার উচ্ছ্বাস কিছুমাত্র শমিত হয় নাই, শোভনার কথায় তাহার মন গলিয়া 
গেল, তিনি অশ্র্জল মুছিয়া বলিলেন, “না, শোভনা, যাহা বলিলাম উহাতে কিছু মনে 


ছোটগল্প ২৫ 


করিও না, তীব্র কষ্টে উহা বাহির হইয়া গিয়াছে। তুমি হৃদয় খুলিয়া বলিয়াছ ভালই 
ইনি দহ রক ডল উল 
হইয়াছে সকল খুলিয়া বল, কিছু লুকাইও না।” শোভনা বলিল, “আজ যেকালে মন 
খুলিয়াছি, সেকালে কিছুই লুকাইব না, ইহাতে আমার অদষ্টে যাহাই হউক তাহা অবাধে 
সহ্য করিব সঙ্কল্প করিয়াই আমি বলিতে বসিয়াছি, সকল শুনিয়া এ পাগীকে পরে চরণে 
স্থান দেও দিও, নহিলে মরিতে আমার ভয় নাই, কত শতবার দিনে নিশীথে আমি 
মৃত্যুকামনা করি, তাহা দেবতাই জানেন,” বলিয়া শোভনা অশ্রন্জল মুছিল, যুবা ব্যথিত- 
চিত্তে তাহার কথা শুনিবার জন্য অপেক্ষা করিয়া রহিলেন। 

আপনাকে শামলাইয়া লইয়া শোভনা আবার বলিল, “নতুন বিবাহের পর তুমি 
সন্ধ্যাকালে বাড়ী আসিয়া আমাকে দেখিতে যেরূপ ব্যগ্র হইতে এখন আর সেরূপ দেখিতে 
পাই না কেন? এখন তাহার পরিবর্তে কাহাকে সন্ধ্যাকালে না দেখিলে ব্যাকুল হইয়া পড়? 
আবার কাহাকে দেখিলে সেই বিষগ্র-মুখে স্বর্গীয় প্রফুল্লতার ভাব আসিয়া পড়ে? কত 
তাহা হইলে তোমাকে তাহা আকিয়া দেখাইতে পারিতাম, কিন্তু আকিতে পারি না পারি, 
তোমার সেই ছবি আমার মনে অঙ্কিত আছে। মালতীর সহিত গল্প করিতে করিতে কিরূপ 
ভাবে বিহল হইয়া পড়, তাহা বলিয়া বোঝান যায় না। তোমার প্রতি কথায়, প্রতি ব্যবহারে, 
প্রত্যেক ভাবে, মালতীর প্রতি তোমার ভালবাসা আমাকে দেখাইয়া দেয়, আমাকে জীবস্তে 
পোড়াইতে থাকে। প্রতি পদে আমি বুঝিতে পারি, মালতী ও আমি তোমার নিকট কত 
ভিন্ন। আমার নিকট তোমার সেই মন-খোলা হর্ষের হাসি বিকাশ পায় না, আমার নিকট 
তুমি আপনহারা হও না, মালতী না থাকিলেই তুমি যেন মুমূর্ষু হইয়া পড়।” 

যু। “মালতীকে দেখিলে যে আমার ভাল লাগে, মালতীকে যে আমি ভালবাসি তাহা 
তোমার নিকট কখনই অস্বীকার করি নাই, এখনো করিব না, কিন্তু তুমি আপন কক্পনা 
দ্বারা শ্রেহ হইতে তাহা যেরূপ উচ্চে উঠাইয়াছ, তাহার কিছুই তাহাতে নাই! তোমাকে 
কি বলিয়া বোঝাইব আমি কিছুই ভাবিয়া পাইতেছি না, যদি বিশ্বাস কর-” 

স্বামীকে কথা শেষ করিতে না দিয়া শোভনা বলিল, “একটি কথা তোমাকে বলা 
হয় নাই, তাহাও লুকাইব না, মালতীর বিবাহের সম্বন্ধ হইল, তুমি তাহাতে গড়িমসি 
করিয়া এখনো তাহার বিবাহ দিলে না, ০০০০৪ 
হইয়াছিল।” 

যুবা আশ্র্যা হইয়া বলিলেন, রা 
সম্বন্ধের পরেই সে বিদেশে কার্যে গিয়াছে দুই তিন বৎসর হইল, এখনো আসিল না, 
ইচ্ছা হইল না বলিয়া কি ইহাতেও তুমি প্রেম দেখিলে! ঈর্ধাতে মানুষকে কি অন্ধই করে!” 

শোভনা লজ্জিত হইল, আপনার ভ্রম যেন বুঝিল। যুবা আবার বলিলেন, “শোভনা, 
তুমি ওরূপ ভাবিয়া আর নিজের অনর্থক অসুখের কারণ হইও না, আমাকেও আর এরূপ 
আহত করিও না, বল আমি কি করিলে তোমার অবিশ্বাস দূর হইবে? যাহা করিতে বল 
এখনি করিব। পবিত্র ভালবাসার শপথ করিয়া বলিতেছি, তোমাকে বই আমি আর 


২৬ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


কাহাকেও জানি না। শোভনা, আমি মালতীকে ছাড়িয়া চিরকাল থাকিতে পারি, কিন্তু এক 
মুহূর্তের জন্যও তোমাকে না দেখিতে পাইলে আমার কষ্ট হয়। যতক্ষণ বাহিরে কাজের 
জন্য থাকিতে হয়, তখন কাহার কথা সমস্ত ক্ষণ মনে জাগিতে থাকে? কাহার জন্য 
ব্যাকুল ভাবে সমস্ত কাজ ভুলিয়া যাই? কাহার ছবি মনের নিভৃত কক্ষে ধ্যানে দেখিয়া 
আবার মনে বল পাই? শোভনা! শোভনা! তুমি আর আমাকে অবিশ্বাস করিয়া আঘাত 
দিও না-শোভনা, আমার হৃদয় এরূপ নির্দয় ভাবে আর ভাঙ্গিও না,” মনের ব্যাকুলতায় 
যুবা তাহার চরণে হাত দিলেন। চমকিয়া শোভনা তাহার হাত উঠাইয়া বক্ষে রাখিল, 
পৃথিবী তাহার চক্ষে ঘুরিতে লাগিল, তাহার যেন সমন্ত স্বপ্নবৎ জ্ঞান হইল। শোভনা তাহার 
নিজের মত জগতে আর কাহাকেও সুখী দেখিল না, শোভনা বুঝিল তাহার ঘৃণিত কল্সনা- 
গুণেই বৃথা দোষে স্বামীকে দোষী করিয়াছে । শোভনার হৃদয় অনুতাপে পূর্ণ হইল। স্বামীর 
বুকে মুখ রাখিয়া শোভনা কাদিতে লাগিল, মনে মনে ক্ষমা প্রার্থনা করিল, কিন্তু ফুটিতে 
সাহসী হইল না। যুবা তাহার মনের ভাব বুঝিলেন, বুঝিলেন তাহার সকল সন্দেহ দূর 
হইয়াছে, আর ওরূপ ভাব মনে আসিবে না। সুখে অভিভূত হইয়া উভয়ে নিস্তব্ধ হইয়া 
রহিলেন। 

এই সময় মালতী সহসা তাহাদের গৃহে প্রবেশ করিল, হাসিয়া একটি গোলাপ ফুল 
যুবার হাতে দিয়া বলিল, “দেখ দেখ, আজ তোমার জন্য কেমন একটি নতুন জিনিস 
এনেছি-আমার সেই শুকনো গাছটিতে আজ নতুন এই ফুলটি ফুটেছে।” 

সেই শোকাকুল গৃহ যেন মালতীর হর্ষোচ্ছাসে উচ্ছৃসিত হইল। মালতীর অজ্ঞান- 
সরল-হর্ষের ভাবে যুবার চক্ষে এক বিন্দু জল আসিল। মালতী বালিকা জানে না, তাহাকে 
লইয়াই তাহার ভ্রাতার যত বিপদ, তাহাকে ভালবাসিয়াছে বলিয়াই আজ রমেশ অসুখী, 
রমেশের শোভনা অসুখী, তাহার জন্যই তাহাদের এত যাতনা । যুবা সেই সরলা বালিকার 
পানে চাহিয়া চাহিয়া হর্য-বিষাদ ভাবে একটু হাসিলেন, হাসিতে হাসিতে গোলাপটি লইয়া 
আঘ্রাণ করিলেন। 

আবার আগুন জলিল, শোভনা সেই হাসি দেখিল, সে আর আপন সন্কল্প স্থির 
রাখিতে পারিল না। মানুষ আত্ম-বিরোধী অস্থিরচেতা। এই ক্ষণকাল পৃব্র্বে শোভনা 
ভাবিয়াছিল তাহার মনে আর ওরূপ সন্দেহ কখনো স্থান পাইবে না, কিন্তু কেন যে আবার 
তাহা আসিল সে নিজেই বুঝিল না। রমেশের অত কথায় যে ফল হইয়াছিল, রমেশের 
এ হাসিটুকৃতে তাহা উবিয়া গেল। অমন প্রেমময়, অমন স্বপ্নময় হাসি রমেশের মুখে 
শোভনা আর কখনো দেখে নাই। রমেশ নিশ্চয়ই আপন মন বোঝেন না-নহিলে এ 
হাসি কি করিয়া হাসিলেন? কই, ইহা তো শোভনার কপালে আর ঘটে না; অমন মধুর 
সোহাগময় হাসি,-অমন প্রেমে বিজড়িত, আদরে সুমাঞ্জিত, অনুরাগে সুরঞ্জিত হাসি 
ত শোভার কপালে কখনো ঘটে না। রমেশ শোভনাকে তবে কি এতক্ষণ ছলনা করিয়া 
ভুল বুঝাইলেন? না, তাহা নহে, রমেশ আপন মনের ভাব আপনিই বোঝেন না। 
রমেশ, সত্যই কি তুমি আর শোভনার নও? সত্যই কি তুমি তবে মালতীর? রমেশের 
সেই হাসি শোভনার মনে জাগিতে লাগিল, তাহার হাদয়ে আবার ব্্্াগ্নি জবলিয়া উঠিল। 


ছোটগল্প ২৭ 


৩ 

সেই দিন হইতে শোভনা আর সহন্্র কষ্টেও মুখ ফুটিত না, কখনো সন্দেহে কখনো 
অনুতাপে তাহার হৃদয় বিচলিত হইতে লাগিল। কিন্তু মনে মনেই সে তাহা সহ্য করিতে 
সঙ্কল্প করিল। মালতী এ সকল কিছুই জানিল না, তাহাকে লইয়া তাহাদের ক্ষুদ্র পৃথিবীটির 
মধ্যে যে কি রূপ বিপ্লব চলিতেছে তাহা সে কিছুই জানিল না, সেই জন্য তাহার হাসিমাখা 
মুখখানির হাসি আর নিভিল না।-কখনো কখনো মাত্র কুটীরের অন্ধকার সেই 
জ্যোত্ম্নাময়ী বালিকাকেও স্পর্শ করিত। শোভনা আর তাহার সহিত হাসিয়া হাসিয়া 
বাগানময় ঘুরিয়া বেড়ায় না, আর লুকাচুরি খেলিবার ছলে মালতীকে ফাকি দিয়া রমেশের 
নিকট পালাইয়া মালতীকে জব্দ করে না, মালতীর ফুলগুলি ছিডিয়া আর মালতীকে কাদায় 
না-মালতীর সঙ্গে আড়ি করিয়া তাহাকে আর সাধায় না-রমেশের রাত্রের গল্প করিয়া 
আর তাহাকে হাসায় না-আজ কাল শোভনা বড় গন্তীর, বড় বিষগ্। শোভনা বলে তাহার 
আর ছেলেমানষি করিবার সময় নাই। চিরকাল কি ছেলেমানুষ থাকিবে? চিরকাল কি 
আর খেলিয়া বেড়াইবে? মালতী তাহার কথার অর্থ যেন বুঝিতে পারে না- মালতী অবাক 
হইয়া ভাবে, সে আবার কি? চিরকাল আমরা খেলিব না? ছেলেমানুষ ছাড়া কি আর 
কাহাকেও খেলিতে নাই? তবে মালতীর বিবাহ হইলে তাহারও কি খেলা বন্ধ হইবে? 
মালতী যেন কিছু বুঝিয়া উঠিতে পারিত না, তাহার সহিত রঙ্গ করিতেছে ভাবিয়া সে 
হাসিয়া হাসিয়া শোতনাকেও হাসাইতে চেষ্টা করে-শোভনার সাধের ফুলগুলি তুলিয়া 
তাহাকে মারিতে থাকে, তাহাতেও শোভনার গন্তীর বিষণ্ন মুখটি প্রফুল্ল না হইলে তখন 
মালতীর চমক ভাঙ্গে, সেই অন্ধকার তখন তাহাকেও স্পর্শ করে। সত্যই তবে শোভনা 
বড় হইয়াছে, আর সে খেলিবে না, সে আর হাসিবে না, অমনি মালতীও বিষগ্র হইয়া 
পড়ে--তাহার কান্না পায়, লুকাইয়া কাদিতে সে সেখান হইতে নিঃশব্দে চলিয়া যায়। বনে 
বনে বেড়াইয়া আবার হাসিতে হাসিতে ফিরিয়া আসে । আসিয়া যদি রমেশকে দেখিতে 
পায়, যদি রমেশকে প্রফুল্ল দেখিতে পায় তো বড়ই আমোদ, নহিলে বিষগ্ন দেখিলে স্তম্ভিত 
হইয়া ভাবিতে থাকে। সে জানে স্ত্রীলোকেই বড় হইলে সংসারী হইয়া গন্তীর হয়, বিষণ্ন 
হয় ; শোভনার কাছে সে তাহা শুনিয়াছে, শোভনাতে সে তাহা দেখিয়াছে, কিন্তু রমেশের 
আবার কেন ও-ভাব আসিবে? সে দেখিয়া শুনিয়া বিষগ্র ভাবে না খাইয়া ঘুমাইতে যায়। 
রমেশকে প্রফুল্ল দেখিলে সে কত কি বকে, কত গল্প করে--কিন্তু বিষগ্ন দেখিলে কথা 
কহিতে সাহস করে না। এক দিন রাত্রে শুইয়া শুইয়া ভাবিতে ভাবিতে সঙ্কল্ল করিল 
এবার বিষপ্ন দেখিলে সে রমেশকে কারণ জিজ্ঞাসা করিবেই করিবে। ইহাতে তাহার অদৃষ্টে 
যাহা ঘটে ঘটুক। কিন্তু প্রত্যাশিত দিন আসিল, রমেশকে বিষগ্ন দেখিল, কিন্তু কই? তাহার 
প্রতিজ্ঞা রহিল কোথায়? সে প্রতিজ্ঞা রাখিতে পারিল না--তাহাকে জিজ্ঞাসা করিতে পারিল 
না-কতবার জিজ্ঞাসা করিতে গিয়া থামিয়া গেল, শেষে না পারিয়া ভগ্ন হৃদয়ে কুটীর 
হইতে নিষ্তরান্ত হইয়া নদী তীরে আসিয়া কাদিতে বসিল। কিছু পরে হঠাৎ রমেশ আসিয়া 
সেখানে দাড়াইলেন, মালতীকে একাকী বিজনে কাদিতে দেখিয়া যেন আশ্চর্য হইলেন, 
যেন ব্যথিত হইলেন, ধীরে ধীরে সাদরে তাহার স্কন্ধে হাত দিয়! বলিলেন, “একি মালতি, 
-এখানে কাদছিস?” মালতী সে কণ্ঠস্বর চিনিল, মালতী মুখ ফিরাইয়া একবার চাহিয়া 
দেখিল। মালতী আর পারিল না, মালতীর অশ্রন্ধারা উথলিয়া উঠিল। কেন যে মালতী 


২৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


কাদিতেছে মালতী তাহা বুঝিতেই পারিল না, সুতরাং সে আর রমেশকে বুঝাইবে কি? 
শোভনা তোর সঙ্গে কি আড়ি করেছে, মালতি?” রমেশ জানেন শোভনা আড়ি করিলেই 
মালতী কাদে। মালতী অনেক কষ্টে অশ্রজল সামলাইয়া বলিল, “না, শোভনা আর আড়ি 
করে না”- এমন বিষাদার্র স্বরে মালতী এ কথাটি কহিল যে রমেশ চমকিয়া বলিলেন 
-_“তবে তোর কিসের দুঃখ, মালতি?” মালতী ধীরে ধীরে বলিল, “আড়ি করে না বোলেই 
আমার কষ্ট।” রমেশ হাসিয়া বলিলেন, “তাই তোর এত দুঃখ, তবে আমি আড়ি করিতে 
বলিব এখন ; চল্‌ তবে, তার কাছে নিয়ে যাই।” 

মালতী উঠিল না, মালতী হাসিল না, মালতী বিষগ্ল মনে বসিয়া রহিল, মালতী 
ভাবিতে লাগিল, “কি করিয়৷ রমেশের বিষগ্রতার কারণ জিজ্ঞাসা করি।” রমেশ দেখিয়া 
শুনিয়া আবার বলিলেন, “শোভনা আড়ি করে না বলেই তোর এত দুঃখ?” মালতী এবার 
তাহার ইচ্ছা পূরাইতে সহসা সুযোগ পাইল, সে কত বার থামিয়া থামিয়া অতি ধীরে 
ধীরে অতি মুদু স্বরে বলিল, “আরো একটি কারণ আছে,--দাদা, তোমার কি হয়েছে, 
কেন আর সারাদিন তেমন কোরে গল্প কর না-আমি কি-কোন দোষ করেছি ।” 

মালতীর সরল প্রশ্নে, তাহার সেই সশঙ্কিত অদ্দস্ফুট জড়িমা-জড়িত প্রশ্নে রমেশের 
চক্ষে জল আসিল, এক বিন্দু অশ্রু ধীরে ধীরে মালতীর হস্তে পড়িল, মালতীর হৃদয় 
স্তম্ভিত হইল, মুখ শুকাইয়া গেল, মালতী নিশ্চয়ই কোন অপরাধ করিয়াছে, নহিলে তাহার 
কথায় রমেশের চক্ষু দিয়া জল পড়িল কেন? মালতীর সমস্ত সঙ্কোচ দূর হইল, আর 
কথা বাঁধিল না-_ব্যগ্রতার ব্যাকল ভাবে আবার মালতী বলিল--“দাদা, আমি কি দোষ 
করেছি বল?” 

অশ্রু মুছিয়া যুবা,বলিলেন, “তুই কি দোষ করিবি মালতি?” 

মালতী । “দাদা রাগ করিলে? না, রাগ করিও না-বল ভাই,কি দোষ করেছি”-_যুবা 
তাহার কাতরতায় ব্যস্ত হইয়া বলিলেন, “না মালতি, তুই তো কিছুই দোষ করিসনি।” 

মা। “তবে কেন তুমি আর তেমন করে আমার সহিত কথা কও না? কেন আজ 
আমার সহিত কথা কহিতে কহিতে কাদিলে?” 

সুখেই যে মানুষে হাসে তাহা নহে, নিভিবার আগেও প্রদীপ জুলিয়া ওঠে-_ 
অন্ধকারেও বিদ্যুৎ চমকে । আজ যুবা বালিকার কথায় অতি দুঃখেও হাসিয়া বলিলেন, 
“মালতি, তোর জন্য কি আমি কাদিলাম? না। কি দুখে আমার যে আগেকার সে ভাব 
নাই, কি দুখে যে এ কঠোর চোকেও জল পড়িল তাহা তুই কি বুঝিবি, মালতি? আজ 
তোর মত ছেলেমানুষ অজ্ঞান বালিকা তা কি ক'রে বুঝিবে, মালতি?” 

মালতী ছেলেমানুষ হইলেও মালতী স্ত্রীলোক ; স্ত্রীলোকে দুঃখের দুঃখী, ব্যথার ব্যহী 
না হইয়া থাকিতেই পারে না-আর কিছু বুঝুক না বুঝুক, পরের ব্যথা বুঝিবার সময় 
স্ত্রীলোকে আর ছেলেমানুষ থাকে না, অন্য সকল বিষয়ে বালিকা থাকিলেও সে সময় 
শতবর্ষের বৃদ্ধও তাহার মত হৃদয়ের সহিত অন্য হাদয়ের কষ্ট বুঝিতে সক্ষম হইবে 
না। বালিকা মালতী আজ গম্ভীর ঘ্রৌট়ার মত বলিল, “দাদা, আমি তোমার কথা বুঝিতে 
পারিব না? ছেলেমানুষ! আজ তিন বংসর আগে একদিন আমাকে কি অন্য রূপ ভেবে 
তোমার মনের কথা বলনি? আমি কি এখনো দাদা তার চেয়েও বড় হইনি?” 


ছোটগল্প ২৯ 


পৃথিবীতে যথার্থ ব্যথার ব্যঘী অতি দুর্লভ। একটি সুন্দর গোলাপ দেখিয়া যত্বে কে 
না গ্রহণ করে? তাহাকে কে না ভালবাসে? কেন না তাহাতে চক্ষের তৃপ্তি হয়, তাহাতে 
নিজের সুখ হয়-কিন্তু সেই গোলাপটি শুকাইলে কে তাহাকে মায়াদৃষ্টিতেও একবার চাহিয়া 
দেখে? কজনের চক্ষু হইতে তাহাতে অকৃত্রিম শোকাশ্রু পড়ে? তাহা পড়ে না বলিয়াই 
অকৃত্রিম অশ্রুর এত আদর, নিঃস্বার্থ ভালবাসার এত আদর স্বর্গ তুচ্ছ করিয়াও লোকে 
তাহা পাইতে ইচ্ছা করে-তাহাতে লোকে এত মুগ্ধ হয়। রমেশও মানুষ, তিনিও সে 
দুর্বলতা অতিক্রম করিতে পারিলেন না--তাহার হৃদয়-দ্বার খুলিয়া গেল, একজন ব্যথার 
ব্যথী ?াইবার জন্য তাহারও হৃদয় ব্যগ্র হইল, তিনি বলিলেন, “আমার কষ্টের কথা শুনিবে, 
মালতি? যাহা হইতে আমার সুখ, তাহা হইতেই মালতি আমার দুঃখ, শোভনা আজ কাল 
কল্পনার প্রাচুর্য নিজেও অসুখী, আমাকেও অসুখী করিয়াছে”, বলিয়া যুবা সংক্ষেপে 
শোভনার সন্দেহ বৃত্তীস্ত বলিলেন। 

মালতী নীরবে অনিমেষ নেত্রে সকল শুনিল। মালতীতে আর মালতী নাই। শুস্ক 
অধর ঘন ঘন কাপিতে লাগিল। দীন যাতনাময় দৃষ্টি শূন্যে সংলগ্ন হইল, মালতী থাকিয়া 
থাকিয়া কাদিয়া উঠিল। যুবাও কাদিতে লাগিলেন। নীরবে সেই সন্ধ্যাকালে সুখমরীর চঞ্চল 
বক্ষে সে জল মিশাইল। আকাশে চাদ নাই, শত শত তারা উতিয়াছে। তাহারা সে দুঃখ 
বুঝিল না, তাহা দেখিয়া হাসিল মাত্র। হাসিবে নাই বা কেন?--তাহাদের নিকট মমতা 
কে প্রত্যাশা করে? তাহারা ত অনন্ত কাল পর্য্যন্ত হাসিবার জন্যই সৃষ্ট হইয়াছে--সুতরা 
সেই নিশ্মমতায় কাহারো হৃদয়কে আহত করিতে পারে না, কিন্তু সুখের বিষয় এই যে, 
সেই প্রশান্ত সুখময়ী-তীরে জনমানবের আর নামগন্ধও ছিল না। মালতীদের অশ্রুজল 
দেখিয়া হাসিবার, তাহাদের দীর্ঘশ্বাসে উপহাস করিবার, তাহাদের কাতরতায় আমোদ 
উপভোগ করিবার একজনও গুপ্ত বা প্রকাশ্য আত্মীয় পর কেহই ছিল না। যাহাদের 
মমতাশূন্য মূর্তি দেখিলে অশ্রজল প্রবাহিত না হইতে হইতেই নীহারবৎ জমাট হইয়া 
পড়ে, দীর্ঘশ্বাস আপনা আপনি মরমের নিভৃত কন্দরে অবরুদ্ধ হইয়া যায়, এমন 
জনপ্রাণীও সেখানে ছিল না। সুতরাং মালতী আজ অবাধে কাদিয়া ফেলিল। থাকিয়া 
থাকিয়া বালিকা বলিয়া উঠিল, “দাদা, কি বলিলে? শোভনা কি মনে করে তুমি আমাকে 
শোভনা হইতে ভালবাস? আমিই তোমাদের তবে অসুখের কারণ? আমার জন্যই তোমার 
প্রফুল্ল মুখ, ও শোভনার হাসিমুখ আজ মলিন! আমিই তোমাদের অশান্তির মূল! আমিই 
তোমাদের কষ্টের কারণ! দাদা, কি করিলে তোমাদের পূর্ব সুখ আবার ফেরে? কি করিলে 

মালতীর নিংস্বার্থ স্নেহ-উথলিত বাক্যে যুবার হৃদয় কাপিয়া উঠিল। কি বলিয়া 
তাহাকে সান্ত্বনা করিবেন ভাবিয়া না পাইয়া বলিলেন, “মালতি, মালতি, তুই আমাদের 
অসুখের কারণ কি করে হবি মালতি? আমাদের অকারণ--” 

মালতীর আজ কথা ফুটিয়াছে, মালতী আর রমেশকে কথা কহিতে না দিয়া বলিল, 
“না দাদা, আমাকে আর ভুলাইও না--আমি তোমার কথায় আর ভুলিব না। দাদা বল, 
কি করিলে তোমাদের সুখ ফিরিয়া আসে? আমি দাদা মরিলেও কি তোমাদের সমস্ত 
জ্বালা যন্ত্রণা শেষ হয় না?” 

সকলরূপ ভালবাসার কি মর্মান্তিক ভাব একই প্রকার? মরিতে ইচ্ছাই কি ভালবাসার 


৩০ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


স্বাভাবিক? তাহার কথায় রমেশ নীরবে কাদিতে লাগিলেন। তাহার মনের ভাব বুঝিয়া 
কোন কথা কহিতে পারিলেন না-মালতীও কোন কথা কহিল না, মনে মনে যাহা সঙ্কল্প 
করিল, মনেই রাখিল। অনেকক্ষণ নিস্তব্ধেই কাটিল, দুজনের মনে কত কথা বহিয়া গেল, 
দুজনে বলিতে ইচ্ছাও করিলেন না। ক্রমে দুজনে এত গভীর চিস্তামগ্ন হইলেন, দুজনের 
অস্তিত্ব পর্য্যন্ত যেন ভুলিয়া গেলেন, একাকী আছেন জ্ঞানে যুবা আপন মনেই যেন 
তাহার নিকট এই দারুণ আঘাতই কি আমার পুরস্কার!” এই কথায় মালতীর চিস্তা ভঙ্গ 
হইল--আবার বলিল, “কি বলিলে দাদা? শোভনার চেয়ে তুমি আমাকে ভালবাস? এই 
কি শোভনার বিশ্বাস?” 

যুবা কোন উত্তর করিলেন না। 

মালতী আবার বলিল, “সত্যিই কি শোভনার মনে এই বিশ্বাস, তুমি শোভনা হইতে 
আমাকে ভালবাস? 

যু। “হা।” 

সহসা এই সময় শোভনা পশ্চাৎ দিকে আসিয়া দাড়াইল--মালতীর শেষ প্রশ্ন ও 
যুবার শেষ উত্তর তাহার কর্ণে প্রবেশ করিল। আর কোন ভুল নাই, এই বার শোভনার 
চক্ষুকর্ণের বিবাদ ভাঙ্গিল,_-এ তো আর কল্পনা নহে। মালতী ও রমেশের প্রেমালাপ 
সে স্বকর্ণে শুনিতে পাইল। উন্মত্ত বেদনায় শোভনা অজ্জানের মত সেখান হইতে ছুটিয়া 
কিছু দূরে নদী তীরে আসিয়া দাড়াইল--আপন সঙ্কল্প সিদ্ধ করিবার আগে একবার আকাশ 
পৃথিবী নদী কুটীরপানে চাহিয়া দেখিল, নিমেষ মধ্যে একবার কত কথা তাহার হৃদয় 
মধ্যে বহিয়া গেল। “আমি কে? আমি কার? আমি যখন আমার স্বামীরই নই, তখন 
আমি কার? আমার স্বামীই যখন আমায় চান না, তখন আমাকে আর কে চায়? সংসার 
আমাকে চায় না, সমাজ আমাকে চায় না, আমার আত্মীয়েরাও হয় তো আমাকে চায় 
না, অন্য সব দূরে থাক-আমি নিজেই আমাকে চাইনে, তবে বাচিয়া আর নরক ভোগ 
কেন? আমি আজ মরিলে সেই পূর্বের মত পৃথিবী মেরুদণ্ডে ঘুরিবে, সংসার সেই 
উদয় হইবে, আত্ত্রীয়েরা সেই আগেকার মত খাইবে শুইবে, বন্ধুরা একবার মাত্র অশ্রুজল 
ফেলিয়া আবার নৃতন আমোদে মত্ত থাকিবে, আর আমার সব্বস্বধন-যারপর নাই সেই 
স্বামী?-তিনি?--তিনি কি করিবেন? এক ফোটা অশ্রুজল ফেলা দূরে থাক, হয়ত 
নিষ্কণ্টক হইয়াছেন ভাবিয়া তিনি সুখীই হইবেন, তবে--তবে?” আর একবার শোভনা 
চারিদিক চাহিয়া দেখিল, মাথা ঘুরিতেছিল, চারিদিকে অন্ধকার ছাড়া আর কিছুই দেখিতে 
পাইল না--অন্ধকার পৃথিবী, অন্ধকার আকাশ, অন্ধকার নদীর অন্ধকার জল, তাহার 
চারিদিকে ঘুরিতে লাগিল। শোভনা সেই ঘূর্ণ-নদীর আবর্ত মধ্যে বিঘূর্ণিত হৃদয়ে ঝপাইয়া পড়িল। 

শোভনাকে নিকট দিয়া ছুটিতে দেখিয়া কিছু কারণ না বুঝিয়াও সঙ্গে সঙ্গে রমেশ 
ও মালতী আসিয়া দাঁড়াইয়াছিলেন, পড়িতে না পড়িতে রমেশও লাফাইয়া পড়িয়া তাহাকে 
তীরে তুলিলেন, মালতী প্রস্তরময়ী মূর্তির ন্যায় স্তম্তিত ভাবে দাঁড়াইয়া রহিল। 


ছোটগল্প ৩১ 


8 
আপনিও পারে বসিলেন। শোভনা একবার চারিদিকে চাহিয়া দেখিল, যাহা আর জনমে 
দেখিতে পাইবে না ভাবিয়াছিল--আবার সেই সকল পরিচিত সামগ্রী তাহার চক্ষে পড়িল। 
সেই কুটীর, যে কুটীরে বিবাহ অবধি দুজনে কাটাইয়াছে, যাহাতে তাহাদের জীবনের 
কত সুখদুঃখময় ঘটনা যেন অঙ্কিত আছে, সেই কুটীর--সেই সাধের কুটার আবার দেখিল। 
কুটীরে, তাহাদের শয্যা তেমনই সজ্জিত রহিয়াছে, শয্যার শিয়র দেশে সেই রত্বাবলী 
উত্তররামচরিত শকুস্তলা সজ্জিত, আবার যে কখনো স্বামীর সুধা কণ্ঠে তাহা শুনিতে 
পাইবে, সে আশা তাহার ছিল না। দীপটি জুলিতেছে, কিন্তু তেলের অভাবে তেমন উজ্জ্বল 
রূপে জ্বলিতেছে না-মুমূর্ষুর জীবনের মত মিট মিট করিয়া জ্বলিতেছে, নিভ নিভ 
হইয়াছে, অথচ নিভিতেছে না। শোভনার জীবনও নিভ নিভ হইয়াছিল কিন্তু নিভিল না। 
শোভনা লজ্জায় এতক্ষণ স্বামীর মুখের দিকে চাহিতে পারে নাই, এইবার চাহিল ; যাহাকে 
_যে হৃদয়রত্বকে আর জনমে দেখিবার আশা করে নাই তাহাকে কি আর দেখিতে সত্যই 
পাইবে? ব্যগ্র ভাবে সে স্বামীর পানে চাহিল। রমেশের সেই বিষাদ-গন্তীর ছবি দেখিয়া 
রমেশও নীরবে কাদিতে লাগিলেন। 

মুহূর্তের একটি ক্ষুদ্র ঘটনায় মানুষের জীবনকে যেরূপ পরিবর্তিত করে, এমন একটি 
বহু-কাল ব্যাপি মহা কাণ্ডতেও পারে না। এই জন্যই ইংলগ্ডর বর্তমান রাজমন্ত্রী ডিজরেইলি 
বলিয়াছেন যে, মনুষ্য জীবন ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাবলীর সমষ্টিমাত্র। শত শত বৎসরের বিপ্রবে 
যাহা না করিতে পারে, একটি মুহূর্তের ক্ষুদ্র ঘটনাতেও তাহা সম্পন্ন হয়। পশুচুরি অপরাধে 
দণ্ডিত না হইলে মহাকবি সেক্সপিয়রের নামও হয়ত কেহ শুনিতে পাইতেন না। বৃহৎ 
ঘটনায় মানুষকে দলিত করিতে পারে, কিন্তু পরিবর্তিত করিতে পারে না। সম্রাট পথের 
ভিখারী হইয়াও জীবন ধারণ করেন, প্রিয়তম পুত্র কন্যা বিয়োগও সহ্য করিতে পারা 
যায়, প্রণয়ে আহত হইয়া কত ভগ্ন হৃদয়ও জীবিত থাকে, কিন্তু আবার কখনো কাহারো 
এক মুহূর্তের একটু অনাদর বাক্যেই হয়ত হৃদয়ের অন্তরতার সহসা এমন ছিন্ন হইয়া 
যায়, যে তাহা আর কিছুতেই জোড়ে না, তাহা হইতেই হয়ত জীবনের কটা একেবারে 
এমন বিপথে গিয়া পড়ে, যে তাহা আর কিছুতেই সোজা হয় না। আবার তেমনি যে 
গকির্ত-হৃদয় ভাগ্যের সকল প্রকার উৎপীড়ন, জীবনের সকল প্রকার অত্যাচারকে 
ভ্রুকুটা করিয়া উড়াইয়া দেয়, যে পাষাণ হৃদয়ে শত শত মনুষ্য শোণিত কিছুমাত্র বিকার 
জম্মাইতে পারে না, যাহা কিছুতেই নরম হয় না, সেই গবিরত পাঁষাণ হৃদয়ও কাহারো 
একটা ম্নেহ বাক্যেতেই একেবারে দ্রব হইয়া যায়। যে আন্টনি অসীম কষ্টে পড়িয়াও অপার 
বিপত্তি অতিক্রম করিয়া, অল্প সংখ্যক সৈন্য লইয়াই কেশিয়াস ও ব্রটাসকে পরাজিত 
করিয়াছিলেন, সেই ভীম পরাক্রমশালী মহাবীর আন্টনিই কি ক্রিয়োপ্ট্রোর একবিন্দু অশ্রু 
দর্শনে বিজয়ী হইবার পূর্ব্ব মুহূর্তই কাপুরুষের ন্যায় যুদ্ধে বিমুখ হইয়া পলায়ন করেন 
নাই? কিসে যে হৃদয়ের কি হয়-_কি প্রাকৃতিক নিয়মে তাহা যে চলিতেছে তাহা নির্ণয় 
করা বড় সহজ নয়। নিউটন গেলিলিও অনেক ভাবিয়া বাহ্যিক জগতের নিয়ম বাহির 
করিয়াছেন, কিস্তব মনের নিউটন এখনো জন্মায় নাই। কবে জনম্মাইবে কে জানে? 


৩২ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


আজকের সন্ধ্যাকালের এই ক্ষুদ্র ঘটনাটি হইতে শোভনার জীবন-স্রোত যেন 
যেন জীবন আবার নূতন হইয়া আরন্ত হইল । রমেশকে সে পৃব্্বকার সেই শ্লেহময় স্বামীই 
দেখিল, তাহাতে প্রণয় ছাড়া সে আর কিছুই দেখিতে পাইল না। কি করিয়৷ এক মুহূর্তের 
জন্যও অন্যরূপ মনে করিতে পারিয়াছিল শোভনা নিজেই যেন বুঝিতে অক্ষম হইল। 
আস্তে আস্তে তাহাদের কথা আরম্ভ হইল, আস্তে আস্তে নৃতন প্রেম-সম্ভাষণের মত 
শোভনা স্বামীর ক্ষমা প্রার্থনা করিল, রমেশের নিকট আনুপূবির্বক সকল শুনিয়া তাহার 
হৃদয় অনুতাপে পূর্ণ হইল। এ অনুতাপ হৃদয়ের নিভৃত প্রদেশ হইতে উথলিত, ইহা 
মিশ্রিত নহে, ইহাতে সন্দেহ বা অবিশ্বাস কিছুই ছিল না। 
রাত্রি দ্বিপ্রহর হইল, এখনো তাহারা সেই জলসিক্ত পরিচ্ছদ ত্যাগ করেন নাই, তাহা 
গাত্রেই শুকাইয়া গিয়াছে। সহসা শোভনার তাহা মনে পড়িল, রমেশের কাপড়ে হাত 
দিয়া দেখিয়া বলিল, “কেন আমার মরণ হইল না, যাহাকে বৃকে রাখিয়া তৃপ্তি হয় না, 
আমার জন্যই তাহার এত কষ্ট, উঠ উঠ-:এত রাতে কি না আমার জন্যই এখনো ভিজা 
কাপড়ে কষ্ট পাইতেছ?” শোভনার চক্ষু দিয়া জল পড়িল। রমেশ বলিলেন, “শোভনে, 
এ কি আর কষ্ট! এখন আমার মত সুখী এ সংসারে কে? তোমার পৃবর্ব মন ফিরিয়া 
পাইয়াছি, তোমার অবিশ্বাস ঘুচিয়াছে, এখন কি শত শত অন্য বিপদ আসিলেও আমি 
তাহা কটাক্ষে উড়াইয়া দিতে পারি না?” সহসা নিশাকালের নিস্তব্ধতা ভঙ্গ করিয়া, 
তাহাদের সেই সুখ-বিহূল মোহ ভঙ্গ করিয়া, দূরে নিশীথ গগন গীতধবনিতে পূর্ণ হইল। 
রমেশ মালতীর গলা চিনিতে পারিলেন। এত রাত্রেও মালতী ঘরে আসে নাই, একাকী 
বেড়াইতেছে, তিনি আশ্চর্য্য হইলেন, বলিলেন, “শোভনা, মালতী এখনো কুটীরে আসে 
নাই, একাকী বেড়াইতেছে!” বলিয়াই যেন রমেশের কি মনে হইল; একটু হাসিয়া 
বলিলেন, “শোভনা, ইহা হইতে না জানি আবার আমার কত ব্যাকুলতাই কত প্রেমই 
দেখিবে?” শোভনা লজ্জিত হইয়া বলিল, “সত্যি, মালতী এখনো একেলা বেড়াচ্ছে, 
হয়তো সব দেখে শুনে কষ্টে সে আজ ঘরে আসে নাই। আমি মালতীর নিকট ঘোর 
অপরাধে অপরাধী, আমি যাই--তাহাকে ডেকে আনি, আমি যাই, তাহার কাছে কেদে 
মার্জনা ভিক্ষা করি, আমি হাজার দোষ করিলেও মালতী কখনো রাগ করে নাই, আজ 
কি আমি পায়ে ধরিলেও আমাকে মাপ করিবে না?” রমেশ বলিলেন, “না শোভনে, 
বাহিরে বড় অন্ধকার, মালতী কোথায় তার ঠিক নেই, তোমার গিয়ে কাজ নেই, আমিই 
খুজে আনি।” 
সহসা আবার গীতধ্বনি উথলিয়া উঠিল, স্পষ্ট রূপে কথাগুলি তাহাদের কর্ণে প্রবিষ্ট 
হইল, তাহারা শুনিলেন-_ 
দূর বিজন বনে একাকী যাইব চ'লে 
মানুষ-নিশ্বাস-বায়--যেখানে নাহি উথলে, 
অনাথিনী উদাসিনী, যাব চলি একাকিনী, 
আর তো দোসর আশা রাখি না মরম তলে। 
ভালবাসায় প্রতিদান, সে আশাও অবসান 
অবসান সুখআশা ভালবাসা এ কপালে- 


ছোটগল্প ৩৩ 


সুখেরি জনম যার, এই এ দুখিনী আর 
দিবে না সে সুখে বাধা-কাদাবে না পলে পলে, 
সাক্ষী থেকো রবি শশী, ভ্বলন্ত তারকারাশি, 
সাক্ষী থেকো গিরি নদী তোমরা সকলে 
যতই যাতনা সস্ই, যেখানেই মোরে বই, 
সুখে রব সুখী ভেবে দেখিও হৃদয় খুলে। 
গানটি তাহাদের হৃদয়ের গভীর তল পর্যন্ত প্রবেশ করিল, সেই বিষাদময় অথচ 
সুধাবর্ধী গগনস্পর্শী সুরে রমেশ চমকিয়া উঠিলেন, অজ্ঞাত কারণে তাহার হৃদয় বড়ই 
চঞ্চল হইল, হৃদয়ে কি একটি যেন বেদনা বোধ হইতে লাগিল, উঠিয়া কুটারদ্বার খুলিলেন, 
অমনি বাতাস আসিয়া দীপটি নিভিয়। গেল, কুটীর অন্ধকারময় হইল। শোভনার অন্ধকারে 
ভয় ছিল না, সহসা আজ নূতন অজ্ঞাত ভয়ে সে কাদিয়া উঠিল। রমেশ একবার ফিরিয়া 
চাহিলেন, শোভনার ঝাপ দিবার কথা মনে করিয়া শিহরিয়া উঠিলেন। সহসা গান বন্ধ 
হইল, সেই আধার নিশীথের নিস্তব্ধতা আবার মুহূর্তকাল জন্য সম্পূর্ণ রূপে আপন 
আধিপত্য বিস্তার করিল, রমেশের হৃদয়েও কেমন একটি স্থির বিষাদ ভাব আসিয়া 
আধিপত্য করিল। রমেশ দৌড়িয়া ব্যাকুল ভাবে সেই অন্ধকার ভেদ করিয়া কুটার হইতে 
নিষ্কান্ত হইলেন। কেন যে তাহার মন দারুণ ভারাক্রান্ত হইল তাহা বুঝিতে পারিলেন না। 
চারিদিক কি অন্ধকার, চারিদিক কি প্রশান্ত--কি গন্তীর কি নিস্তবূ। আকাশে শত 
শত তারা জ্বলিতেছে তবু আকাশ অন্ধকার, গাছে গাছে পাতায় পাতায় অসংখ্য অসংখ্য 
খদ্যোত জ্বলিতেছে, তবু পৃথিবী অন্ধকার। সেই আধার নিন্তন্ধ প্রান্তর দিয়া চলিতে চলিতে 
একটি অসাধারণ ভয়ে রমেশ শিহরিয়া উঠিলেন, তাহার হৃদয় যেন স্তম্িত হইল, শিরায় 
শিরায় রক্তপ্রবাহ যেন বদ্ধ হইল, চলংশক্তি তাহার যেন রহিত হইল। কিন্তু সহসা একি 
এ! এই প্রান্তরের ভীষণ নিঃস্তন্ধতা মুহূর্তের জন্য কিসের শব্দে ভীষণ ভাবে ভঙ্গ হইল? 
কই, আর শুনা যায় না; নদীগর্ভে কিছু নঠিন দ্রব্য পড়িবার শব্দ কি এ? 
আবার সেই সন্ধ্যাকালের ভয়ানক ঘটনার কথা রমেশের মনে পড়িল, রমেশ যেন 
মনশ্চক্ষে তাহা দেখিলেন। রমেশ কণ্টকিতকায় হইলেন। 
রমেশের নিজীব প্রাণে প্রাণ আসিল, শোণিত বেগে বহমান হইল, দেহে আবার বল 
ভাব-প্রকাশক অসাধারণ কোন ভাবই নাই, মৃদু মৃদু নিয়মিত ভাবে নিংস্তব্ধে সুখময়ী বহিয়া 
যাইতেছে। 
রমেশ এদিকে ওদিকে চারিদিক চাহিয়া দেখিলেন। মালতীর কোন চিহ্ন পাইলেন না। 
রমেশ উন্মন্তের মত আবার মালতী মালতী বলিয়া ডাকিলেন, নদী, প্রান্তর, আকাশ, 
পৃথিবী তাহার আর্তনাদে প্রতিধ্বনিত হইল, কিন্তু হায়_কোন মালতীই আর উত্তর করিল 
না। 


ভারতী, মাঘ-ফাল্গুন ১২৮৬ 


স্বর্ণ, র. স.: ৩ 


৩৪ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 
কুমার ভীমসিংহ 


এতিহাসিক উপন্যাস 


মিবারের রাণা রাজসিংহ একাকী বিশ্রামকক্ষে শয়ন করিয়া আছেন, সন্ধ্যা অতিবাহিত 
হইয়াছে, মহারাজের আদেশ মতে ভূত্যেরা একটি দীপ মাত্র প্রজ্ব্বলিত রাখিয়া গৃহের 
অন্য দীপাবলী নিভাইয়া দিয়া গিয়াছে । সে মৃদু আলোক প্রশস্ত ঘরে এমন একটি স্নিগ্ধতা 
আনিয়া ফেলিয়াছে যে তাহাতে স্াত হইয়া মহারাজের এতক্ষণকার চিন্তাগুলিও ক্রমে 
শ্নি্ধ বেশ ধারণ করিয়াছে । কুমার জয়সিংহের রাজ্যাভিষেকের দিন নিকটে,- প্রজারা 
এ-ঘটনাটি কিরূপ চিত্তে গ্রহণ করিবে, একথা আর তাহার মনে নাই, উৎসবের দিন 
সকলের কিরূপ আনন্দ হইবে, সকলের অর্থাৎ জয়সিংহের মাতার সেদিন কিরূপ হর্ষের 
উচ্ছ্বাস হইবে, জয়সিংহ কিরূপ প্রফুল্ল হইয়া উঠিবে-_অন্য কথা ভুলিয়া মহারাজ এখন 
কেবল এই রকম কথাই ভাবিতেছেন। হঠাৎ গৃহদ্বারটি অল্পে অল্পে মুক্ত হইয়া গেল, 
মহিষী কমলকুমারী তাহার সম্মুখে আসিয়া দীড়াইলেন ; তাহাকে দেখিয়া রাজা যেন 
করিলেন। মহিষী পার্খে আসিয়া বসিলে বলিলেন-“একি, এ সময়ে যে?” 

মহিষী বলিলেন-“না আসিয়া কি করি? ডাকিলে ত আর দেখা পাই না।” রাজা 
একটু অপ্রস্তুত হইলেন, আজ দিনের মধ্যে দুই তিন বার মহিষী তাহাকে অস্তঃপুরে ডাকিয়া 
পাঠাইয়াছিলেন-_-তাহা মনে পড়িয়া গেল ; আস্তে আস্তে বলিলেন--“মহিষি, আমি ভুলিয়া 
গিয়াছিলাম।” মহিষী মনে মনে বলিলেন-_ “আমার কপাল ক্রমে অনেক দিন ভুলিয়াছ 
-সে কি আর আজ নূতন”-_কিন্তু মুখে আর সে কথার কোনরূপ উল্লেখ না করিয়া 
বলিলেন--“মহারাজ, একটি কথা জিজ্ঞাসা করিতে আসিয়াছি। যা গুজব উঠিয়াছে তাহা 
কি সত্য?” একেবারে উত্তরটা দিতে কেমন মহারাজের বাধিয়া গেল, বলিলেন-“কি 
গুজব?” 

মহিষী। “শুনিতেছি তুমি থাকিতে তোমার সিংহাসন জয়সিংহ অধিকার করিবে, 
কথাটা কি সত্য? তাহা হইলে এ যে দেখিতেছি মুসলমানের রাজ্য হইয়া পড়িল।” 

জয়সিংহের প্রতি এ কটাক্ষটা রাজার ভাল লাগিল না, তিনি বলিলেন--“কথাটা 
সম্পূর্ণ সত্য নহে। জয়সিং সিংহাসন অধিকার করিতেছে না, আমার সিংহাসন আমি 
তাহাকে দান করিতেছি।” মহিষী একটু তীব্র হাসি হাসিয়া বলিলেন--“তুমি দিতেছ? 
ইহারি মধ্যে? কেন, এত শীঘ্র বনে যাইবার সময় হইয়াছে কি?” রাজা উৎসারিত ক্রোধ 
বিবেচনা করিয়া, অনেক ভবিষ্যৎ চিন্তা করিয়া কাজ করিতে হয়, ভাবিয়া দেখ রাজার 
উপর কত শত পরিবারের মঙ্গল অমঙ্গল নির্ভর করিতেছে । আমি থাকিতে থাকিতে 
রাজ্যের একটা বন্দবস্ত করিয়া না গেলে শেষে এই অধিকার লইয়া ভ্রাতায় ভ্রাতায় বিবাদ 
বাধাইয়া রাজ্য ছারখার করিয়া তুলিবে।” 

মহিষী। “কিন্তু আমি ত বুঝিতেছি, তুমি ভ্রাতায় ভ্রাতায় বিবাদ মিটাইতে গিয়া, 


ছেটগন্স ৩৫ 


বিবাদের সূত্রপাত করিয়া দিতেছ। রাজ্য রক্ষা করিতে শিয়া রাজ্য ছারখার করিবারই 
বন্দবস্ত করিতেছ। তুমি থাকিতে যদি পুত্রকে রাজা করাই বিধেয় মনে কর তবে জ্যেষ্ঠ 
পৃত্রকে রাজা না কর কেন? তাহার ন্যাধ্য অধিকার অন্যায় রূপে হরণ করিয়া সে সিংহাসনে 
কনিষ্ঠকে বসাও কি বলিয়া?” 

কথাগুলি বড় সত্য, কিন্তু রাজার শুনিতে ভাল লাগিল না, অনেক সময় সত্য কথা 
শুনিতে বড় কষ্টকর। রাজা বিরক্তির ভাবে বলিলেন-“ভীমসিংহ ও জয়সিংহ এত অল্প 
সময়ের ছোট বড় যে সেজন্য জ্যেষ্ঠ বলিয়া ভীমসিং রাজ্য দাওয়া করিতে পারে না। 
দুইজনে একই দিনে জন্মিয়াছে, একই সময়ে জনম্মিয়াছে বলিলেও বেশী বলা হয় না, 
এরূপ স্থলে তাহাদের মধ্যে যে যোগ্য অধিক, তাহারি রাজ্যে অধিকার । আমি জয়সিংহকেই 
অধিক উপযুক্ত মনে করি।” 

রাণী হাসিয়া বলিলেন--“তুমি দেখিতেছি কালের নিয়ম উলটাইয়া ফেলিতে চাও, 
নহিলে ছোটকে ছোট না বলিয়া সমান বলিবে কেন? সুখের মধ্যে তোমার কথায় কালের 
নিয়ম ভাঙ্গিবে না। এক দণ্ড দূরে থাক, এক মুহূর্ত আগেও যে জনম্মিবে সেও বড়র অধিকার 
লইয়া জন্মিবে। নব কুশ ত যমজ ভ্রাতা, তবে নবই কেন পিতৃরাজ্যের অধিকারী হইলেন? 
আর জিজ্ঞাসা করি_ মহারাজ, জয়সিংহ ভীমসিংহ হইতে উপযুক্তই বা কিসে? শোর্যে 
বীর্যে বুদ্ধি সততায় কিসে ভীমসিংহ জয়সিংহের উপরে? কাহার সাহসে সৈন্যগণ 
বশীভূত? সভাসদেরা কাহার সততায় মুগ্ধ? প্রজারা কাহাকে তাহাদের রাজা রূপে বরণ 
করিতে চায়? সকলকে জিজ্ঞাসা কর কে উপযুক্ত, শুনিতে পাইবে। তবে যদি তোমার 
প্রিয়মহিষীর পুত্র ও প্রিয় পুত্র বলিয়া জয়সিংহ উপযুক্ত হয় ত বলিতে পারি না।” এই 
বিদ্রুপ রাজার মর্ম্মে মর্ম্মে বিদ্ধ হইল--তিনি ত্রুদ্ধ স্বরে বলিলেন, “তবে তাই।” রাণীও 
ক্রোধ সম্বরণ করিতে পারিলেন না, বলিলেন--“ওকথা তবে স্পষ্ট না বলিয়া পাচ রকম 
কথার ভাণ কর কেন? রাজা হইয়া সত্য কথা বলিতে ভয় হয় নাকি?” রাজা বলিলেন 
-“কে আমাকে আমার মনের কথা জিজ্ঞাসা করিয়াছে-আমি তাহার কাছে সত্য 
লুকাইয়াছি।” মহিষী বলিলেন-“কুমারদের জন্মদিনের কথা মনে পড়ে কি?” বলিতে 
বলিতে মহিষীর কথা বাধিয়া গেল, আর বলিতে পারিলেন না, মুহূর্তে বিশ বংসর যেন 
পিছাইয়া পড়িল, সেই দিনকার ঘটনা নৃতন হইয়া তাহার মনে জাগিয়া উঠিল। সেদিনকার 
সরলা বিশ্বস্তহৃদয়া অভিমানিনী বালিকা-বধূতে আর আজিকার এই প্রোঢা, স্বামী প্রেম- 
বঞ্চিতা, দলিত-প্রাণা রাজরাণীতে কত তফাৎ । আজিকার এ মর্মাহত গবির্বত কমলকুমারী 
নয়_সেদিন যেন আর এক কমলকুমারী-নব প্রসৃত সন্তান কাছে করিয়া প্রেমপূর্ণ 
উৎসুক হৃদয়ে স্বামীর জন্য অপেক্ষা করিতেছিলেন, প্রসবের যন্ত্রণা আর তাহার মনে 
ছিল না, পুত্র মুখ দেখিয়া স্বামী কত না আহ্রাদিত হইবেন-কিরূপ উৎফুল্ল হৃদয়ে না 
জানি তিনি নবশিশুকে ক্রোড়ে লইবেন--এই ভাবিয়া হৃদয়ে সুখের উৎস বহিয়া 
যাইতেছিল। কিন্তু যখন পল গেল, দণ্ড গেল, স্বামী আসিলেন না, তখন সে সুখ কষ্টে 
পরিণত হইল, মহিষী শ্রিয়মান, কাতর হইয়া পড়িলেন। দুই দণ্ড পরে একজন দাসী আসিয়া 
বলিল-“রাণী চঞ্চলকুমারীর এই মুহূর্তে এক পুত্র হইল, মহারাজ তাহার পদে অমর 
কবচ বাঁধিয়া দিতেছেন। সেইখান হইতে এখানে আসিবেন।” 


৩৬ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


জঞ্ঠ পুত্র ভূমিষ্ঠ হইলে তাহার পদে অমর কবচ বাঁধিয়া দেওয়া মিবার-রাজকুল 
পদ্ধতি। ইহা দ্বারা পিতার, জ্যেষ্ঠ পুত্রকে তাহার ভবিষ্য-উত্তরাধিকারী বলিয়া গ্রহণ করা 
হয়। কমলকুমারী যখন শুনিলেন-জোষ্ঠ পুত্রের পরিবর্তে অন্যায়রূপে কনিষ্ঠের পায়ে 
তিনি সেই কবচ বাঁধিয়াছেন-তখন একটি তীব্র কষ্টে তাহার হৃদয় জুলিয়৷ উঠিল, মাতার 
অশ্রুজলে সেদিন নবশিশুর প্রথম অভিষেক হইল । মহিষী সেই প্রথম বুঝিলেন স্বামীর 
হৃদয়ে আর তাহার স্থান নাই, স্বামী তাহাকে ভালবাসেন না। আগে কখন কখন মনে 
এরূপ সন্দেহ যে আসে নাই তাহা নহে, কিন্তু নিমেষে তাহা চলিয়া গিয়াছে, এই সন্দেহের 
জন্য আপনাকে দোষী ভাবিয়া শেষে আপনাকেই তিরস্কার করিয়াছেন--কিন্তু আজ সে 
সন্দেহ সত্যরূপে তাহার হৃদয়ে বদ্ধমূল হইল, মর্মাহত হইয়া মহিষী মুমূর্ষু হইয়া 
পড়িলেন। স্বামী যখন পুত্রকে দেখিতে নিকটে আসিয়া দাড়াইলেন, কমলকুমারী একটি 
কথা কহিতে পারিলেন না, তাহাকে দেখিয়া তাহার বুক যেন ফাটিয়া উঠিল। ইহার কিছু 
দিন পরে একটা গুজব শুনিলেন যে মহারাজ জানিয়া শুনিয়া কনিষ্ঠকে কবচ পরান 
নাই, ভূতাদের কথার গোলমালে চঞ্চলকুমারীর পৃত্রই অগ্রে জম্মিয়াছে বুঝিয়া ভুলক্রমে 
তাহাকে কবচ পরাইয়াছেন! একথা সত্য কি না তাহা কিন্তু কমলকুমারী এ পর্য্যন্ত কখনো 
রাজাকে জিজ্ঞাসা করেন নাই। যাহার ভালবাসায় বিশ্বাস নাই, যাহার কাছে গেলে নৃতন 
কষ্টের কারণ পাইয়া হৃদয় ব্যথিত হইয়া পড়ে, তাহাকে এ সকল কথা জিজ্ঞাসা করিতে 
মনের বল থাকে কি? যতবার তিনি একথা তুলিতে গিয়াছেন, তাহার এত কষ্ট হইয়াছে 
যে ততবারই তিনি সে কথা অন্যদিনের জন্য রাখিয়া অন্য কথা বলিয়া ফিরিয়া 
আসিয়াছেন। কিন্তু এতদিন পরে যখন কবচ বন্ধনের প্রকত উদ্দেশ্যে আর তাহার সন্দেহ 
রহিল ণা, যখন জানিলেন সত্যই জয়সিংহকে মহারাজ সিংহাসন দিতেছেন, তখন আর 
তাহার স্ত্রীর অভিমান মনে রহিল না, তখন তাহার কেবল মনে রহিল তিনি ভীমসিংহের 
মাতা, তাহার মত অভাগীর গর্ভে জন্মিয়া সে অভাগা সন্তান তাহার ন্যায্য অধিকার হইতে 
বঞ্চিত হইল! সেই দিন মহিষীর কষ্ট ক্রোধে পরিণত হইল, সেই দিন তিনি আর সকল 
ভুলিয়া সন্তানের পক্ষে ন্যায়ের পক্ষে দাড়াইয়া স্বামীর সঙ্গে যুদ্ধ করিতে আসিলেন। কিন্তু 
কথায় কথায় যখন আবার পুত্রের জন্ম ঘটনাটি তাহার মনে পড়িয়া গেল, তখন হঠাৎ 
তিনি এমন বিহুল হইয়া পড়িলেন যে তাহার নয়নের ক্রোধ-জ্যোতি আবার অভিমানের 
অশ্রুজলে মলিন হইয়া গেল। কিন্তু অধিকক্ষণ তাহার সে-ভাব রহিল না, মুহূর্ত মধ্যে 
আত্ম সন্বরণ করিয়া মহিষী ত্রুদ্ধম্বরে বলিলেন-“তুমি যদি সত্য বলিতে না ডরাও তবে 
জ্যোষ্ট পৃত্রের প্রাপ্য কবচ কনিষ্ঠকে পরাইবার প্রকৃত কারণ গোপন করিয়া লোককে 
অন্যরূপ বুঝিতে দিলে কেন?” 

রাজা রাগিয়া বলিলেন--“আমি কখন কি ভাবিয়া কি কাজ করি-তাহা লোকের 
নিকট বলিয়া বেড়ান আমার একট। কর্তব্যের মধ্যে নহে। তবে লোকে যদি আমার মনের 
কথা আচিতে গিয়া এক বুঝিতে আর বুঝিয়া লয়--সে জন্য আমি দায়ী হইতে পারি 
না। লোকভয়ে সেদিন যদি সত্য কথা লুকাইতাম তাহা হইলে আজও লোকভয়ে 
জয়সিংহকে রাজতৃু দিতে কুঠিত হইতাম। তখন যদি কোন রকমে লোকে ভুল বুঝিয়া 
থাকে, এখন সে ভূল ভাঙ্গিয়া যাইবে। আমার রাজ্য আমি যাহাকে ইচ্ছা দিব-- সেজন্য 


ছোটগল্প ৩৭ 


আমি লোকের ভয় করি না, লোকের তাহাতে কথা কহিবার অধিকারও নাই।” 

মহিষীর আর সহ্য হইল না, শয্যা হইতে উঠিয়া দীড়াইয়া উত্তেজিত কণ্ঠে বলিলেন 
_“না মহারাজ, তাহা মনে করিও না, রাজ্য তোমার বলিয়া যাহাকে ইচ্ছা দিবার তোমার 
তুমি নিয়ম ভঙ্গ করিতে পার না, রাজা হইয়া যে নিয়ম ভঙ্গ করে যে অবিচার করে 
_সে রাজা নহে, সে স্বেচ্ছাঢারী, সে অধন্মচারী। তাহার দান আর যে গ্রহণ করে করুক, 
আমার পুত্র তাহা গ্রহণ করিবে না। নিজ বলে যখন সে তাহার প্রাপ্যরাজ্য অধিকার করিবে 
তখনই এ রাজ্য তাহার। নহিলে তুমি দিতে চাহিলেও এখন তোমার হাত হইতে এ রাজ্য 
সে গ্রহণ করিবে না। কিন্তু মহারাজ, তোমার এই অন্যায়াচরণ হইতে যখন শত সহস্্ 
নির্দোষী প্রজাদের রক্তে প্লাবিত হইয়া দেশ উৎসন্ত্র যাইবে, ভ্রাতুরক্তের কলঙ্ষে মিবারের 
ভবিষ্যদ্বংশ চিরদিনের জন্য কালিমাখা হইয়া পড়িবে, তখন অন্যকে দোষী করিও না, 
তখন মনে থাকে যেন--তাহা তোমারি কার্যের ফল, তোমারি পাপের ফল। মহ!” 
যে সুর্যা বংশের রাজা দশরথ সত্যের জন্য ন্যায়ের জন্য প্রাণসম পূত্র রামকে বনবাস 
দিয়াছিলেন, সেই সূর্য্য বংশে না তোমার জন্ম? আজ তুমি সে বংশের নান ডুবাইলে 
_কিন্তু যত দিন আকাশে চন্দ্র সূর্য আছে, ততদিন অন্যায় দিয়া ন্যায়কে ডুবাইতে পারিবে 
না, সত্যের জয়ে বাধা দিতে তোমার ক্ষমতা নাই।” 

সুস্পষ্ট ঘৃণার স্বরে কথাগুলি বলিয়া ধীর পদক্ষেপে গবির্বতা রমণী সেখান হইতে 
চলিয়া গেলেন। সে রাত্রে আর তিনি ভীমসিংহের সহিত দেখা করিলেন ন!, ভাবিলেন 
পরদিন তাহাকে সকল বলিবেন। 


২ 
মহিষী চলিয়া গেলেন, তাহার তিরস্কার বজের সুরে রাণার মাথার মধ্যে অবিশ্রান্ত বাজিতে 
লাগিল-_ অশিশ্রান্ত তিনি শুনিতে লাগিলেন, “যে বংশে দশরথ সত্যের জন্য ন্যায়ের জন্য 
প্রাণসম পুত্রকে বনবাস দিয়াছিলেন, সেই বংশে নাকি তোমার জম্ম?” রাণার মাথা ঘুরিতে 
লাগিল, মহারাজাধিরাজ রাণা রাজসিংহ আজ ক্ষুদ্র শিশুর মত অধীর হইয়া বলিলেন, 
“ছি, ছি কি করিয়াছি! সত্যের বংশে জন্মিয়া শ্রেহের পদতলে ন্যায় বিসর্জন দিয়াছি? 
ভগবান! এই অকলঙ্ক সূর্যবংশে কালি দিবার জন্যই কি এই কুলাঙ্গারকে এ বংশে প্রেরণ 
করিয়াছিলে!” 

মহারাজের অন্ধ নয়ন আজ হঠাৎ ফুটিয়া উঠিয়াছে, এতদিন তিনি একথা এরূপ 
করিয়া কখনো ভাবেন নাই, তিনি ভাবিতেন যখন ভীমসিংহ জয়সিংহ এক দিনেই 
জন্মিয়াছে তখন বড় ছোট হিসাবে কাহারো রাজ্যে অধিকার জন্মে নাই, তাহার রাজ্য 
তিনি যাহাকে ইচ্ছা দিতে পারেন। শ্লেহে অন্ধ হইয়া তিনি যে ইহার আর এক দিক 
একেবারেই দেখিতেছেন না, এ কথা তাহার মনেই আসে নাই, আজ অতি ভীষণরূপে 
সে ভ্রম সে মোহ তাহার ঘুচিয়া গেল। সমস্ত রাত রাজসিংহের নিদ্রা হইল না, সমস্ত 
রাত ছটফট করিয়া তাহার কাটিয়া গেল। প্রভাত হইবামাত্র প্রহরীকে বলিলেন--“যুবরাজ 
ভীমসিংহকে এখানে আসিতে বল।” “যুবরাজ তীমসিং1” প্রহরী আশ্র্যা হইয়া গেল, 


৩৮ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


তাহারা জয়সিংহকেই যুবরাজ বলিয়া জানে। সে যো হুকুম মহারাজ বলিয়া বাহিরে আসিয়া 
একবার আশ্চর্যাব্যঞ্ক “হুম" করিয়া লইল, তারপর গুল্ষ জোড়ায় সজোরে তা দিতে 
দিতে ভীমসিংহের নিকট গমন করিল। পিতা ডাকিতেছেন শুনিয়া ভীমসিংহেরও আশ্চর্য্য 
লাগিল। তাহার কাছে ইহা বড় নৃতন। পিতা তাহাকে আর কোনদিন ডাকিয়াছেন বলিয়া 
কই মনে পড়ে না। ভীমসিংহ ভাবিলেন, “এ আবার কি? জয়সিংহকে রাজা করিয়া 
আমাকে তাহার ভৃত্য করিবার প্রস্তাব হইবে নাকি? কিন্তু এ হস্তে অসি ধরিবার ক্ষমতা 
যতদিন থাকিবে ততদিন যে জয়সিংহ সিংহাসনে বসিবে না, তাহা বুঝি এখনো তিনি 
জানেন না।” পিতার পক্ষপাতিতা স্মরণ করিয়া ভীমসিংহ ক্রুদ্ধ হইয়া উঠিলেন, একবার 
ভাবিলেন-“যাইব না* আবার ভাবিলেন, "না, পিতৃ আজ্ঞা লঙ্ঘন করিব না--তাহার 
সমক্ষে দীড়াইয়া আজ মুক্তকণ্ঠে মনের কথা প্রকাশ করিব'--ভীমসিংহ একরাশি ক্রোধ 
লইয়া পিতার নিকট আগমন করিলেন- কিন্তু যখন রাণার প্রতি তাহার দৃষ্টি পড়িল, 
রাজমুখে অস্বাভাবিক বিষগ্নতা দেখিতে পাইলেন, পিতার চিন্তাকুল নয়নের শ্রেহ দৃষ্টি 
তাহার প্রতি স্থাপিত দেখিলেন,_ তখন ভীমসিংহ সে ক্রোধ কোথায় ফেলিয়া দিবেন যেন 
ভাবিয়া পাইলেন না। ক্রোধ, প্রতিশোধস্পৃহা তখন তাহার নিমেষে লয় পাইয়া গেল, 
সমস্ত হৃদয়ে কেবল একটি কষ্টের ভাব দুঃখের ভাব বই তখন আর কিছুই রহিল না। 
ভীমসিংহের সেই ক্রোধহীন, প্রশান্ত, সম্মান-পৃর্ণ ভাব দেখিয়া রাজা অবাক হইয়া গেলেন। 
তিনি এতক্ষণ যে ভীমসিংহকে দেখিবেন ভাবিয়াছিলেন, সে ভীমসিংহকে না দেখিয়া 
অবাক হইয়া গেলেন। তাহার অন্যায়ের বিচারক, বদ্ধ ভ্রুকুটি, ত্রুদ্ধ মুখ ভীমসিংহের 
পরিবর্তে তাহার আপনার শ্েহময় বালক সন্তানকে পূর্ণ সম্মান ভরে অভিবাদন করিতে 
দেখিয়া তিনি অবাক হইয়া গেলেন। পৃত্রের সে সম্মান সে প্রশান্ততা সে ভক্তির ভাব 
রাণার হৃদয়ে যেরূপ অনুতাপের অনল জ্বালিয়া দিল--ভীমসিংহের সহত্র ভ্রুকুটি সহস্র 
ক্রোধও তাহা পারিত না। লঙ্জায় অনুতাপে রাজা আর তাহার দিকে চাহিতে পারিলেন 
না, মুখ নত করিয়া লইয়া ধীরে ধীরে বলিলেন-_“বৎস ভীমসিংহ?” সেই স্নেহের স্বরে 
ভীমসিংহ চমকিয়া উঠিলেন। মহারাজ ত কখনো তাহাকে এরূপ আদর করিয়া ডাকেন 
নাই! এ পর্যন্ত তিনি পিতার কাছে অনাদরই পাইয়া আসিয়াছেন। তাহার মনে আছে, 
বালক কালে একদিন দুই ভাইয়ে উদ্যানে খেলা করিতেছিলেন, রাণা সেই উদ্যান দিয়া 
যাইবার সময় জয়সিংহকে আদর করিয়া গেলেন-কিন্ত্ব তাহার সহিত একটি কথাও 
কহিলেন না, অভিমানী বালক সেখান হইতে চলিয়া গিয়া মায়ের কোলে মুখ লুকাইয়া 
কত না কাদিয়াছিল-কিন্ত্ব কাদিবার কারণ মাকেও সে বলে নাই। তাহার পর বড় হইয়া 
পদে পদে পিতার পক্ষপাতিতা দেখিয়া আসিয়াছে, অবশিষ্ট যাহা ছিল তাহাও রাণা 
জয়সিংহকে সিংহাসন দিবেন বলিয়া পুরাইয়া দিয়াছেন। ভীমসিংহের জন্য তাহার পিতার 
হৃদয়ে যে একবিন্দু শ্েহের স্থান আছে তাহা ভীমসিংহ এ পর্য্যন্ত মনেই করেন নাই 
হঠাৎ এতদিনের পর আজ যখন পিতা শ্লেহভরে ডাকিলেন--“বৎস ভীমসিংহ!” তখন 
তাহার হৃদয় তোলপাড় হইয়া উঠিল, কম্পিতকণ্ঠে ভীমসিংহ বলিলেন--“পিতঃ1৮ 
এতদিন তিনি মহারাজ বলিয়াই সম্বোধন করিয়া আসিয়াছেন। মহারাজ তাহার দিকে চাহিয়া 
ধলিলেন-_“বৎংস, আমি তোমার উপর অত্যন্ত অন্যায় করিয়াছি--আমাকে ক্ষমা কর” 


ছোটগল্প ৩৯ 


_ভীমসিংহের বীর নেত্র দিয়া অশ্রুবিন্দু পড়িল, এ অশ্রু সন্তানের অভিমানাশ্র। পিতা 
তাহার প্রতি যে অন্যায় করিয়াছেন এত দিন পরে যে তিনি তাহা বুঝিতে পারিলেন, 
এত দিন পরে যে তিনি তাহাকে পুত্রের শ্লেহ দিলেন-সেই আহাদে তাহার অভিমান 
আর রহিল না। এরূপ ভাব আগে কখনো তিনি অনুভব করেন নাই। উলিত-চিত্তে 
তিনি মনে মনে বলিলেন-“পিতঃ, তোমার শ্লেহে সন্দেহ করিয়া এতদিন দূরে দূরে 
যদি না থাকিতাম তাহা হইলে কি সে স্নেহ হারাই পিতা? সে জন্য আমিই তোমার কাছে 
দোষী, তুমি আমাকে ক্ষমা কর।” ভীমসিংহকে নীরব দেখিয়া রাজা বলিলেন--“বৎস, 
তুমি ক্ষমা করিতে না পার--আমি এই অপরাধের প্রায়শ্চিত্ত করিয়া আমার অন্তর-দেবতার 
অধিকার আমি তোমাকেই দান করিব, রাজ মুকুট তোমারি মন্তকে বংস শোভিত হইবে। 
কিন্তু আমি দিলেও সম্মুখে একটি প্রতিবন্ধক, যাহা জয়সিংহের ন্যাধ্য প্রাপ্য নহে, আমারি 
দোষে সে তাহা পাইবার আশা করিতেছে, এখন হঠাৎ নিরাশ হইয়া সে অল্পে ছাড়িবে 
না রাজ্য লোভে দেশ অরাজক করিয়া তুলিবে-ইহার প্রতিকার এক ভিন্ন অন্য 
নাই।”__-বলিয়া রাজসিংহ কটি হইতে অসি কোষমুক্ত করিয়া উঠাইয়া ধরিলেন। প্রভাত 
রশ্মি তাহার উপর চক চক করিয়া উঠিল, তিনি তাহা ভীমসিংহের হাতের কাছে ধরিয়া 
বলিলেন-“লহ বৎস--এই অসি তাহার বক্ষে বিদ্ধ করিয়া এস। একজনের রক্তে শত 
শত প্রাণীর রক্তপাত নিবৃত্তি হউক, অন্যায়ের পতনে নিবিরববাদে ন্যায়ের জয় হউক। 
বৎস শিহরিয়া উঠিও না, কঠোর কর্তব্যের নিকট পিতা মাতা ভাই ভগিনী পত্রী পুত্র 
সরেহ মমতা কাহারো স্থান নাই”_ রাজসিংহের স্বর কাপিয়া আসিল, এ সত্যের ভীষণতা 
তিনি মর্মে মন্ট্টে আজ অনুভব করিতেছিলেন। ভীমসিংহ চিত্রার্পিতের ন্যায় দাড়াইয়া 
রহিলেন। মহারাজের মনের দারুণ অবস্থা ছবির মতন তাহার নিকট সুস্পষ্ট হইল, 
কর্তব্যের জন্য তিনি যে আপনার অধিক সশ্েহের ধনকে বিসর্জন দিতেছেন--তাহা তিনি 
প্রত্যক্ষ করিলেন, পিতার সে উদারতা, সে মহত্ব পুত্রের মর্মে মর্মে প্রবেশ করিল 
_তাহার পিতৃভক্তি সহম্ত্র গুণে বাড়িয়া উঠিল, ভীমসিংহ বুঝিলেন, রাণা যে অসি 
জয়সিংহের বুকে বিধাইতে দিতেছেন তাহা প্রকৃত পক্ষে তাহার নিজের বুকেই বিধাইতে 
দিতেছেন। মুখে আর ভীমসিংহের কোন কথা ফুটিল না, মনে মনে ধলিলেন-_“পিতা, 
তুমি দেবতা ।” 

রাজসিংহ পুত্রকে নীরব দেখিয়া আবার বলিলেন-“বৎস, শিহরিয়া উঠিও না, এ 
হত্যায় পাপ নাই, ন্যায়সিদ্ধির জন্য, দেশের মঙ্গলের জন্য তুমিএকাজ করিতেছ-_যদি 
ইহাতেও পাপ হয়, সে পাপ তোমার নহে, সে পাপ আমার। আমার আদেশে তাহা তুমি 
সম্পন্ন কর।” ভীমসিংহের কথা ফুটিল-ভীমসিংহ পিতার হস্ত হইতে অসি লইয়া তাহার 
চরণতলে রাখিয়া বলিলেন-“পিতঃ, অসি ফিরাইয়া লউন--ইহাতে আমার আবশ্যক নাই। 
আপনি আমার প্রতি যে অন্যায় করিয়াছিলেন, তাহার যথেষ্ট প্রায়শ্চিত্ত করিয়াছেন, 
আপনার কর্তব্য আপনি পূর্ণমাত্রায় পালন করিয়াছেন- এখন আমার কর্তব্য আমি পালন 
করিব, আমা হইতে যাহাতে রাজ্যের এববিন্দু শোণিতপাত না হয়, যাহাতে কণা মাত্র 
পাপ চিন্তাও জয়সিংহকে স্পর্শ না করে তাহাই আমার কর্তব্য, তাহাই আমি করিব। আপনি 


8০ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


আজ আমাকে যে অধিকার দান করিলেন-আমার সেই অধিকার আমি আজ জয়সিংহকে 
দান করিলাম। আজ হইতে রাজা ন্যায্যব্ূপে তাহার হইল। এখানে থাকিলে কি জানি 
যদি মোহবশত কখনো রাজ্যে লোভ আসিয়া পড়ে-আমি মিবার পরিত্যাগ করিয়া যাইব। 
আজ আপনি যে স্নেহ দিয়াছেন, যে উচ্চ শিক্ষা দিয়াছেন, সেই দুর্লভ সম্পত্তি হৃদয়ে 
লইয়া আমি আজই জন্মভূমি পরিত্যাগ করিয়া যাইব-ইহার যদি অনাথা হয় ত আমি 
আপনার সন্তান নহি।” 

রাণাকে কথা কহিবার--বাধা দিবার সময় না দিয়া ভীমসিংহ পিতৃচরণ স্পর্শ করিয়া 
এই অঙ্গীকার করিলেন--মহারাজ স্তস্তিত হইয়া দীড়াইয়া রহিলেন। 

সেই দিনই ভীমসিংহ স্বহস্তে জয়সিংহকে রাজমুকুট পরাইয়া দিয়া তাহার প্রিয় সৈন্য 
সামন্ত দলবল লইয়া দেশ ত্যাগ করিয়া চলিয়া গেলেন-আর কখনো ফিরিয়া আসিলেন 
না। অনেকদিন পরে তাহার সঙ্গীরা অনেকে মিবারে ফিরিয়া আসিল কিন্তু তাহাকে লইয়া 
নহে, তাহার মৃত্যু সংবাদ লইয়া। 


ভারতী ও বালক, বৈশাখ ১২৯৩ 


ক্ষত্রিয়-রমণী 
এতিহসিক উপন্যাস 


“এ বরাহ” “ছুটাও ছুটাও” “আরো ছুটাও” “এ দিকে চল” এই দিকে এস”-_ 
মৃগয়াকারীদের শত কণ্ঠের টাৎকারধবনি আরাবলী প্রান্তস্থ অন্ধয়া-নামক বনের দিকে 
দিকে প্রতিধবনিত হইয়া আকাশ স্পর্শ করিল, অশ্বারোহীগণের দ্রন্ত পদ নিক্ষেপে অন্ধয়ার 
পারর্বত্য-ভূমি বিদারিত হইয়া উঠিল, বরাহ প্রাণভয়ে, উদ্ব্থাসে, পবর্বতের এ ধার হইতে 
ওধারে-বনের এদিক হইতে ওদিকে ছুটিতে ছুটিতে অবশেষে বন ছাড়াইয়া প্রান্তর পথ 
দিয়া এক সুবিস্তীর্ণ ভুট্টাক্ষেত্রের মধ্যে আসিয়া অদৃশ্য হইয়া গেল। মিবারের যুবরাজ অর্শি 
সদলে তাহার পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হইয়া সেই ক্ষেত্র সম্মুখে উপনীত হইয়া রুদ্ধগতি 
হইয়া দাড়াইলেন,_অশ্ব চালাইবার আর স্থান দেখিলেন না। রণোম্মত্ত হস্টী হঠাৎ আহত 
অনুসরণে বাধাপ্রাপ্ত হইয়া উদ্বশ্রীব, সফেন মুখ অশ্বের রাশ শিথিল করিতে ভুলিয়া 
মুহূর্তকাল সেইরূপ স্ত্তিত চিত্রার্পিতের মত অশ্বপৃষ্ঠে বসিয়া রহিলেন। এই সময় একজন 
গ্রাম্য কন্যা আসিয়া অভিবাদন করিয়া তাহার নিকট দাঁড়াইল। যুবতী সেই ক্ষেত্রেরি 
অধিপতির কন্যা, ক্ষেত্রের নিকটস্থ উচ্চ ভূমিতে দাড়াইয়া ক্ষেত্র পাহারা দিতে দিতে সে 
শৃকরকে ক্ষেত্র মধ্যে লুকাইতে দেখিয়া এবং মুগয়াকারীগণের দুদ্দশা অনুভব করিয়া 
আস্তে আস্তে অশ্বের রাশ শিথিল করিতে করিতে যুবতীর দিকে দৃষ্টিপাত করিলেন। 
দেখিলেন, কি সুন্দর, বলিষ্ঠ সুগঠন উন্নত দেহ! কি সরল সুন্দর মুখশ্রী! তাহার আট 
সাট সাদাসিদে গ্রাম্যবেশে সেই সুগঠন দেহের সৌন্দর্য যেন অধিকতর ফুটিয়াছে, তাহার 
অযত্ব রক্ষিত এলোথেলোচুলে সাজসজ্জাহীন-মুখখানি যেন আরো সুন্দর দেখাইতেছে, 
সেই বলিষ্ঠ, স্বাস্থ্যপূর্ণ, অসজ্জিত-স্বাভাবিক সৌন্দর্যের কাছে মণিমাণিক্য বিভুষিত, যত্রু- 
সজ্জিত, যত্ব-রক্ষিত সৌন্দর্যও যেন মলিন হইয়া পড়ে । যুবরাজ দেখিলেন তাহার মাথায় 
সিন্দুর নাই, হাতে কঙ্গন আছে অথচ লৌহ নাই, যুবতী অবিবাহিত। তিনি বলিলেন, 
“সুন্দরি- এই ভুট্টাবনের মধ্যে অশ্ব যাইবার কোন পথ আছে কি” যুবত্তী বলিল- “না, 
একটু অপেক্ষা করুন, আমি শুকর তাড়াইয়া আনিতেছি।” বলিয়া সে আর উত্তরের 
অপেক্ষা করিল না, একটি দীর্ঘ ভুট্টাগাছ বিনা আয়াসে-সমূলে উৎপাটিত করিয়া হস্তে 
তুলিয়া লইয়া দ্রুত গতিতে ভুট্টাবনের মধ্যে অদৃশা হইয়া পড়িল। মুগয়াকারীগণ উৎসুক 
নেত্রে সেই দিকে চাহিয়া রহিলেন। অল্পক্ষণের মধ্যেই যুবতী শৃকর তাড়াইয়া পার্খের উচ্চ 
ভূমিতে আনিয়া ফেলিল-_মৃগয়াকারীগণ তাহাকে লক্ষ্য করিয়া অমনি সেইদিকে 
অশ্বচালনা করিয়া দিলেন। বরাহ প্রাণভয়ে কাতর হইয়া আবার ভূট্টাবনের মধ্যে পলায়ন 
চেষ্টা করিল,-অন্য যে দিকে চাহে সেইদিকেই দ্রল্তধাবিত অস্ত্রধারী মনুষ্য, কেবল 
ভূট্রাবনের দিকে এক সেই যুবতী মাত্র ; শুকর দেখিল যদি ইহার হাত ছাড়াইয়া পলাইতে 


৪২ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


পারে-_তবেই তাহার প্রাণ বাচে। সে মৃত্যুবলে বলী হইয়া রমণীর দিকে ফিরিয়া দাড়াইল 
_তাহার পর ভীষণ গর্জন করিয়া তাহার দিকে অগ্রসর হইতে লাগিল। দূর হইতে 
সকলেই রমণীর এই বিপদ দেখিতে পাইলেন-- সকলেই ত্র্যস্ত ভীত হইয়া দ্রতবেগে অশ্ব 
ছুটাইয়া দিলেন, কিন্তু বরাহ তীর বেগে অগ্রসর হইতে লাগিল, এই যুবতীর গাত্রের উপর 
আসিয়া পড়ে পড়ে, এই রমণী গেল গেল--বুঝি আর কেহ তাহাকে রক্ষা করিতে পারিল 
না! যুবরাজের অশ্ব উদ্বশ্বাসে ছুটিল,_কিন্তু তিনি আসিয়া পৌছিবার আগেই শৃকর 
অমনি আক্রমণোদ্যত শুকরের মন্তুকে সেই ভুঙ্রাদণ্ড দ্বারা সবলে আঘাত করিলেন, সে 
আঘাতে শুকর যেন বজ্রাহত হইয়া থমকিয়া দীড়াইল,_সেই সময় যুবরাজের অশ্বও 
নিকটে আসিয়া পড়িল, কিন্তু তখন আর কোন ভয় নাই। তখন রমণী হাসিতে হাসিতে 
আর সকলে অবাক হইয় রমণীর পানে চাহিয়া রহিল। রাজপূতানায় রমণীগণের সাহসের 
অভাব নাই- তথাপি এই গ্রাম্য নারীর সাহস দেখিয়া তাহারা অবাক হইয়া গেল। 


২ 
প্রথম কুমার। “ছিছি এ বড়ই লজ্জার কথা!” 

দ্বিতীয়। “তাই ত আমরা থাকিতে একজন স্ত্রীলোক-” 

যুবরাজ। “কেন লজ্জার কথা কি? আমাদের দেশে অমন স্ত্রীলোক আছে সে ত 
গৌরবেরই কথা ।” 

প্রথম কুমার। “দেশের গৌরব হইতে পারে, কিন্তু আমাদের গৌরব আর রহিল 
_ত রমণীর নিকট-বিশেফতঃ অমন রমণীর নিকট হারিতে ত আমার দুঃখ নাই--” 

তৃতীয় কুমার হাসিয়া বলিলেন-__“যুবরাজ, শীকার করিতে আসিয়া আপনি নিজেই 
শেষে শীকার বনিয়া গেছেন দেখিতেছি!” অদূরে একটা বাঘের ছালের উপর বিশ্বস্তর 
ভুঁড়িদারজি (শেষের নামটি কুমারদের দেওয়া) শুইয়া দিব্য নাক ডাকাইয়া নিদ্রা 
দিতেছিলেন। ইনি জাতিতে ব্রাহ্মণ, কিন্তু সম্পর্কে রাজবাড়ীর সকলেরি সাধারণ শ্যালক। 
কুমার অজয়সিংহের গুরুপুত্র-পত্রীর মামাত ভাইএর পিসতত বোনের ননদের ইনি 
কেমনতর খুড়তত ভাই, সুতরাং গুরুপ্ৃত্রের ইহার সহিত যে ঘনিষ্ঠ ও গুরুতর সম্বন্ধ 
সেটি রাজবাড়ীর সকলেই নিজস্ব সম্পত্তি করিয়া লইয়াছেন। ইহারও তাহাতে বড় একটা 
আপত্তি নাই, কেননা এই সম্পর্কের দোহাই দিয়া সারাসময়টা ইনি দিব্য পায়ের উপর 
পা রাখিয়া, গদির উপর অঙ্গ ঢালিয়া, আলসেমি করিয়া, ঘুমাইয়া নিবিবর়ে দিন যাপন 
করেন,_ আর মাঝে মাঝে সুযোগ পাইলেই রাজকুমারদিগের উপরেও বিলক্ষণ করিয়া 
এক এক হাত ঝাড়িয়া লইতে ত্রুটি করেন না। তৃতীয় কুমারের কথা বিশ্বস্তরের কান 
এড়াইল না, তিনি ঠিক সময়টিতে উঠিয়া বসিলেন-তিনি বোধ করি ঘুমটাকে অনেকটা 
ভাঙ্গিয়া যাইত, নহিলে অন্য সময় সহস্র ডাকাডাকিতে তাহার ঘুম ভাঙ্গায় কার সাধ্য। 


ছোটগল্প ৪৩ 


তিনি তাড়াতাড়ি উঠিয়া বসিয়াই বলিলেন-“সেকি কথা কুমারজি? আমি ত জানি যেটা 
শীকার বনিয়াছে _সেটা নিঃঝক শৃয়ার_”, সকলেই হাহা করিয়া হাসিতে আরম্ত করিল, 
তিনি আবার হাই তুলিতে তুলিতে শুইবার উদ্যোগ করিতে লাগিলেন,_এমন সময়ে 
হঠাৎ হাসির সে উচ্ছ্বাসটা থামিয়া গেল। নিকটের একটি বৃক্ষে যুবরাজের অশ্ব বাঁধা 
ছিল, হঠাৎ পশ্চিম হইতে একটি টিল সবলে তাহার দিকে পড়িতে দেখা 'গেল,_-আর 
অমনি অশ্ব লাফাইয়া উঠিয়া করুণ স্বরে ডাকিয়া উঠিল, কুমারগণ বুঝিলেন অশ্ব আঘাত 
পাইয়াছে। তাহারা আমোদ প্রমোদ ছাড়িয়া তাড়াতাড়ি অশ্বের নিকটে আসিয়া দেখিলেন 
_যে একটা সামান্য টিলের আঘাতে অশ্বের উরুূদেশের হাড় একেবারে ভাঙ্গিয়া গিয়াছে । 
এত জোরে কে টিল ছুড়িল! এ ত সামান্য জোরের কাজ নহে! তাহাদের ক্রোধ কৌতৃহলে 
পরিণত হইল। এই সময় ইহারা সেই যুবতীকে তাহাদের দিকে আসিতে দেখিলেন, সে 
নিকটে আসিয়া বলিল, “আমাকে মার্জনা করুন- আমি পাখীর দৌরাত্য হইতে ক্ষেত্র 
রক্ষা করিবার জন্য টিল ছুঁড়িতেছিলাম-_ দৈবক্রমে অশ্বের পায়ে আসিয়া পড়িয়াছে, সে 
জন্য আমি বড়ই দুঃখিত হইয়া পড়িয়াছি,” ভুঁড়িদারজি বাঘের ছালের উপর হইতেই 
তাহার দিকে কটাক্ষপাত করিয়া আস্তে আস্তে বলিল-_“সুন্দরি, দুঃখ করিবেন না, টিলট: 
ঘোড়ার উপর দিয়া গেছে সেটা আহ্াদেরই কথা ।” যুবতী একটু সরল হাসি হাসিয়া, 
সঙ্গের আনীত ওঁষধ বাহির করিয়া অশ্বের উররদেশে লেপন করিতে লাগিল, লেপন শেষ 
হইলে বস্ত্র দিয়া সেই স্থান বন্ধন করিল, বন্ধনান্তে কুমারদের হস্তে উষধ-কোটা প্রদান 
করিয়া_তাহা লেপন করিবার নিয়মাদি বলিয়া দিয়া চলিয়া গেল। রাজপুত্রদিগের ক্রোধের 
ভাব প্রশংসার ভাবে পূর্ণ হইল। রমণী অশ্রকে আহত করিয়া অশ্বপ্রভুদের ধন্যবাদ লইয়া 
চলিযা গেল। যুবতী চলিয়া গেলে--কুমারদিগের যেন মুগ্ধভাব দূর হইল, তাহাদের কথা 
ফুটিল, একজন বলিলেন, “সবর্বনাশ? এ কোমল বাহুতে যে শতগ্নির বল!” শ্যালকজি 
বলিলেন-_“শতগঘ্ি হইলে ত রক্ষা ছিল, একেবারেই কাজ নিকাশ হইয়া যাইত, ও হাতের 
গোলাগুলি যাহার উপর আসিয়া পড়ে সে যে একেবারে মরে না-আধমরা হইয়া 
থাকে।” কথাটা সকলের লাগিল ভাল, যুবরাজের দিকে চাহিয়া সকলেই হাসিতে আরম্ত 
করিল, যুবরাজও হাসিয়া বলিলেন--“মরিতে বাকী ছিল বটে, কিন্তু তোমাদের কথার 
অস্ত্রে আর বুঝি কিছু বাকী থাকে না। যদি বাচাইতে চাও কথাটা একটু বন্ধ করিতে 
হয়।” একজন পারিষদ বলিলেন-“যুবরাজ কোন কাজই হইল না, শীকার করিতে 
আসিয়া কষ্টমাত্র সার, এখন যদি কথাটাও বন্ধ করিতে হয় ত বাঁচি কি করিয়া?” 
কথাটা নিতান্ত সত্য, যেখানে কর্মের যত অভাব সেইখানেই কথার তত ছড়াছড়ি! 
যুবরাজ বলিলেন-“কর্ম্মের জন্য এত কাতর হইয়া থাক, আমি কর্মের বন্দবস্ত করিতেছি। 
চল, সকলে মিলিয়া একবার গ্রামটা প্রদক্ষিণ করিয়া আসি, যুবতীর পরিচয়টাও অমনি 
জানিয়া আসা যাইবে, একটা অসাধারণ রমণী !-বাড়ী গিয়া ত তার সম্বন্ধে গল্প করিতে 
চাই।” প্রস্তাবটা সকলেরই মনের মত হইল, প্রথম কুমার বলিলেন-_“এই মাত্র আমি 
আপনার নিকট ঠিক এই প্রস্তাব করিতে যাইতেছিলাম,” দ্বিতীয় কুমার বলিলেন--“তুমি 
ত এইমাত্র বলিতে যাইতেছিলে-আমি যে সকাল হইতে এইরূপ প্রস্তাব করিব 
ভাবিতেছি”--তৃতীয় বলিল--“তুমি ত ভাবিয়াছ--আমি ত মহারাজকে এই কথাই তখন 


8৪ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


বলিতেছিলাম”, চতুর্থ বলিল--“ইঃ! তুমি বলিয়াছিলে! যুবরাজকে জিজ্ঞাসা কর দেখি 
আমি আগে বলিয়াছিলাম কি না।” পারিষদগণ টেপাটেপি করিয়া বলিল--“উঁহারা বড় 
লোক, কিন্তু ছোটর ধন লইয়া বড় লোক,_অথচ সেই কথাটা প্রকাশ করিলেই মহাকাগু! 
তা মুখেই যেন নাই বলিলাম, মনে মনে ত চুপ করিতে পারি না।” শ্যালকজি দেখিল 
বড় গোলযোগ, বলিল-“আমি মীমাংসা করিয়া দিতেছি, যুবরাজ ছাড়া আর সকলেই 
এ প্রস্তাব আগে করিয়াছেন।” মুখে সকলেই হাসিল, কিন্তু সকলেই মনে মনে কথাটা 
নিজের পক্ষে ঠিক বলিয়া গ্রহণ করিল, আর কে জানে ভবিষ্যতে এমন একদিন 
আসিয়াছিল কি না-যে দিন মুগয়াকারীদের সকলেই এই প্রস্তাবকারী বলিয়া ভিন্ন ভিন্ন 
স্থলে নাম পাইয়াছিল-কেবল যুবরাজের নাম ইহার সম্পর্ক হইতে একবারেই বিলুপ্ত 
হইয়াছিল। এ স্থলে এরূপ না হউক-- অন্ততঃ জগতের এইরূপ ধারা সচরাচরই দেখিতে 
পাওয়া যায়। 


৩ 
রাজপুত্রগণ অশ্বারোহণে গ্রামাভিমুখে যাত্রা করিতে লাগিলেন। পাবর্বত্য পথ, পথের 
একপার্শে পাহাড়ের গায় বড় বড় গাছ জঙ্গল বাধিয়া উদ্ধ হইতে উর্ে উঠিয়াছে, আর 
এক পার্থে দূরে অতি দূরে আকাশের গায় পাহাড় শ্রেণী সুনীল মেঘের মত মাথা তুলিয়া 
আছে। বিকাল বেলা, সূর্য অশ্বারোহীগণের পশ্চাৎদিকের একটা পাহাড়শঙ্গের আড়ালে 
লুকাইয়া আলোক দিতেছে আর তাহাদের সম্মুখে অনন্ত নীল আকাশে চন্দ্র উঠিয়াছে, 
সূর্যের আলোকে চাদের আলো মিশিয়া চারিদিক ঈষং-স্বর্ণময় স্নিপ্ধ রজতাভায় রঙাইয়া 
নিকটের রজতকণায় উচ্ছ্বসিত ঝরনার বুকে ঝলমল করিয়া উঠিয়াছে। আকাশের 
পৃবর্বকোণে দুই একটি তারকা মদ মুদু জুলিয়া সেই ঝরনার উল্ম্বল বারিকণার প্রতি 
ঈর্ষা দৃষ্টিতে চাহিয়া আছে! ধীরে ধীরে বায়ু বহিতে আরম্ত হইয়া পাহাড়ের শঙ্গে শঙ্গে 
প্রতিহত হইয়া, গাছে গাছে বাঁশির তান তুলিয়া জোরে জোরে ফিরিয়া যাইতেছে। 
অশ্বারোহীগণ-- প্রকৃতির সেই ব্লিগ্ধ শোভা উপভোগ করিতে করিতে পথের একটি বাক 
ছাড়াইয়া গ্রামের রাস্তায় পদার্পণ করিলেন, অমনি সে দৃশ্য পরিবর্তন হইল--যে শৃঙ্গের 
আড়ালে সূর্য্য লুকাইয়া পড়িয়াছিল-সে শৃঙ্গ অমনি তফাতে পড়িয়া গেল-যুক্ত সূর্যের 
রশ্মিতে চারিদিক হঠাৎ লালে লাল হইল চন্দ্র তারা দৃশ্যের অপরপার্শে লুকাইয়া পড়িল। 
একই সময়ে ঘৃর্ণমান পথের একপার্শে সূর্যালোক, একপার্শে চন্দ্রালোক, একপার্ে 
দিবা, একপার্খে দিবাময়-সন্ধ্যা-চন্দ্র সূর্যাবিকাশের এই রহস্যময় বৈকালিক শোভা কেবল 
পাব্্বত্য প্রদেশেরই কোন কোন স্থানে দেখা যায়। অশ্বারোহীগণের নিকট যদিও এ দৃশ্য 
নৃতন নহে, তথাপি এই সুবর্ণথচিত লাল দৃশ্যের মধ্যে পড়িয়া তাহারা মুগ্ধ হইয়া গেলেন, 
এই লাল সমুদ্রে অবগাহিত হইয়া তাহাদের মুগ্ধ নেত্রের সম্মুখে একটি উন্নতবপু যুবতী 
মূর্তি আসিয়া পড়িল। যুবতীর মন্তকে দুগ্ধ কলস, দুই পারে দুইটি মহিষ, সেই মহিষ 
দুইটির পৃষ্ঠে দুই হাত রাখিয়া যুবতী তাহাদের চালাইয়া লইয়া যাইতেছে। কুমারগণ 
যুবতীকে চিনিতে পারিলেন, তাহারা আপনাদের মধ্যে আস্তে আস্তে কি বলাবলি করিলেন, 
কি একটা পরামর্শ হইল, সকলেই হাসিয়া কুটি কুটি হইতে লাগিলেন, যুবরাজ হাসিটা 


ছোটগল্প ৪৫ 


চাপিয়া যুবতীর দিকে অশ্ব ছুটাইয়া দিলেন-সকলে দাড়াইয়া কি একটা যেন রহস্য 
প্রতীক্ষা করিতে লাগিল। যুবরাজ ঘোড়া ছুটাইয়া হঠাৎ যেন অসতর্ক অবস্থায় একেবারে 
যুবতীর উপর আসিয়া পড় পড় হইলেন, আর যেন তাহার অশ্ব সম্বরণের ক্ষমতা নাই, 
_-তিনি ভয়ার্তস্বরে চীৎকার করিয়া বলিলেন, “সুন্দরী সর সর--পথ দাও--, অভিপ্রায় 
_যুবতী ভয় বিহূল হইয়া পলায়নোদ্যত হইবে অমনি তাহার দুপ্ধকলস মাথা হইতে পড়িয়া 
যাইবে, আর তাহারা সকলে হাসিয়া উঠিবেন, যুবতী অপ্রতিভ হইবে। 

“সর সর” করিয়া চীৎকার করিতে করিতে যুবরাজ--যুবতী-পার্্স্থ মহিষ ও যুবতীর 
মধ্যে আসিয়া পড়িবার মানসে অশ্ব একটু বাকাইয়া লইলেন, অদূরে অশ্বারোহীগণের হাসি 
মুহূর্তের জন্য বন্ধ হইল, তাহাদের মনে হইতে লাগিল- রহস্য বুঝি সত্যই প্রাণঘাতক 
হইয়া পড়ে! নিন্তন্ধে তাহারা শেষ দেখিবার অপেক্ষা করিয়া রহিল। যুবতী যুবরাজের 
অভিপ্রায় বুঝিল--বুঝিল তিনি তাহার গাত্রের ঠিক পাশ দিয়া তাহাকে নড়াইয়া যাইতে 
চাহেন, কিন্তু সে তাহাতে বিন্দুমাত্র বিচলিত না হইয়া-একটু সরিতে চেষ্টা না করিয়া, 
পার্খের মহিষের শঙ্গটা হাতে ধরিয়া যুবরাজের দ্রততশীল অশ্বের গাত্রে লাগাইয়া দিল 
_অশ্ব হঠাৎ চমকিয়া লাফাইয়৷ হঠিয়া গেল, যুবরাজ অসতর্ক অবস্থায় হঠাৎ অশ্ব হইতে 
পড়িয়া গেলেন। তিনি যে রহস্য জমাইতে চাহিয়াছিলেন-_-তাহা জমিল বটে-_তবে সম্পূর্ণ 
উল্টা রকমে জমিল। যুবরাজ পড়িবামাত্র যুবতী নিকটে আসিয়া তাহাকে ধরিয়া তুলিতে 
গেল, অশ্বারোহিগণও নিকটে আসিয়া পড়িল। কিন্তু কাহারো সাহায্য আবশ্যক হইল না, 
তিনি অপ্রস্তুত হইয়া আপনিই উঠিয়া দাড়াইলেন, যুবতী বলিল, “মাপ করুন, আমার 
ইচ্ছায় হয় নাই।” যুবরাজ লজ্জায় উত্তর দিতে পারিলেন না; সে তখন আস্তে আস্তে 
এমন প্রশান্ত ভাবে চলিয়া গেল-যেন কিছুই হয় নাই। রমণী চলিয়া গেলে যুবরাজ প্রথমে 
দেখিলেন তাহার কোনস্থলে বিশেষ আঘাত লাগিয়াছে কি না, দেখিলেন সৌভাগ্যক্রমে 
কোথায় লাগে নাই। তখন আপনারা সকলে মিলিয়া ভাল করিয়া আর একবার হাসিতে 
আর্ত করিলেন, হাসিটা ফুরাইলে একজন বলিল “যুবরাজ, এ কি হইতেছে কি? সমস্ত 
দিনের মধ্যে একটা সুসার হইল না।” 

যুবরাজ বলিলেন--“একেই আর কি বলে গ্রহ।” আর একজন বলিল-_- “গ্রাম পর্য্যন্ত 
গিয়া এখন গ্রহের শেষটা কি একবার দেখা যাউক।” যুবরাজ বলিলেন--“কোন লজ্জায় 
আর গ্রামে যাই, একটা ঘোড়াকে সামলাইতে পারিলাম না,_মুখ দেখাই কি করিয়া?” 
আর একজন বলিল--“ঘোড়াটা ত সামলাইতে পারিলেন না, রিল 
ঘরে ফিরিতে পারিলেই হয়।” 

14484 
তলায় বসিয়া সূর্যাস্ত দেখিতে লাগিলেন! কিছু পরে একজন গ্রামবাসীকে নিকট দিয়া 
বলিয়া গমনশীল গ্রামবাসীর কাছে আসিয়া পশ্চাৎদিক হইতেই বলিল--“বাপুহে, তোমার 
নাম কি?” গ্রামবাসী সেই দিকে মুখ ফিরাইবামাত্র নিতান্ত অপরিচিত মূর্তি তাহার চোখে 
পড়িল--সে একটু উদ্ধতভাবে বলিল--“সে খবরে তোমার কাজ কিহে বাপু?” ব্রাহ্মণের 
মহা রাগ হইল--বলিল--“নাম জিজ্ঞাসা করিয়াছি কত সৌভাগ্য-তা না বেটার রকম 


৪৬ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


দেখ।” গ্রামবাসী হস্তস্থিত লাঠির উপর দুই হাত সবলে রাখিয়া ক্রুদ্ধ কটাক্ষ নিক্ষেপ 
করিল- শ্যালকজি বলিল--“ইঃ, তবে ত মরিয়া গেলাম-আমি কি আর রাগ করিতে 
জানি না নাকি?” গ্রামবাসী বলিল--“কে তুই উন্মাদ, চলিয়া যা, ফের যদি কথা কহিবি, 
মুখ ভাঙ্গিয়া দিব?” বিশ্বস্তর কুমারদের প্রিয়পাত্র, তাহার বুকের পাটা একজন সামান্য 
গ্রাম্যের কথায় দমিবার নহে, সে বলিল--“চলিয়া যাইব! ওর কথায় চলিয়া যাইব! জানিস 
বেটা আমি ব্রাহ্মণ? মুখ সামলাইয়া কথা কহিস”- গ্রামবাসী ভূমিতে পদাঘাত করিয়া 
বলিল--“তুমি যার সঙ্গে কথা কহিতেছ সে কে জান- একজন ক্ষত্রিয়।” 

বিশ্বস্তর। “ক্ষত্রিয়! তোর মত কত ক্ষত্রিয় দেখেছি, কি বলিব--কলিকাল, নইলে 
আজ ব্রহ্মণ্৮তেজে তোকে এইখানে ছাই করিয়া রাখিয়া যাইতাম।” ক্ষত্রিয় আর হাস্য 
সম্বরণ করিতে পারিল না। ব্রাহ্মণ দাত দেখাইয়া বলিল--“আবার হাসি হচ্ছে? চল বেটা 
যুবরাজের-”', এই সময় দুইজন পারিষদ এইখানে আসিয়া উপস্থিত হইল। তাহারা 
বৃক্ষতল হইতে উভয়ের উচ্চ স্বর শুনিয়া বুঝিল ঠাকুর গোলযোগ বাধাইয়াছেন, 
নিকটে আসিয়া বলিল--“মহাশয়, ও ব্রাহ্মণের কথা ধরিবেন না, উহাকে পাগল বলিয়া 
জানিবেন-” ক্ষত্রিয় বলিল-_“হ্যা, পাগলই দেখিতেছি--”, বিশ্বস্তর রাগ করিয়া চলিয়া 
গেল, পারিষদ বলিলেন- “মহাশয়, একটি কথা জিজ্ঞাসা করিতে আসিয়াছি- অনুগ্রহ 
করিয়া বলিলে বড়ই বাধিত করেন, আজ সকালে একটি কন্যা অন্ধয়া বনের নিকটের 
একটি ভুট্রাক্ষেত্র রক্ষা করিতেছিলেন-তার নিবাস কোথা? তিনি কে বলিতে 
পারেন?” 

ক্ষত্রিয়। “তিনি আমার কন্যা । এই গ্রামেই আমরা থাকি।” বিশ্বস্তর যাইবার সময় 
এই কথা শুনিয়া উদ্বশ্বাসে আসিয়া যুবরাজকে এই সংবাদ প্রদান করিল, যুবরাজ 
তৎক্ষণাৎ সেই ক্ষত্রিয়ের সাঙ্ষ্ু প্রার্থনা করিয়া একজন কুমারকে তাহার নিকট প্রেরণ 
করিলেন। কুমার নিকটে আসিয়া বলিলেন--“মহাশয়, মিবারের যুবরাজ আপনার সহিত 
সাক্ষাৎ প্রার্থনা করেন-যদি অনুগ্রহ করিয়া”, কথা শেষ না হইতেই ক্ষত্রিয় গবির্বত 
স্বরে বলিল, “মহাশয়, মাপ করিবেন। তিনি মিবারের যুবরাজ, আমি এই গ্রামের অধিপতি । 
এখানে কেহ আসিলে প্রথমে তিনিই আমার সহিত আসিয়া সাক্ষাৎ করেন-নহিলে আমরা 
গ্রামবাসীরা আগন্তুকের ব্যবহারকে অভদ্রতা জ্ঞান করি,_মিবারের যুবরাজ তাহার কর্তব্য 
পালন করেন নাই। কিন্ত মিবারের যুবরাজ বলিয়া তাহার অনুরোধে আমি আমার কর্তব্য 
ভঙ্গ করিতে পারি না,-আমি অন্যস্থলে যেরূপ ব্যবহার করিয়া থাকি--তিনি যুবরাজ বলিয়া 
তাহার সম্পর্কে বিপরীতাচরণ করিয়া আপনাকে অবনত করিতে পারি না,_-নিয়মের কাছে 
ছোট বড় নাই--1” কুমারগণ স্তব্ধ হইয়া রহিলেন, একজন সামান্য ক্ষত্রিয়ের এত বড় 
কথা! কিন্তু এ আশ্চর্য ভাঙ্গিতে না ভাঙ্গিতে আরো একটা মহা আশ্চর্যের মধ্যে তাহারা 
পড়িয়া গেলেন, ক্ষত্রিয়ের কথার উত্তরে যুবরাজ স্বয়ং পশ্চাংদিক হইতে আসিয়া এই 
কথাগুলি বলিলেন- “মিবারের যুবরাজ আপনার সহিত সাক্ষাৎ না করিয়া আপনার সম্মান 
প্রদর্শনে যে ত্রুটি দেখাইয়াছেন, আপনার কন্যার হস্ত প্রার্থনা করিয়া এখন তাহার প্রায়শ্চিত্ত 
করিতে প্রস্তুত”-_ 

সকলে যেন কি শুনিল বিশ্বাস করিতে পারিল না। সত্যই যুবরাজ একজন সামান্য 


ছোটগল্প ৪৭ 


ক্ষেত্র-কন্যার পাণিগ্রহণ করিতে চাহেন! কিন্তু এখনো তাহারা বিস্ময়ের শেষ সীমায় পৌছে 
নাই। যুবরাজের কথা ক্ষত্রিয়ের ভাল লাগিল না, বলিল, “যুবরাজ, এ প্রস্তাব করিয়া আপনি 
আমাকে যতদূর সম্মানিত করিলেন-দুঃখের বিষয়, আমি ইহাতে ততদূর সম্মানিত 
হইলাম না।” 

ক্ষত্রিয় উত্তরের অপেক্ষা না করিয়াই স্পদ্ধিতি পদক্ষেপে চলিয়া গেল। সকলে 
বিশ্ময়ে ক্রোধে অপমানে অভিভূত হইয়া পড়িল। 


যেমন দর্পভরে ক্ষত্রিয় কূমারদিগের সহিত কথা কহিয়া আসিলেন, গৃহে আসিয়া তেমনি 
তাহার দপ্পচর্ণ হইল। মিবারের যুবরাজকে কন্যাদানে অন্বীকৃত হইয়াছেন শুনিয়া গৃহিণী 
তাহাকে এমন ধুড়ধুড়ি নাড়িয়া দিলেন--যে সেই তিরস্কার খাইয়া নিজের অন্যায়টা 
স্পষ্টরূপে তাহার হৃদয়ঙ্গম হইল। কিন্তু ইহাতেও গৃহিণী ক্ষান্ত না হইয়৷ তৎক্ষণাৎ স্বামীর 
দোষের ক্ষমা চাহিয়া ও কন্যার বিবাহে সম্মতি জানাইয়া যুবরাজের নিকট লোক প্রেরণ 
করিলেন। পরদিনই যুবতীর সহিত যুবরাজের বিবাহ হইয়া গেল। যুবরাজ শীকার করিতে 
আসিয়া বধূ সঙ্গে গৃহে গমন করিলেন। এই মহিষীর গর্ভেই পরে বীরশ্রেষ্ঠ হামীর--যিনি 
১২ বৎসর বয়সে শত্রু জয় করিয়া মিবার রাজপুতকুল উজ্জ্বল করেন--তাহার জম্ম 
হয়। 


ভারি তী ও বালক, জো ৯২৯৩ 


৪৮ স্বর্ণকুমারী দেবার রচনা-সংকলন 


ক্ষত্রিয়ের স্ত্রী, অশ্ব ও তরবারি 


সম্রাট সেকন্দর লোদির অমাত্য আসফ খা কোন কার্য উপলক্ষে বুন্দিনগরে 
অবস্থিতিকালে মহারাজ দেবসিংহের পাথার নামক মনোহর অশ্ব দর্শনে বিমুগ্ধ হইয়া দিল্লি 
ফিরিয়া কুক্ষণে সম্্রটকে বলিয়াছিলেন, “তেমন অশ্ব সম্রাটের অশ্বশালেও নাই।” সম্রাট 
অশ্ববাতুল ব্যক্তি, বহুমুল্য দিয়া বহুদূর দেশ হইতে তিনি অশ্ব আনাইয়া থাকেন-সুতরাং 
তাহার ভাগ্ারে সেরূপ অশ্ব নাই, এই কথাটা তাহার এতই অসঙ্গত, অসম্ভব বোধ হইল 
যে তিনি ইহাতে মহা ক্রুদ্ধ হইয়া মন্ত্রীর কথার প্রমাণ দেখিতে চাহিলেন। মহম্মদ খা 
দেবসিংহকে নিমন্ত্রণ করিয়া আনিতে প্রেরিত হইল । 

অমাত্যগণ পরিবেষ্টিত সম্রাট সেকেন্দর লোদি স্বর্ণ সিংহাসনে উপঝিষ্ট। দাসেরা চামর 
ব্জন করিতেছে, স্তাবকেরা স্তুতিবাদ গাহিতেছে, পারিষদবর্গ প্রিয়বাক্যে মনোরঞ্জন 
করিতেছে, রাজকর্ম্মচারী মহম্মদ খা এই সময় আসিয়া যথারীতি অভিবাদন করিয়া 
সিংহাসন-সমীপে দীড়াইলেন। সম্রাট জিজ্ঞাসা করিলেন, “কি মহম্মদ, বুন্দিরাজের খবর 
কি?” 

মহম্মদ উত্তর করিলেন, “বাদশার প্রেরিত উপটোৌকনে জাহাপনার অনুগ্রহলাভে 
রাজা আপনাকে সম্মানিত জ্ঞানে আনন্দিত হইয়াছেন এবং আপনার আদেশানুসারে শীঘ্বই 
এখানে উপস্থিত হইবেন।” 

সম্রাট অমাত্য আসফ খাঁর প্রতি চাহিয়া বলিলেন, “কি আসফ খা, বুন্দিরাজের 
অশ্ব ত এইবার দেখা যাইবে, এখনও কি তোমার সেই কথা?” 

আসফ খাঁ মাথা নোয়াইয়া বলিলেন, “হুজুর, দাসের অপরাধ গ্রহণ করিবেন না। 
প্রাণ যায় সেও স্বীকার, আমার এখনও সেই কথা। বুন্দিরাজের অশ্খের ন্যায় অশ্ব আপনার 
একটিও নাই।” র 

সম্রাট বলিলেন, “আমার ঘোড়া “নবাব'ও তাহার মত নহে?” 

আসফ ঘাড় নাড়িয়া উত্তর করিলেন, “না? । 

সম্রাট আবার বলিলেন, “পারস্য-রাজ গত বৎসর যে ঘোড়া আমাকে উপহার 
দিয়াছেন তাহা দেখিয়াছ?” 

আসক খাঁ বলিলেন, “দেখিয়াছি, আপনার সব অশ্বই আমি দেখিয়াছি, বুন্দিরাজের 
অশ্বের কেহই সমকক্ষ নহে।” 

সম্রাট বলিলেন, “আচ্ছা শীঘ্রই দেখা যাইবে। মনে থাকে, তোমার কথা মিথ্যা প্রমাণ 
হইলে তোমার প্রাণদণ্ড হইবে ।” 

আসফ খা বলিলেন, “হুজ্বরের যেরূপ ইচ্ছা।” 


২ 
আজ দুই দিন বুন্দিরাজ দেবসিংহ দিল্লী নগরে আসিয়াছেন, সম্রাট তাহাকে যথোচিত 
সমাদর অভ্যর্থনা করিতেছেন। প্রতিদিন কোন না কোন পারিষদ তাহার তত্বাবধারণ 


ছেটিগল্প ৪৯ 


করিতে আসেন। আজ রাজভৃত্য আসিয়া সংবাদ দিল যে, “অমাত্য আসফ খা আপনার 
গা রর বরে 

রাজা বলিলেন, “আসিতে বল।” আসফ খা আসিয়া অভিবাদন করিয়া দাড়াইলেন। 

রাজা বলিলেন, “কি সংবাদ?” 

আসফ খাঁ বলিলেন, “সম্রাট আপনাকে দেখিয়া বিশেষ সন্তুষ্ট হইয়াছেন এবং 
আপনার যাহাতে কোন অসুবিধা না হয় তাহা দেখিতে আমাকে পাঠাইয়া দিয়াছেন।” 

রাজা বলিলেন, “সম্রাটের যথেষ্ট অনুগ্রহ--আমার কোন কষ্টই নাই, তাহার অনুগ্রহ 
লাভে আমি বিশেষ বাধিত।” 

আসফ খা তখন বলিলেন, “আপনার অশ্ব পাথারকে দেখিয়া সম্রাট মোহিত 
হইয়াছেন।” 

পাথার বুদিরাজের অত্যন্ত প্রিয় বস্তু, তাহার প্রশংসা শুনিয়া বুদিরাজ মহা সন্তুষ্ট 
হইয়া বলিলেন, “সেও বাদশার অনুগ্রহ।” 
দেবসিংহ এই ইঙ্গিত বুঝিয়া নিজেই সম্রাটকে অশ্ব উপহার দিতে চাহিবেন। কিন্তু আসফ 
খা ভুল বুঝিয়াছিলেন। দেবসিংহ বলিলেন, “জহরীর প্রশংসাতেই জহরের মূল্য।” 

আসফ খাঁ তখন মাথা চুলকাইয়া নত মুখে স্পষ্ট করিয়া বলিলেন, “সম্রাট অশ্বটি 
কিনিতে চাহেন-_কত মূল্য লইবেন?” 

বুদিরাজ ত্রুদ্ধ হইলেন- বলিলেন, “বাদশাহকে বলিবেন আমি পাথারকে বিক্রয় 
করিব না।” 

আসফ খাঁ বলিলেন, “মহারাজ, সম্রাটকে এ উত্তর দেওয়া কি বিবেচনা-সঙ্গত? 
ইচ্ছায় না দিলে সম্রাট বলে লইবেন।” 

এই অপমান-বাক্যে ক্ষত্রিয় শোণিত উত্তেজিত হইয়া উঠিল, বুদিরাজ উত্তর 
করিলেন, “এ দেহে প্রাণ থাকিতে সম্রাট পাথারকে পাইবেন না। সম্াটকে বলিবেন ক্ষত্রিয় 
মৃত্যু-ভয় করে না।” 

আসফ খাঁ একটু হাসিয়া বলিলেন, “মহারাজ দেহে প্রাণ থাকিতে যেন পাথারকে 
দিবেন না, কিন্তু দেহে প্রাণ রাখিবেন কতক্ষণ? সিংহের বিবরে বসিয়া সিংহের সহিত 
যুদ্ধ কি সম্ভব? কেন অনর্থক প্রাণ হারাইবেন, একটু বিবেচনা করিয়া উত্তর দিন।” 

বুদিরাজ এ কথার সত্যতা অনুভব করিলেন। কি করিবেন চিন্তা করিতে লাগিলেন। 
তাহাকে নিন্তব দেখিয়া কিছুক্ষণ "পরে আসফ খাঁ আবার জিজ্ঞাসা করিলেন, “মহারাজ, 
সম্রাটকে কি বলিব?” 

বুদিরাজ বলিলেন, “আচ্ছা, ১৫ দিনের মধ্যে আমি অশ্ব লইয়া মহারাজের নিকট 


উপস্থিত হইব।” 


৩ 
মন্ত্রী চলিয়া গেলেন,_বুদিরাজ বিষগ্ন মনে আপনার উদ্ধারের উপায় চিন্তা করিতে 
লাশিলেন। প্রাণাধিক পাথারকে দিতে পারিবেন না, কিন্তু না দিলেই বা উপায় কি? আসফ 


স্বর্ণ র. স.: ৪8 


৫০ সবর্ণকুমারী দেবীর বচনা-সংকলন 


খা ঠিক বলিয়াছেন, ইচ্ছায় না দিলে সম্রাট বলে লইবেন। তিনি সিংহের কবলে আসিয়া 
পড়িয়াছেন। পলাইবাব উপায় নাই। নিজে একাকী পাথারকে লইয়া গুপ্তভাবে পলাইতে 
পারেন, কিন্তু তাহা হইলে কুমার সমর্ষির দশা, তাহার সৈন্যবর্গের দশ। কি হইবে? সম্রাটের 
ক্রোধে কি তাহারা রক্ষা পাইবে? তাহাদের উদ্ধারের উপায় স্থির করিবার জন্যই রাজা 
১৫ দিন সময় চাহিয়।ছেন, কিন্তু ১৫ দিনে মুক্তির কি উপায় পাইবেন? দেবসিংহ 
নিরুপায় হতবুদ্ধি হইয়া পড়িলেন, এই সময় কুমার সমর্ষি আসিয়া বলিলেন--, “সম্রাট 
পূত্র বিবাহ করিতে যাইবেন, আমাকে সঙ্গে যাইতে বলিতেছেন।” 

রাজার মুখ এই কথায় সহসা প্রোজ্বল হইয়া উঠিল, সৌৎসুকে জিজ্ঞাসা করিলেন, 

কুমার বলিলেন, “বিবাহের আর এক মাস আছে মাত্র। ১৫ দিনের মধ্যেই যাত্রা 
করিতে হইবে।” 

রাজার নিরাশ হৃদয়ে আশার স্যর হইল, বিষগ্রমুখ প্রফুল্ল হইয়া উঠিল, তিনি 
উদ্ধারের এক উপায় দেখিলেন। পুত্রকে আসক খা কথিত সম্রাটের ঘৃণ্য প্রস্তাব আনুপূর্র্ক 
বলিয়া বলিলেন--“বং স, সম্রাট পুত্র যে তোমাকে তাহার সঙ্গে লইতে চাহিয়াছেন ইহাতে 
বিধাতাব হস্ত দেখতেছি । নহিলে আমাদেব উদ্ধারের অন্য উপায় ছিল না। তুমি যুবরাজের 
5 আবিবাংশ দৈনা গইয়। নগর পরিত্যাগ কর এবং যুবরাজের সঙ্গে যাইবার জন্য 
নতন থে সেনাসংগ্রহ এ৬০৩ছে, আমাদের অবশিষ্ট সেনাবর্গ মুসলমান বেশে সেই সৈন্য 
দল ভ৮: হইয়া নণর পরিত্যাগ করুক। তাহার পর আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করিয়া 
তোপের ছনসরণ করিব।” 


8 

বুদিরাজের সৈন্য সামন্ত পৃত্র সকলে সম্রাট পুত্রের সহিত চলিয়া গিয়াছে! বুদিরাজ ইচ্ছা 
করিলে পলাইতে পারিতেন কিন্তু সম্রাটকে কথা দিয়াছেন ১৫ দিনের দিন অশ্ব লইয়া 
উপস্থিত হইবেন, তাই এখনও প্রাণাধিক পাথারকে লইয়া আপনি বদ্ধ হইয়। রহিয়াছেন। 
আজ বুদিরাজ নিজের কথামত পাথারকে লইয়া সম্রাট ভবনে চলিলেন। রাজা দ্বারে 
আসিয়া ভত্যকে বলিলেন, “সন্রাটকে সংবাদ দাও, অশ্ব লইয়া বুদিরাজ সাক্ষাৎ করিতে 
আসিয়াছেন।” সম্রাটও উৎসুকচিত্তে বুদিরাজের আগমন প্রতীক্ষা করিতেছিলেন। 
পাথারকে দেখিয়া অবধি সম্রাট তাহাকে অধিকার করিতে লোলুপ। আসফ খার কথা ঠিক। 
সম্রাটের বাস্তবিক অমন ঘোড। নাই। আসফ খার প্রাণদণ্ড রহিত হইল, তাহার পরিবর্তে 
দেবসিংহের নিকট হইতে ঘোডা লইয়া আসিবার অনুমতি হইল। আসফ খা দেবসিংহের 
নিকট হইতে আসিয়! তাহার প্রদত্ত উত্তর প্রদান করিলেন। ১৫ দিন সম্রাটের বড় দীর্ঘ 
মনে হইল। আসফ র অনুরোধে এই কয়েকদিন কোনরকমে ধৈর্য্য ধরিয়া ছিলেন, আজ 
শেষ দিন আর ধের্যয ধণতৈছে না-কখন বুদিরাজ আসিবেন তাহাই ভাবিতেছেন। ভৃত্য 
এমন সময় আসিয়া বুদিরা;তর আগমন সংবাদ দিবা মাত্র মহাহর্ষে সম্রাট স্বয়ং বুদিরাজকে 
অভ্যর্থনা করিতে বাহির হইয়৷ আসিলেন। বুদিরাজ অভিবাদন করিয়া বলিলেন, “আমি 
আমার কথামত অশ্ব লইয়া আপনার নিকট উপস্থিত হইয়াছি।” 


ছোটগল্প ৫১ 


সম্তট অশ্ব দেখিয়া অত্যন্ত সন্তুষ্ট হইয়া বলিলেন, “আপনার উপহারে অত্যন্ত গ্রীত 
হইলাম। আমি আপনাকে যথাযোগ্য পুরস্কার দিব। রাজপুতানার আপনিই অধীশ্বর 
হইবেন” 

সম্ত্টের কথায় কর্ণপাত না করিয়া দেবসিংহ বলিলেন, “বাদশাহা, আমার একটা 
কথা শুনুন, মনে রাখিবেন-রাজপুতের নিকট তিনটি জিনিস কখন চাহিবেন না, স্ত্রী 
অশ্ব ও তরবারি।” 

এই কথা বলিয়৷ দেবসিংহ অশ্ব ধাবিত করিয়া মুহূর্তমধ্যে অদৃশ্য হইলেন। 


ভারতী ও বালক, জ্যৈষ্ট ১২৯৭ 


৫২ স্ব্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


সন্নাসিনী 


১ 
নদীতীরে সুবিস্তৃত শ্বাশান-প্রান্তে ভম্মাবশেষ চিতার সম্মুখে কে এ দীনবেশা, 
আলুলায়িতকুন্তলা মলিনমুখী রমণী বসিয়া? ও বুঝি সন্ন্যাসিনী? এ নির্জীব নিষ্প্রাণ 
চিতাভম্মের মত তাহার হৃদয়ও বুঝি আজ সুখদুঃখহীন? আপনার মর্মশোণিতে এ 
চিতাবহি নিবর্বাপিত করিয়া জীবন্তে বুঝি আজও জীবনহীনা? হায়! সবে মাত্র যে 
কে জানিত সূর্য না অস্ত যাইতেই শুষ্কপত্রের মত এইরূপ ঝরিয়া পড়াই তাহার 
পরিণাম? 

যখন নলিনী ফুলের মতন মুখটি লইয়া, বাল্যসখা কুমারের হাত ধরিয়া হাসিতে 
হাসিতে এই নদীতীরে বসিয়া গল্প করিত, নদীর জলে ফুল ভাসাইয়া, ছোট ছোট পা 
সাতার কাটিয়া বেড়াইত, তখন কে জানিত তাহার এই পরিণাম। 

সেদিনও যখন এই নদীতীরে বসিয়া কুমার তাহাকে তাহাদের ভবিষ্যৎ কাহিনী 
শুনাইতেছিলেন, কল্পনাপটে সুখের ছবি আকিয়া দেখাইতেছিলেন, তখন নলিনী কি 
একবার স্বপ্নেও মনে করিয়াছিল যে, তাহাদের কল্পনা কেবল কল্পনাতেই অবসান হইবে! 

সেদিন বসন্তের প্রভাত, নদীর চঞ্চল বুকে রবিকিরণ তরঙ্গভঙ্গে খেলা করিতেছে, 
নদীর ধারে মুকুলিত আমের গাছে একটি পাপিয়া সুর ভাজিতেছে, তলায় কুমার ও নলিনী 
বসিয়া আছেন। নলিনীর মুখখানিতে আজ হাসি নাই-তাহার চোখে জল। মিবার- 
সেনাপতি অজয়সিংহ এই, উপত্যকা পথ দিয়া যবন সেনাপতি মহবুব খার গতিরোধ 
করিতে যাত্রা করিবেন_এই সংবাদে নলিনী কাতর হইয়া পড়িয়াছে। একবৃস্তে দুইটি 
ফুলের মত তাহারা পাশাপাশি বাড়িয়াছে, কুমার গেলে নলিনী একাকী কি করিয়া থাকিবে, 
এই ভাবিয়া নলিনীর নয়নে অশ্রজল। 

কুমার নলিনীর চোখ মুছাইয়া বলিলেন, “নলিনী কাদিতেছ কেন? আমি আবার 
শীঘ্রই আসিব।” নলিনী উত্তর করিল না-_অশ্রপূর্ণ নেত্রে নীরবে কুমারের মুখের দিকে 
চাহিয়া রহিল। কুমার আবার বলিতে লাগিলেন-“যখন শত্রু নিপাত করিয়া মহারাজের 
নিকট হইতে জয়মাল্য পুরস্কার আনিয়া তোর চুলে পরাইয়া দিব তখন-_-”, বলিতে 
বলিতে কুমারের মুখ উদ্দীপ্ত, চক্ষু সজল অথচ জ্যোতির্ময় হইয়া উঠিল, তাহার আজন্মের 
কেবল আস্তে আস্তে বলিলেন-_“তখন নলিনী, তখন-_?” নলিনী সজল-নেত্রে একটু 
হাসিল, কুমারের আর কোন কথা বলা হইল না, তাহার হাতখানি দুই হাতের মধ্যে রাখিয়া 
আনন্দ-বিহুল নেত্রে মুদ্ধের মত তিনি কেবল তাহার চোখের দিকে চাহিয়া রহিলেন। 
এইরূপে কত সময় বহিয়া গেল--তাহারা বুঝিতেও পারিলেন না ; সহসা উপত্যকা পথে 
সৈন্য কোলাহল, অশ্বপদশব্দ, বাদ্যধবনি উত্থিত হইল, কুমার স্বপ্লোখিতের ন্যায় বলিয়া 


ছোটগল্প ৫৩ 
উঠিলেন_“এ বুঝি রাজধানী হইতে সৈন্য আসিতেছে, নলিনি, নলিনি, দেখবি 


আজ এই ক্ষুদ্র উপত্যকা-গ্রামের প্রাণে উত্তেজনা-আনন্দের সীমা নাই। রাজধানী হইতে 
সৈন্য আসিয়াছে । সুসজ্জিত অশ্বীরোহী সৈন্যগণ শ্রেণী বাঁধিয়া চলিয়াছে। তাহাদের 
বর্শাফলকে রৌদ্রকিরণ পড়িয়া ঝকমক করিতেছে । ওৎসুক্যব্যাকুল গ্রামের আবালবৃদ্ধ- 
বনিতা পথপ্রান্তর জনতাময় করিয়া তুলিয়াছে। গৃহের ছাদ, এমন কি গাছের ডালও 
জনশূন্য নহে। মাতৃবক্ষস্থিত নিট্রিত শিশু কোলাহলে জাগরিত হইয়া এই বিস্ময়দৃশ্য দর্শনে 
কাদিতে পর্য্যন্ত ভুলিয়া গিয়াছে । নলিনীও এই সৈন্যসমারোহ দেখিয়া এমনি মুগ্ধ হইয়া 
গিয়াছে যে জনস্রোত তাড়নে কুমার কখন যে তাহার পার্শ হইতে বিচ্ছিন্ন হইয়া 
পড়িয়াছেন_তাহা সে জানিতেও পারে নাই। সহসা বালিকার মুগ্ধ নেত্রে ভয় বিহ্ুল চকিত 
কটাক্ষ প্রকটিত হইল, তাহার ক্ষীণদেহ লতিকার মত কম্পিত হইয়া উঠিল, সে দেখিল 
একটি আরোহীহীন অশ্ব জনতা ছিন্ন ভিন্ন করিতে করিতে দ্রুতগতিতে এইদিকে অগ্রসর 
হইতেছে । এইরূপ আর দু-একটি উন্মত্ত লম্ফ, আর দু-একটি মুহূর্ত--তাহার পর এখনি 
সে অশ্বপদে দলিত হইয়া যাইবে। বালিকা সভয়ে চীৎকার করিয়া উঠিয়া সেইখানেই 
মূচ্ছিত হইয়া পড়িল। পড়িতে না পড়িতে একজন অশ্বারোহী পুরুষ নিমেষের মধ্যে অশ্ব 
হইতে অবতরণ করিয়া তাহাকে ক্রোড়ে উঠাইয়া লইলেন। 

বালিকা মূচ্ছাভঙ্গে দেখিল, সে তাহার পিতৃগৃহে শয়ান, নিকটে এক অপরিচিত সুন্দর 
যুবাপুরুষ ওৎসুক্যপূর্ণ দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া । 


৩ 
কুমার একাকী বসিয়া আছেন, নদীর ধারে বকুলের তলাটি ফুলে ফুলে ছাইয়া গিয়াছে, 
নলিনী এখনো মালা গাথিতে আসে নাই,_-কুমার একাকী বসিয়া আছেন। এখন আর 
নলিনী আগেকার মত প্রত্যহ এখানে খেলিতে আসে না, যদি কোন দিন আসে, তেমন 
করিয়া আর কুমারের সঙ্গে গল্প করে না, ফুল কুড়াইয়া, মালা গাথিয়া, আর কুমারকে 
আগের মত পরাইয়া দেয় না, কুমার তাহাকে ফুল পরাইয়া দিলে সে+মার হাসিয়া উৎফুল্প 
নয়নে তাহার দিকে তেমন করিয়া চাহে না, কুমারের সহম্ত্র চেষ্টায় তাহার মুখে আর 
পৃবের্বর সেই সরল অনুরাগের হাসি ফুটিয়া উঠে না-কিন্তু অজয়সিংহকে দূর হইতে 
দেখিলে তাহার এ ভাব পরিবর্তিত হয়, তাহার নয়নের স্বাভাবিক জ্যোতি, অধরের অনুরাগ 
হাসি, আপনা হইতে আবাব বিকাশিত হইয়া উঠে। 

কুমার ও নলিনী ছেলেবেলা হইতে দুজনে একক্র বাড়িয়াছেন--একত্র খেলিয়াছেন, 
দুজনের জীবন অচ্ছেদ্য ডোরে গ্রথিত ভাবিয়াছেন। তাহাদের দুজনের হৃদয় দুজনের 
নিকট অপ্রকাশিত ছিল না, কাহারও প্রেমে কাহারও অবিশ্বাস ছিল না, তবে যে এতদিন 
বিবাহ হয় নাই, সে কেবল কুমার ভাবিয়াছিলেন নলিনীর যোগ্য হইয়া তবে নলিনীর 


৫৪ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


পিতার নিকট তাহাকে ভিক্ষা চাহিবেন ; এইবার যখন তাহার সেই আকাঙ্ক্ষা পূর্ণ করিবার 
দিন উপস্থিত, যুদ্ধ শেষে বীরত্ব গৌরব আনিয়া নলিনীর চরণে উপহার দিয়া তাহার হাত 
হইতে বরমাল্য গ্রহণ করিবেন এইরূপ যখন আশা করিতেছেন, তখন তাহার সে আশা, 
সে স্বপ্ন বজ্রাঘাতে সহসা ভাঙ্গিয়া গেল, তিনি জাগরিত হইয়া চাহিয়া দেখিলেন, নলিনী 
আর তাহার নাই-নলিনী অজয়সিংহের! 

কুমার একাকী বসিয়া এইরূপ ভাবিতেছেন, আর নলিনীর আগমন প্রতীক্ষা 
করিতেছেন, যুদ্ধে যাইবার আগে একবার তাহার সহিত দেখা করিতে ইচ্ছা । তাহার 
পর--ভুলিতে পারেন, দেশে ফিরিবেন, নহিলে এই শেষ দেখা। কেনই বা ভুলিতে 
পারিবেন না, তাহার জীবনের একটি আশা-আলো নিভিয়াছে সত্য ; কিন্তু তাহাই কি 
তাহার জীবনের সব্্বস্ব? সমরক্ষেত্রে যশস্বিতা লাভ করা তাহার আর একটি আশৈশব 
প্রাণের আকাঙ্ক্ষা, বাল্যকালে মাতৃ ক্রোড়ে বসিয়া দুষ্ট যবনদিগের অত্যাচার কাহিনী 
শুনিতে শুনিতে তাহার শোণিত উত্তপ্ত হইয়া উঠিত, শত্রু শোণিতে রঞ্জিত হইয়া পিতার 
ন্যায় “বীর” নাম লাভ করিতে মর্মান্তিক আকাঙক্ষা জম্মিত। নলিনীর প্রেমও তাহার এ 
আকাঙ্ক্ষা নিবৃত্ত করিতে পারে নাই, বরঞ্ বদ্ধিতি করিয়া তুলিয়াছিল, কেননা যশ-শৌরবই 
তিনি নলিনীলাভের উপায়-স্বরূপ জ্ঞান করিতেন। সুতরাং এতদিন যশের আকাঙ্ক্ষা 
প্রেমাকাঙ্ক্ষায় মিলিত হইয়া তাহার হৃদয়ে এক অপুবর্ব রাসায়নিক উপাদান গঠিত 
করিয়াছিল, সহসা অজয়সিংহ মধ্যে আসিয়া তাহাদের সে একত্ব নাশ করিয়া দিলেন, 
একমাত্র যশাকাঙক্ষাই এখন কুমারের হৃদয়ের সবের্বসবর্বা হইয়া উঠিয়াছে, কেননা 
প্রেমাকাঙক্ষা আর তাহার পুর্ণ হইবার নহে। নলিনী এখন অজয়কে ভালবাসে! নলিনা 
এখন অজয়ের বাকদক্তা,_যুদ্ধ শেষে অজয়সিংহ এখানে ফিরিয়া আসিয়া তাহাকে বিবাহ 
করিয়া লইয়া যাইবেন। 
আকাশ অপরাহের সুবর্ণ আলোকে পূর্বের মতই রঞ্জিত হইয়া নদীবক্ষে প্রতিবিদ্িত 
হইয়াছে, আর বটবৃক্ষের একটি আনত প্রকাণ্ড শাখা প্রতিদিনের মত আজও সেই স্বর্ণ 
স্রোতের মধ্যে কৃষ্ণবর্ণ ছায়া বিস্তার করিয়াছে, কুমার সেই তরঙ্গিত ছায়ালোকের দিকে 
চাহিয়া একাকী বসিয়া আছেন। অপরাহ্ের লোহিত আভা যখন মিলায় মিলায় তখন সেই 
কৃষ্ণবর্ণ ছায়ার উপর আর একটি ছায়া প্রতিবিশ্িত হইল, কুমারের হৃদয় সশব্দে উঠিতে 
পড়িতে লাগিল, তিনি কিছুক্ষণ সেই ছায়ার দিকে নিরীক্ষণ করিয়া দেখিয়া বুক্ষতল হইতে 
উঠিয়া ধীরে ধীরে সেই বটবৃক্ষ তলে আসিয়া দাড়াইলেন। দেখিলেন-পশ্চিমাকাশের 
প্রশান্ত লোহিতাভা নলিনীর অশ্রুসিক্ত বিষগ্ন মুখ মধুরভাবে উজ্জ্বল করিয়াছে, নলিনী 
আকাশের দিকে চাহিয়া কাদিতেছে। নলিনীর অশ্রন্জল কুমারের প্রাণে পৃবের্ব কখনও 
সহে নাই, আজও সহিল না, তিনি নিজের দুঃখ ভুলিয়া কাতর প্রাণে জিজ্ঞাসা করিলেন 
-_-“নলিনী, কাদিতেছ কেন?” 

কুমার যে নলিনীকে ভালবাসেন, এক দিন যে নলিনীও তাহাকে ভালবাসিত, তাহার 
অনুরাগ এখন ভিন্ন পাত্রে অর্পিত দেখিয়া কুমার যে ব্যঘিত হইতে পারেন, এ সকল 
তাহার কিছুই মনে আসিল 'না, সে কেবল আকুল-হৃদয়ে পৃবেরের ন্যায় বিশ্বাসভরে তাহার 


ছোটগল্প ৫৫ 


বাল্যসখার নিকট হৃদয় খুলিয়া কাদিয়া কহিল, “কুমার, অজয় যুদ্ধে আর 
বুঝি আমাদের দেখা হইবে না।” 
কুমারের মন্্তিল হইতে ধীরে ধারে একটি রুদ্ধ নিশ্বাস নির্গত হইল, কুমার প্রাণপণে 
ংযত হইয়া সবলকণ্ঠে বলিলেন-“হইবে বই কি?” 


8 

আর আশা নাই, অজয়সিংহ আর শত্রুর গতিরোধে অসমর্থ, পঙ্গপালের মত শক্রসৈন্য 
মিবার-সৈন্যকে ঘিরিয়া ফেলিতেছে। হতবুদ্ধি, বিশৃঙ্খল সৈন্যগণ, কেহ দাড়াইয়া বর্শার 
আঘাত সহ্য করিতেছে, কেহ শুন্যে তরবারি চালনা করিতেছে, কেহ সেন।পতির অনুজ্ঞা 
অবহেলা করিয়া পলায়নপর হইতেছে, হিন্দুসৈন্যেব চারিদিকে এমনি একটা আতঙ্ক, 
নৈরাশ্য হাহাকার পড়িয়া গিয়াছে । অজয়সিংহ নিরুপায় হইয়া অগত্যা সন্ধিস্থাপনের প্রস্তাব 
করিলেন। যবন সৈনোর মধ্যে সগবর্ব জয়ধ্বনি উঠিল। কুমারসিংহ এতক্ষণ তাহার সহস্র 
সৈন্য লইয়া অন্য দিকে শত্রদমনের ঢটেষ্টা করিতেছিলেন। সৌভাগ্যবশতঃ তাহাদের 
পরাভব করিয়া তিনি এই সময় অজয়সিংহের সাহাযো আসিয়া পহছিলেন। তাহার বিজয়া 
সৈন্যের হুহুঙ্কারে অজয়সিংহের পলাতক ভীত সৈন।গণ পুনরায় শ্রেণীবদ্ধ হইতে লাগিল, 
কুমার জয়োম্মাদে সৈন্দল হইতে সৈন্দলের সম্মুখীন হইয়া তাহাদের অনুজ্ঞা করিতে 
লাগিলেন, উৎসাহে জয়ধবনি করিয়া প্রবল প্রতাপে তাহার৷ অস্ত্রচালনা করিতে লাগিল। 
ভাগ্যশ্্োতে ফিরিল। যবন সেনাপতি মহবুব খা পলাতক হইলেন। এবার তাহার 
সেনাদিগের মধ্যে আতঙ্ক উপস্থিত হইল, তাহারাও ছিন্ন ভিন্ন হইয়া পলায়ন আরন্ত করিল। 
কুমারসিংহ পলাতক শত্রসেনাপতির অনুবন্তী হইয়া অশ্বরচালন৷ করিলেন। মহাবুব খার 
আহত অশ্ব কিছুদূর গিয়া ভূপতিত হইল, কুমারসিংহ নামিয়া যবন সেনাপতির নিকটে 
দাড়াইলেন, দেখিলেন সেনাপতি সংজ্ঞাহীন। অনুবস্তী সৈন্য কয়েকজনের প্রতি তাহাকে 
উঠ্ভাইয়। লইবার ভার দিয়া তিনি তখন শিবিরাভিমুখী হইলেন। অর্জপথে এক বৃক্ষতলে 
অজয়সিংহকে দেখিয়া তিনি সেই দিকে অশ্ব চালিত করিলেন, বুঝিলেন, তিনি আহত 
হইয়া এইখানে অসহায় পড়িয়া আছেন। কুমার অশ্ব হইতে সবে মাত্র নামিয়াছেন, 
অজয়সিংহ ও তাহার মধ্যে দুই তিন হাত ভূমি মাত্র ব্যবধান, এই সময়ে দেখিলেন 
_দূর হইতে একজন যবনসেনা অজয়ের প্রতি বর্শা লক্ষ্য করিতেছে-তিনি নক্ষত্রবেগে 
ছুটিয়৷ অজয়কে আড়াল করিয়া দাড়াইলেন--মুহূর্তমধ্যে বর্শা তাহার বক্ষে বিদ্ধ হইল, 
_তিনি ভূলুষ্ঠিত হইয়া পড়িলেন। নলিনীর বিদায় দিনের সেই অশ্রুমুখ তাহার মনে 
জাগিয়৷ উঠিল। 


৫ 

যুদ্ধ জয়ের পর অজয়সিংহ সসৈন্যে রাজধানীতে আসিয়াছেন। আহত কুমারও এখানে 

আনীত হইয়াছেন, বর্শাঘাতে তাহার তৎক্ষণাৎ মৃত্যু হয় নাই, তবে বাচিবার আশা অতি অল্প । 
ংসার ভোজবাজি, অদৃষ্ট বাজিকর কি কৌশলে যে এই বাজি খেলিতেছেন তাহা 

বুঝা দেবতার অসাধ্য, মানুষের কি কথা। কুমারের জনাই যুদ্ধ জয় হইয়াছে, কিন্তু 


৫৬ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


সেনাপতি অজয়সিংহেরই যশঃগৌরবে রাজধানী ধবনিত! ক্ষমতার প্রভাব সবর্বত্র, তাহার 
বিপক্ষে ন্যায়ও মাথা তুলিয়া দাড়াইতে অক্ষম, সুতরাং কুমারের সৈন্যগণও এই প্রশংসার 
বিরুদ্ধে কথা কহিতে সাহস করে না, কি জানি তাহা শুনিলে অজয়সিংহ ভ্রুদ্ধ হইয়া 
যদি তাহাদের শাস্তি প্রদান করেন। প্রথম প্রথম তাহারা সত্য কথাটা বলিতে ভ্রটি করে 
নাই, কিন্তু রাজধানীর লোক তাহা শুনিলে হাসে, সে কথা বিশ্বাস করে না, আর 
অজয়সিংহের সৈন্যগণ তাহা শুনিয়া শাসাইতে থাকে, সুতরাং তাহার পর হইতে তাহারা 
আপনাদের মধ্যে কানাকানি করে, কিন্তু প্রকাশ্যে অজয়সিংহের প্রশংসাবাদে জয়ধবনি 
তুলে। কুমার শয্যাগত, ক্ষমতার রাজ্য হইতে তিনি দূরে পড়িয়া, তাহার পক্ষ হইয়া কে 
এখন সম্ভাবিত দুঃখ স্কন্ধে লইতে প্রস্তুত! 

আজ রাজধানীতে মহোৎসব, মহারাজ আজ সেনাপতিকে পুরস্কৃত করিবেন। 
দুপ্রাঙ্গণে সভা বসিয়াছে, শত শত সৈন্য, নাগরিক, সভা বেষ্টন করিয়া উৎসুক চিন্তে 
দণ্ডায়মান! রাজা যখন সিংহাসন হইতে উঠিয়া দাঁড়াইয়া হীরকশীর্ষ-তরবারি কোষমুক্ত 
তুমি যে কার্য করিয়াছ তাহার যোগ্য পুরস্কার ইহা নহে, ইহা কেবল-_” 

রাজার কথা শেষ না হইতে দর্শকমগুলীর জয়ধবনিতে দিকবিদিক পরিপূর্ণ হইয়া 
উঠিল ; সেই জয়ধ্বনি শূন্য বিলীন হইতে না হইতে একজন বৃদ্ধ সৈনিক দ্রুতপদে 
অগ্রসর হইয়া উচ্চৈঃস্বরে কহিল-_“মহারাণা, রাজাধিরাজ, আপনি যে কার্য্ের জন্য 
যাহাকে পুরস্কার দিতেছেন, তিনি তাহার যথার্থ অধিকারী নহেন। অজয়সিংহ যুদ্ধে পরাস্ত 
হইয়া যখন সন্ধিস্থাপন করিতে উদ্যত হইয়াছিলেন, তখন প্রভু কুমারসিংহ নিজ বাহুবলে 
যুদ্ধ জয় করিয়াছেন।” 

চারিদিক বিস্ময়ে নিস্তব্ধ হইয়া পড়িল, অজয়সিংহের মুখ রক্তবর্ণ হইয়া গেল, 
মহারাজ অজ্ঞাতভাবেই যেন*অসি কোষবদ্ধ করিয়া অজয়সিংহকে বলিলেন--“ সেনাপতি, 
ইহার মধ্যে কিছু কি সত্য আছে?” 

অজয়সিংহের রক্তবর্ণ মুখ সহসা বিবর্ণ হইয়া পড়িল, ক্ষত্রিয় হইয়া মিথ্যা বাক্য 
তাহার মুখ হইতে কিরূপে নির্গত হইবে? কিন্তু যে যশ যে গৌরব নিজের বলিয়া ভোগ 
করিয়াছেন, যাহা তাহার এতক্ষণ পর্যন্ত মুহূর্তের জন্যও অন্যের ধন বলিয়া মনে হয় 
নাই, হঠাৎ কি করিয়া তাহা চোরের ন্যায় ত্যাগ করিবেন? অজয়সিংহ কিংকর্তৃব্য-বিমৃঢ় 
হইয়া বলিলেন--“মহারাজ, যিনি আমাকে অপরাধী করিতেছেন--তিনি আমার দোষের 
প্রমাণ দান করুন, নিজের পক্ষে নিজে বলিলে তাহা প্রামাণ্য হইবে না,”_ 

অজয়সিংহের এই মহত্ের পরিচয়ে সভাসদ সকলেই সাধুবাদ করিল, মহারাজ 
বক্তা-সৈনিককে বলিলেন-“সৈনিক, তোমার প্রভু যে যুদ্ধ জয় করিয়াছেন--তাহার 
প্রমাণ কি?” 

রণজিৎ সত্যের বল কণ্ঠে ধারণ করিয়া বলিল--“প্রমাণ আমার কথা, আঁমি 
ক্ষত্রিয়।” 

মহারাজ “সত্য, কিন্তু অজয়সিংহও ক্ষত্রিয়, তোমার কথা সত্য হইলে তিনি চোর 
হইয়া পড়েন।” 


ছোটগল্প ৫৭ 


রণজিৎ ক্রোধ দমন করিতে পারিল না, বলিল--“অজয়সিংহ চোর হইতেও অধম, 
কুমারসিংহ তাহার প্রাণ রক্ষা করিয়াছেন।” | 

মহারাজ ত্রুদ্ধ স্বরে বলিলেন-“সৈনিক, চুপ কর ; ইহা রাজসভা, গালি দিবার স্থল 
নহে, প্রমাণ যদি কিছু দিবার থাকে বল, নহিলে চলিয়া যাও--» 

রণজিৎ বলিল-_“প্রমাণ কুমারসিংহের দুই সহশ্র সৈনিক।” 

মহারাজ। “দুই সহশ্বের আবশ্যক নাই, দুইজনকে ডাক।” 

রণজিৎ সেনা দুইজনকে ডাকিতে যাইতেছে, রাজা বলিলেন, “তোমায় ডাকিতে 
হইবে না, প্রহরি, তুমি যাও, ডাক।” 

প্রহরী জনমণ্ুলীর মধ্যে আসিয়া উচ্চৈঃস্বরে কহিল--“কুমারসিংহের সৈন্যগণ 
কোথায়? তাহাদের মধ্যে দুইজন এদিকে এস, সাক্ষী দিতে হইবে।” 

কুমারসিংহের সৈন্যগণের ত্রাস উপস্থিত হইল, বুঝিবা অজয়সিংহের বিরুদ্ধে তাহারা 
যাহা বলিয়াছে তাহা প্রকাশ পাইয়াছে, সেই সম্বন্ধে বিচার হইবে,_ প্রথমে সাক্ষা, তাহার 
পর প্রাণদণ্ড। প্রহরীর ডাকে কেহ কোন উত্তর করিল না, আবার প্রহরী ডাকিল, 
“কুমারসিংহের সৈন্য দুইজনকে মহারাজা ডাকিতেছেন, অগ্রসর হও।” টৌদিক নিস্তব্ধ, 
কেহ এক পদ অগ্রসর হইল না। প্রহরী ফিরিয়া গিয়া কহিল, “কুমারসিংহের কোন সেনা 
সম্ভবতঃ এখানে নাই, ডাকিয়া কোনই উত্তর পাওয়া গেল না।” রণজিৎ ক্রোধে জুলিয়া 
উঠিল, কিন্তু কোন কথা কহিল না। মহারাজ বলিলেন, “সৈনিক, তোমার অন্য কোন 
প্রমাণ আছে?” 

সৈনিক বলিল--“ প্রভু, কুমারসিংহ স্বয়ং ইহার প্রমাণ, তাহার সাক্ষী লওয়া হউক।” 

অজয়সিংহ বলিলেন--“কিন্তু তিনি এখন শয্যাগত, এখানে তাহাকে আনিলে তাহার 
মৃত্যু হইতে পারে।” 

সৈনিক বলিল--“ক্ষত্রিয়ের জীবন অপেক্ষা তাহার নাম, বীরত্ব, যশ অধিক মূল্যবান, 
তাহার নামরক্ষার জন্য তাহাকে এখানে আনা হউক-_1” 

মহারাজ বলিলেন, “আচ্ছা, তাহাকে শিবিকা করিয়া এখানে আনয়ন কর- 1” 

রণজিৎসিংহ দুই জন প্রহরী সঙ্গে লইয়া কূমারকে আনিতে গমন করিল। প্রহরী 
দুইজনকে একখানি মুক্ত শিবিকা আনয়নের ভার দিয়া রণসিং যখন কুমারসিংহের কক্ষে 
আসিয়া দাড়াইল-তখন কুমার বলিলেন--“রণজিৎ সিং, তুমি কোথায় গিয়াছিলে, আমি 
সেই অবধি তোমায় ডাকিতেছি কাহারো সাড়া নাই।” রণজিৎ সিং বিষগ্রমুখে বলিল 
_“প্রভু, শুনিলাম আজ অজয়সিংহ রাজহস্ত হইতে যুদ্ধজয়ের পুরস্কার পাইতেছেন। 
যিনি যথার্থ বিজয়ী তিনি শয্যাগত, তাহার নাম কাহারও মুখে নাই, আর অজয়সিংহ ভীরু 
পাষণ্ড আজ মিথ্যাগৌরব লাভ করিতেছে। তাহা শুনিয়া সহ্য হইল না, আপনাকে একাকী 
রাখিয়াও তাই রাজসভায় সত্য প্রকাশ করিতে শিয়াছিলাম।” 

কুমার বিস্ময়ে নিস্তব্ধ হইয়া পড়িলেন, কুমারের যশ অজয়সিংহ অকুঠ্ঠিত চিত্তে 
গ্রহণ করিতেছেন! 

রণসিং বলিল--“ প্রভু, আমার কথা মহারাজ বিশ্বাস করিলেন না, আপনাকে সাক্ষী 
দিতে যাইতে হইবে” 


৫৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


ক্রোধে কুমারসিংহের তখন সব্বাঙ্গ কম্পমান! তাহার নলিনীকে লইয়া অজয়সিংহ 
ক্ষান্ত নহেন, নিজের ক্ষমতায় নিজের পরিশ্রমে তিনি যে যশ, যে নাম লাভ করিয়াছেন, 
চোরের মত তাহা হইতেও তিনি তাহাকে বঞ্চিত করিতে উদ্যত। মনের অতিরিক্ত আবেগে 
ধীরে ধীরে শুইয়া পড়িয়া বলিলেন, “রণসিং, শিবিকা এখনি আন, আমি সভায় যাইব।” 

রণসিংহের চক্ষে জল আসিল, সে বলিল--“শিবিকা আনিতে পাঠাইয়াছি।” 

কিছু পরে কুমারকে বহন করিয়া একখানি মুক্ত শিবিকা রাজসভায় আসিয়া পৌছিল। 
কুমারের সেই ক্ষীণ অথচ উদার বীরমূর্তির প্রতি সকলের চক্ষু পড়িল, কুমার কেবল 
অজয়সিংহের প্রতি তীব্র দৃষ্টিপাত করিলেন। 

কুমারের শিবিকা মহারাজের অতি নিকটে আনীত হইলে মহারাজ বলিলেন,_ 
“কুমারসিংহ, তুমি মৃত্যুশয্যায় শয়ান, তুমি যেখানে যাইতেছ সেখানে পথিবীর মান, 
যশ, তোমার সঙ্গে যাইবে না, সত্য মাত্র এখন তোমার সাথের সাথী, এই বুঝিয়া তুমি 
বল অজয়সিংহ বিজয়ী, না-তুমি!” 

কুমারসিংহ উত্তর দিবার পৃব্র্ব আর একবার অজয়ের শুন্ক মলিন মুখের দিকে 
চাহিয়া দেখিলেন। দেখিতে দেখিতে তাহার মনে হইল, “একবার ইহাকে প্রাণ দিয়াছেন, 
এইবার ইহাকে প্রতিশোধ দিবেন? কিন্ত প্রতিশোধ! ইহা কাহার প্রতি প্রতিশোধ হইবে? 
অজয়ের প্রতি না নলিনীর? অজয়ের এই অপমানের কথা শুনিলে কাহার জীবনের সুখ 
নষ্ট হইবে? নলিনীর পিতা একথা শুনিবার পর যদি অজয়কে জামাতা না করেন ত 
কাহার হৃদয় চিরনৈরাশ্যে দগ্ধ হইবে? কিম্বা বিবাহের পর নলিনী কখনও যদি অজয়ের 
এই অপমানের কথা শুনিতে পায়, যদি জানিতে পারে সে প্রতারক চোর, তাহা হইলে 
তাহার কি ভয়ঙ্কর যন্ত্রণা! বিদায় দিনের নলিনীর সেই অশ্রুপূর্ণ বিষণ্ন মুখ কুমারের মনে 
আবার জাগিয়া উঠিল, কুমারের আর সত্য বলা হইল না, তিনি বলিলেন,_“মহারাজ, 
আমাকে ও কথা জিজ্ঞাসা করিবেন না, প্রলোভন সম্বরণ কর! মানুষের দুঃসাধ্য।” 

মহারাজ বলিলেন--“এই মৃত্যুশয্যাতে শুইয়াও!” 

কুমার। “হা।” 

মহারাজ। “তবে আর তোমাকে কিছু জিজ্ঞাসার প্রয়োজন নাই, অজয়সিংহকে 
পুরস্কার প্রদান করা হউক।” 

কুমার। “হউক” 

মহারাজ তখন উচ্চৈঃস্বরে ঘোষণা করিলেন-“অজয়সিংহ বিজয়ী,-আর কোন 
সন্দেহ নাই।” 

অজয়সিংহের নামে চারিদিকে জয়ধ্বনি উঠিল, কুমারসিংহ হৃদয়ের সমস্ত বল 
সংগ্রহ করিয়া মৌন হইয়া তাহা শুনিলেন, তাহার বীরত্ব-গৌরব অন্যের নামে ধ্বনিত 
হইল, তাহার প্রাণের বিফল আকাঙ্ক্ষা প্রাণকে আলোড়িত করিয়া তুলিল! তিনি 
রণজিৎকে কহিলেন, “শীঘ্র আমাকে এখান হইতে লইয়া চল।” 

বাহক শিবিকা তুলিল, .রণসিংহ অশ্রপূর্ণ নেত্রে তাহার অনুগামী হইল, তিনি 
অন্থমূচ্ছিত অবস্থায় মনে মনে নলিনীর নাম উচ্চারণ করিতে লাগিলেন। 


ছোটগল্প ৫৯ 


মহারাজ অজয়সিংহের কটিদেশে উপহার তরবারি বাধিয়া কহিলেন-_“অজয়সিংহ, 

তুমি যে মহাকার্য; সাধিত করিয়াছ-_ _সামানা ধনরত্ব তাহার যোগ্য পুরস্কার নহে, আমার 
তোমাকে অর্পণ করিয়া কৃতজ্ঞতার পরিচয় দিব।” 

সেই দিনই রাজকন্যার সহিত তাহার বিবাহ হইয়া গেল। 


৬ 
যুদ্ধ শেষ হইয়াছে, অজয়সিংহ মহাবিজয় লাভ করিয়াছেন, একথা নগরে গ্রামে রাষট্র। 
তাহার প্রশংসা শুনিয়া নলিনীর হৃদয় উৎফুল্ল হইয়া উঠিয়াছে, গর্্ববিস্ফারিত উৎসুক 
হৃদয়ে সে তাহার আগমন প্রতীক্ষা করিতেছে। কিন্তু দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ 
কাটিতে চলিল, তাহার আসিবার কোন লক্ষণ নাই, তাহার পত্রাদিও অনেকদিন বন্ধ হইয়া 
গিয়াছে! নলিনার ফুল্মুখ দিন দিন শুকাইয়া আসিতে লাগিল, তাহার বিশ্মিত জদয়ের 
আশা দিন দিন শ্রান হইয়! পড়িতে লাখিল। যে উপত্যকা ভূমিতে প্রথমে সে অজয়কে 
দেখিয়াছিল, প্রতিদিন সে সেইখানে একটি নিভৃত তরুতলে গিয়া বসে, মুহূর্তে মুহূর্তে 
দুরোথিত অশ্বপদধবনি শুনিয়া চমকিয়া উঠে, অবশেষে সন্ধ্যাকালে হতাশ ক্লান্তহৃদয়ে 
গৃহে ফিরিয়া আসে। একদিন তাহার অনুমান সত্য হইল, তাহার কল্পিত অশ্বপদর্ধবনি 
শূন্যে বিলীন না হইয়া ভ্রমে নিকটবন্তী হইতে লাগিল, নলিনীর আনন্দপূর্ণ দৃষ্টির সম্মুখে 
অবশেষে একটি ক্ষুদ্র সমারোহ প্রতিভাত হইল। দেখিল বহুসংখ্যক অশ্বারোহী সৈনিক 
একখানি সুসজ্জিত শিবিকার অগ্রপশ্চাতে শ্রেণীবদ্ধ হইয়া আসিতেছে । শিবিকা যে 
বরবেশী অজয়সিংহকেই বহন করিয়া আনিতেছে তাহাতে বালিকার আর সন্দেহ রহিল না। 
শিবিকা একটি বৃক্ষতলে নামিল, বালিকা আর স্থির থাকিতে পারিল না, বর শিবিকা 
হইতে বাহির হওয়া পর্য্যন্ত তাহার আর বিলম্ব সহিল না, সে দ্রুত পদে কম্পবান হৃদয়ে 
শিবিকার পার্থে আসিয়া দীড়াইল, দেখিল শিবিকার অর্রুদ্ধ-দ্বার খুলিয়া রণসিংহ ধারে 
ধীরে অভ্যন্তরে দৃষ্টিপাত করিতেছে। রণসিংহ কুমারের ভৃত্য, তাহাকে বালিকা চিনিত। 
কুমারের ভূত্য অজয়সিংহের ভূত্য হইয়া কেন আসিয়াছে ইহা তাহার তখন মনেই হইল 
না। মনের আগ্রহে সে শিবিকার অন্য পার্শ্বে গিয়া দ্বার খুলিয়া ফেলিল, তাহার পর সমস্ত 
মন্তক তাহার মধ্যে প্রবেশ করাইয়া শিবিকাশায়ীর মুখের উপর ঝুঁকিয়া পড়িল। স্তম্ভিত 
হইয়া দেখিল, অজয় নহেন, শিবিকার মধ্যে কুমার শুইয়া আছেন, ত তাহার মুখে মৃত্যুর 
প্রশান্তি বিরাজমান্‌। 


নলিনী সব শুনিয়াছে, রণসিংহ তাহাকে কুমারের আমৃত্যু বিবরণ, অজয়সিংহের শঠতা, 
সমস্ত খুলিয়া বলিয়াছে, নলিনী এখন সন্নাসিনী। শ্মশান তাহার বাসস্থান, কুমারের 
চিতাভম্ম তাহার একমাত্র উপভোগ্য দর্শনীয় বন্তু। 


ভারতী ও বালক, বৈশাখ ১২৯৮ 


৬০ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


কেন? 


সংসারে স্বামীর ভালবাসা যাহার নাই, তাহার আবার কিসে সুখ? কোলে সোনার পুতলী 
বংস, কৌশল্যার মত শ্বাশুড়ির কন্যার অধিক শ্তেহ যত্ব ;-তবুও মনের আগুন নেভে 
না। মা ত ছেলের দেখা পাইলেই বৌয়ের পক্ষ হইয়া তাহাকে নানারপে বুঝান, ইনাইয়া 
বিনাইয়া আমার প্রতি তাহার করুণার উদ্রেকে সচেষ্ট হন, আবার সময়ে সময়ে লাঞ্কুনা 
গঞ্জনা দিতেও ছাড়েন না। কিন্তু ইহাতে যে বড় সুফল দর্শে তাহা নহে, বরঞ্চ অনেক 
সময় বিপরীত ঘটিয়া থাকে । এমনিতে তবু দিনান্তে একবার করিয়া প্রায় বাড়ী আসেন, 
কিন্তু শ্বাশুড়ি বকাবকি করিলে দুচার দিন একেবারে অদৃশ্য হইয়া পড়েন। স্বামী যে 
ভালবাসেন না পোড়া প্রাণে তাহাও সয়, কিন্তু তাহার এই অদর্শন সহে না। নিয়মিত 
সময়ে তাহার যে দিন দেখা না পাই, সেদিন প্রাণে অসহ্য যন্ত্রণা উপস্থিত হয়, মনে 
হয় স্বামী আসিয়া আমাকে যদি এখন পাদুকাঘাত করেন ত ইহার তুলনায় তাহাও সুখ। 
নেশা গো নেশা! সময়ে অহিফেন বা সুরা না পাইলে নেশাখোরের যে দুর্দশা, ইহাও 
সেইরূপ এক প্রকার নেশা । সমস্ত বুঝি, তবু এ নেশা তাড়াইতে পারি না। কাজেই শ্বাশুড়ির 
শুভ উদ্দেশ্যে তাহাকে ধন্যবাদ না দিয়া মনে মনে তাহার অদূরদর্শিতার নিন্দাবাদ করি। 

দিন ১৫র প্রায় হইল এবার উনি ঘরে আসেন নাই। “সেখানে” লোকের উপর 
লোক যায়, ফিরিয়া আসিয়া বলে, “বাড়ী বন্ধ গো, বাবু বাগানে গেছেন'। শ্বাশুড়ি ভাবিয়া 
চিন্তিয়া অস্থির, আর আমার আহার নিদ্রা ত একরূপ বন্ধ বলিলেই হয়। খোকার মুখের 
দিকে চাহিয়া আর ভগবানকে প্রাণমনে ডাকিয়া কোনরূপে দিনটা কাটিয়া যায় মাত্র। 
একদিন সারারাত কাদিয়া কাদিয়া শেষ রাতে একটু ঘুমাইয়া পড়িয়াছি, স্বপ্নে দেখিলাম, 
আকাশ ফাটিয়া চারিদিক জ্যোতির্ময় হইয়া উঠিল, সেই জ্যোতির মধ্যে স্বর্ণ সিংহাসনে 
উপবিষ্টা এক দেবীরূপা রমণী আমাকে একটি জবাফুল ফেলিয়া দিয়া বলিলেন, “এই 
নে, মাথায় পর, স্বামী ভালবাসিবে।” আমি ফুলটি ধরিলাম। অমনি ঘুম ভাঙ্গিয়া গেল। 

তখনো ভাল করিয়া রাত পোহায় নাই, আমি তাড়াতাড়ি উঠিয়া শ্বাশুড়িকে জাগাইয়া 
আমার স্বপ্নটি তাহাকে বলিলাম। তিনি বলিলেন, “জবাটি পাইয়াছ?” আমি বলিলাম, 
“না।” তিনি বলিলেন--“বাছা কালীঘাট যাও, কালী তোমাকে এ অপরূপ বেশে দেখা 
দিয়াছেন, সেখানে গিয়া তাহার ফুল পরিয়৷ এস।” 


হই 
আমাদের বাড়ী ভবানীপুর, কালীঘাট নিকটেই। আগেও অনেকবার কালীঘাটে আসিয়াছি, 
দেবীদর্শন করিয়া তাহাকে দুঃখ জানাইয়াছি, কিন্তু আজ প্রাতঃকালে তাহার দ্বারে আসিয়া 
যখন দীড়াইলাম, বলি রক্ত-শ্রোতের পার দিয়া লোলজিহ, কৃপাণ হস্তা, নৃমুগ্ডধারিণী, 
তীমরূপা কালীর সম্মুখে আসিয়া যখন দীড়াইলাম, তখন কেমন মাথা ঘুরিয়া উঠিল। 
স্বপ্নের সেই করুণারূপিণী, প্রসন্না, হাস্ময়ী অনুপমা, অপরূপা প্রাণ-মোহিনী দেবীমূর্তির 
সহিত ইহাকে এক ভাবিতে পারিলাম না। তাহাকে দেখিয়া প্রাণ আশাযুক্ত সুশীতল হইয়া 


ছোটগল্প ৬১ 


উঠিয়াছিল, ইহাকে দেখিয়া ভয়*শিহরিত, নিরাশকম্পিত হইয়া উঠিয়া দ্বারদেশেই বসিয়া 
পড়িলাম। সঙ্গে উমি দাসী ছিল, সে ভয় পাইয়া বলিয়া উঠিল, “ওমা, বৌমার আমাদের 
কি হোল গা!” সেখানকার একজন পুজারি তিনি আমাদের চিনিতেন, তিনি তাড়াতাড়ি 
কালীর কোষাকুষি হইতে খানিকটা জল আমার মাথায় দিয়া উমিকে বলিলেন, “এখানে 
লোকজন আসছে, বৌমাকে ধরে এ গাছতলায় নিয়ে বসাও।” আমি উমিকে ধরিয়া 
মন্দিরের বাহিরে একটি নির্জন গাছতলায় আসিয়া বসিলাম। গাছতলায় আর একজন 
রমণী বসিয়াছিল,_উমি তাহার সহিত গল্প ফাদিয়া বসিল। বলিল--“বৌঠাকরুণকে নিয়ে 
আথান্তরে পড়েছিলুম, ভিরমি গো ভিরমি, হ্যাগা তুমি কোথায় থাক গা?” 

রমণী বলিল--“আমি অনেক দূরে থাকি গো, আমায় চিনবে না, তোমরা কোথা 
থেকে আসছ?” 

দাসী। “আমরা এই ভবানীপুরেরি লোক, প্রাণনাথ বাবুর নাম শুনে থাকবে কি? 
এককালে ছিল ভাল, এখন ভেঙ্গে পড়েছে--” 

রমণী। উনি তার কে হন? . 

দাসী। স্ত্রী গো সত্রী। তা বলব কি দুঃখের কথা, ত্যজা হলেন কমলিনী, কু্জা এখন 
পাটরাণী। একবার মুখপানে চেয়ে দেখে না গো, মনোদুঃখে শরীরটা পাত করছে--একবার 
বেটিকে পাই ত দেখিয়ে দিই, ডাইনি বেটি, একটু মায়া দয়া নেই! এমন লক্ষ্মীর এই 
দশা করলি? তবে শুনতে পাই নাকি ভদ্রঘরের মেয়ে ছিল, পোড়াকপাল অমন-_” 

আমি তখন ভাল হইয়া উঠিয়াছি, আমি বলিলাম--“উমি, তাকে গাল দিস কেন? 
আমার অদৃষ্টে ভগবান সুখ লেখেননি, তার কি দোষ?” 

ইহার পর অপরিচিতা নিকটে আসিয়া বলিল--“সত্যিই লক্ষ্মীস্বরূপা! এমন স্ত্রীকে 
স্বামী নেয় না!” 

দাসী বলিল-_“শুধু নেয় না। দেখ না গায়ে একখানা গহনা পর্য্যন্ত রাখেনি। এদিকে 
ত বাবু বাড়ী থাকেন না, কেবল যখন গহনার দরকার হয় তখন রাতবাস করতে আসেন! 
আমরা এত করে বলি বৌমা দিও না গো, স্বামী গেছে যাক, গহনাগুলো দিও না। তা 
যখন দুটো মিষ্টি কথা বলে বাবু বিপদ জানায়-তখন ওর কি আর বৃদ্ধিসুদ্ধি থাকে? 
মা সে দিন গহনার জন্য বাবুকে এমন ত গঞ্জনা দেয়নি, বলে ছাড়িয়ে আনতেই হবে, 
সেই অবধি আর বাবুর দেখা নাই। আর দেখ না, বৌমা ভেবে খুন হচ্ছে!” আমি বলিলাম 
-“কি বকিস উমি, চুপ কর!” রমণী বলিল--“তা ত সত্যি কথা! আমরা হলে অমন 
স্বামীর মুখ দেখিনে। দিদি তোমার ভাল হবে, এমন লোকের" দুঃখ চিরকাল থাকে 
না।” রমণীর নয়নে করুণা-জ্যোতি বিভাসিত হইল, সে আমার নিকটে আসিয়া হাত 
ধরিয়া বিকম্পিত স্বরে বলিল, “এ পুণ্যবতীকে যে আদর করিতে জানে না, তাহার নিতান্তই 
দুর্ভাগ্য । দিদি তোর দুঃখ আমাকে দে, মা কালী যেন তোকে সুখী করেন।” 

তাহার সমস্ত মূর্তিতে এক অমানৃষী সৌন্দর্য প্রদীপ্ত হইল, আমার স্বপ্নের দেবীকে 
মনে পড়িল। 


৬২ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


৩ 
সেইদিন দুপুরবেলা একজন অপরিচিতা বৃদ্ধা আসিয়া হাকিল-“ওগো মাঠাকরুণরা, এই 
গহনা নেও গো, বাবু আমার ঠাই বাঁধা রেখেছিল, টাকা দিয়ে বল্লে বাড়ী দিয়ে এস, 
বুঝে সুঝে সব নেও।” 

মা (শ্বাশুড়ি) ত আহ্াদে নির্বাক! উমি বলিল, “মা-কালী বাবুর এই সুমতি 
দিয়েছেন! বৌমা, এদিকে এসগো-৮ 

মা গহনা দেখিয়া লইতে লাগিলেন, আমি আস্তে আস্তে জিজ্ঞাসা করিলাম--“কবে 
টাকা দিয়েছেন?” জিজ্ঞাসার উদ্দেশ্য কবে তাহার সহিত দেখা হইয়াছে, আর একজন 
তাহাকে দেখিয়াছে শুনিলেও মনটা ঠাণ্ডা হয়। 

বৃদ্ধা বলিল, “এই আজকেরি-মরুগকে, এই কদিন হোল দিয়েছে, তা কাজে কর্মে 
আসতে পারিনি।” 

মা বলিলেন-“ছেলে কবে বাড়ী আসবে তা কি কিছু জান?” 

বৃদ্ধা রাগিয়া বলিল--“তা বাছা আমি কি করে জানব? এখন ত গহনা পেলে, আমি 
চনু।” আমার ইচ্ছা করিতেছিল বৃদ্ধাকে বসাইয়া ভাল করিয়া দু এক কথা জিজ্ঞাসা করিব, 
তাহা হইল না, বৃদ্ধা এমন হঠাৎ চলিয়া গেল। 

সেইদিন সন্ধ্যাবেলা স্বামীও বাড়ী আসিলেন, বাড়ীর সকলেরি মহানন্দ। মা তাহাকে 
খাওয়াইতে বসিয়া বলিলেন “বাছা, গহনা সব পেয়েছি, কিন্তু বিধাতা যে তোর সুমতি 
দিয়েছেন তাহাতেই আমার বেশী আহাদ!” 

স্বামী আশ্চর্যভাবে তাহার দিকে চাহিয়া বলিলেন-_“কি গহনা?” 

“কেন বৌয়ের গহনা যাকে বাধা দিয়েছিলি সেই বুড়ি মাগী আজ দিয়ে গেল, বল্লে 
তুই টাকা দিয়েছিস।” 

স্বামী একটুখানি দম লইয়া বলিলেন--“ওঃ।” 

আহারান্তে তিনি ঘরে আসিয়া আমাকে বলিলেন-“গহনা দিয়ে গেছে? কই 
মুখ আজ পুর্ব হইতেই বিষগ্ন ; গহনাগুলি দেখিবার পর আরো শ্রিয়মান হইয়া পড়িলেন। 

তাহার ভাব দেখিয়া আমার মন বড় খারাপ হইয়া গেল, আমি বলিলাম, “তোমার 
কি গহনার আর দরকার আছে? থাকে ত নেও না।” 

স্বামী কষ্টের স্বরে বলিলেন--“না।” কিছু পরে তিনি অন্যদিনের মত চলিয়া গেলেন, 
আমি তাহার সেই বিষগ্ন মুখখানি ভাবিতে ভাবিতে খোকাকে বুকের মধ্যে চাপিয়া ধরিয়া 
ঘুমাইয়া গেলাম। অনেক রাত্রি এমন গভীর নিদ্রা হয় নাই। সকালবেলা খোকা উঠিয়া 
বা-বা করিয়া হাত পা ছুড়িয়া খেলা করিতেছে, আমার ঘুম ভাঙ্গিয়া গেল, জাগিয়া মনে 
করিলাম, একি' এখনো স্বপ্ন দেখিতেছি! বিস্ময়ে চক্ষু মর্দন করিয়া আবার চাহিলাম, 
দেখিলাম স্বপ্ন নহে, সত্যই স্বামী পার্খদেশে দীড়াইয়া আমাদের দেখিতেছেন, তাহার 
মুখ বিষাদ-গস্ভীর, হৃদয়ে যেন মহা বিপ্রব। আমি চমকিয়া বলিলাম--“তুমি! কি 
হইয়াছে?” স্বামী কথা না কহিয়া শয্যায় বসিলেন, খোকা-_বা--বা করিয়া হাসিয়া উঠিল, 
তিনি তাহাকে তুলিয়া বুকে ধরিলেন, তাহার নেত্র দিয়া অশ্রু পড়িতে লাগিল। আমি 


ছোটগল্প ৬৩ 


কাতর হইয়া বলিলাম, “স্বামী, প্রভু, সব্ববন্থ, তোমার কি হইয়াছে? আমাকে খুলিয়া বল, 
আমি প্রাণ দিয়া তোমার দুঃখ দূর করিতে চেষ্টা করিব।” 

স্বামী খোকাকে বিছানায় রাখিয়া আমাকে বুকের মধ্যে টানিয়া বলিলেন, “তুমি 
আমাকে মার্জনা করিতে পারিবে? আমার আর কিছু চাহিবার নাই?” 

অশ্রুতে আমার নয়ন ভাসিয়া গেল, আমি আনন্দে মুচ্ছিত হইয়া পড়িলাম। তেমন 
সুখ আমার জীবনে কখনো হয় নাই, পৃথিবীতে যে স্বর্গ আছে, আত্ম! যে শরীরের মধ্যে 
থাকিয়াও মুক্তির আনন্দ লাভ করিতে পারে, সেই দিন আমি জানিয়াছিলাম। 


সেই দিন হইতে স্বামী একেবারে পরিবর্তিত, স্ত্রী পুত্র লইয়া তিনি এখন গৃহবাসী। কিন্তু 
সহসা এই পরিবর্তনের কারণ কি? এ কৌতুহল আমার কখনো মিটিল না। স্বামী এ 
কথার উত্তর দিতে চাহেন না। একবার তাহাকে জিজ্ঞাসা করায়-_-তিনি কষ্টের স্বরে 
বলিয়াছিলেন, “ও কথা আমাকে জিজ্ঞাসা করিও না, আমার এই অনুরোধটি 
রাখিও।” সেই অবধি তাহার কাছে আর একথা তুলি না, আপন মনেই সদা সর্বদা 
এই প্রশ্ন করি-'কেন?' কিন্তু এ পর্যান্ত কোন একটা স্থির মীমাংসাতে আসিতে পারি 
নাই, তাই আজ তোমাদের জিজ্ঞাসা করিতেছি-বলিতে পার-কেন? 


ভারতী ও বালক, আষাঢ় ১২৯৮ 


৬৪ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


লজ্জাবতী 


১ 
শুনিতে পাই তাহার আসল নাম লজ্জাবতী নহে। সে ছোট বেলায় নাকি বড় অভিমানী 
ছিল; কোন দোষ করিলে পিতা মাতা যদি তাহাকে তিরস্কার করিতেন ত অমনি সে 
লজ্জাবতী-লতাটির মত সঙ্কৃচিত জড় সড় হইয়া পড়িত, তাহার ছোট্ট, গৌরবর্ণ মুখখানি 
লজ্জায় লাল হইয়া উঠিত, তাহার ডাগর ডাগর হাঁসি হাসি চোখ জলে ভরিয়া যাইত, 
হৃদয়ের ভাব লুকাইবার ইচ্ছায় হাসিতে চেষ্টা করিয়া অশ্রুজলে ও শ্রান হাসিতে সে এক 
অপুর্ব শ্রী ধারণ করিত। তাই তাহার বাপ মা তাহাকে আদর করিয়া ডাকিতেন- 
লজ্জাবতী। 

লজ্জাবতীর পিতা মাতা এই মধুর কোমল অভিমানের মধ্যে হৃদয় মাধূর্য্য প্রকাশিত 
দেখিতেন, তাই তাহারা সাদরে ইহার সম্মান রক্ষা করিয়া চলিতেন। কিন্তু শ্বশুর-গৃহে 
লজ্জাবতীর এই অকৃত্রিম বিনয় নম্রতা প্রসূত শিশুসুলভ সরল লজ্জা-মাধুরী কখনও আদৃত 
হয় নাই। কি করিয়া হইবে? সংসারে নীরবতার গীতি-মাহাত্ময সকলের প্রাণে পৌছে 
কি? 

সে ত প্রশংসার কাজ করিয়া ট্যাডরা পিটাইতে জানে না, দোষের কাজ করিলেও 
পাঁচ রকম কথার ছলে ঢাকিয়া লইতে পারে না, বিনা দোষে তাহাকে দোষী করিলেও 
তাহাতে কোন কথা না কহিয়া নীরবে অশ্রুবর্ষণ করে, সে জানে ইহাতেই তাহার 
নির্দোষিতা প্রমাণ করিবে। কিন্তু কঠোর সংসারে কোমল অশ্রুর সাক্ষ্য কয়জন সত্য 
বলিয়া গ্রহণ করে? ইহাতে বরং তাহার দোষই সপ্রমাণিত হয় ; সুতরাং যে স্বভাবের 
গুণে লজ্জাবতী পিতামাতার.আদরের ছিল, সেই স্বভাবের গুণেই শ্বশুর-গৃহে প্রতিপদে 
তাহাকে তাড়না সহ্য করিতে হয়। 

শীতের প্রভাত, কিন্তু আজ কুয়াসা নাই, নিম্মলি আকাশে সূর্যের অগ্নি-গোলক ভলস্ত 
মহিমায় বিরাজিত হইয়া দিকবিদিক বিভাসিত করিয়া তুলিয়াছে। লজ্জাবতী ঘুম ভাঙ্গিয়া 
দেখিল, তাহার ঘরের দেয়ালে সূর্যকিরণ ঝিক ঝিক করিতেছে ; ভাবিল কত না জানি 
বেলা হইয়া গিয়াছে! তাড়াতাড়ি বিছানা হইতে উঠিয়া, একবার মাত্র আকাশের দিকে 
চাহিয়া সস্ত্রমে সূর্য্য প্রণাম করিয়া নীচে নামিয়া আসিল; তাহার পর তাড়াতাড়ি স্্ান 
সমাপন করিয়া দ্রুতপদে রন্ধন-গৃহে আসিয়া দেখিল, তাহার যা তখনো আসেন নাই; 
দাসী উনুন ধরাইয়া বাটনা বাটিতেছে ; সে তখন নিশ্বাস ফেলিয়া সুস্থির ভাবে কুটনার 
আয়োজন করিয়া লইয়া কুটনা কুটিতে বসিল। সে দিন তাহার রীধিবার পালা নহে, বড়বৌ 
রীধিবেন ; সে যোগাড় দিবে মাত্র। তাহার কুটনা কুটা প্রায় শেষ হইয়াছে, এই সময় 
শাশুড়ি আসিয়া সহাস্য মুখে কোমল স্বরে বলিলেন- “বৌমা, শুনেছ--?” ছাদশ বৎসর 
লজ্জাবতী শ্বশুর-গৃহে আসিয়াছে-এমন সাদরে শাশুড়ি আর তাহার সহিত কথা 
কহিয়াছেন বলিয়া তাহার মনে নাই, সে শাশুড়ির পানে চাহিতে গিয়া থতমত খাইয়া 
আঙ্গুল কাটিয়া ফেলিল--শাশুড়ি বলিলেন__“শুনেছ, ফুলকুমারী আসছে--?” লজ্জাবতী 


ছোটগল্প ৬৫ 


তাড়াতাড়ি কাটা হাত কাপড়ে লুকাইয়া ফেলিয়া আশ্চর্যা প্রকাশক স্বরে বলিল- 
“ঠাকুরঝি!” আশ্চর্য হইবারই কথা, লজ্জাবতী শ্বশুর-গৃহে আসিয়া অবধি কখনো এ 
পর্যযস্ত তাহাকে দেখে নাই। চতুর্দশ বৎসর হইল ফুলকুমারীর বিবাহ হইয়াছে--বিবাহের 
পর একবারো সে বাপের বাড়ী আসে নাই, শ্বশুর ধনীলোক, পুত্রবধূকে এই গৃহস্থ ঘরে 
পাঠাইতে তিনি অপমান জ্ঞান করিতেন। শ্বশুরের মৃত্যু হইয়াছে ; তাই এত দিন পরে 
ফুলকুমারী পিত্রালয়ে আসিতেছে। শাশুড়ি আবার বলিলেন, “আজ কার রাধার পালা? 
বড় বৌয়ের বুঝি? তা দেখো বাছা, বড় মানুষের বৌ-এতদিন পরে আসছে, যত্বের 
যেন কিছু কমি না হয়।” শাশুড়ি চলিয়া গেলেন, কাটা আঙ্গুল জলে চুবাইয়া ধরিয়া 
লজ্জাবতী ভাবিতে লাগিল--আজ এই সুপ্রভাত যে আনিয়াছে সে না জানি কিরূপ 
কল্যাণরূপী উষাময়ী প্রতিমা? এই কঠোর অন্ধকার প্রান্তর এতদিনের পরে প্রেমের 
আলোকে আলোকিত দেখিব। এক অপুবর্ব আনন্দে তাহার হৃদয় পরিপূর্ণ হইয়া উঠিল। 


২ 
একে কন্যা, তাহে ধনীর ঘরণী, গৃহে আসিয়াছে আবার অনেক দিনের পর ;-- চৌধুরী 
বাড়ীর অন্তঃপুরে আজ পবের্বাৎসবের ধূম, কাহারো মুহূর্ত দাড়াইবার অবকাশ নাই। বধূগণ 
রাধিতে ব্যস্ত, দাসীগণ যোগাড় দিতে ব্যস্ত, গৃহিণী আনাগোনা ও ফরমাস করিতে ব্যস্ত, 
ছুটাছুটি করিতে ব্যস্ত। এই ব্যতিব্স্ততার মধ্যে চাকর আসিয়া খবর দিল, “দিদিমণি 
আসছেন গো।” 

চাকর দাসী ছেলে মেয়ে গৃহিণী সকলেই উঠানে আসিয়া দাড়াইলেন,- লজ্জাবতীও 
মারিল। রম্ধন গৃহের সম্মুখেই অন্তঃপুরের উঠান। একখানি বন্ত্রাবৃত পালকি,-অগ্রপশ্চাতে 
দুইজন সুসজ্জিত দ্বারবান এবং উভয় পারে পর্টবন্ত্র ও স্বর্ণহার বিভূষিতা দুই দাসী, এই 
উঠানে আসিয়া দেখা দিল। এই রাজসজ্জা দেখিয়া লঙ্জাবতীর স্ফীত হৃদয় সহসা দমিয়া 
গেল,_ধনীর নিকট দরিদ্র অনুগ্রহের পাত্র, তাহাদের মধ্যে কি সখ্যতা-সম্পর্ক-_হাদয়ের 
সম্বন্ধ জশ্মিতে পারে? 

কিন্তু ল্পকালের মধ্যেই তাহার এ ভাবনা দূর হইল ; এই আড়ম্বরের মধ্যে যখন 
সামান্য সাজে, সামান্য বেশে এক হাস্যময়ী প্রফুল্লমুখী অসামান্যা রমণী আবির্তৃত হইয়া 
দাড়াইলেন, তখন তাহার হৃদয় আবার উত্তাল আনন্দ তরঙ্গে তরঙ্গিত হইয়া উঠিল। মা 
ফুলকুমারীর হাত ধরিয়া উপরে লইয়া গেলেন, লজ্জাবতী তাহার আনন্দ উচ্ছ্বাস লইয়া 
আবার রান্না ঘরে ঢুকিল। ঢুকিয়াই খানিকটা হলুদ লইয়া বড় বৌয়ের পৃষ্ঠ-বস্ত্র রঞ্জিত 
করিয়া দিল, বড়বৌ রাগিয়া বলিলেন, “ও আবার কি সোহাগীপণা।” সে হাসিয়া অস্থির 
হইল। বড় বৌয়ের রাগ তাহাতে দ্বিগুণ বৃদ্ধি পাইয়া উঠিল ; তিনি ভ্রু কুঞ্চিত করিয়া 
তীব্রম্বরে বলিলেন, “কাজের সময় ওসব ন্যাকরামি ভাল লাগে না--কি হাসিই পেয়েছ।” 
ছোট বৌ ঝুঝিল, কাজটা ভাল করিতেছে না। হবুও হাস্য সম্বরণ করিতে পারিল না, 
বড়বৌ আবার বলিলেন, ০০০৪০০০০০০০ 


স্বণ. র. স.: ৫ 


৬৬ শ্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


বাড়ী গিয়ে ফলাস ; আমাদের ওসব ভাল লাগে না*_এই কড়া কথায় তাহার অন্তর 
বিদ্ধ হইল, নয়ন সজল হইয়া উঠিল, কিন্তু তবুও সে হাসিতে লাগিল। অনেক দিনের 
পর তাহার স্বাভাবিক শিশু-সুলভ চপলতা ফিরিয়া আসিয়াছে । 


আর লুকাইয়া এক তরফা দেখা নহে-এবার চোখে চোখে মিলন। বধূরা অন্ন ব্যঞ্জন, 
ক্ষীর নবনী, দধি দুগ্ধ ফল মিষ্টান্ন সজ্জিত করিয়া দাঁড়াইয়া আছে, মা কন্যাকে ভোজন- 
স্থানে লইয়া আসিলেন। আহারের সরঞ্জাম দেখিয়া ফুলকুমারী বড়বৌকে সম্বোধন করিয়া 
বলিল, “একি করেছিস লো, এত কেন! আমি কি গুরুঠাকরুণ হয়ে এসেছি 
নাকি?” বড় বৌ অর্থ ঘোম্টার মধা হইতে আস্তে আস্তে বলিল, “তা নইলে এতদিন 
পরে বাপের বাড়ী আসিস? এখন বস, রান্নার যেন নিন্দে না হয়, পাতে পড়ে থাকিলেই 
বুঝব রুচলো না।” 
* “মরে যাই, আমি কি রাক্ষস নাকি? ও কে, বড়বৌ?” 

মা তাহার উত্তর-স্বরূপ বলিলেন-_“তা জানিসনে ফুলি, ও যে ছোট বৌ, কি করেই 
বা জান্বি, শ্বশুর পোড়ারমুখো হেমের বিয়েতেও ত একবার পাঠালে না, এত করে 
বলুম-তা একবেলাও না। এমন জানলে কি ওমন ঘরে বিয়ে দিই!” 

ফুলকৃমারী বলিল, “এ ছোট বৌ!” 

ফুলকুমারী ইত্যবসরে ছোট বৌয়ের নিকটে আসিয়া বলিল, “এই ছোট বৌ! দেখি 
লো দেখি, মুখ খোল”, বলিতে বলিতে সে তাহার ঘোমটা উঠাইল, ছোট বৌ একটু 
হাসিয়া আবার ঘোমটা টানিয়া দিল। ফুল বলিল, “ওমা বেশ বৌ হয়েছে, দাদা দেখছি 
ছবির 'মত বৌ করেছে!” ছোট বৌয়ের দিকে চাহিয়া হাসিতে হাসিতে ফুল এই কথা 
বলিল, ছো্টবৌ হাসিয়া ঘুখ হেট করিয়া ঘিয়ের বাটি ভাতের থালার কাছে আর একটু 
সরাইয়া রাখিল। 


৩ 
কাজ কর্ম্ম শেষ করিয়া বিকালে লজ্জাবতী উপরে উঠিতেছে, ফুলকুমারীকে আর একবার 
দেখিবার জন্য সে তৃষিত, ফুলের সেই প্রফুল্ল ভাব, সহাস্য দৃষ্টি, সাদর মধুর কথা, 
সমস্তক্ষণ তাহার মনে তরঙ্গ তুলিয়াছে,_-লজ্জাবতী নববধূর ন্যায় সলজ্জ আগ্রহে অধরের 
মৃদু হাসি চাপিয়া অধীর চরণ ধীরে ধীরে বিক্ষেপ করিয়া দোতালায় আসিয়া দাড়াইয়াছে, 
এমন সময় পুটুরাণী আসিয়া বলিল--“মা, আমার ফুল কাটা ফিতে দে, পিশিমা চুল 
বেঁধে দেবে।” লজ্জাবতী সহসা স্বপ্নরাজ্য হইতে ভূতলে অবতীর্ণ হইলেন, বিস্মিত ভাবে 
বলিলেন-“সে কি, তোর ফুল কাটা ত আমি রাখিনি1” মেয়ে বলিল--“রাখিসনি কি! 
সেই যখন তুই কুটনো কুটছিলি, আমি তোর কাছে রেখে এলুম।” মা বলিলেন--“কই 
আমি ত তা জানিনে ; আমাকে ত বলে 'আসিসনি।” সে বলিয়া আসে নাই সেটা ঠিক! 
কিন্তু মা যে তুলিয়া রাখেন নাই সেটা ত আর তাহার দোষ নহে। মেয়ে মুখ ঝামটা 
দিয়া বলিল-_ “কাছে রেখে এলুম-তা আর বলে আসব কি! শীঘ্র আমার দড়ি কাটা 
দে।” লজ্জাবতী নিজের দোষটাই বুঝিয়া তাহাকে আর কিছু না বলিয়া গহনা খুঁজিতে 


ছোটগল্প ৬৭ 


আবার নীচে নামিলেন,_আর ফুলকুমারীকে দেখিতে যাওয়া হইল না। 

এদিকে দাসী আসিয়া গৃহিণীকে বলিল, “দিদিমণির বিছানা ত করে এনু--তা গায়ের 
নেপ কি দেব?--একটা দাও।” ফুলকুমারী তখন বড় বৌয়ের ঘরে তাহার সহিত গল্প 
করিতেছিল, গৃহিণী একাকী ছিলেন, দাসীর কথায় তিনি তাহার তলগী তলপা খুঁজিয়া 
একটিও ভাল লেপ পাইলেন না,_ সবই ছেড়া ছেঁড়া, পাতা চলে, কিন্তু বড়মানুষের বৌকে 
গায়ে দিতে দেওয়া যায় না। গৃহিণী ভাবিত হইয়া পড়িলেন,তবে বিপদে পড়িলে যাহার 
বুদ্ধি না যোগায় তিনি স্ত্রীলোকই নহেন ; মুহূর্তের মধ্যেই উপায় আবিষ্কৃত হইল, দাসীকে 
বলিলেন, “দ্যাখ, আজ ত হেম পশ্চিম যাবে, ছোট বৌয়ের গায়ের লেপটা ফুলির বিছানায় 
দিগে, আর এর একটা আমি বেছে রাখি; এসে তখন ছোট বৌয়ের জন্যে নিয়ে যাস। 
” দাসী তখন চলিয়া গেল, তাহার খানিক পরে আসিয়া বলিল-“এমন অগোছাল বৌও 
দেখিনি! পুটুরাণী গহনা রাখতে দিয়েছিল-_হারিয়ে, খুঁজতে নেগেছে, তাই তাকে আর 
বলতে পেনু না, আপনিই নেপটা নিয়ে দিদিমণির বিছানা করে এনু।৮ 

“গহনা হারিয়েছে! কি গহনা?” 

“মাথার ফুল গো, ফুল! দেখ মা, আমাদের দায়ে মজিও না? তোমরা সব হারাবে ; 
আর আমরা গরীব মানুষ মারা যাব,_” 

গৃহিণী এই খবরে রাণিয়া আগুন হইলেন, আজ আনন্দের দিন, মেয়ে ঘরে 
আসিয়াছে-আর কি না পোড়ারমুখী বৌ গহনা হারাইয়া অলক্ষণ করিয়া বসিল। তিনি 
প্রথমে বড় বৌয়ের ঘরে আসিয়া খবর দিলেন-__“শুনেছিস? ছোট বৌ গহনা হারিয়েছে! 
এই সেদিন চেলির কাপড়খানা হারালে, আবার আজ এই কীর্তি! এমন উড়নচন্ডী 
বৌ-*৮ 

ফুল বলিল--“মা, তা দৈবাৎ হারিয়েছে, ও ত আর ইচ্ছে করে হারায়নি”-ফুলকে 
তাহার পক্ষ লইতে দেখিয়া মায়ের রাগ আরো দ্বিগুণ বাড়িয়া উঠিল, তিনি বলিলেন, 
“তুমি ত বাছা বৌয়ের গুণ জান না, তাই ওকথা বলছ, দিন কতক থাক, তখন বুঝবে, 
দেখতে মুখখানি অমন--পেটে পেটে দুষ্টুমি, ইচ্ছে করেই হারিয়েছে! আর গহনা ত ওর 
যাবে না, লাগে টাকা দেবে গৌরী সেন! তুই আজ বাড়ী এসেছিস, তাই ইচ্ছে করেই 
অলক্ষণ করছে।” বড় বৌ কোন কথা কহিল না ; তিন জনে মিলিয়া ছোট বৌয়ের সন্ধানে 
চলিলেন। বেশী দূর যাইতে হইল না, ছোট বৌ নীচের সব ঘর খুঁজিয়া উপরে উঠিতেছিল, 
বারান্দায় দীঁড়াইয়াই শাশুড়ির তীব্রস্বর তাহার কানে পৌছিল-২“কি গহনা আবার 
হারিয়েছিস! (যেন চিরকাল ধরিয়া সে গহনাই হারাইয়া আসিতেছে) বাল়্ীতে আর লক্ষ্মী 
রইলো না। পরের বাড়ী মেয়ে পাঠানই বা যাবে কি করে? শ্বশুররা যখন বলবে আমাদের 
গহনা কি হোল, তখন লজ্জায় না মুখ কালি হয়ে যাবে!” 

লজ্জাবতী আস্তে আস্তে বলিল, “শ্বশুর বাড়ীর গহনা নয় ; আমার বাবা আমাকে 
যে ফুল দিয়েছিলেন তাই পরিয়ে দিয়েছিলুম_” 

“বটে, তোমার বাবা তোমায় যা দিয়েছেল তাই হারিয়েছ! তা আমরা কথা কয়েছি 
ঘট হয়েছে। দোষ করলেই কথা কইতে হয়--তা কথা কইলেই অমনি বাপের বাড়ীর 
তুলনা। দেখলি বাছা ফুলি, দেখ--একবার মায়ের অপমানটা দেখ--” 


৬৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


বড় বৌ বলিল, “হলই বা বাপের বাড়ীর গহনা, জিনিষটা ত হারাল।” 

শাশুড়ি বলিলেন--“হারাক-হারাক-সব যাক, আমাদের কথা কয়ে কাজ কি? 
বলব কি হরিমোহন ঘোষের মেয়ে, নইলে এমন বৌ নিয়ে ঘর করতে পারত না, আর 
বাছা। তোরা কেউ কথা কসনে,-” 

শাশুড়ি চলিয়া গেলেন, ঘরে গিয়া সেই কথা লইয়াই গুলজার করিতে লাগিলেন। 
ছোটি বাবু সেদিন কোথায় নিমন্ত্রণে গিয়াছিলেন ; সন্ধ্যার পর বাড়ী ফিরিয়া মায়ের নিকট 
বিদায় লইতে গিয়া সেই সকল কথা তাহার কানে উঠিল, মা নানা কথার পর বলিলেন 
-“বাছা, তোদের ত এখন ঘর সংসার হয়েছে, আমাকে ত আর দরকার নেই-_-আমাকে 
কাশী পাঠিয়ে দে, এখানে থেকে এসব অপমান আমার আর সয় না!” ছোট বাবু ছোট 
বৌয়ের ব্যবহার শুনিয়া অত্যন্ত বিরক্ত হইলেন, গোলযোগের আর ছাই কি দিন ছিল 
না, আজ বিদেশ যাইবার দিনে যত হেঙ্গাম? তিনি ত গৃহে গিয়াই ছোট বৌকে বকিতে 
লাগিলেন, কেবল বকিলেও রক্ষা ছিল, বলিলেন, “আমি আর এরূপ গোলযোগ সহিতে 
পারি না, এই চলিলাম, আর ফিরিব না!” 

স্বামীকে যদি লজ্জাবতী সব খুলিয়া বলে ত এতটা কিছুই হয় না; কিন্তু স্বামীর 
কঠোর বাক্যে তাহার হৃদয় এত কাতর হইয়া উঠিল যে তাহার মুখ দিয়া একটি কথা 
ফুটিল না! বিদায়ের দিনে এইরূপ স্ত্রেহে সম্ভাষণ জানাইয়া যখন চলিয়া গেলেন, সে 
বিছানায় পড়িয়া বিদীর্ণ হৃদয়ে কেবল কাদিতে লাগিল। তাহা ছাড়া তাহার উপায় কি! 
যেরূপ স্বভাব লইয়া সে জন্মিয়াছে! 


৪ 
চতুর্দশ বৎসর পরে ফুলকুষারী পিত্রালয়ে আসিয়াছে, এ বাড়ী তাহার আপনার বাড়ী 
হইলেও তাই তাহার চোখে ইহার সমস্তই নৃতন লাগিতেছে। মায়ের সে শ্রী নাই, তিনি 
এথন বৃদ্ধা, বালিকা বড় বৌ এখন গৃহিণী, দাদারা সব বড় বড়, ঘরে ঘরে বালক বালিকা 
সকলি তাহার কাছে নৃতন,-সব্র্বাপেক্ষা নৃতন, লজ্জাবতী, এবং তাহার প্রতি বাড়ীর 
ব্যবহার! সে যেন ছাই ফেলিতে ভাঙ্গাকুলা, তাহাকে যা বকেন, মা বকেন, স্বামী বকেন, 
মেয়ে পর্যস্ত--এমন কি মাসীরা পর্যন্ত বকে, তাহার কি দোয়, কোন দোষ আছে কি 
না ইহা বিচার করিয়া দেখিবারও কেহ আবশ্যক বিবেচনা করে না,_লজ্জবতীও কখনো 
নিজের দোষের প্রতিবাদ করে না। 

ফুলকুমারী অবাক হইয়া গেল--তাহার হৃদয় মমতার্্র হইয়া পড়িল। সে ছোট 
বৌয়ের পক্ষ লইয়া মাকে অনেক বুঝাইতে চেষ্টা করিল ; কিন্তু দেখিল বৃথা চেষ্টা, [মা] 
তাহাতে আরো বেশী রাগিয়া যান। এদিকে নিষ্কল হইয়া সে সন্ধ্যার পর লজ্জাবতীর 
কক্ষে গমন করিল, যদি কোনরূপে তাহাকে একটু সান্ত্বনা দিতে পারে। গৃহ দ্বারে আসিবা 
মাত্র দাদার রষ্টম্বর তাহার কর্ণে প্রবিষ্ট হইল; ফুলকুমারী ভিতরে না গিয়া সেইখানেই 
দাড়াইল। তখনি প্রায় দাদাকে গৃহের বাহিরে দেখিয়া বলিল, “দাদা, বৌকে বকছ, আমি 
ত বৌয়ের কোন দোষ দেখছিনে”--দাদা সহসা দাড়াইয়া বলিলেন-“তবে দোষ 
কার?” 


ছোটগল্প ৬৯ 


“দোষ যদি ধরিতে হয় ত পুটুরাণীর, নহিলে কাহারো দোষ নেই। সে যদি বৌকে 
গহনার কথা বলিয়া আসিত তাহা হইলে ত আর চুরী যায় না।” 

“কিন্তু মায়ের মুখের উপর অমন চোপা করার কি আবশ্যক ছিল?” 

ফুলকুমারী একটুখানি ইতস্ততঃ করিয়া বলিল, “দাদা, সেটা ঠিক চোপা নয়, মা 
যদি বুঝে দেখতেন, তাহলে তাতে রাগ করতে পারতেন না, তবে এখন বুড় হয়েছেন, 
এক বুঝতে আর বুঝে বসেন- কিন্তু তাই বলে তুমিও দাদা ভূল বুঝো না। কি হয়েছে 
বলি শোন।” কি কথার পর লজ্জাবতী মাকে কি বলিয়াছিল, ফুলকুমারী তখন সমস্ত 
বৃত্তান্ত বলিয়া জিজ্ঞাসা করিল, “এতে কি ওর দোষ পেলে?” দাদা বলিলেন, “না।” 

ফুল। তবে ভেবে দেখ দেখি, বিনা দোষে তুমি পর্য্যস্ত ওরূপ করে বকলে ওর 
কি কষ্ট হয়! বিশেষ আজ বিদেশে যাবার দিন ওকে এরূপ করে বকে যাচ্ছ, তোমার 
একটু মায়া করে না! 

দাদা আর কিছু না বলিয়া আবার গৃহে প্রবেশ করিলেন ; শয্যায় আসিয়া দেখিলেন 
লজ্জাবতী থাকবি? এতক্ষণ সব খুলে বল্লেই ত আমি বুঝতুম তোর দোষ নেই, যা হয়েছে 
হয়েছে আর কখনও তোকে বকৃব না ; আমায় মাপ কর।” লজ্জাবতী গভীর সুখে ফুঁপাইয়া 
কাদিয়া স্বামীর বুকে মাথা রাখিল। 


৫ 
না। গভীর কষ্টের পর স্বামীর প্রেমাদর পাইয়া কৃপণের ন্যায় সে তাহা এখনো আস্তে 
আস্তে উপভোগ করিতেছে । এক এক বার তাহার আশ্চর্য্য মনে হইতেছে, স্বামী সব 
কথা কি করিয়া জানিলেন,-কে বলিল? সহসা সে চমকিয়া উঠিল, ফুলকুমারী তাহার 
শিয়রে দাঁড়াইয়া বলিল, “বৌ, এখনো বিছানায় যাসনি?” স্বামীকে বহির্বাটীর দ্বার পর্য্য্ত 
পঁহছিয়া আসিয়া সেই যে সে নীচে শতরঞ্জের উপর শুইয়া পড়িয়াছে-আর ওঠে নাই। 
ফুলকুমারীকে দেখিয়া উঠিয়া বসিয়া বলিল--“ঠাকুরঝি, তুমি এখনো শোওনি?” ঠাকুরঝি 
বলিলেন-_“আমি শুয়েছিলুম, বিছানা থেকে উঠে তোকে দেখতে এলুম, দাঁড়া, প্রদীপটা 
কাছে আনি, ভাল করে মুখ দেখা যাচ্ছে না।” ফুলকুমারী দীপটা নিকটে আনিয়া ভাল 
“তোর না ভাই বার বছর বিয়ে হয়েছে? আচ্ছা, তখন কি তুই এর"চেয়েও ছোট ছিলি! 
তোকে এখনো এমন ছোট দেখতে, মনে হয় যেন তুই কনে বৌটি!”-বৌ একটু হাসিল 
-ননদ তাহার হাতটি হাতের মধ্যে ধরিয়া বলিল, “তুই ভাই অমন কেন?” 

“কেমন?” 

“যেখানে তোর দোষ নেই, সেখানেও কথা কোসনে?” 

“কথা কইতে গিয়ে দেখেছি উপ্টো হয়, কে জানে আমি কি রকম করে বলি, 
সবাই ভুল বোঝে?” 

“দাদাও? কেন আমি ত দাদাকে বুঝিয়ে বলতে তিনি সব বুঝিলেন।” 


৭০ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


ফুলকুমারীই তাহার পক্ষ হইয়া স্বামীকে সব বলিয়াছে, তাহার জন্যই সে স্বামীর 
আদর পাইয়াছে, কৃতজ্ঞতায় লজ্জাবতীর নয়ন অশ্রপূর্ণ হইয়া উঠিল। সে বলিল, “তিনি 
কিছু বল্লে আমার বড় কান্না পায়।” 

“তাইতে কোন কথা ফুটে বলা যায় না? বুঝেছি!” 

“না, তা ঠিক না, তিনি বিরক্ত হ'য়ে তারপর আর জিজ্ঞাসা করেন না”_ 

“হায়রে আমার অভিমানিনি! কে জানে ভাই, তোকে সবাই বকে কি করে! কি 
করে তোর উপর রাগ করে!” 

“দিন কতক পরে তুমিও বকবে! দেখবে আমার উপর রাগ না করে লোকে থাকতে 

পারে না।” 
_... “কক্ষনো না।” 

“যদি দোষ করি?” 

“তাহলেও না। তোকে যে সকলেই বকে, আমি কোন প্রাণে বকব?” লজ্জাবতী এই 
কথায় তাহার হাত দুটি টিপিয়া বলিল--“তাও নাকি কখন হয়।” খানিক পরে ফুলকুমারী 
চলিয়া গেলেন, বৌ বিছানায় গেল, কিন্তু কিছুতেই ঘুম হইল না। সে রাত্রের সমস্ত ঘটনা, 
স্বামীর আদর, ফুলকুমারীর সন্ত্েহ বাক্য, তাহার অকৃত্রিম সখিত্বভাব তাহার মক্জ্ি আলোড়িত 
করিতে লাগিল ; সুখের চিন্তায় উত্তেজিত হইয়া সমস্ত রাত সে জাগিয়া কাটাইল। 

ভোর বেলা উঠিতে গিয়া দেখিল মাথা বড় ঘুরিতেছে--আবার সে শুইয়া পড়িল। 
ফুলকুমারী সকালে গৃহে আসিয়া বৌকে তখনও শয্যায় দেখিয়া মশারীর দরজাটা একটু 
খুলিয়া যখন উকি মারিল, লজ্জাবতী তখন তাড়াতাড়ি উঠিয়া বসিল, লজ্জাবতীকে নিতান্ত 
বিবর্ণ, ক্লান্ত দেখিয়া ফুলকুমারী বলিল, “বৌ, তোর কি অসুখ করেছে নাকি? অমন 
দেখাচ্ছে কেন?” 

লজ্জাবতী তাড়াতাড়ি বুলিল, “না।” 

ফুলকুমারী বলিল--“কিন্তু তুই যে কাপছিস্‌, শীত করছে, গায়ে কাপড় দে না!” 

লজ্জাবতী বিছানার এদিক ওদিক চাহিয়া বলিল, “আমার নেপটা কই দেখছিনে 
ত*--গোলেমালে শাশুড়ির দত্ত লেপটি দাসী তাহার জন্য আনিয়া রাখিতে ভুলিয়া 
গিয়াছিল। 

“ওমা! সারারাত লেপ না গায়ে দিয়ে অমনি কাটিয়েছিস্! কেন, তোর লেপ কোথায় 
গেল?” 

“জানিনে, ঝি বুঝি শুকতে দিয়েছিল, তুলে দিতে ভুলে গেছে”-_ বলিতে বলিতে 
লজ্জাবতী বিছানার বাহির হইল। ফুলকুমারী তাহার মাথায় হাত দিয়া দেখিয়া বলিল, 
“সত্যি বৌ, তুই এখন উঠিসনে, শুয়ে থাক, তোর কপালটা যেন গরম গ্ররম মনে 
হচ্ছে।” বৌ হাসিয়া বলিল, “এখন শুয়ে থাকলে কি চলে? ও কিছু না, একটু মাথা 
ধরেছে, স্নান করলেই সেরে যাবে এখন।” 

“কেন, চলবে না কেন? আজ বুঝি তোর রাধার পালা--তা অসুখ করলেও পালা 
রাখতে হবে নাকি? আমি রাধব এখন।” 

লজ্জাবতী জিভ কাটিয়া বলিল, “ঠাকুরঝি--ক্ষেপেছ নাকি? সত্যি আমার কিছু 


ছোটগল্প ৭১ 


হয়নি।” এমন আজগুবি অসম্ভব প্রস্তাব সে যেন জীবনে কখনো শুনে নাই। বলিতে 
বলিতে সে খাটে বসিয়া পড়িল। ফুল বলিল, “আমার মাথা খাস, তুই শো,--”, এমন 
সময়ে দাসী একটা লেপ আনিয়া বিছানায় ফেলিয়া বলিল, “এই তোমার নেপ রইলো 
গো,_কাল আনতে ভুলে গেছনু-তা উনুন যে বয়ে যাচ্ছে, আজ কি আর রান্নাবান্না 
করতে হবে না?” 

লজ্জাবতী বলিল, “চল, যাচ্ছি”। 

দাসী গেল, ফুল বলিল-“আমার কথা রাখবিনে, তবু রাধতে যাবি।” 

বৌ কাতর হইয়া বলিল--“ঠাকুরঝি, তুমি রাধবে, সে কি করে হবে?” 

“কেন তাতে কি হয়! তবে আমি তোর এত পর,-বেশ।”--এই কথা বলিয়া ফুল 
রাগ করিয়া চলিয়া যাইতে উদ্যত হইল, লজ্জা বলিল, “শোন ঠাকুরঝি--না, তা নয়! 
কিন্তু মা তাহলে রাগ করবেন, তিনি ভাববেন-” 

“তার সঙ্গে বোঝাপড়া সে আমার!” 

লজ্জাবতী একটু ভাবিল- রিয়ার না রনা 
করিয়া ব্য/গ্রভাবে বলিল, “ছি ছি, তাও কি হয়! না ঠাকুরঝি, সে কোন মতে হবে না!” 

“কোন মতে হবে না! বেশ তুই রাধগে, আমি কিন্তু সে রান্না খাব না।” ফুল রুষ্ট 
স্বরে এই কথা বলিয়া চলিয়া গেল,_-লজ্জাবতী ডাকিল-_-“ঠাকুরঝি!” কিন্তু ফুল আর 
ফিরিল না। লজ্জাবতী আর পারিল না-সে তাহার ঘূর্ণামান উত্তেজিত উষ্ণ মস্তক লইয়া 
সেইখানেই শুইয়া পড়িল! এখনো একদিন যায় নাই, ইহার মধ্যে ঠাকুরঝিও তাহার উপর 
রাগ করিল! সে বুঝিল এ রাগ ঠাকুরঝির স্নেহ হইতেই প্রসৃত--সেই জন্যই তাহাতে 
তাহার হৃদয় অধিক বিদ্ধ হইল, তাই অভিমানের দুঃখে তাহার ক্রন্দন উথলিয়া উঠিল, 
সে কাঁদিয়া কাদিয়া মনে মনে কহিল, ঠাকুরঝিও আমার উপর রাগ করিল-আমার মরণই 
ভাল! 


৬ 
বড়বৌকে রান্না সম্বন্ধে নানা প্রশ্ন করিতেছে-_বড় বৌ কুটনা কুটিতে কুটিতে হাসিয়া 
উত্তর করিতেছেন। ফুলের বাহাতি উনুনে ডালের হাঁড়ি-ডানদিকে কড়ায় তেল 
ফুটিতেছে--সে জিজ্ঞাসা করিতেছে, “বৌ লো! তেল ত চড়বড় করে এলো, এখন 
তরকারীগুলো দিই?” বউ হাসিয়া বলিতেছে, “বলি তোমার অমন্ন কাজ না করলেই 
কি নয়! চড়বড়ানি আগে থামুক, তখন দেবে--”, ফুল বলিল, “এ লো বড় বৌ, ডাল 
উথলে উঠলো। কি করি আয় আয়-” 

লজ্জাবতী বলিল, “এই যে আমি আসছি ঠাকুরঝি।” সে আসিতে আসিতে ডাল 
উলিয়া খানিকটা ফুলের পায়ে পড়িয়া গেল। পা পুড়িল ফুলের, তাহার জ্বালা ভোগ 
করিল যেন লজ্জাবতী। এই ঘটনায় এমনি সে ব্যথিত হইয়া পড়িল! সে শুস্ক মুখে 
তাড়াতাড়ি তাহার শুশ্রাষা করিতে বসিয়াছে, এমন সময় শাশুড়ি আসিয়া উপস্থিত 
হইলেন, আসিয়া গালে হাত দিয়া বলিলেন, “ওমা তাই ত! সত্যিই ফুলকুমারী রান্ছে 


৭২ স্ব্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


--আমার বিশ্বাস হয়নি! আবার পা পুড়িয়ে ফেলেছে! বলি সব রাজার ঝিরা! ননদ দুদিন 
মাত্র থাকতে এসেছে, তাকে না পুড়িয়ে মনস্কামনা সিদ্ধি হল না--”, বড় বৌ বলিল, 
“আমি ত সেই অবধি বারণ করছি, তা ঠাকুরঝি ত শোনে না, কি করব? ছোট বৌয়ের 
অসুখ করেছে, না পারে-আমি রীধছি, তোর কেন বাবু আসা!” 

শাশুড়ি। ছোট বৌয়ের অসুখ করেছে তাই উনি রাধতে এয়েছেন। দেখ্‌ ফুলি, আমি 
আজ মাথামুড় খুঁড়ে মরব! এদিকে আয় বলছি, মাইরি-এমন বৌও তো আমি কখনও 
দেখিনি! 

ফুল বড় বৌয়ের প্রতি কটাক্ষ নিক্ষেপ করিয়া বলিল, “না মা, আমি সখ্‌ করে 
রান্তে এসেছি, আমি এই ডাল আর তরকারীটা রেধে যাচ্ছি--তুমি যাও।” মা বলিলেন, 
“তুমি রীধবে, আর বৌরা বসে থাকবে? আয় বলছি, নইলে আমি রক্ষে রাখব না” 
_-বলিয়া হেঁসেলে উঠিয়া ফুলের হাত ধরিয়া হড় হড় করিয়া উপরে টানিয়া লইয়া গেলেন, 
এবং সমস্ত বেলা ধরিয়া এমন চোখে চোখে রাখিয়া দিলেন যে ফুলের আর লুকাইয়াও 
এমুখো হইবার যো রহিল না। 


ণ 
লজ্জাবতী তাহার অসুখ শরীর লইয়া নিস্তব্ধে রীধিল, কিন্তু রান্নার পর গৃহে আসিয়া সেই 
যে শুইয়া পড়িল, তাহার আর উঠিবার সামর্থা রহিল না। 

বড়বৌ ফুলের ভাত বাড়িয়া উপরে লইয়া আসিল। পুটুরাণী পিসিমাকে ডাকিল, 
“পিসিমা ভাত এলেছে, খাওগে গো।” মা মেয়েকে সঙ্গে করিয়া আহার স্থানে আসিয়া 
ছোঁটবৌকে না দেখিয়া বলিলেন, “রাজার ঝির বুঝি আর এদিকে আসতে নেই!” পুটুরাণী 
বলিল, “মায়ের বড় অসুখ করেছে, সে শুয়ে পড়েছে ।” 

শাশুড়ি বলিলেন, “সব ভাণ, কাজের নামে অমনি অসুখ” 

তাহার অসুখের কথা শুনিয়া ফুলের বুকটা ধড়াশ করিয়া উঠিল-বুঝিল বিশেষ 
অসুখ না হইলে সে এখানে আসিত। সে বলিল, “না, মা! সকাল থেকে তার অসুখ 
করেছে, রেধে ভাল করেনি, একটা বাড়াবাড়ি না হয়।” মা বলিলেন-_“অমনি বাড়াবাড়ি 
হোল! একটু বুঝি মাথা ধরেছে, আর পড়ে আছে, গেরস্থের বাড়ী অত বড়মানষী করলে 
চলে না।” 

ফুল আর কিছু না বলিয়া আহারের পর তাহার গৃহে গমন করিল, মাও তাহার 
সঙ্গ লইলেন। লঙ্জাবতীকে দেখিয়া শাশুড়ির জ্রান জন্মিল, সে সত্যই গীড়িত। ফুল তাহার 
কপালে হাত দিয়া বলিল, “উঃ! আগুন যে! বৌ শীতে কাপছে, আবার লেপটা গেল 
কোথা? কাল ত বৌয়ের বিছানায় মোটেই লেপ ছিল না--সারা রাত শীতে সারা হয়ে 
আসলে এ অসুখটা হয়েছে!” 

শাশুড়ি বলিলেন, “বড় মানষের ঝি! একটা লেপ দিয়েছিলুম, তা ফেরত দেওয়া 
হয়েছে! গেরস্তঘর, একদিন কি নিজের ভাল লেপটি নইলে চলে না! না হয় ননদকেই 
গায়ে দিতে দিয়েছিলুম--তার জন্যে একেবারে অসুখ বাধান!” 

লজ্জাবতী জানিতই না যে শাশুড়ি তাহার লেপ ফুলকে দিয়া তাহার পরিবর্তে অন্য 


ছোটগল্প ৭৩ 


লেপ দিয়াছেন। সকালে রন্ধন-গৃহে যাইবার সময় সে বিছানা তুলিতে গিয়া দেখিল, 
লেপটা তাহার নাই, ভাবিল দাসী শাশুড়ির লেপ তাহাকে বদল করিয়া দিয়াছে-তাই 
পুটুরাণীকে দিয়া লেপটা ফেরত পাঠাইয়া দিয়াছিল। ফুল বলিল, “সে যা হোক, এখন 
একটা লেপ পাঠিয়ে দেও দেখি!” শাশুড়ি চলিয়া গেলেন। ফুল লজ্জার সেই করুণ 
কাতর মুখের দিকে ব্যথিত দৃষ্টিতে চাহিয়া বলিল, “কেন আমি জোর করে রীধলুম না, 
তাহলে ত তোর এই অসুখ হোত না!” 

লজ্জাবতীর চক্ষু অশ্র্পূর্ণ হইয়া উঠিল,_সে বলিল, “না, আমার রেধে অসুখ 
করেনি। বল দিদি, তোমার আর রাগ নেই--তুমিও ভাই আমার উপর রাগ করলে!” 
ফুলকুমারী কাদিয়া তাহার গলা ধরিয়া কহিল, “আর আমি কখনো রাগ করব না-বল 
ভাই, তুই কিছু মনে করবি নে!” লঙ্জবতী কোন কথা কহিল না, তাহার মাথা ফুলের 
বুকে রাখিয়া গতীর প্রশান্ত সুখে সে কাদিতে লাগিল। প্রাণে প্রাণে এক হইয়া, বুকে 
বুকে রাখিয়া দুজনে অশ্রুজলে অশ্রজল মিলাইল। বুঝি বা লজ্জাবতীর কাদিবার সাধ 
মিটিল! 

ইহার পর আর সে কাদিল না-স্বামী যে কথা দিয়াছিলেন, ফুল যে কথা দিয়াছিল, 
তাহা ঠিক রহিল--আর কখনো লজ্জাবতীকে তাহাদের বকিতে হইল না!-কয়েক দিনের 
মধ্যেই লজ্জাবতী রুগ্ন-শয্যা হইতে একবারে চিতা-শয্যায় শয়ন করিল। শাশুড়ি কাদিতে 
কাদিতে কহিলেন, “আহা গেল গো--নিজের দোষে প্রাণটা খোয়ালে! রাগ করে লেপটা 
গায়ে দিলে না গা! রাগ করে বললে না যে অসুখ করেছিল-- 1” দাসী চাকর, যা, সকলেই 
এই এক ধুয়া ধরিয়া কাদিলেন,_কেবল একটি গভীর শোবক্রিষ্ট, অনুতপ্ত হাদয় তাহাদের 
সঙ্গে যোগ না দিয়া নির্জনে মর্মান্তিক দুঃখের অশ্রু বর্ষণ করিয়া মনে মনে কহিল, 
_হায় হায়, কি করিলাম! কেন রাগ করিয়া কথা কহিলাম! বুঝি সে এ অভিমানেই 
গেল-বুঝি আমিই তাকে মারিলাম! একবার মুহূর্তের জন্য ফিরিয়া এস দিদি--একবার 
প্রাণ ভরিয়া আদর করিয়া লই--আদরের ভিখারিণি, তোমাকে কেহ আদর করে নাই, 
আমিও করিলাম না; জীবনে এ দুঃখ শেলের মত আমার মর্ম্মে বিধিয়া থাকিবে! 


ভারতী ও বালক, আশ্বিন ও কার্তিক ১২৯৮ 


৭৪ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


গহনা 


বিহারীলাল সেন বংশে সম্্রান্ত, স্বভাবে গবির্বত, কিন্তু অবস্থার দায়ে পড়িয়া তাহাকে ব্যবসায় 
ধরিতে হইয়াছে কেরাণীগিরি অর্থাৎ খোসামুদি। এজন্য হাড়ে হাড়ে তিনি যন্ত্রণা সহ্য 
করিয়াছেন ; এবং ভবিষ্যতে তাহার একমাত্র পূত্রের যাহাতে এরূপ দুর্দশা না ভোগ 
করিতে হয়, যাহাতে সে মানুষের মত মানুষ হইতে পারে, অর্থাৎ শ্বেতাঙ্গের সমকক্ষ 
হইয়া চলিতে পারে, এই অভিপ্রায়ে যথাসব্র্বস্ব পণ করিয়া সিভিলসার্ভিস পরীক্ষা দিতে 
তাহাকে ইংলগ্ডে পাঠাইয়াছেন। টাকা কড়ি যাহা কিছু জমাইয়াছিলেন, এই দায়ে সকলি 
নিঃশেষ হইয়াছে, অথচ এখনো পুত্রকে আরো হাজার টাকা না পাঠাইলে নয় ; তাহার 
পর সে পাশ হয় ত সকল কষ্টের সার্থক, নহিলে ভগবান যাহা অদৃষ্টে লিখিয়াছেন! 
বিহারীবাবু কর্জের আশায় কদিন ধরিয়া বন্ধু বাহ্ধবদিগের বাড়ী হাটিতেছেন, ৫০০শ 
টাকা কোন রকমে জুটিয়াছে, আর ৫০০শ কোথায় পান? পৈত্রিক সম্পত্তি বসতবাড়ী 
তাহা পৃবের্বই বাধা পড়িয়াছে, গহনাপত্র যাহা ছিল তাহাও সব গিয়াছে, এ অবস্থায় ৫০০শ 
পাইয়াছেন এই ঢের, আর ৫০০শ এখন মেলে কি করিয়া? বিহারীবাবু নিরাশ হইয়া 
রাত্রি নয়টার সময় বাড়ি ফিরিয়াছেন, গৃহিণী বলিলেন--“ওগো, হেমার জবর ত কই সারছে 
না; একবার ডাক্তার ডাকাও।” 

কর্তা বলিলেন-“একোনাইট দিয়েছিলে, সামান্য জুরে আর ডাক্তার ডেকে কি হবে? 
আরো দু চার দিন দেখা যাক।” 

আসল কথা ডাক্তারের পয়সার অনাটন ; কিন্তু স্ত্রীর সাক্ষাতেও সে দুঃখের কথা 
ফুটিয়া বলিতে জি্থী সরে না! স্ত্রী মনে মনে ইহা বুঝিলেন-_দীর্ঘ নিশ্বাস ফেলিয়া একটু 
পরে বলিলেন-“মাণিকের চিঠি পেয়েছি, ৫০০শ টাকা পাঠিয়েছে ।” এই বলিয়া 
কাপড়ের খুট হইতে চিঠিখানি খুলিয়া স্বামীর হস্তে দিলেন। বিহারীবাবু পড়িলেন।_ 

“বহব প্রণামা নিবেদনঞ্চ_ 

দিদি-বুড় বয়সে দেখিতেছি তোমার বুদ্ধি শুদ্ধি লোপ পাইয়াছে। যদি টাকারি সঙ্গতি 
নাই, পরের ভিক্ষার উপর নির্ভর, তাহা হইলে ছেলেকে যে বিলাত পাঠান কেন তাহা 
ত বুঝিতে পারি না! আমার নিজের স্ত্রী পুত্র আছে, নানারকম খরচপত্র আছে, তার উপর 
তোমাদের খরচও চালান আমার সাধ্য নহে, আমি বলিয়া খালাস। তবে সেন মহাশয় 
আমাকে লেখাপড়া শিখাইয়াছেন--তাহার খণ আমার পরিশোধ করিতে হয়। এই সঙ্গে 
সেই জন্য ৫০০শ টাকা পাঠাইয়া দিতেছি। ইহার বেশী পাঠাইতে আমি বাধ্যও নহি, 
আমার ক্ষমতাও নাই, পারিবও না। অতএব আমাকে আর রোজ রোজ টাকার জন্য লিখিয়া 
বিরক্ত করিও না। সেবক শ্রীমাণিকলাল দাস।” 

মাণিক গৃহিণীর ছোট ভাই, বিহারীবাবু তাহাকে সন্তানের ন্যায় নিজগৃহে লালনপালন 
করিয়াছেন, লেখাপড়া শিখাইয়াছেন, বিবাহ 'দিয়াছেন, এখন বৎসর কয়েক মাত্র সে 
উপার্জনক্ষম হইয়া স্ত্রী পুত্রাদি লইয়া কম্ম্থলে গিয়াছে । বিহারীবাবুর এই কষ্টের অবস্থায় 
আপনা হইতে সে সাহায্যের নামও করে নাই, তাহারাও ইহার আগে আর তাহাকে কিছু 


ছোটগল্প ৭৫ 


বলেন নাই। নিতান্ত নিরুপায় হইয়া এবার গৃহিণী ভ্রাতার নিকট ১০০০ টাকা কর্্জ চাহিয়া 
পাঠাইয়াছিলেন। 

চিঠি পড়িয়া বিহারীবাবুর সব্বাঙ্গ কাপিতে লাগিল, মর্ম্মে মন্ম্মে অপমানিত জ্ঞান 
করিলেন। এ কেবল তাহার অপমান নহে--তাহার স্ত্রীর অপমান, তাহাদের আজীবন 
স্নেহের অপমান। বিহারীবাবুর গকের্বের অনেক খবর্ব হইয়াছে, তিনি ঢের সহিয়াছেন, 
এখনো সহিতে প্রস্তত, কিন্তু আত্মীয়তার স্থলে, ভালবাসার স্থলে এরূপ অবজ্ঞা, এরূপ 
অপমান এখনো তিনি অবাধে গলাধঃকরণ করিতে পারিলেন না; বলিলেন, “টাকা 
ফিরাইয়া দাও, আমি চাহি না।” গৃহিণী বলিলেন,_“সেও কি হয়? ছেলেকে এতদিন 
টাকা পাঠিয়ে আর একটুর জন্য সব মাটি করবে; না হয় দুট কথা বলেছে, অসময় 
হলে সব সইতে হয়। এ মেলে ত টাকা পাঠাতেই হবে।” 

বিহারীবাবু বুঝিলেন, কথাটা ঠিক, এ অপমানও তাহার সহিয়া চলিতে হইবে, তিনি 
নিরুপায়। তিনি নীরবে এই বিষবড়ির উপাদেয়তা অনুভব করিতে লাগিলেন। গৃহিণী 
বলিলেন, “যদি ভগবানের ইচ্ছায় পাশ হয় ত সকল দুঃখ ঘুচবে ; দুদিন সয়ে যাও।” 

বিহারীবাবুর নৈরাশ্যাভিভূত হৃদয় এই সুখের দিনের দিকে উন্মুখ হইয়া চাহিল, কিন্তু 
অন্ধকার ছাড়া চারিদিকে আর কিছুই দেখিতে পাইল না। তথাপি মাতার আশীবর্বাদই 
ফলিল, অল্পদিনের মধ্যেই খবর আসিল, নলিন সিভিল সার্ভিসে পাশ হইয়াছে। সে দিন 
এ বাড়ীতে কি মহানন্দ! খবর পাইয়া বিহারীবাবু স্ফীত হৃদয়ে ধরাখানাকে সরার মত 
জ্ঞান করিতে করিতে আফিসে চলিয়া গেলেন। গৃহিণী সে পরমানন্দ নিজের মধ্যে রাখিবার 
স্থান না পাইয়া হাতা বেড়ি ছুড়িয়া ফেলিয়া ছুটিয়া তাহার পীড়িতা কন্যার নিকট আগমন 
করিলেন। দ্বাদশবর্বায়া বালিকা হেমপ্রভা জ্বরের ঘোরে অর্ঘ অচেতন অবস্থায় শয্যালগ্ন 
হইয়াছিল, মা আসিয়া তাহার গায়ে হাত দিয়া নাড়িয়া বলিলেন,_“হেমা, হেমা, তোর 
দাদা পাশ হয়েছে।” হেমা চমকিয়া জাগিয়া উঠিয়া বিস্ময় দৃষ্টিতে মাতার দিকে চাহিল ; 
মা আবার বলিলেন,_“তোমার দাদা পাশ হয়েছে ।” হেমপ্রভার মলিন বিবর্ণ মুখও এই 
কথায় উজ্জ্বল হইয়া উঠিল, সে ক্ষীণ ক্লান্ত স্বরে বলিল,_“দাদা কবে আসবে?” মা 
বলিলেন,_“শিগগির।” হেমপ্রভা বলিল,-“আমি ত দেখতে পাব?” আনন্দ-আগ্রহে 
গৃহিণী এতক্ষণ ভুলিয়া গিয়াছিলেন যে হেমার অসুখ, এই কথায় আত্মস্থ হইয়া 
সোৎকষ্ঠম্বরে বলিলেন, “বালাই, ও কি কথা; দেখতে পাবি বইকি।” 

কিন্তু এবার মাতার আশীবর্বাদ ব্যর্থ হইল ; হেমার সহিত তাহার দাদার দেখা হইল 
না। এ বাড়ীর নৃতন সুসংবাদ পুরাতন না হইতে হইতে হেমার ক্ষুপ্্ প্রাণ অবসিত হইল। 
পিতা মাতা আনন্দে নিরানন্দ হইয়া পড়িলেন। 

গৃহিণী শোকে মুহ্যমান। বিধাতা তাহাকে দুইটি সন্তান দিয়াছিলেন, একটিকে আবার 
নিজের কাছে ডাকিয়া লইলেন, একটি মাত্র অবশিষ্ট । কন্যার শোকে বিহুল হইয়া পুত্রের 
পথের দিকে চাহিয়াই তিনি প্রাণ ধরিয়া আছেন; পুত্রই এখন তাহার ধ্যান জ্বান। নলিন 
কবে আসিবে, তাহার বিবাহ দিবেন, বৌ হইবে, নাতিপুতি হইবে, তাহাদের সুখস্বচ্ছন্দের 
মধ্যে তিনি মরিতে পারিবেন, কন্যার শোকে কাদিয়া কাদিয়া এই সকল কথাই কহেন, 
ইহাই তাহার সান্ত্বনা বাক্য। একদিন ভাবিনীর মা ভাবিনীকে লইয়া তাহাকে দেখিতে 


৭৬ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


আসিল, ভাবিনী হেমপ্রভার সমবয়সী, প্রায়ই তাহার সহিত খেলিতে আসিত। তাহাকে 
দেখিয়া গৃহিণী উচ্চকণ্ঠে কাদিয়া উঠিলেন ; মাতা কন্যা সজলনেত্রে যখন তাহার কাছে 
আসিয়া বসিল, তিনি ভাবিনীকে কাছে টানিয়া বলিলেন,_-“মাগো, কাকে দেখতে এলি 
বাছা, সে যে আমাদের ফেলে পালিয়েছে।” ভাবিনী ফুঁপাইয়া কাদিয়া উঠিল। গৃহিণী 
সজলনেত্রে, সত আগ্রহে তাহাকে বুকের মধ্যে টানিয়া বলিলেন,-“মা আমার, তুই 
আমার বুকে আয়, তোকে বুকে করে আমার প্রাণ জুড়োক। তুই আমার মেয়ে, আমার 
নলিনের সঙ্গে তোর বিয়ে দেব।” 

গৃহিণী এই বলিয়া কাদিতে কাদিতে পুনঃ পুনঃ তাহার মুখ চুম্বন করিতে লাগিলেন। 

যদিও অনেক দিন হইতে ভাবিনী ও নলিনীর মাতা পরস্পরকে বেয়ান বলিয়া 
ডাকিয়া আসিতেছেন, কিন্তু এতদিন তাহা কেবল রঙ্গের সম্বোধন বা পাতান সম্পর্ক 
বলিয়াই গণ্য হইত। পূত্র কন্যার বিবাহের কথা প্রকৃত প্রস্তাবে ইহার পৃবের্ব কেহই পাড়েন 
নাই। ভাবিনীর পিতা মাতা নানাস্থানে পাত্র দেখিতেছিলেন, তবে এ পর্যান্ত একটিও মনের 
মত পান নাই, তাই ভাবিনী এখনও অবিবাহিতা রহিয়াছে। তাহারা কিছু ধনী নহেন, ইহার 
উপর এক বিলাত-ফেরত আত্মীয়কে দলে লইয়াছেন--এই জন্য তাহাদের পক্ষে সুপাত্র 
মেলা একটু কঠিন হইয়া দাড়াইয়াছে ; সুতরাং বিহারীবাবুর স্ত্রী যখন নিজে হইতে 
ভাবিনীকে পুত্রবধূ করিতে চাহিলেন তখন তাহার পিতামাতা সানন্দে এই প্রস্তাবে সম্মত 
হইলেন ;- অমন সিবিলিয়ান জামাতা লাভ করা ত সৌভাগ্যের কথা। 

বিবাহের পাকাপাকি নম্বন্ধ স্থির হইবার আগে বিহারীবাবু কেবল কুঠ্ঠিতচিত্ত হইয়া 
একবার গৃহিণীকে বলিলেন, “ছেলে আসিয়া যদি বলে বিবাহ করিবে না? আমি বলি 
সে আসা পর্য্যন্ত সবুর করা যাক!” গৃহিণী একথা একবারেই অগ্রাহ্য করিয়া দিলেন, তাহার 
অমন সোনার ছেলে, সে নাকি কথার অবশ হয়! আর সবুর করিতে গেলে ওরা মেয়ে 
রাখিবে নে? অমন সুন্দর মেয়ের ত আর বরের ভাবনা নাই, লাভে হতে শেষে অমন 
মেয়ে তাহাদেরি হাত ছাড়া ,হয়ে যাবে। | 

যেমন হইয়া থাকে, এইরূপ স্থলে কর্তীাদেরই শেষে হার মানিতে হয়। বিশেষ এই 
শোকের সময় গৃহিণীর কথা অমান্য করিয়া তাহার ব্যথিত চিত্তে ব্যথা দিবার পরিবর্তে 
নিজের আপত্তিটি অযুক্তিসঙ্গত মনে করিয়া ত্যাগ করাই তিনি যুক্তিসঙ্গত জ্ঞান করিলেন। 
ভাবিনী বাক্দত্তা হইয়া রহিল, কেবল তাহাই নহে, বিবাহের পূবর্ব হইতেই সে তাহাদের 
নিতান্ত আপনার হইয়া দাড়াইল। গৃহিণী ভাবিনী ও তাহার মাকে প্রায়ই নিমন্ত্রণ করেন 
এবং তাহারা আসিলে ভাবিনীকে আর দুই চারি দিনের মধ্যে বাড়ী ফিরিতে দেন না। 
যে কয়দিন সে কাছে থাকে তাহাকে খাওয়াইয়া পরাইয়া, তাহাকে আদর করিয়া পুত্রের 
বিরহ, কন্যার শোক ভুলিয়া থাকেন। আর সে কাছে না থাকিলে তাহার জন্য জিনিসপত্র 
কিনিয়া তাহাকে লইয়া সাধ আহাদ করিবার আয়োজন করিয়াই সন্তুষ্ট থাকেন। চুড়িওয়ালা, 
খেলানাওয়ালা, তাতিনী ইহারা তাহার বাড়ী আসিয়া কেহ আর শূন্য-হস্তে ফেরে না। কোন 
একটি ভাল জিনিস দেখিলেই বউয়ের জন্য তিনি কিনিতে চান, কিনিতে না পারিলেই 
দীর্ঘ নিশ্বীস পড়ে । কাহারও কোনরূপ নূতন সাজ বা নৃতন গহনা কি নূতন রকম শাড়ী 
জামা দেখিলে তখনি গৃহিণীর মনে হয় বৌমা 'এইরূপ সাজিলে তাহাকে কেমন মানাইত! 
নিত্য নতুন ফরমাস যোগাইয়া কর্তা ত আর পারিয়া উঠেন না। কাজেই অন্য পাঁচ জনকেও 
গহিণীর ফরমাসের ভার বহিতে হয়। 


ছোটগল্প ৭৭ 


একদিন নবীনের মা মেয়েকে সঙ্গে লইয়া গৃহিণীর সহিত সাক্ষাৎ করিতে 
আসিয়াছিলেন, গৃহিণী বলিলেন, “ঠাকুরঝি, তোকে ভাই মেয়ে নিয়ে পরশু একবার 
আসতেই হবে! পরশু ভাবিনী আসবে, তোর মেয়ে যেমন জাল দিয়ে চুল বেঁধেছে, অমনি 
করে তার চুল বেধে দিবি। বুঝলিনে, ছেলে বিলেত থেকে আসবে- আমাদের পুরোনো 
সাজ গোজ তো চলবে না, নৃতন রকম শিখে রাখি, এলে তো বেধে দিতে হবে।” 

ছেলের জন্যে তো পরে হইবে, আমরা বুঝি আপাততঃ গৃহিণীর নিজের পরিতৃপ্তির 
জন্যই ভাবিনীর এইরূপ নিত্য নূতন সাজের আবশ্যক। 

নবীনের মা বলিলেন, “তা আসব এখন, তার আর কি?” 

গৃহিণী বলিলেন, “একটা এ রকম জাল নিয়ে আসিস, বুঝলি, ভুলিসনে! যাবার 
সময় অমনি দামটা দিয়ে দেব।” 

ভাবিনী বাড়ী না থাকিলে পানে ছোট এলাচ বাদাম পড়ে না, বাড়ীতে রুই মাছের 
মুড়ো কি টাটকা ইলিস মাছ আসে না। যদিবা দাসী তাহার কথা অমান্য করিয়া বাড়ীতে 
হয়। “ওগো মা ঠাকরুণ, একবার আজ বৌমাকে না পাঠালে চলবে না। মা রেদে বেড়ে 
বসে আছে, তাকে খাইয়ে তবে খাবে গো।” এ কথায় ভাবিনীর মাস্ই বা কোন প্রাণে 
মেয়েকে না পাঠাইয়া থাকেন। 

যত্বের বশ সকলেই--ভাবিনীও এখানে থাকিতে ভালবাসে-কেবল তাহাই নহে, 
সে জানে ইহাই তাহার আপনার ঘর। বউ না হইতেই গৃহিণী তাহাকে যেমন বউ ভাবেন, 
সেও তেমনি তাহাকে শাশুড়ি ভাবে। সে কিছু নিতান্ত অল্প-বয়স্কা নহে, তাহার বয়স 
এখন ১৩ বৎসর, তাহার সমবয়সী সখিদের সকলেরি বিবাহ হইয়া গিয়াছে। তাহারা 
তাহার নিকট যখন স্বামীর গল্প করে, আপনাপন ভালবাসার কথা জানায়, ভাবিনী তখন 
নলিনকে স্মরণ করে। উপন্যাসে যখন সে নায়ক নায়িকার কথা পড়ে, তখন তাহার 
মনে হয় সে যেন নিজের জীবনের কথাই পড়িতেছে। বইখানি শেষ হইলে সে পুরাতন 
কথা ভাবিতে থাকে । ছেলেবেলায় তাহার যখন নলিনের সহিত দেখা হইত, তখন নলিন 
তাহার সহিত কিরূপ সম্নেহ বাক্যালাপ করিত, কিরূপ যত্তবে তাহাকে ছবি দেখাইত, 
একদিন একটি গোলাপ ফুল আনিয়া কেমন যত্ণে তাহার খোঁপায় পরাইয়া দিয়াছিল, প্রিন্স 
অব্‌ ওয়েলস্‌ আসিতে রাস্তায় যে সমারোহ হয়, তাহা দেখিতে যেদিন ভাবিনী নলিনদের 
বাড়ী আসিয়াছিল, সেদিন কিরূপ আগ্রহে নলিন তাহাকে সেই সমারোহ দেখাইয়াছিল, 
এই সব কথা মনে করে, আর একটি অপরূপ আনন্দে তাহার হৃদয় পরিপূর্ণ হইয়া উঠে। 
সঙ্গে সঙ্গে আধো বাধো করিয়া অতি সসঙ্কোচে আর একটি কথা তাহার এই মনে আসে 
যে সেই নলিনদা তাহার স্বামী। একথা মনে করিতে নিজে নিজেই সে লজ্জায় লাল হইয়া 
উঠে। সে ভাবে তিনি যখন আসিবেন আমি ফি করিয়া তাহার কাছে যাইব। আর যদি 
তিনি আগেকার মত আমাকে আদর করেন? ছিঃ, সে আমার বড় লজ্জা করিবে! 

আপনার লজ্জায় সে আপনি মুখ ঢাকে অথচ অতি আগ্রহে নলিনের আসিবার দিন 
গণনা করে। 

গণনা শেষ হইল, নলিনের পরীক্ষা শেষে দুই বৎসর কাটিল। নলিন আজ গৃহে 
ফিরিবে, বিহারীবাবু তাহাকে জাহাজ হইতে আনিতে গিয়াছেন। গৃহিণী ভাবিনীর সাজ- 


৭৮ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


সঙ্জা করিয়া দিয়া রান্নাঘরে মিষ্টান্ন প্রস্তুত করিতে গিয়াছেন, আর ভাবিনী একখানি আয়নার 
সম্মুখে ঘাড়টি বাকাইয়া বাকাইয়া চুল বাঁধা কেমন হইয়াছে, তাহাই দেখিতেছে। দেখিতে 
দেখিতে কি ভাবিয়া কে জানে মুখখানি লজ্জায় লাল হইয়া উঠিতেছে, আর মাঝে মাঝে 
যেন পায়ের শব্দ শুনিয়া তাহার বুকের মধ্যে গুরগুর করিয়া উঠিতেছে। সে সচকিতে 
চারিদিকে চাহিয়া দেখিতেছে। একবার সে চমকিয়া উঠিয়া ত্র্যস্তে আয়নার পশ্চাতে 
জানালার ধারে সরিয়া দীঁড়াইল, দাঁড়াইয়া দেখিল তাহার ভয় বৃথা, কেহ কোথাও নাই। 
তখন নিশ্চিন্ত ভাবে জানালায় ঝুঁকিয়া পড়িয়া বাহিরের দৃশ্য দেখিতে লাগিল, জানালার 
সম্মুখেই মিত্রদের মাঠ, মাঠের গাছগুলি বৈকালিক সূর্য-কিরণে ঝক ঝক করিতেছিল, 
অল্প অল্প বাতাস বহিয়া ঘাস দুলিতেছিল, গাছে পাতা দুলিতেছিল, তাহার মনে হইতেছিল 
এমন সুন্দর মধুর দৃশ্য যেন আর কখনো সে দেখে নাই। রবি কিরণের মধ্যে আজ যেন 
কেবল পুলক কম্পনই চলিতেছে। বায়ু যেন কেবল আনন্দেরি হিল্লোল। সহসা তাহার 
দাদা রমাপ্রসাদ ডাকিল, “ভাবিনি, এখানে কি করছিস? তোকে সবাই ডাকছেন, নলিন 
এসেছে, আয়।” বালিকার ওষ্ঠাধরে বিন্দু বিন্দু ঘর্্ম শোভিত হইল, সে নড়িল না। 
রমাপ্রসাদ নিকটে আসিয়া তাহার মুখের পানে চাহিয়া একটু হাসিল, ভাবিনী লজ্জায় বিবর্ণ 
হইয়া উঠিল। তাহার সাজগোজ দেখিয়া যে দাদা হাসিয়াছে সে বিষয়ে তাহার সন্দেহ 
রহিল না। রমাপ্রসাদ হাসিয়া সলজ্জা ভগিনীর হাত ধরিয়া মজলিসগৃহে আসিয়া দাড়াইল। 
তাহাকে দেখিয়াই গৃহিণী বলিলেন, “চিনতে পারিস, নলিন? ছোট্টটি দেখে 
গিয়েছিলি, এখন দেখ কত বড় হয়ে উঠেছে।” নলিন তাহার দিকে চাহিয়া সসঙ্কোচে 
বলিল, “কে?” 

রমাপ্রসাদ বলিল, “চিনতে পার না? ভাবিনী!” 

তখন নলিন অসঙ্কোচে" নিকটে অগ্রসর হইতে হইতে বলিল, “17619! এত বড় 
হয়েছে! 10৬ 009 %00 ৫০, 17 [01910 1855?” 

ভাবিনীর যে ইংরাজী বিদ্যা বেশী ছিল তাহা নহে। নলিনের সঙ্গে সম্বন্ধ স্থির হওয়া 
অবধি তাহার যদিও ইংরাজী শিখিতে চাড়ের অভাব ছিল না, কিন্তু শেখায় কে? দাদাকে 
অনেক ধরা পাকড়া করিয়াও তাহাকে দিয়া ফার্টবুকের অদ্ধেকেও এখনো ভাবিনী শেষ 
করিয়া লইতে পারে নাই। ইহা সত্তেও সে“নলিনের কথার অর্থ একরূপ বুঝিয়া লইল। 
[7০৮/ 00 ০ ৫০ চলিত কথা--1)91/ কথার অর্থও সে জানে, কিন্তু 185 কথাটা সে 
ঠিক ধরিতে না পারিয়া ভাবিল নলিন [7690 ৪55 বলিয়াছেন। ভাবিনী ইংরাজী জানে 
না বলিয়াই যে এই উপহাস, তাহা সে বুঝিল ; বুঝিয়া লজ্জায় যেন মরিয়া গেল এবং 
ইহাতে অপমানিত বোধ করিয়া দাদার উপরই তাহার অত্যন্ত রাগ হইতে লাগিল। তিনি 
যদি ইংরাজী শিখাইতেন তবে ত সে এতদিনে ইংরাজীতে পণ্ডিত হইতে পারিত! লজ্জায় 
সঙ্কোচে ভাবিনীর মুখে একটি অপরূপ সৌন্দর্য ফুটিয়া উঠিল। গৃহিণী বলিলেন, “বাছা, 
এমন সুন্দর মেয়ে বিলেতে দেখেছিস? বিয়ে করে তবে কাজের জায়গায় যাবি।” 

ছেলে একটু হাসিয়া আস্তে আস্তে দুই একবার কাশিল। গৃহিণী বলিলেন, “বিয়ের 
সবি ঠিক, কেবল দিন স্থির করে নেমন্তন্ন করে পাঠালেই হয়, আমি বলি এই রবিবারেই 
গায়ে হলুদ হোক।” গৃহিণী যে প্রকৃত প্রস্তাবে এ কথা বলিতেছেন প্রথমবার নলিন তাহা 


ছোটগল্প ৭৯ 


বুঝে নাই। এবার বুঝিয়া সহসা কেমন যেন অপ্রকৃতিস্থ হইয়া পড়িল। বিহারীবাবু ছেলের 
সঙ্কোচ বুঝিয়া বলিলেন, “তা এত তাড়াতাড়ি নাই হোল।” গৃহিণী রাগিয়া বলিলেন, “তা 
বৈকি, সে হবে না। দেখ, বাবা, বিয়ে করেই কিন্তু নিয়ে যেতে পাবিনে। ছেলে পিলে 
হোক, তারা আমার কাছে থাকবে, তুই তখন বৌ নিয়ে যাস। তবে বাছা, রবিবারেই 
গায়ে হলুদ হোক-কি বলিস?” 

নলিন কোন কথা কহিল না, কি যেন বলিতে গিয়া শুষ্ক কণ্ঠে দুই একবার কাশিল 
মাত্র। গৃহিণী স্বামীর দিকে চাহিয়া বলিলেন, “তবে এই রবিবারেই গায়ে হলুদের সব 
আয়োজন করে ফেল ।” 

নলিন সহসা অর্রুদ্ধ স্বরে কহিল, “না, মা কিন্তৃ--কিন্তু-এখন থাক!” নলিনের 
এই সঙ্কোচ দেখিয়া রমাপ্রসাদ উপহাসচ্ছলে বলিল, “এত না, এত কিন্তু, এত সঙ্কোচ 
কিসের, একটা বিয়ে করে এসেছ না কি নলিনদা!” নলিনের বিবর্ণ মুখ আরক্তিম হইয়া 
উঠিল। গৃহিণী বলিলেন, “ও কি ঠাট্টা, বাছা, অমন কথা বলতে নেই! দেখ বাবা, এবার 
তুই এলি, এবার আমার গহনা পত্র তো সব খালাস হবে, পুরোন সাটের গহনা তাহোলে 
আর বৌমার জন্যে কিছুই গড়াতে হবে না। তবে আজকাল নতুন ফেসানের অনেক 
রকম গহনা হয়েছে, বাপেরা শুনচি তা সব দেবে। তবু আমারও তো দু একখানা তা 
না দিলে ভাল দেখায় না, আমি তাই কাদির মার কাছে দুশো টাকা ধার করে পালন 
পাতার দু গাছা বালা গড়িয়ে রেখেছি। দিব্যি হয়েছে ; আনচি, তুই একবার দেখ!” গৃহিণী 
হর্ষোৎফুল্প চিত্তে গহনা আনিতে গেলেন, কিন্তু পুত্রের ভাব গতিক দেখিয়া বিহারীবাবু 
কিছু দমিয়া বলিলেন, “এখন তোমার কি বিবাহ করিতে ইচ্ছা নাই?” 

নলিন দুই একবার কাশিয়া, দুই একবার এদিক ওদিক চাহিয়া আধো বাধো করিয়া 
আস্তে আস্তে বলিল, “না।” 

রমাপ্রসাদ তখন হাসিয়া আবার আস্তে আস্তে বলিল, “নলিনদা, সত্যই বিয়ে করে 
এসেছ নাকি?” 

নলিন তাহার গা টিপিয়া অতি মৃদুম্বরে বলিল, “চ01-168$61'5 581, এখন থাম !” 
বিহারীবাবু একটু তফাতে কৌচে বসিয়াছিলেন, সে কথা শুনিতে পাইলেন না। কিন্তু 
রমাপ্রসাদ যখন এই কথার উত্তরে না থামিয়া সবিম্ময়ে বলিয়া উঠিল, “তবে সত্য বিয়ে 
করেছ? কোথায়? কার সঙ্গে? ইংরেজ মেয়ের সঙ্গে নাকি?”_ তখন সহসা বিহারীবাবুর 
হৃৎপিণ্ডে রক্ত উছলিয়া উঠিল। তিনি নিবর্বাক কম্পিত হৃদয়ে উত্তর অপেক্ষায় পুত্রের 
মুখের দিকে চাহিয়া রহিলেন, স্তম্ভিত নীরব নলিনীমোহন কি করিতেছে না বুঝিয়া কলের 
পুত্তলির মত সহসা ঘাড় নাড়িল। বিহারীবাবু কাপিতে কাপিতে দুই হস্তের উপর ঘূর্্য মান 
মস্তক রক্ষা করিলেন। আনন্দ-গৃহ মুহূর্তের মধ্যে শোক. নিস্তব্বতায়" পূর্ণ হইল! গৃহিণী 
এই সময়ে গৃহ প্রবেশ করিয়া সহাস্য মুখে আনন্দ-উথলিতচিত্তে বালা দুই গাছি ছেলের 
হাতে দিয়া বলিলেন, “দেখ দেখি বাছা, পছন্দ হয়? তুই আমার বৌয়ের হাতে পরিয়ে 
দে”, বলিয়া ভাবিনীর উদ্দেশে চারিদিকে চাহিলেন, কোথাও দেখিতে পাইলেন না। 


ভারতী ও বালক, অগ্রহায়ণ ১২৯৮ 


৮০ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


যমুনা 


(সত্য ঘটনা হইতে গৃহীত) 


১ 
হিম বাতাস বহিতেছে, কিন্তু আমাদের আজ ব্রাঙ্গণভোজন-- সকালেই ঘরের বাহির না 
হইলে নয়-আমি শীতে কাপিতে কাপিতে প্রত্যুষে উঠিয়া কলসীকক্ষে গঙ্গান্রানে 
যাইতেছিলাম, নদীর ধারে আসিয়া দেখিলাম একটি গাছের তলায় একজন স্ত্রীলোক শুইয়া 
আছে, আমাকে দেখিয়া মেয়েটি উঠিয়া বসিল, আমাদের এ ক্ষুদ্র গ্রামের মধ্যে আমরা 
মেয়েরা পরস্পরকে চিনি, দেখিলাম মেঘেটি এ গায়ের নয়-একটু অবাক হইলাম, এমন 
রূপবতী যুবতী কন্যা একাকী এখানে কেন? তাহার শীতে বিবর্ণ, শ্রান্ত-ভাবাপন্ন মুখখানি 
দেখিয়া প্রাণ কেমন কাদিয়া উঠিল, কাছে গিয়া জিজ্ঞাসা করিলাম--“হ্যা গা, তুমি কে 
গা, কোথা হইতে আসিয়া?” মেয়েটি বিষগ্ন নেত্র তুলিয়া আস্তে আস্তে উত্তর 
করিল-“আমি একজন যাত্রী গো, আর চলিতে পারিলাম না, এইখানেই তাই পড়িয়া 
আছি*_ 

“তুমি যুবতী একা যাত্রী! বাড়ীর লোকেরা তোমাকে এরূপে একা ছাড়িয়া 
দিয়াছে?” 

যুবতী চক্ষু নত করিয়া বলিল--“বাড়ীর লোক আমার কেহ নাই।” তাহার বিষগ্ন 
স্বর আমার হৃদয়ে প্রবেশ করিল-বলিলাম--“কেহ নাই! তবে তুমি কোথায় যাইবে?” 

যুবতী বলিল-_ “যদি স্থান পাই, এইখানেই থাকিব, আমাকে কেহ এখানে দাসী 
রাখিবেন?” 

আমার চোখে জল আসিল--আর কিছু জিজ্ঞাসা করিতেও মুখ ফুটিল না-বুঝিলাম 
অভাশিনী বিধবা, সংসারের মোহাবর্তে পড়িয়া আশ্রয় হারাইয়াছে, বলিলাম--“আজ হইতে 
আমি তোর দিদি হইলাম- আমার সঙ্গে আয়।” 

গঙ্গাম্নান করিয়া তাহাকে সঙ্গে করিয়া বাড়ী লইয়া আসিলাম। 


২ 
অল্প দিনের মধ্যেই যমুনা আমাদের নিতান্ত আপনার হইয়া পড়িল, এমন কোন কথা 
নাই যাহা তাহাকে না বলিয়া আমাদের দুই যায়ের তৃপ্তি হয়, এমন কোন আমোদ প্রমোদ 
কাজ কর্ম্ম নাই যাহা তাহাকে ছাড়িয়া ভোগ করিতে আমাদের মন উঠে। ক্রিয়া কর্মে 
অসুখে বিসুখে, হর্ষে উল্লাসে যমুনা আমাদের সঙ্গিনী, সুখে দুঃখে আমাদের আপনার। 
কিন্তু আমরা তাহাকে যতদূর আপনার ভাবি সে কি আমাদের ততদূর ভাবে? 
আমাদের ন্নেহে তাহার ত সে স্থির বিষগ্রতভাব ঘুচে না, আমাদের কাছে সে ত 
কখনও তাহার হৃদয়ের কথা খুলিয়া বলে না। এতদিন আসিয়াছে, আমরা তাহার জীবন 
ইতিহাস কিছুই জানিলাম না, এই মাত্র জানি-জাতিতে সে আমাদের এক জাতি, সে 


ছোটগল্প ৮১ 


কায়স্থকন্যা। বাপের বাড়ী তাহার মেদিনীপুর জেলায়। বাপ মা এখন কেহই নাই, তাহার 
দাড়াইবারও স্থান নাই। 

“কেন শ্বশুরালয়?” 

এ কথার সে উত্তর করিতে চাহে না, এ সম্বন্ধে বেশী পীড়াপীড়ি করিলেই তাহার 
চোখ দুটি জলে ভরিয়া আসে-সে সেখান হইতে চলিয়া যায়। 

আমাদের সহিত যমুনার এরূপ লুকাচুরী ভাব কেন? ইহা কি আমাদের প্রতি তাহার 
ভালবাসার অভাব? বুঝি তাহা নহে, আমাদের সুখে দুঃখে তাহার সে আন্তরিক মমতা 
মৌখিক হতে পারে না। বুঝি বা তাহার জীবনে এরূপ লজ্জার কথা আছে--যাহা প্রকাশ 
করিতে তাহার বুক ফাটিয়া যায়-যাহা প্রকাশ করিয়া কহিয়া কাহারও মমতা প্রত্যাশা 
করিতেও সে সাহসী নহে; এই ভাবিয়া আমরাও আর তাহার পূবর্বজীবন সম্বন্ধে কোন 
প্রশ্ন করি না; তবুও মনের মধ্যে একটা কৌতুহল আন্দোলিত হইতে থাকে । তাহার 
এখনকার নিঃস্বার্থ পবিত্র জীবন কখনও মলিনভাবে ঢাকিয়া গিয়াছিল--ইহা সকল সময় 
মনে করিতেও পারি না, সময় সময় একেবারে তাহা অসম্ভব বলিয়া মনে হয়-তাই 
মাঝে মাঝে যমুনার এই লুকাচুরীতে, এই অবিশ্বাসের ভাবে বড়ই ব্যথিত হইয়া পড়ি। 

এখনও বৎসর পূর্ণ হয় নাই, যমুনা শীতকালে আসিয়াছিল, এখন বর্ধা আসিয়াছে । 
আজ সকাল হইতে মেঘ করিয়া আছে ; চারিদিক একটা অন্ধকার বিষগ্নভাবে আচ্ছন্ন, 
_আমরা দুই জনে বিকালে গঙ্গায় গা ধুইতে আসিয়াছি। সিড়ি দিয়া নামিতে নামিতে 
আকাশের মেঘ গাঢ়ুতর হইয়া গঙ্গার জল যেন আরো কালো করিয়া তুলিল--আমরা 
জলে নামিলাম, অল্পক্ষণের মধ্যেই ঝুপ ঝুপ করিয়া বৃষ্টি আরম্ভ হইল--আমি ব্যস্ত হইয়া 
বলিলাম-“যমুনা শীঘ্র ওঠ-আর না”- যমুনা আমার দিকে মুখ ফিরাইল,-চমকিয়া 
উঠিলাম--কি ঘোর বিষগ্নতা! বাহিরের অন্ধকার যেন তাহার হৃদয়ের অর্থ বিকাশমাত্র। 
আমার দিকে চাহিয়া ধীরে ধীরে বলিল--“দিদি, তুমি ঘরে যাও- আমি আর একটু 
থাকি।” আমি আর থাকিতে পারিলাম না-বলিলাম, “যমুনা, আমরা কি তোর এতই 
পর?” 

সে আমার কথা বুঝিল, অশ্রন্পূর্ণ নেত্রে কহিল, “দিদি, আর ত আমার আপনার 
কেহ নাই!” 

“তবে যমুনা, তোর এই বিশ্বাসের অভাব কেন? আমাদের কাছে মনের কথা লুকাস 
কেন?” প্র 
যমুনা উর্-দৃষ্টি হইয়া কহিল, “ভগবান জানেন কেন লুকাই? কিন্তু আজ আর 
লুকাইব না, যদি এই অভাগিনীর জীবন শুনিতে এতই সাধ, তবে শোন দিদি।” 

আমরা সিঁড়িতে উঠিয়া বসিলাম, চৌদিকে অন্ধকার, পদতলে নদী, মাথার উপর 
গল্প করিতে লাগিল, আমি নীরবে শুনিতে লাগিলাম। 


৩ 
সেদিন ঠিক এই রকম একটি দিন, সকাল হইতে মেঘ করিয়া সন্ধ্যাবেলা বৃষ্টি আর 


স্বর্ণ, র. স.:৬ 


৮২ স্ব্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


হইয়াছে । আমি আমাদের কুটীরে আমার রুগ্ন মাতার কাছে বসিয়া আছি। আমার বয়স 
১৪ বৎসর, কিন্তু তখনও বিবাহ হয় নাই। আমার বয়স যখন ৫ বৎসর তখন আমার 
পিতার মৃত্যু হয়। পিতা ধনবান ছিলেন, কিন্তু তাহার মৃত্যুর পর দু-একজন দুষ্ট লোকে 
তাহার ধণের দাবী দিয়া আমাদের বিষয় সম্পত্তি বিক্রয় করিয়া লয়। সংসারে আমাদের 
এমন আপনার লোক কেহ নাই যে উদ্যোগ করিয়া, যত্ন করিয়া আমার বিবাহ দিয়া দেয় ; 
মা একা স্ত্রীলোক-_দরিদ্র কায়স্থ কন্যার বিবাহ সহজে হয় না। তাই এতদিন আমার বিবাহ 
হয় নাই। মা সেজন্য বিশেষ চিন্তিত হইয়া পড়িয়াছেন, মনের অসুখে শরীর অসুখ দিন 
দিন তাহার বৃদ্ধি পাইতেছে, তিনি যাহাকে নিকটে পান কেবল এঁ কথাই বলেন, একটি 
সুপাত্র স্থির করিতে অনুরোধ করেন, এ এক কথাই তাহার মনে জাগিতেছে, তাহা ছাড়া 
যেন তাহার মনে আর কোন চিস্তাই নাই। সেদিন সন্ধ্যাবেলাও এ কথা হইতেছিল, মা 
গেলে আমার কি দশা হইবে আমাকে বুকে ধরিয়া মা তাহাই বলিতেছিলেন, বাহিরে ঝুপ 
ঝুপ করিয়া বৃষ্টি পড়িতেছিল, ঘরের মধ্যে আমাদের দু জনের অশ্রত্ধারা বহিতেছিল। 
এমন সময় আমাদের কুটীরের দ্বারে ঘা পড়িল। মা বলিলেন, “হারার মা এল বুঝি, 
দরজাটা খুলে দে।” হারার মা আমাদের একজন বৃদ্ধ প্রতিবেশিনী, আমাদের ঘর সংসারের 
কাজকর্ম্ম করিয়া দেয়। আমি উঠিয়া দরজা খুলিয়া দিলাম। হারার মা নহে, একজন আর্দ্র 
কলেবর অপরিচিত পুরুষ গৃহে প্রবেশ করিলেন, তাহাকে দেখিয়া আমি একটু সরিয়া 
দড়াইলাম, তিনি বলিলেন, “আমাকে আজিকার মত এখানে একটু আশ্রয় দিবেন কি? 
এই বৃষ্টিতে আর চলিতে পারিতেছি না।” মা তাহার কথা শুনিতে পাইলেন, বিছানায় 
উঠিয়া বসিয়া বলিলেন, “আহা তা ভিজবে কেন বাছা, রাতটা এইখানেই থাকো।” 

পথিক সে রাত্রির জন্য আমাদের অতিথি হইলেন। 

আমাদের চারখানি ঘর। একটি রান্নাঘর একটি গোয়াল, আর দুইখানি ভাল ঘর, 
তাহারি একখানি পথিকের শয়নের জন্য প্রস্তুত হইল, আমাদের যথাসাধ্য অতিথি সৎকার 
করিলাম। পরদিন প্রাতঃকালে শুনিলাম পথিক পীড়িত। সে দিনও তাহার ফিরিয়া যাওয়া 
হইল না। ভ্রমে এক রাত্রির পরিবর্তে এক সপ্তাহ, এক সপ্তাহের পর একমাস কাটিয়া 
গেল, পীড়িত পথিক আমাদের গৃহে অতিথি হইয়া রহিলেন। 

বলিতে বলিতে সহসা যমুনার বিষগ্ন মুখে একটা অস্বাভাবিক দীপ্তি প্রকাশ পাইল, 
বুঝি বা তাহা অন্ধকার জীবনে সুখস্মৃতির দীপ্তি। যমুনা একটুখানি থামিয়া সজল নয়নে 
আমার মুখের দিকে চাহিয়া বলিল, “দিদি, সেদিনের পর বাচিয়া রহিলাম কেন? প্রতিদিন 
অন্য কাজকর্মের মধ্যে ছুটিয়া যখন পথিককে দেখিতে আসিতাম, প্রতিদিন তাহার শুশ্রাষা 
করিয়া, তাহার মুখে আরোগ্যলাভের লাবণ্য সঞ্চার দেখিয়া হাদয়ে যে আনন্দ উথলিয়া 
উঠিত, সেই আনন্দ না হারাইতে হারাইতে মরিয়া গেলাম না কেন? প্রতিদিন তাহার 
কাছে আসিয়া তাহার সতৃষ্ণ নয়নে যে নীরব ওঁৎসুর্যু দেখিতে পাইতাম, যে উৎসুক্যে 
কিছু না বুঝিয়াও মর্মে মর্মে তাহার ভালবাসা অনুভব করিতাম, যে ভালবাসা তাহার 
দেবত্ব বিভাসিত করিত, সেই প্রেমে সেই দেবত্বে বিশ্বাস থাকিতে থাকিতে কেন মরিয়া 
গেলাম না?” 

যমুনা থামিল, একটা অসহ্য কষ্টে যেন তাহার শ্বাস রুদ্ধ হইয়া আসিল বৃষ্টি পড়িতে 


ছোটিগল্প ৮৩ 


লাগিল, বিদ্যুৎ ঝলসিতে লাগিল, নদী উলিতে লাগিল, আমরা দুজনে নিস্তব্ধ হইয়া 
রহিলাম। 

যমুনা আবার আরম্ত করিল, “পথিক আরোগ্য লাভ করিলেন, তাহার যাওয়ার আর 
কোন বাধা নাই, প্রতিদিন শুনিতেছি দুই চারি দিনের মধ্যেই যাইবেন, কিন্তু সে দুই চার 
দিন আর ফুরাইতেছে না। একদিন আমি অন্য ঘরে কাজ করিতেছি, পাশের ঘরে মা 
পথিকের সহিত গল্প করিতেছিলেন-হঠাৎ এই কথাগুলি কানে গেল,_'আমার কথাটা 
একটু বিবেচনা করিবেন, আপনাদের ন্যায় আমিও সদ্বংশজাত কায়স্থ, আমার অর্থ আছে, 
আপনার কন্যাকে আমি প্রাণাপেক্ষা ভালবাসি-, 

এই সময় আমার সই কুসুম আসিয়া আমাকে ডাকিল, আর কিছু শোনা হইল না, 
কি জানি কুসুম যদি ঘরের মধ্যে আসিয়া সব শুনিয়া ফেলে-তাড়াতাড়ি ঘরের বাহির 
হইয়া কুসুমের কাছে আসিলাম। 

সেই দিন কুসুমদের বাড়ী হইতে ফিরিয়া আসিয়া শুনিলাম, পথিকের সহিত আমার 
বিবাহ স্থির হইয়া গিয়াছে। 

সমস্ত বাত সেদিন ঘুম হইল না, বিবাহ কি তখন ঠিক বুঝিতাম না, এইটুকু বুঝিলাম, 
পথিক আমদের ফেলিয়া আর চলিয়া যাইবেন না, পথিক আমাদের আপনার হইবেন। 
এই মিলনের আনন্দের মধ্যে কেমন একটা বিচ্ছেদের ভাব তাড়াইতে পারিলাম না, কে 
জানে কেন সুখে দুঃখে আকুল হইয়া সমস্ত রাত্রি জাগিয়া কাটাইলাম। কিছু দিনের মধ্যে 
আমাদের বিবাহ হইয়া গেল। মা যেন আমাকে বিবাহিত দেখিবার জন্যই জীবন ধারণ 
মাতার অসীম স্নেহ হারাইলাম।” 


৪ 
আমি শ্বশুরবাড়ী যাইব। স্বামী প্রথমে একাকী একবার বাড়ী যাইতে চাহেন, কিন্তু আমি 
তাহাতে আপত্তি করাতে আমাকে একেবারেই সঙ্গে লইয়া যাইতে সম্মত হইলেন। 
নববধূর স্বামীর গৃহে যাইতে কত না আহ্রাদ, শ্বাশুড়ি বধূ দেখিয়া কত না আহ্রাদিত 
দাড়াইবে ; আমার ভাইবোন নাই, তাহাদের ভাইবোন পাইব ; গুরুজনের আশীব্ধাদের 
মধ্যে, পরিজনবর্গের আনন্দের মধ্যে, প্রেমময় স্বামীর সহিত নূতন সংসারে প্রবেশ করিব, 
প্রাণে কত আহ্লাদ, মনে কত সুখের ছবি। সারাপথ পান্ধীর মধ্যে এই কথাই মনে 
জাগিতেছে, পান্ধী থামিলে স্বামীকে কত কথা জিজ্ঞাসা করিব ভাবিয়া অধীর হইয়া 
উঠিতেছি, কিন্তু মাঝে মাঝে যখন পান্কী নামিতেছে তখন হঠাৎ কেমন একটা ক্ষণস্থায়ী 
নিরাশার মধ্যে এতক্ষণকার আশা নিবিয়া' পড়িতেছে ; স্বামীর মুখে যেন আমার হৃদয়ের 
আনন্দ প্রতিফলিত দেখিতেছি না-তাহাকে যেন এক একবার অস্বাভাবিক গম্ভীর বলিয়া 
মনে হইতেছে । এইরূপ আশায় নিরাশায় সুখে দুঃখে আট দিন পথে পথে কাটিল, পরদিন 
প্রাতঃকালে শুনিলাম বিকালের মধ্যে বড়ী পৌছিব, ওঁৎসুক্যে মন পূর্ণ হইয়া রহিল। 
বিকালে গ্রামের নিকট পাক্কী থামিল। স্বামী সেইখান হইতে তাহার ও আমার দুইখানা 


৮৪ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


বেড়াইতে সেখানে গিয়া পৌছিব। নববধূ বেড়াইতে বেড়াইতে গৃহে যাইবে কেমন নৃতন 
রকম বোধ হইল, বড় লজ্জা হইতে লাগিল, কেমন একটা অস্বস্তি বোধ করিতে লাগিলাম, 
দু একটা আপত্তির কথা কি বলিতে গেলাম, স্বামী হাসিয়া উড়াইয়া দিলেন। 

শীতকালের বিকাল, দেখিতে দেখিতে সূর্যের আলো সন্ধ্যার আধার এক হইয়া 
আসে, অল্পক্ষণের মধ্যেই চারিদিক একটা মলিন আলোকে ডুবিয়া পড়িতে লাগিল। একটি 
নির্জনপথে স্বামীর অনুসরণ করিয়া সন্ধ্যার কিছু আগে একটা তরুলতাময় ক্ষুদ্র জঙ্গলের 
পথে আসিয়া পড়িলাম, সহসা একটা অন্ধকার যেন বাহিরের আলোক আচ্ছন্ন করিয়া 
ফেলিল, হৃদয় কাপিয়া উঠিল, স্বামী বলিলেন, “এ দেখ আমাদের বাড়ী।” 

কম্পিত হৃদয়ে মুখ তুলিয়া চাহিলাম ; একটা ইষ্টক নির্মিত বাড়ী নজরে পড়িল, 
সন্ধ্যার অন্ধকারে বাড়ীর মধ্যে প্রবেশ করিলাম, প্রাঙ্গণে প্রবেশ করিবামাত্র স্বামী বলিলেন 
_“তুমি এইখানে দীড়াও, আমি আসিতেছি।” 

তিনি দ্রতপদে চলিয়া গেলেন, অপরিচিত অন্ধকার স্থানে, একটা অজানিত অন্ধকার 
হৃদয়ে ধরিয়া একাকী সেইখানে দীড়াইয়া রহিলাম, একটু পরে প্রদীপ হস্তে একটা রমণী 
আমার দিকে আগুয়ান হইলেন, ভাবিলাম এইবার শ্বাশুড়ি ঠাকরুণ. আমাকে লইতে 
আসিয়াছেন, সমস্ত শরীর রোমাঞ্চিত হইল, ভাল করিয়া ঘোমটা টানিয়া দিলাম। রমণী 
নিকটে আসিয়া বলিলেন-“এই বুঝি নূতন দাসী, তা দাসীর আবার এত ঘোমটা 
কেন?” 

কি শুনিলাম কিছু বুঝিলাম না-কেবল একটা বজ্রের ধ্বনি মাথার মধ্যে ঝন্‌ ঝন্‌ 
করিয়া উঠিয়া মর্্মভেদ করিয়া চলিয়া গেল--বাড়ী ঘর চৌদিকে প্রবল বেগে ঘুরিয়া উঠিল, 
আমি মৃচ্ছিত হইয়া পড়িয়া গেলাম। 

মানুষ যাহা চায় তাহা বুঝি পায় না, যাহা পায় তাহা বুঝি চায় না! আমি জ্ঞান 
চাহি নাই, তবু জ্ঞান জম্মিল, দেখিলাম একটি অপরিচিত ক্ষুদ্র প্রকোষ্ঠে মলিন শয্যার 
উপর একাকী পড়িয়া আছি। প্রাণ ছটফট করিয়া উঠিল, আকুল হইয়া চৌদিকে চাহিয়া 
দেখিলাম, যাহাকে দেখিতে কাতর তাহার দেখা পাইলাম না, উঠিয়া বসিবার চেষ্টা করিলাম, 
মাথা ঘুরিতে লাগিল, কাদিয়া আবার শুইয়া পড়িলাম। কিছু পরে একজন স্ত্রীলোক আমার 
কাছে আসিয়া বসিল, আমাকে প্রকৃতিস্থ দেখিয়া আহ্রাদ প্রকাশ করিয়া কথাবার্তা আরম্ত 
করিল,_জানিতে যাহা বাকী ছিল সব জানিলাম। সেইদিন হইতে তিন চার দিন আমি 
গীড়িত। জানিলাম তাহার ন্যায় আমিও দাসী, তাহা ছাড়া অন্য অধিকার আমার নাই। 
স্বামী জাতিতে বৈদ্য, আমি কায়স্থ, তাহার সহিত আমার বিবাহ বিবাহই নহে। প্রথম 
রাত্রিতে যে রমণী আমাকে দাসী বলিয়াছিলেন--তিনি স্বামীর পরিণীতা পতী! সব 
শুনিলাম, সব বুঝিলাম, মৃত্যুর অধিক যন্ত্রণা ভোগ করিলাম, তবু মৃত্যু হইল না, তবু 
আরোগ্য লাভ করিলাম, ক্রমে উঠিবার হাঁটিরার সামর্থ্য জম্মিল, আমি চলিয়া যাইবার 
অবসর খুঁজিতে লাগিলাম। 

একদিন দুপুরবেলায় ষাড়ীর সকলে যখন বিশ্রাম লাভ করিতেছে--আমি একাকী 
গৃহের বাহির হইয়া গেলাম, জঙ্গল পার হইয়া মুক্ত মাঠে আসিয়া পড়িয়া একটি আমগাছের 


ছোটগল্প ৮৫ 


তলায় বসিলাম, তখনও অধিক পথ চলিবার বল নাই ; চারিদিক নিঃঝুম, নিস্তব্ধ, মাঝে 
মাঝে দূর তরু মধ্য হইতে ঘুঘু ডাকিয়া ডাকিয়া উঠিতেছে, মাঝে মাঝে সৌ সৌ করিয়া 
বাতাস বহিয়া বহিয়া আবার থামিয়া পড়িতেছে, আমি যাহা দেখিতেছি, যাহা শুনিতেছি 
তাহাতেই হৃদয় কাদিয়া কাদিয়া উঠিতেছে-আমার চারিদিক কি শূন্য! কি অন্ধকার! 
আমার আর কেহ নাই, কিছু নাই, এই অসীম সংসারে আমি একাকী! ওগো পৃথিবীতে 
আর কেহ কাহাকে কি বিশ্বাস করিবে না-ভাল বাসিবে না! পৃথিবীতে কি সকলেই এইরূপ 
প্রতারক! সকল পুরুষেই কি এইরূপ বিশ্বস্তহৃদয়া বালিকাকে প্রতারণা করিয়া, তাহার 
জীবন কলঙ্কিত করিয়াই সুখ অনুভব করে? সংসারের কি এই নিয়ম! 

অদূরে কাহাকে দেখিতে পাইলাম! সেই রাতের পর এই প্রথম দেখা, সবর্ব শরীর 
কাপিয়া উঠিল। এই কি সেই? করুণাময় স্বামী ভাবিয়া যাহার পদতলে সব্র্বস্ব বিসর্জন 
দিয়াছি-_এই কি সেই? দেবতা ভাবিয়া যাহাকে দিবানিশি পৃজা করিয়াছি সেই দেবতা 
আমার আজ প্রতারক! সেই করুণাময় স্বামী আজ আমার প্রাণহস্তারক। 

স্বামী আমার নিকটে অগ্রসর হইলেন, বলিলেন, “যমুনা, আমাকে মাপ কর, আমি 
তোমাকে অন্যত্র লইয়া যাইব। তোমাকে এখানে আনিয়া অন্যায় করিয়াছি, সেইদিন হইতে 
তোমার সহিত দেখা করিবারও একবার সুবিধা হয় নাই।” 

সব্বাঙ্গে হুহু করিয়া আগুন জুলিয়া উঠিল, এইখানে আনিয়া অন্যায় করিয়াছেন 
_আর কিছু অন্যায় নহে। স্বামী আমার স্বন্ধে হাত দিতে যাইতেছিলেন, বিদ্যুতের মত 
সরিয়া দাড়াইয়া গবির্বত তীব্র স্বরে বলিলাম, “আমাকে স্পর্শ করিও না, তুমি আমার 
স্বামী, কিন্তু আমি তোমার পত্রী নহি-আমাকে স্পর্শ করিও না।” স্বামী থমকিয়া 
দাড়াইলেন-আমি রুদ্ধ শ্বাসে সেখান হইতে চলিয়া গেলাম, কিন্তু স্বামী আমার অনুসরণ 
করেন নাই। 

তাহার পর এইখানে আসিয়া পড়িয়াছি।” 


৫ 
যমুনার কথা শেষ হইয়াছে, বৃষ্টিও প্রায় থামিয়া পড়িয়াছে, কিন্তু আমাদের হৃদয়ের মত 
আকাশ এখনো মেঘান্ধ, মেঘান্ধ হৃদয়ে সেই মেঘান্ধ আকাশের দিকে চাহিয়া আমরা দুজনে 
নিস্তন্ধে বসিয়া আছি, এই সময় ওপাড়ার কালিন্দি কলসীকক্ষে ঘাটে আসিল--আমাদের 
দেখিয়া বলিল--“কি লো, তোরা দুজনে চুপ চাপ করে ভাবছিস্প্কি?” আমি তখন 

দুজনে নদীতীর হইতে দুই এক পদ মাত্র অগ্রসর হইয়াছি, এমন সময় আমাদের 
ঝি আসিয়া বলিল-“মা ঠাকরুণ, যমুনা দিদির দেশের একজন লোক এসেছে, তার 
সঙ্গে দেখা করতে চায়।” 

“যমুনার দেশের লোক!” যমুনা আশ্চর্য্য হইয়া গেল। আমরা গৃহাভিমুখী হইলাম, 
বাড়ীর কাছাকাছি আসিয়া দাসী অদূরের একটি বৃক্ষতলে অঙ্গুলি নির্দেশ করিল-যমুনার 
মুখ সহসা পাংশু হইয়া গেল, সে বদ্ধপদ হইয়া দাড়াইল।-বৃক্ষতল হইতে একজন পুরুষ 
আমাদের দিকে অগ্রসর হইতেছে দেখিয়া আমি সরিয়া গেলাম-_পূরুষ যমুনার নিকটে 


৮৬ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


আসিয়া দীড়াইল--ছিন্নশাখার ন্যায় সহসা যমুনা তাহার পদতলে পড়িয়া গেল। 

সে পুরুষ আর কেহ নহে, যমুনার স্বামী। যমুনার সন্ধান পাইয়া তিনি তাহাকে 
লইতে আসিয়াছিলেন। যমুনার রূপের ঘোর এখনো বুঝি তাহার হৃদয়ে কিছু লাগিয়া 
ছিল। যমুনা প্রথমে তাহার সহিত যাইতে কোন মতে সম্মত হইল না,__কিস্তু তাহার 
স্বামী মহা জেদ ধরিয়া বসিলেন। বলিলেন যে, যমুনা তাহার সঙ্গে না গেলে তিনিও 
ফিরিবেন না ; দুই চার দিন চলিয়া গেল-- সত্যই তিনি এইখানে রহিয়া গেলেন- তখন 
সে যাইতে সম্মত হইল। কিন্তু যাইবার আগে স্বামীকে অঙ্গীকার করাইয়া লইল যে, তিনি 
তাহাকে স্বতন্ত্র গৃহে রাখিয়া দিবেন-এবং তাহাকে পরস্ত্রীভাবে দেখিবেন। 


৬ 
যমুনা অনেক দিন চলিয়া গিয়াছে, কিন্তু এখনও তাহাকে ভুলিতে পারিলাম না,_যেখানে 
সেখানে তাহার স্মৃতি ছড়ান, সুখে দুঃখে আমাদের সে সঙ্গিনী ছিল, সুখে দুঃখে তাহাকে 
মনে পড়িয়া যায়। আমার ছেট ছেলেটার কয়দিন হইতে অসুখ করিয়াছে, নিকটে বসিয়া 
তাহাকে পাখা করিতে করিতে ক্রমাগত যমুনার কথাই মনে পড়িতেছে, সে গোপালকে 
বড় ভালবাসিত, তাহার কোলে-কোলেই গোপাল মানুষ হইয়াছে-যমুনা এখন এখানে 
থাকিলে কত যত্বুই ইহাকে করিত! হঠাৎ এ চিন্তায় বাধা পড়িল- খোকার দাসী 
বলিল--“মা, খোকার অসুখ ত এখনো সারছে না,_তা শুনছি শ্মশানে একজন সন্ন্যাসিনী 
এসেছে ; অনেক রকম মন্ত্রতন্ত্র জানে-তার কাছে একবার গেলে হয় না?”_ 
কথাটা মনে লাগিল, সেই বিকালেই তাহার সঙ্গে সন্নযাসিনীর নিকট গমন করিলাম। 
নদীতীরে শ্মশানে শবকুটীর, সে কুটীরে শ্মশান হইতে বিষগ্নগন্ভীর এলোকেশী মূর্তি! 
হৃদয় স্তম্ভিত হইল-_ভক্তিপূর্ণ-হৃদয়ে প্রণত হইতে গেলাম- কিন্তু ভূমিষ্ঠ না হইতে হইতে 
সন্ন্যাসিনী হাত ধরিয়া উঠাইলেন-অবাক হইয়া মুখের দিকে চাহিলাম- সেই 
রুক্ষজটাযুক্ত, কেশপাশপ্রচ্ছন্ন, মলিন গন্ভীর অপরিচিত মুখ কাহাকে মনে করাইয়া 
দিতেছে? অথচ তাহাকে ত এখানে দেখিবার কোন সম্ভাবনাই নাই! আমার সে আকুলতা 
দেখিয়া সন্ন্যাসিনীর অধর প্রান্তে হাসির রেখা পড়িল--আমি বলিয়া উঠিলাম, “যমুনা!” 
যমুনার চক্ষু দিয়া দুই বিন্দু অশ্রু গড়াইয়া পড়িল, আমি তাহার গলা জড়াইয়া ধরিলাম। 
কিছুক্ষণ কাটিয়া গেল, আবার তাহার মুখের দিকে চাহিলাম, নয়ন অশ্রুতে ভরিয়া 
গিয়াছিল- বলিলাম, “যমুনা ভোর এ কি বেশ!” যমুনার নেত্র অশ্রুহীন, সে কোন উত্তর 
করিল না-একটু কেবল হাসিল। অত দুঃখে লোকে হাসিতে পারে! আশ্চর্য্য হইলাম, 
জিনিস কি যোড়া লাগে? শুনিলাম অন্যের নিকট স্বামী আমাকে '-* বলিয়া পরিচয় 
দিয়া থাকেন_তাই চলিয়া আসিয়াছি।” 
কথাগুলি সে হাসিয়া বলিতে চেষ্টা করিল--সে হাসিতে মর্ম বিদ্ধ হইল, বুঝিলাম 
সে কি ঝষ্ট্রের হাসি, বুঝিলাম অশ্রুতে সে কষ্টের সান্ত্বনা নাই, তাই এ হাসির উপেক্ষা। 
যমুনা বুঝি আমার কষ্ট বুঝিল, বলিল--“দিদি, মানুষের জন্য মানুষের কি কষ্ট হয়! 
-মিথ্যা কথা-সব কষ্ট আপনার জন্য ।”-আর কথা কহিলাম না,--স্তব হইয়া গেলাম, 


ছোটগল্প ৮৭ 


বুঝিলাম যমুনা সে যমুনা নহে। 

কিছু পরে আমি বলিলাম, “যমুনা, আমাদের বাড়ী চল না?” 

যমুনা উত্তর করিল, “দিদি, শ্বশানই আমার আপনার ঘর, এ ঘর আর ছাড়িব 
না।” 

অনেক চেষ্টা করিলাম, কিছুতেই তাহাকে বাড়ী আনিতে পারিলাম না, তাহার দগ্ধ 
হদয় লইয়া জীবন্তে সে শ্বাশানবাসী হইল। আমি প্রতিদিন প্রাতঃকালে তাহাকে একবার 
করিয়া দেখিতে যাইতাম। একদিন আর তাহাকে দেখিতে পাইলাম না। কুটারদ্বারে 
আসিতেই কতকগুলা শৃগাল কুকুর আমার দিকে চাহিয়া একবার চীৎকার করিয়া উঠিয়া 
কিছুদূরে সরিয়া গেল, হঠাং কেমন একটা আতঙ্ক উপস্থিত হইল, রুদ্ধ দ্বার ঠেলিয়া 
গৃহে প্রবেশ করিলাম, দেখিলাম-অভাগিনীর মৃতদেহ ভূমিতে লুটাইতেছে, শিহরিয়া 
দাঁড়াইয়া রহিলাম। 


৮৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


পেনে শ্রীতি 


আমরা এখন টুরে ফিরিতেছি, অর্থাৎ ঘুরে বেড়াইতেছি, বেদিয়া জাতির জীবন যাপন 
করিতেছি। আজ কোন এক গ্রামপ্রান্তের বৃক্ষছায়াসঙ্কুল নিস্তব্ধ নিভৃত বিজন ক্ষেত্রস্থল 
আমাদিগের বস্ত্রাবাসমণ্ডলী এবং সিপাই সান্্রী ভূত্যাদিবর্গে পরিবৃত হইয়৷ জাগ্রত জনালয় 
হইয়া উঠিল, সেখানে আবেদনপত্রধারী গ্রাম্যলোকের দলে দলে সমাগম চলিল ; শুস্ক 
বিবর্ণ চিন্তাপীড়িত আসামীর নীরব বেদনায়, ফরিয়াদীর ক্রোধ ও ঈর্যাজনিত অব্যক্ত 
আশ্ফালনে, উভয়পক্ষীয় উকীল মোক্তারের বন্তৃতা কলরবে, এবং একই সাক্ষীর তিন 
তিন বার নাম ডাক-চীৎকারে বনতল ব্যথিত কম্পিত হইতে লাগিল, আবার দুদিনে সমস্তই 
অস্তর্ধান! প্রান্ত প্রদেশ পুবর্ববং বিজনতা বক্ষে ধারণ করিয়া একাকী ধ্যাননিমগ্ন, আর 
কভু চড়াই, কভু উৎরাই, কভু সজল, কভু শিলাকঙ্করময় শুষ্ক নদী গহুর দিয়া সমান 
অগম্য পথে, বিষম ঝাকানি খাইতে খাইতে অন্যত্র টঙ্গায় ধাবিত। ইহাই ক্যাম্প লাইফ। 
আয়াস আছে বলিয়া ইহাতে আয়েসও আছে। নিত্য নবদৃশ্য, বিশ্ব তাই বড় মধুর, নিত্য 
নব গতিতে স্থিতিটুকু অতীব শাস্তিজনক। অন্যান্যরূপ সুখস্বচ্ছন্দতারই বা এখানে অভাব 
কি। ভূত্যগণ অবিরাম আরাম যোগাইয়া চলিয়াছে। আমরা নৃতন কোন জায়গায় যাইব, 
আমাদের এক দিন বা এক বেলা পৃবের্ব অধিকাংশ তান্ধু ও আসবাব দ্রব্যাদি গরুর গাড়ীর 
উপর বোঝাই দিয়া সিপাহী এবং বাবুর্চি খানসামা এক দল, নিদিষ্টি স্থানে আড্ডা বাঁধিয়া, 
আহারাদি প্রস্তুত করিয়া রাখিতে চলিল, আমরা পরে সেখানে পৌছিয়া সমস্ত ঠিক 
পাইলাম। আমাদিগের শেষ পরিত্যক্ত তান্ু প্রভৃতি লইয়া অন্য ভূতাদল পরে আসিতেছে । 
অসুবিধার মধ্যে ভৃত্য এবং ভ্রমণসরঞ্জাম এজন্য যা কিছু অধিক সংখ্যায় রাখিতে হয়। 

এইরূপ আসিষ্টেন্ট কলেক্টারগণ এদেশে বৎসরে সাতমাস ধরিয়া বনচারী যদি বা 
না হন, বিজনচারী। হেড কোয়ার্টর ছাড়িয়া এ কয় মাস কাল ইহাদিগকে সব্ডিভিসনের 
গ্রামে গ্রামে অধীনস্থ ক্ষুদ্রতম কর্ম্মচারীটি হইতে উচ্চপদ মামলৎদারের পর্যন্ত রাজকার্য্য 
তত্বীবধান এবং সাক্ষাৎ সম্বন্ধে গ্রামনিবাসীগণের আর্জি গ্রহণ করিয়া সবর্বতোভাবে 
ডিস্ট্রিকটের সুবিচার রক্ষায় ভ্রমণনিযুক্ত থাকিতে হয়। বৎসরের অন্য পাচ মাস বৃষ্টির 
কাল, সেইজন্য সেই সময় তাহারা হেঙকোয়ার্টরের আশ্রয় গ্রহণ করেন। আপাততঃ এই 
সঙ্গে ইহাদিগের আর একটি কার্য বাড়িয়াছে। 

প্লেগের তদারক, তাহার সংক্রামক কোপপ্রশমনসক্কল্পে সুনিয়ম প্রচার, এবং সেই 
সকল নিয়মাবলী যাহাতে পালিত হয় তদ্দর্শন, ইহাদের অধুনাতন একটি প্রধান কর্তব্য। 
মহারাষ্ট্রীয় ভাষায় সবডিবিষন প্রান্ত শব্দে অনুবাদিত, ইহা হইতে আসিষ্টেন্ট কলেক্টারগণ 
প্রান্তসাহেব নামে অভিহিত। অনুবাদ কি সুসঙ্গত? 

কোলাবা ডিশট্রিকট বন্ধে সহরের খুবই কাছে, আলিবাগ ইহার হেডকোয়ার্টার। 
আলিবাগ সমুদ্রতীরবর্তী স্থান, বম্বে সহর হইতে স্টীমারে এক ঘণ্টার পথ মাত্র। আমি অতি 
অল্প দিন এ ডিস্ট্রিকটে আসিয়াছি, একমাসও এখনো হয় নাই, আসিয়া অবধি ইহার 


ছেটিগল্প ৮৯ 


পদপ্রান্তেই ঘুরিতেছি। তবে মনসুন সন্নিকট, শীঘ্রই মাথায় চড়িব এরূপ আশা করিতেছি । 
প্রতি গ্রাম ছাড়িয়া সমুদ্রের অধিকতর নিকটবর্তী হইতেছি ; এখন পেনে আসিয়াছি, এখান 
হইতে বম্বের তোপ শুনা যায়। 

কলিকাতা হইতে একটানা মেলট্রেনে কল্যাণজংশনে পৌছিতে প্রায় ৪৪ ঘণ্টা 
লাগে। সেখান হইতে ভিন্ন লাইন ধরিয়া আরো দুই ঘণ্টার মধ্যে কর্জৎষ্টেসনে নামিয়া 
একখানি ডগ্‌কার্টে ওঠা গেল। গাড়ীতে উঠিবার অবসরটুকু মাত্র দিয়া, তৎযোজিত, 
ঘনঘোর লোহিতকাস্তি (8০১), সুচিক্ধণ, সুগঠন, সুদর্শন আরব্যাশ্ব মুহূর্তে কেশরগুচ্ছ 
বিকম্পিত, বক্র গ্রীবা স্ীত করিয়া, সুবন্কিম সুঠাম পদবিক্ষেপণে বায়ুগতিতেই যেন 
দাবিত হইয়া, দুই চারি মিনিটের মধ্যে এক নিভৃত নিকুঞ্তলস্থাপিত বস্ত্রাবাসমগুলীর 
নিকট আমাদিগকে আনিয়া ফেলিল। 

প্রায় এক মাইল ধরিয়া আন্রকানন ; নিবিড় নহে, বৃক্ষদল শ্রেণীবদ্ধভাবে বিভক্ত 
ও বিরাজিত হইয়া মধ্যে মধ্যে প্রশস্ত ভ্রমণপথ রাখিয়া গিয়াছে। কাননের এক প্রান্তে 
সুনিম্থিতি গ্রাম্যপথ, অন্য প্রান্ত অবধি জলপূর্ণ নদী ; নদীর তীরে এক দিকে কর্জাতের 
গ্রাম্য সহর, অন্য দিকে স্থানে স্থানে কুটীরাবলী ; দূরে চতুর্দিকে ছবির মত পাহাড় চিত্র। 
কাননাভ্যন্তরে এক একটি তরুচ্ছায়াতলে আমাদিগের এক একটি তান্ুু স্থাপিত। ইহা 
সংখ্যায় নিতান্ত অল্প নয় ; আফিস, আফিসের লোকদিগের ঘর, ভূত্যদিগের ঘর, স্বানাগার, 
রন্ধনশালা, আমাদিগের দুই জনের স্বতন্ত্র শয়নকক্ষ প্রভৃতিতে এই আবাসকুঞ্জ 
বহুদূরবিস্তত। এখানে পদার্পণ করিবামাত্র সুকণ্ঠ পক্ষীগণ শাখার মধ্যে লুকাইয়া তাহাদের 
এই শানস্তিনিকৈতনে আমাদিগকে স্বাগত করিয়া লইল ; কি এক অমুতময় ভাবে হৃদয় 
ভরিয়া উঠিল। 

বনতলে একটি বস্ত্রছাউনির মধ্যে একাকী এই আমার প্রথম শয়ন। পুবের্বও এই 
বন্ধে প্রেসিডেঙ্সিতেই অল্প দিন তান্মুবাস করিয়াছি, কিন্তু এরূপ একাকী স্বতন্ত্র তান্ুতে 
রাত্রিবাস করি নাই। আমার তান্ুটি খুব ছোট এবং অন্যগুলি হইতে খানিকটা তফাতে। 
ছায়াবহুল গাছ বাছিয়া তাহার নীচে তাশ্ু খাটাইতে হয়, এই কারণে আমার তাশ্বু অন্য. 
তান হইতে প্রায়ই অল্প বিস্তর দূরে পড়িয়া যায়। রাত্রিকালে সহসা ঘুম ভাঙ্গিয়া গেলে 
জনমানবের ত্রিসীমায় আছি, ইহা বুঝিতে পারি না; পরিপূর্ণ বিজনতার মধ্যে চেতনা 
লাভ করিয়া সহসা স্্ায়ু প্রণালীতে কি এক প্রকার নৃতনতর অনুভূতির ক্রিয়াতরঙ্গ 
সঞ্চারিত হইয়া আবার মিলাইয়া পড়ে ; চিরাভ্যস্ত মনুষ্যশ্বীসনিশ্বাসপূর্ণ বদ্ধ প্রাসাদ ভবনে, 
তাহার রঞ্জিত কড়ি বরগা, মার্জিত মেজিয়াতল, কাণ্ঠময় দ্বার বাতায়ন ও প্রজ্ঘলিত 
দীপালোক দেখিতে গিয়া, তরু লতা শুঙ্কতৃণময় স্তব্ধ মাঠের অন্ধকার ও আকাশের শাস্ত 
সমতলে একাকী আপনাকে খষ্টাঙ্গ শায়িত দেখিয়া প্রথমে কেমন যেন একটা বিস্ময় 
বিভ্রমভাবে সমস্ত ভূল হইয়া যায়, পরে ঈষৎ আতঙ্কে যেন দেহ কণ্টকিত হইয়া উঠে, 
ভ্রমশঃ সম্পূর্ণ জাগরণে এই অজ্ঞাত আতঙ্ক স্পষ্ট আশঙ্কায় পরিণত হয়। কোন বন্য 
পশু গৃহে প্রবেশ করিয়া যদি আক্রমণ করে এইরূপ ভয় হইতে থাকে। কিন্তু 
চারিদিকের পরিপূর্ণ শান্তিময় নিস্তব্ধতায় সে ভয় ধীরে ধীরে অতি শীপ্রই আবার নিদ্রাবিলুপ্ত 


৯০ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


হইয়া পড়ে। বলিব কি এতদিন তাম্ববাস করিতেছি, একটি শ্বগালের ডাক পর্য্যন্ত শুনি 
নাই। 

কর্জীতে আমরা ছয় দিন ছিলাম। মধ্যাহ্ন হইতে বেলা তিনটা পর্যস্ত সেখানে কি 
ভয়ানক গরম হইত। উষ্ণ বাতাস দেহের যেখানে স্পর্শ করিয়া যাইত মনে হইত যেন 
ফোক্কা পড়িতেছে। এই শাস্তি-কাননের সহিত বিদায় গ্রহণের সময়ও তাই শাস্তি ভঙ্গ 
হয় নাই। এখন মনে হয় গরমের সময় তাম্বুর পরদা কেন ফেলিয়া দিতাম না। ভ্রমশঃ 
শিক্ষা লাভ করিতেছি। কর্জভাৎ হইতে চৌক্‌ ছয় মাইল, চৌক্‌ হইতে পানুয়েল (১01761) 
১২ মাইল। আমরা দুই রাত্র চৌকের বাঙ্গলায় বাস করিয়া এক রাত্র পানুয়েলে কাটাইয়া 
পরে পেনে আসিয়াছি। চৌকের বাঙ্গলাটি বেশ উচ্চ স্থানের উপর । ইহার চারিদিকে গোলক 
টাপার গাছ, নিষ্পত্র গাছের শাখায় শাখায় থরে থরে ঝাকে ঝাকে কেবলি ফুল, গাছতলা 
পর্য্যন্ত ফুলে ফুলে ঢাকা। প্রবল বাতাসে সেই ফুলদল উড়িয়া উড়িয়া আমাদের পূজা 
লইয়াই যেন বারান্দায় আসিয়া জমা হইত। 

পানুয়েলের চিঠিপত্রাদি বহিয়া সমুদ্র খালের যে বন্দর হইতে স্টীমার বন্ধে যাতায়াত 
করে সেই বন্দরের নাম উলুয়া বন্দর, ইহা পানুয়েল হইতে ৭ মাইল দূরে। উলুয়া গ্রামের 
পুরাতন অংশ এখন কি শোচনীয় শেষ দৃশ্যময়। গ্রামকে গ্রাম শূন্য, পরিত্যক্ত ; ভগ্ন 
কুটীরের মৃত্তিকা প্রাচীর মাত্র অবশিষ্ট, গ্লেগের প্রাদুর্ভাবেই ইহার এইরূপ দশা । কয়েকখানি 
অবরুদ্ধ সুন্দর বাঙ্গলা দেখিলাম--শুনিলাম এক সময় এক দিনের জন্যও খালি পড়িয়া 
থাকিত না। তৎসংলগ্ন বহুদূরবিস্তৃত আশ্র কাননে অসংখ্য আম ফলিয়াছে, বৃক্ষরাশি 
ফলভারে যেন অবনত ; কিন্তু সে সকল ফল ভোগ করিবে কে, কে জানে? দেখিলে 
অত্যন্ত কষ্ট বোধ হয়। 

পানুয়েল ও পেন বেশ.বন্ছিঞুণ গ্রাম, বাড়ী, ঘর, দোকান প্রভৃতিতে ক্ষুদ্র সহর তুল্য। 
এমন কি এখানে রাস্তায় কলের জল, দীপ আছে। 

পানুয়েলে আমরা যেখানে ছিলাম, আর পেন গ্রামপ্রান্তে যেখানে আছি, ইহার মধ্যে 
পথ ব্যবধান ২২ মাইল। যাতায়াতে মধ্যে দুই বার দুইটি জল পার হইতে হয়। পানুয়েল 
হইতে ১২ মাইল পথ অতিক্রম করিয়া আমরা প্রথম জলের নিকট পৌছিলাম। 
শুনিয়াছিলাম জল এখানে খুবই কম, ঘোড়া মানুষ ইহার উপর দিয়া পায়ে চলিয়া যায়। 
কিন্তু তীরে গৌছিয়া দেখিলাম, বিপরীত ; সুবিস্তৃত সুগভীর ভরা নদী কূলে কূলে ছাপিয়া 
স্রোতের বেগে বহিয়৷ চলিয়াছে। টঙ্গায় পার হইব কিরূপে? তখন জানিলাম আসলে 
ইহা নদীই নহে, সমুদ্রের খাল, জোয়ারে বড় নদীর মত জলে ভরিয়া উঠে ; ভাটায় 
নাবিলেই ঘোড়া মানুষ স্বচ্ছন্দে ইহার উপর দিয়া হাটিয়া পার হয়। আমরা যখন পৌছিলাম 
তখন ভরা জোয়ার, একজন কৌপিনধারী প্রবীণ মাঝির সহিত কথা কহিয়া জানা গেল 
পাঁচটার আগে এ জলে গাড়ী যাইবে না। আমরা একটার সময় তীরে আসিয়াছি, তাহা 
হইলে আর ৪ ঘণ্টা কাল এই রৌদ্রে বসিয়া থাকিতে হইবে। সে বড় সুখের কল্পনা নহে। 
আমাদিগের বিপন্ন ভাব দেখিয়া মাঝি বলিল, “পার হইবে ত নৌকায় চল না, টঙ্গা ঘোড়া 
সবই পার করিতেছি।” দেখিলাম নিতান্ত ক্ষুদ্র একখানি ডোঙ্গা তীরের নিকট জলে 
ভাসিতেছে। দেড় হাত পরিসর হইবে কি না সন্দেহ, লম্বায় হাত আষ্টেক দশ হইতে 


ছোটগল্প ৯১ 


পারে। এই নৌকায় টঙ্গা ঘোড়া সব পার করিবে। প্রান্তসাহেব অবিশ্বাসজনক বিন্ময় দৃষ্টিতে 
নীরব হইয়া রহিলেন। সে তাহার অবিশ্বাস বুঝিয়া সদর্পে গম্ভীর ভাবে কহিল “বড় বড় 
বয়েল ও বয়েল গাড়ী আমি অনায়াসে পার করি,” তথাপি টঙ্গা পারের হুকুম না পাইয়া 
আর দ্বিরুক্তি না করিয়া নিতান্ত নিষ্পরোয়াভাবে অদূরে গাছের তলায় গিয়া তামাকু টানিতে 
বসিল। তাহার ভাবটা এই, “ভাল পরামর্শ দিলাম শুনিলে না, আচ্ছা সেই €টা পর্যন্ত 
এখানে বসিয়া থাক না, আমার ত ভারী গরজ।” তাহার সেই খাতিরনদারৎ ভাবটা লাগিল 
ভাল, আমার ত মনে হইল ইহার হাতে আত্মসমর্পণ করা যায়। তাহা ছাড়া ৫টা পর্যন্ত 
তীরে বসিয়া থাকাটাও কিছু বিশেষ লোভনীয় নহে ; আমাদের আপনাদের মধ্যে এ সম্বন্ধে 
একটু কথাবার্তা হইবার পর টঙ্গাওয়ালাকে বলা গেল, “মাঝিকে বল, নৌকায় টঙ্গা পার 
করুক”, তাহারা গাড়ী ভাসাইতে গেল, আমি কৌতৃহলপূর্ণ দৃষ্টিতে দেখিতে লাগিলাম, 
এটুকু ছোট ডিঙ্গিতে অত বড় গাড়ী উঠায় কিরূপে। দেখিলাম অতি সহজ । গাড়ী ঠেলিয়া 
তাহার দুই চাকার মধ্যে নৌকাখানি প্রবেশ করাইয়া নৌকা ভাসাইয়া দিল, তাহার পর 
টঙ্গাওয়ালা ডিঙ্গিতে উঠিয়া গাড়ী ধরিয়া বসিলে, মাঝি তাহার বাঁশের লগী ঠেলিয়া নৌকা 
ওপারে লইয়া লাগাইল। তখন এত জল যে এক বাঁশে ঠাই পাওয়া যাইতেছিল না। নৌকা 
লাগিল। ঘোড়া পার করা ইহা হইতেও সরেশ। ঘোড়ার মুখের লাগাম নৌকার মাঝির 
হাতে রহিল, ঘোড়া দুইটি নৌকার সঙ্গে সঙ্গে সাঁতার দিয়া তীরে উঠিল। সবর্বশেষে আমরা 
পার হইলাম। 

এই সমস্ত ক্ষণের মধ্যে মাঝিকে একবার গান্তীর্যযচ্যুত হইতে দেখি নাই। কিন্তু ওপারে 
গিয়া প্রান্তসাহেব বক্সিস্‌ সমেত মেহনতি যখন তাহার হস্তে সমর্পণ করিলেন, তখন 
সহসা তাহার আত্মবিস্মৃতি জম্মিল, ছেলেমানুষের মত গালভরা হাসিতে তাহার আকর্ণ 
কুষ্চিত হইয়া পড়িল। 

ইহার পর আরো একবার ডিঙ্গিতে সমুদ্রখাল পার হইয়া, দুই বার টঙ্গা চক্রে দুইটি 
ছোট নালা উত্তীর্ণ হইয়া, ঘোড়াকে বিশ্রাম দিবার নিমিত্ত দুইবার সেই রৌদ্রে পদব্রজে 
দুইটি চড়াই পথ তাঙ্গিয়া অবশেষে ২২ মাইল পথ ৫ ঘণ্টায় অতিক্রম করিয়া অপরাহে 
পেনে আসিয়া পড়িলাম। 

এখানে আমাদের বাসক্ষেত্রে আসিয়াই প্রথমে নজরে পড়িল একটি ভাঙ্গা কু্টীর ; 
কুটার খানি আমাদের তান্বুর এত কাছে। শুনিলাম এইখানে কোনু ব্রাহ্গণ পরিবার বাস 
করিত, একজনের প্লেগ হওয়াতে সকলকেই গৃহ ছাড়িয়া চলিয়া যাইতে হইয়াছে, এখন 
কুর্টারের এই দশা, তাহাদের দশা কি হইয়াছে কে জানে! 

এখানেও আশ্রনিকুঞ্জতলে আমাদের বস্ত্রাবাস ; কিন্তু কর্জতের ন্যায় ইহা পরিষ্কার 
সুমার্জিত নিকুঞ্জকানন নহে। এই শুঙ্কক্ষেত্র প্রান্তরের সব্র্ব্রই প্রায় লাঙ্গল চষা উচ্চ নীচ 
ভূমি ; এক পা বাড়াইতে শু্ক তৃণগুল্মে, তাহা আর্টকিয়া যায়। তরুরাজি এখানে অসংলগ্ন 
অসম্বদ্ধভাবে ঘত্র তত্র বিক্ষিপ্ত: এক একটি আম গাছ বহু পুরাতন, প্রকাণ্ড ও বহুল 
শাখাকাণ্ডে বিপুলকায়, তাহার এক একটি সুবিস্তৃত শাখার নীচে সুবিশাল ছায়া। গাছগুলি 
পরগাছায় ভরা, কোনটিওবা বৃহৎ অশ্বথ তরুর আশ্রয় গ্রহণ করিয়াছে। এত আম গাছের 


৯২ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


মধ্যে মোটে দুইটি গাছে দুই চারিটি করিয়া আম ঝুলিতে দেখিলাম, আর সবে মাত্র এ 
ক্ষেত্রে যে একটি কাঠাল গাছ তাহা কাঠালে কাঠালে ভরা। এখানে নানা জাতীয় সুকণ্ঠ 
পক্ষী নাই, শ্যামা দোয়েলেরই ডাক সারাদিন শুনিতে পাই, এমন বনতল কোকিল পাপিয়ার 
গীতরবে ধবনিত হইয়া উঠে না। এখন শুক্লপক্ষ, হঠাৎ দুই দিন হইতে সন্ধ্যার ম্রান 
জ্যোতস্ায় একটা পাপিয়া ক্ষীণ কণ্ঠে ডাকিয়া উঠে, ডাকিয়াই আবার নীরব হইয়া পড়ে, 
বুঝি তাহার প্রতিধবনি গীতি শুনিতে পায় না বলিয়া। কর্জতের ন্যায় এখানেও এই 
ক্ষেত্রস্থলের এক প্রান্তে গ্রাম্য পথ অহরহ গরুর গাড়ীর চক্রঘর্ষণে পেষিত নিনাদিত, আর 
অন্য প্রান্তে নদী, কিন্তু কর্জতের সে ভরা নদী নহে, ইহা শিলা কল্করময় শুল্ক গহুর সার। 
দূর দূরাস্তর প্রসারিত এই শুষ্ক গহুরের কদাচ কোন অংশে একটু খানি জলের চিহ্ন দেখা 
যায় ; কোন শিলাতলে বা একটু খানি জল গুপ্তভাবে বিরাজিত। এপারে ওপারে পরস্পর 
হইতে দূরদৃরান্তরসংস্থিত দুই চারিখানি করিয়া যে কুটীর গৃহ দেখা যাইতেছে, তাহার 
লোকেরা এই গুপ্তস্থানের সন্ধান জানে। 

পেনে আসিয়াছি বটে কিন্তু সাক্ষাৎ সম্বন্ধে তাহার সহিত আমার সম্পর্ক রহিত, 
পেন হইতে এই বিজন ক্ষেত্রস্থল প্রায় দুই মাইল দূরে ; কিন্তু আমি ইহাকেই পেন বলিয়া 
জানি। নাগরিক সুবিধা স্বচ্ছন্দ আয়েস বিলাসের চিহৃমাত্র এখানে নাই, তথাপি 
লোকালয়চিহ্ন আছে! এক দিকে সুদূরব্যাপী মাঠ, অন্য দিকে স্তরে স্তরে তরঙ্গে তরঙ্গে 
ক্রমোন্নত শ্যামকান্তিশূন্য শুল্ক শৈলমালার পদপ্রান্তে, বক্ষে, চূড়ায় পর্যান্ত স্থানে স্থানে কুটার। 
এবং এই পাবর্বত্য দুর্গম পথেও এক একখানি গরুর গাড়ী মাঝে মাঝে সেই ক্ষুদ্র ক্ষুদ্র 
কুটীরগ্রামের কোন একখানির উদ্দেশ্যে চলিয়াছে দেখা যায়। সাহস দেখিয়া অবাক হইতে 
হয়। রেলগাড়ীর গতি সুনিম্মিত যত্ুগঠিত মসৃণ পথে, আর গরুর গাড়ীর গতি, সম অসম, 
সুগম দুর্গম সব্বস্থানে। কাহার কার্যাকারিতা অধিক বলা দুঃসাধ্য । 

এ দেশে কাটকরী বলিয়া একরূপ আদিম অসভ্য জাতি আছে, পাহাড়চুড়ার বিরল 
কুটীরগুলি তাহাদেরই বাসস্থান। ইহারা সভ্য জাতির সংশ্রবে বড় একটা আসিতে চাহে 
না, মাঝে মাঝে কেবল কাষ্ঠ ফল মূল প্রভৃতি বন্যজাত দ্রব্যাদি সহরে বিক্রয়ার্থ আনে। 
তীর ধনুকে বন্য পশু শীকার করিয়া প্রায় ইহারা জীবিকা নিবর্বাহ করে। 

নদীর ধারে উচ্চ পাড়ে একটুখানি বেশ সমতল মসৃণ বেড়াইবার স্থান আছে। আমি 
রোজ বিকালে এখানে বেড়াইতে বেড়াইতে শৈলপ্রদেশস্থিত দূর দূরান্তর বিক্ষিপ্ত এ 
কুটীরগুলির প্রতি চাহিয়া ভাবি- এখানেও লোক আছে! কে জানে কোনও অজ্ঞাত অনুপম 
সুকোমল রূপচ্ছায়ায় এই নীরস শুষ্ক রুদ্র কঠোরতাও তাহাদের নেত্রে সুকুমার কমনীয় 
কান্তিতে বিভাসিত কি না? কে বলিবে, কোনও সুু্লৃভি শ্নিদ্ধ সুধাসিঞ্চিত হইয়া এখানকার 
শত অভাব, শত অসুখ লইয়াও তাহারা পুলকপবিপূর্ণ কি না? 

আমার পার্খদেশে যৃথিকার ন্যায় আর একরূপ বনফুল এক বৃত্তে রাশি রাশি ফুটিয়া 
দুলিতে থাকে, দুলিয়া দুলিয়া হাসিয়া হাসিয়া" যেন উত্তরে কহে, “এখানকার এই রুদ্র 
প্রকৃতির মধ্যে সুকোমল সুখ কি চাহিয়া দেখ।” 


খাতা একখানি কোলে, কলমটি হাতে লইয়া তান্বুর মধ্যে আরাম চেয়ারে বসিয়া ভাবিতেছি, 


ছোটগল্প ৯৩ 


কি লিখি; অনেক দিন হইতে গল্প লিখিতে অনুরুদ্ধ, লিখিতে ইচ্ছাও খুব, কিন্তু শূন্য 
মক্ত্ষি মন্থনে বিষামূত কিছুই উঠাইতে পারিতেছি না, নিরাশচিত্তে মুক্ত দ্বারপথে চাহিয়া 
আছি, দেখিলাম পুম্পগুচ্ছহস্তা, পীতবসনা একটি মহারাষ্ট্রী কন্যা। এই আশ্র নিকুঞ্জতলে 
প্রবেশ করিয়া অদূরে তান্খুর নিকট আসিয়া দীড়াইল, একজন সিপাহী তাহাকে আমার 
তাশ্ু দেখাইয়া কি বলিল, সে প্রফুল্ল হরিণীর ন্যায় দ্রুতপদে ইহার দ্বারবন্তী হইয়া হঠাৎ 
একটু যেন থমকিয়া দাড়াইল, তাহার পর হাস্যমুখে সেলাম করিয়া ফুলের তোড়াটি 
আমাকে সমর্পণ করিল। দেখিলাম বালা কিশোরী, শ্যামা, সুবদনী, ললিতা। তাহার 
সুকোমল সহাস্য আনন, তাহার সুহাবভাব, এমন কি ফুল সমর্পণে তাহার সেই যে ভঙ্গীটি, 
তাহাতে পর্য্যন্ত আমার শ্রীতি উৎপাদন করিল। কেবল তাহাই নহে, আমাকে দেখিয়া 
লজ্জাবতী লতাটির মত সহসা সে যে একটু বিষম কুষ্ঠিত ভাব ধারণ করিয়াছিল, পরিচিত 
প্রার্থিতের স্থলে অপরিচিত অজ্ঞাত মূর্তি দর্শনে তাহার যে একটুখানি হতাশ জন্মিয়াছিল, 
তাহা পর্যান্ত আমার লাগিল ভাল। আমি ফুল লইয়া তাহাকে জিজ্ঞাসা করিলাম, “কোথা 
থেকে ফুল নিয়ে এলে” : সে বলিল, “গা থেকে ।” অবশ্যই গা থেকে ; এই ক্ষেত্রপ্রান্তরের 
ত্রিসীমায় গোলাপ বেল প্রভৃতি কাননফুলের চিহও দেখিতে পাই না। কিন্তু--“কোন গা 
থেকে? গাঁ কি কাছে? ওপারে?” ভাবিয়াছিলাম নিকটের গ্রাম হইতেই আসিয়াছে। সে 
বলিল, “অনেক দূরে”_আর কিছু জিজ্ঞাসার অবসর না দিয়া ও অতঃপর অভিবাদন 
পৃরর্বক চলিয়া গেল। প্রান্তসাহেব প্লেগ তদারকী হইতে গৃহে ফিরিলে তাহাকে বলিলাম, 
“একটি মেয়ে একটি ফুলের তোড়া এনেছিল,” তিনি সাগ্রহে বলিলেন, “নিয়েছ ত?”“এ 
যে টেবিলেব উপর।” 

“তার সঙ্গে ভাল ক'রে দুচারটে কথা কইলে? শুনেছি বেচারা অনেক দূর থেকে 
ফুল আনে ।” 

“তা অবশ্য কইলুম। কিন্তু আমাকে নতুন দেখে সে যেন একটু থমকে গেল। পুরান 
লোকের হাতেই ফুলটি দিতে পারলে যেন বেশী খুসী হতো!” 

“সত্যি নাকি?” 

«আমি কি ঠাট্টা করছি? ও মেয়েটি কে? কেন ফুল আনে?” আমাকে তিনি চেনেন, 
একজন গরীব ফুলবিক্রেত্রীর সম্বন্ধে এইরূপ অপরূপ প্রশ্নে বিস্ময় প্রকাশ করিলেন না, 
বুঝিলেন ইহার মধ্যেই কোন একটি কল্পনা-শিখরের অনেক দূর উঠিয়াছি। হাসিয়া 
বলিলেন- & 

“বলতে পারছিনে ও মেয়েটি কে?” 

“তা যেন নাই পারলে, কিন্তু ফুল দেয় কেন,_তার উত্তর?” 

“ওদের ফুলের বাগান আছে বলে।” 

“ফুলের বাগান ত অমন অনেকেরই আছে ।” 

“ভাগ্য ফেরে এই ব্যক্তিটিই কলেকটারের ফুল যোগাত। নিশ্চয়ই পূর্্বজন্মের 
কোনরূপ নিব্বন্ধ ছিল- না?” 

“কিন্তু কোন নিবর্বন্ধে”_ 

“আমাকে যোগাচ্ছে ; সেটা নিবর্বদ্ধ নয়, নিতান্তই বিধির বিপাক। একদিন ব্যক্তিটি 


৯৪ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


কলেক্টারকে ফুল দিতে এসে দেখলে আমি এখানে তাদের ছবি তুল্ছি, আমাকেও 
একটি দিলে।” 

“সেই বাড়তিটি বুঝি? রোজই ওর হাতে কেন একটি তোড়া দেখি, বোধ হয় অন্য 
কাউকে দেবার জন্যে নিয়ে আসে, এখান থেকে সেখানে যায়।” 

“কিম্বা নদীর জলে মানৎ ভাসাবার জন্যেও নিয়ে আসতে পারে ; যে জন্যই আনুক, 
আমার জন্য অবশ্য আনেনি ।” 

“তা কি করে বলা যায়! সেদিন হয়ত শুনেছিল”-__ 

“হাঁ শুনেছিল! একটা কাজে আগের দিন পেনে এসেছি, পর দিন চলে যাব, এই 
দু একদিন মাত্র কলেকটারের অতিথি ; এ খবরটা অমনি গা রাষ্ট্র হয়ে গেল।” 

“তা বুঝি হতে পারে না?” 

“পারে? তবে হয়েছিল। ফুলগুলি আমার উদ্দেশ্যেই যদি সেদিন গুচ্ছাবস্থাপ্রাপ্ত 
হয়ে থাকে তাতেই বা এত দুঃখ কি?” 

“সুখ হবারই ত কথা ।” 

“তা যদিও হচ্ছে না। বক্সিসটা দিয়ে যাওয়া হয়নি-তাই মনে মনে একটু অপরাধী 
আছি।” 

“এবার সে অপরাধের প্রায়শ্চিত্ত সহজেই হবে।” 

“হা, এবার ত আমাকে কলেকটারের পদবীতে বসিয়ে রীতিমত খরিদ্দারভূক্ত করে 
ফেলেছে। যাহোক বেচারা অনেক দূর থেকে ফুল আনে, ওকে একখানি ভাল কাপড় 
দিও, তার উপর আর যা দাও”, বলিয়া তিনি চলিয়া গেলেন, আমি ভাবিলাম--“তা যেন 
দেব, কিন্তু সবই মিথ্যা! যাহা ভাঁবিয়াছিলাম তার কিছুই নয়। সুন্দরী মালিনীর ফুলোপহারে 
মধুর সুন্দর কোন ভাবেরই বিজড়ন নাই! পয়সার জন্য এ শুধু ফুল বিক্রয়!” অত্যন্ত 
নিরাশ হইলাম । প্রান্তসাহেব মিথ্যা আচেন নাই, আমি সত্যই ইতিমধ্যে বাতাসে মস্ত প্রাসাদ 
ফাদিয়া বসিয়াছিলাম। প্লেগ সম্বন্ধে ইহার খুব সুনাম আছে জানি। এখানে অবশ্য অল্প 
দিন আসিয়াছেন, কিন্তু ইতিপৃকের্ব যেখানে ছিলেন সেখানে ইহার সকরুণ যত্রে গরীব 
গ্রামবাসীগণ কিরূপ বশীভূত ছিল সে সব গল্প শুনিয়াছি, তাহাই স্মরণ করিয়া, সেই 
ভিত্তির উপর এঁ ভগ্ন কুটারে- প্লেগশুশ্রাধানিরত এই বিপন্ন বালিকা, এবং তাহার 
বিপদভঞ্জন পুরুষপ্রবরকে, ও্পন্যাসিক ঘনিষ্ঠ সম্পর্কে গীথিয়া, তাহার অবশ্যভ্াবী 
পরিণাম এই ফুলোপহারে গরীব ফুলওয়ালীর কৃতজ্ঞতারূপ অসীম হৃদয়বিভব 
উৎসর্গীকৃত দেখিয়া মনে মনে দিব্য আত্মপ্রসাদ উপভোগ করিতেছিলাম। ভ্রম সংশোধনে 
তাই বড়ই ক্ষুব্ধ হইয়া পড়িলাম। এতক্ষণ ধরিয়া ফুলওয়ালীর সম্বন্ধে এত যে কৌতৃহল, 
এতটা যে ভাবোচ্ছাস, কল্পনাভঙ্গে সে সমন্তই যে শুধু শূন্যে বিলীন হইল এমন নহে, 
অধিকন্তু তাহার প্রতি এতটা অশ্রদ্ধা জম্মিল যে পরদিন তাহার মূর্তির মাধূর্যা-বেশিষ্টাটুকু 
পর্য্যন্ত উপলব্ধি করিতে পারিলাম না, অন্নচেষ্টারত সাধারণ গ্রাম্যকন্যার ভাব ধরিয়াই সে 
আমার নেত্রগোচর হইল। 

তথাপি ভদ্রতার নিয়ম সবর্স্থলেই অভঙ্গনীয়, আমি তৎ্প্রদত্ত ফুলগুচ্ছ হস্তে লইয়া 
প্রর্ধ দিনের মতই সাদরে বলিলাম-_ 


ছোটগল্প ৯৫ 


“চমৎকার ফুল! বাগান তোমার নিজের হাতে?” 

সে সেলাম করিয়া কহিল, “না সাব্‌, মালী আছে, আমরা শুধু দেখি।” 

“বাড়ীতে তোমার কে কে আছে?” 

“মা?” 

“আর কেউ নেই তোমার?” 

“«“আছে। বিদেশে ।” 

“ফুল বিক্রীতে যা পাও তাতে তোমাদের বেশ চলে?” 

“না, আমাদের ধানের ক্ষেত আছে।” 

“ফুল কি তুমিই রোজ বাজারে বিক্রয় করিতে নিয়ে যাও?” 

সে ইহার উত্তরে কোন কথা কহিল না, কেবল জিনা ও তালুকার সংস্পর্শে একরূপ 
শব্দ করিয়া জানাইল, বাজারে ফুল বিক্রয় করিতে যাওয়া তাহাদের পক্ষে অপমানজনক 
আমি ভাবিলাম, স্বার্থকুশল বুদ্ধিতে মানুষ কিরূপ যুক্তির বিরোধী। বাজারে ফুল বিক্রয় 
করিতে যাওয়া যদি অপমানজনক হয় তাহা হইলে এখানে বিক্রয় করিতে আসাই বা 
অপমানের নয় কিসে? বলিয়াও ফেলিলাম, “এখানে যে আস তবে?” সে তাশ্ধুর স্তস্তে 
ঠেসান দিয়া নতমুখে নীরব হইয়া রহিল। এই নীরবতা তাহার হৃদয়লুক্কায়িত গুপ্ত রহস্যের 
সন্ধান করিয়া দিল, আমার স্বাভাবিক কৌতৃহল উদ্দীপ্ত হইয়া উঠিল। আমি বলিলাম, 
“তুমি বাজারে যাও না; আর একলাটি ছেলেমানুষ এতদূরে ফুল বিক্রী করতে এস; 
তাতে তোমার মা কিছু বলেন না?” 

“তিনি জানেন না।” 

“তিনি জানেন না? তুমি নিজে লুকিয়ে আস? কেন?” সে একটু ইতস্ততঃ করিয়া 
আমার দিকে চাহিয়া রহিল, যেন তাহার যাহা বলিবার আছে, বলিবে কি না ঠিক করিয়া 
উঠিতে পারিতেছে না। আমি তাই বিশেষ অনুনয়ের ভাবে মিষ্ট করিয়া বলিলাম। 

“বল না, বল, তাতে তোমার কিছুই ক্ষতি হবে না; আমিও খুব খুসী হব।” সে 
বলিল-“যদি তার দেখা পাই, দেখতে ।” 

“কার?” 

“ প্রাম্তসাহেবের।” 

কি আবার আজগুবি কথা! আম্পর্থাও কম নহে,-যদিও আমি নিজেই পূর্বে 
প্রান্তসাহেবের সহিত এবিষয়ে কৌতুক করিয়াছি, কিন্তু এখন ভারী রাগ ধরিল, 
অথচ কি বলিব হঠাৎ যোগাইল না। সে আমার ভূল বুঝিয়াই বোধ হয় তাড়াতাড়ি 
কহিল-__ 

“এ প্রাস্তসাব নন ; আর একজন।” 

“কে তিনি?” 

“তিনি প্রান্তসাহেব? বিলাত ফেরত মহারষ্ত্রী বুঝি?” 

“না, ইংরেজ।” 

ইংরেজ! কিছুদিন পৃবের্ব একজন পারসি ইঞ্জিনিয়ার আমাদের ক্যাম্পে অতিথি 


৯৬ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


হইয়াছিলেন। তিনি এদেশের উচ্চপদধারী গভর্ণমেণ্ট কর্মচারীদিগের নানারপ গল্প 
করিতেন, তন্মধ্যে দু একজনের সম্বন্ধে এইরূপ “নেটিভ” বিবাহ রহস্যের কথাও বলেন। 
ফুলওয়ালীর কথায় তাই আমার দ্বিগুণ কৌতূহল জন্মিল। বলিলাম-_ 

“ইংরাজ তোমার ভগিনীপতি, তোমরা ত হিন্দু?” 

“না, মুসলমান। আমরা বিজাপুর নবাব কন্যার বংশ।” 

মুসলমান! কিন্তু ঠিক হিন্দু কন্যারই বেশ! ইহার আগে আমি এদেশে মুসলমানী 
দেখি নাই। নবাব বংশীয় হউক, নাই হউক, সে যে ভদ্রবংশীয় তাহাতে বিশ্বাস জন্মিল। 
হাবভাব ধরণধারণ কথাবার্তী সবেতেই একটি কৌলিন্য মর্যাদা প্রকাশ পাইতেছিল বটে। 
আমি বলিলাম- 

«আমার বাবা তার সিপাই ছিলেন, মরবার সময় আমাদের ভার তাকে দিয়া 
যান।” 

“তখন তোমার দিদির বয়স কত?” 

“যোল। দিদিকে প্রান্তসাব পুনার স্কুলে দিয়েছিলেন, সেইখানেই তাদের দেখাশুনা 
হোত।” 

“একবছর পরে পুনাতেই। তারপর এই পেনেই এই বাগানে প্রান্তসাহেব দিদিকে 
নিয়ে এসেছিলেন, আমরা সবাই এসে দেখা করলাম। সেসব কথা আমার খুবই মনে 
আছে ।” 

“তখন তোমার বয়স কত?” 

“সাত বংসর। মা আমার হাত ধরে কাদতে কাদতে বলছিলেন--সাহেব- তোমার 
জন্যে আমাদের জাতকুল গেল, আমার এ মেয়েকে এখন ভাল লোকে কেউ বিয়ে করবে 
না, একটিকে তুমি নিয়েছ। এটিকেও নাও, তাহলেই আমি নিশ্চিন্ত হই।” 

“তিনি কি বল্লেন?” 

“তিনি তার চৌকির কাছে আমাকে টেনে নিয়ে আমার চুলে হাত দিতে দিতে বল্লেন 
-এখন এর বিয়ে কি? এখনো খুব ছোট ।” 

“তা ত ঠিকই বলেছিলেন।” ফুলওয়ালী আমার কথা না শুনিয়াই আপন মনে কহিয়া 
গেল। 

“আমার হাতে একটি ফুলের তোড়া ছিল, আমি সেইটি তাকে দিয়ে বল্লেম,-“বড় 
হলে বিয়ে করবে'?” 

“তিনি কি উত্তর দিলেন?” 

“তিমি হেসে আমাকে চুমো খেয়ে বল্পেন-“করব+।” বলিতে বলিতে দীর্ঘনিশ্বাস 
ফেলিয়া অঞ্চলে অশ্রু মুছিল। আমি তাহার দুঃখের কারণ ঠিক উপলব্ধি না করিয়া 
কহিলাম--“দিদিকে বুঝি খুব ভালবাসতে? তারপর আর দেখাশুনা হয়েছে?” 

“না। তারা সেই যে চলে গেছেন, আর আসেননি । দশ বৎসর থেকে আমি তাদের 
পথ চেয়ে আছি, এখানে তান পড়লেই তাদের দেখব প্রত্যাশা করে আসি।” 


ছোটগল্প ৯৭ 


“হ্যা, তাদের জন্য এনে অন্যকে দিয়ে যাই।” 

“তা দেও কেন? ফিরিয়ে নিয়ে গেলেই হয়।” 

“কি ছুতায় তাহলে ফের এখানে আসব যাব? যেটি তারই জন্যে মনে করে আনি, 
সেটি ফিরিয়ে নিয়ে যাই।” 

ফুলওয়ালীর বাড়তি তোড়ার ইতিহাস এতক্ষণে পাওয়া গেল। বলিলাম, “কি কর 
সেটি?” 

“বাবার গোরের উপর রেখে দিই।» 

আমি চুপ করিয়া রহিলাম, সে কহিল, “রোজ ফিরে যাই, রোজ মনে হয় পরদিন 
তাকে দেখব, সাহেবলোকদের কাছে কত বন্ধুলাক আসে, একদিন তিনিও ত আসতে 
পারেন।” বহুবচন ছাড়িয়া সে দেখিলাম এইবারে একবচনে আসিয়াছে । কিন্তু এ বিষয়ে 
ত কথা কহা চলে না, কি তবে বলি; বলিলাম, “তোমার বয়স এখন সতের না?” 

“হা সাহেব।” 

“এখনো বিয়ে হয়নি?” 

সে নেত্রবিস্ফারিত করিয়া কহিল, “কি করে হবে; তিনি ত আসেননি 
এখনো?” 

বালিকার মনের কথা এতক্ষণে সমুদয় বুঝিলাম। সে তাহার ভগিনীপতির উপহাস- 
বাক্য অঙ্গীকাররূপে হৃদয়ে গাথিয়া তাহাতে নিজে অঙ্গীকৃত হইয়া পড়িয়াছে। সেই ভ্রান্তময় 
সরল বিশ্বাসে মুগ্ধ ব্যথিত হইয়া বলিলাম, “তুমি কি জান না ইংরাজেরা এক স্ত্রী থাকতে 
অন্য স্ত্রী গ্রহণ করতে পারে না, আর শ্যালিকে বিয়ে করার নিয়মও তাদের মধ্যে 
নেই।” “তিনি ত মুসলমান। দিদিকে বিয়ে করার জন্যে মুসলমান হয়েছিলেন। আমাদের 
বংশে ত অন্য বিয়ে হবার যো নেই।” 

বিয়ে করার জন্য মুসলমান হয়েছিলেন। সম্প্রতি বিগামির চার্জে যে সিলন 
সিভিলিয়ান গবর্ণমেন্ট কর্তৃক কন্মচ্যত হইয়া বিলাতে দরখাস্ত করিয়াছেন, তিনিই কি তবে 
ইহার ভগ্নিপতি? তিনি ত ইংরাজ পত্রী থাকিতে মুসলমান হইয়া মুসলমানী বিবাহ করেন, 
কিম্বা ভুলিতেছি ; প্রথম বিবাহিতা মুসলমানী ভার্্যা ত্যাগ করিয়াই বুঝি পুনরায় স্বদেশীয়া 
ভার্ধযা গ্রহণ করিয়াছেন। এই দ্বিজাতি দ্বিপত্রী পরিণ্য়ের পর্যায় পরম্পরার আবৃত্তিতে 
আমার ভুলচুক হউক, কিন্তু মূল ঘটনাটি সত্য। উক্ত শোচনীয় পরিণাম ফুলওয়ালীকে 
কহিয়া তাহার মনঃক্ষোভ জম্মাইতে আমার প্রবৃত্তি হইল না, আমি শুধু জিজ্ঞাসা করিলাম, 
“তিনি সিলনের সিভিলিয়ান হইয়া যান?” সে বলিল, “সে কোথা? আমি জানি না।” আমি 
জিজ্ঞাসা করিলাম, “তোমার ভগিনীপতির নাম কি?” 

সে যাহা বলিল সিলন সিভিলিয়ানের নামের সহিত মিলিল না। সম্ভবতঃ তবে এ 
আর একজন--যদি না ইহারা নাম বিকৃত করিয়া থাকে । আমি চুপ করিয়া এ সম্বদ্ধেই 
ভাবিতেছি-সে সহসা বলিল, “সাব, একটি আর্জি আছে।” 

“কি বল।” 

“প্রাম্তসাহেব তসবীর তোলেন- না 1” 


স্বর্ণ, র. স.: ৭ 


৯৮ স্ব্ণকৃমারী দেবীর রচনা-সংকলন 


“হা” 

“তার তসবীর এর কাছে আছে কি?” 

হাসিয়া বলিলাম, “এ প্রানস্তসাব সবে 8 বৎসর এ দেশে এসেছেন, আর তুমি বলছ 
তোমার প্রান্তসাব ১০ বছর এখানে আসেননি?” 

“অন্য জায়গায় ত দেখা হতে পারে?” 

“তা বটে, কিন্তু ইনি ও-নামের কাউকে চেনেন বলে আমি ত জানিনে। জিজ্ঞাসা 
করব এখন।” 

সে বহুদিন হইতে ভবিষ্যতের সুখপানে চাহিয়া, নিরাশ, ব্যথিত, ক্ষুব্ধ, সুতরাং এই 
আকাঙক্ষাটি পূরণের জন্য পর্যাস্ত আবার ধৈর্য্য ধরিতে চাহিল না, বলিল, “সাব, 
প্রান্তসাহেবের ছবিগুলি একবার আমাকে দেখান না!” আমি তাহাতে অসম্মত হইবার 
কোন কারণ না দেখিয়া সিপাইকে ডাকিয়া তাহার টেবিল হইতে ছবিগুলি আনিতে আদেশ 
করিলাম। জানিতাম অবশ্য তাহাকে নিরাশ হইতে হইবে, কিন্তু কি করিব! 

সিপাই ছবির রাশি আনিয়া আমার শয্যায় রাখিয়া চলিয়া গেল। ফুলওয়ালী আমার 
আক্ঞার অপেক্ষা না করিয়াই সোতসুকে একের পর একে ছবিগুলি দেখিতে লাগিল। 
দেখিতে দেখিতে হঠাৎ একবারে বিস্ময়ে আহ্রাদে “এই এই” করিয়া উঠিল। 

আমি এতক্ষণ ছবির দিকে লক্ষ্য না করিয়া তাহার মুখের দিকে লক্ষ্য করিতেছিলাম। 
তাহার কথায় মুখ বাড়াইয়া দেখিলাম প্রান্তসাহেবের ছবির সঙ্গে দুচারিখানি রং জুলা 
ফটোগ্রাফ রহিয়াছে, সেগুলি সেই পার্সি ইঞ্জিনিয়ারের সম্পত্তি, তিনি এক দিন আমাদের 
গেছেন। সেই ছবিরই একুখানি দেখিয়া সে হর্ষবিহল হইয়া উঠিল, তাহার পর অনেকক্ষণ 
ধরিয়া দেখিয়া দেখিয়া বলিল,“ সাব, আমাকে এইখানি দিতে হুকুম হোক”, আমি বলিলাম, 
“ছবিখানি আমাদের নয়, আমাদের একজন বন্ধুর, তিনি ফেলে গেছেন। আচ্ছা, তাকে 
চিঠি লিখব ; যদি তিনি দিতে বলেন ত তোমাকে দিব।” 

সে বলিল, “কবে টের পাব সাব?” 

“কাল না পরশুই উত্তর পাওয়া যাবে।” 

সে দীর্ঘ নিশ্বাস ফেলিয়া ধীরে ধীরে ছবিখানি রাখিল। শয্যার উপর অন্যান্য ছবির 
সহিত একত্রে না রাখিয়া আমার ক্ষুদ্র বেতের টেবিলটির উপর সেখানি রাখিয়া তাহার 
বাড়তি ফুলের তোড়াটি তাহাকে সমর্পণ করিয়া বিদায় গ্রহণ করিল। 

তৃতীয় দিনে নহে, আজ চতুর্থদিনে পার্সি সাহেবের উত্তর পাইয়াছি, তিনি ছবিখানি 
আমাকে লইতে বলিয়াছেন। আমি তাই আগ্রহ সহকারে ফুলওয়ালীর জন্য অপেক্ষা করিয়া 
আছি। সে প্রতিদিন তান্ু প্রবেশ করিয়াই সাভিবাদনে সব্বাগ্রে এ প্রশ্ন করে ;-উত্তরে 
হতাশ হইয়া দীর্ঘ নিশ্বাস সহকারে আমার ফুলের তোড়া আমাকে দিয়া, অন্যটি ছবিখানির 
পদপ্রান্তে রাখিয়া সজলনয়নে তৎ্প্রতি চাহিয়া থাকে। তাহার পর মুখ তুলিয়া আর একটি 
দীর্ঘ নিশ্বাস সহকারে সেলাম করিয়া চলিয়া যায়। 

এ সে আসিতেছে! তাহার ফুলের রূপে, তাহার নিজের রূপে ফুল্পপ্রভাত ফুল্পতর 
করিয়া! এ সে চঞ্চল চরণে আসিতেছে । এই তান প্রবেশ করিয়া সাভিবাদনে আমার 


ছোটগল্প ৯১ 


নিকটে দাঁড়াল, দাঁড়াইয়া ছবির প্রতি দৃষ্টিপাত করিল, আমি তাহার হৃংকম্পন অনুভব 
করিতেছি! 

আজ সে প্রথমেই ফুলের তোড়াগুলি যথাবিহিত ব্যবস্থা রিয়া পরে জিজ্ঞাসা করিল, 
“খবর পেয়েছেন আর?” আমি বলিলাম-“পেয়েছি, ছবিখানি তোমার।” 

তাহার নয়নে, আননে কি আনন্দ বিভাসিত হইল, সব্বাঙ্গে কি গ্রীতি পুলক সঞ্চারিত 
হইয়া উঠিল; সেই তরঙ্গাবেগ আমাকেও স্পর্শ করিতেছে। সে মুখে কিছু কহিল না, 
কিন্তু তাহার নীরব কৃতজ্ঞতা অভিবাদন অধিকতর মন্মগ্রাহী! তাহার সে সুখে আমি কেমন 
দুঃখিত হইয়া পড়িলাম,_-ভাবিলাম কি অপরূপ ঘটনা! এই যৌবনবতী রূপবতী রমণী 
কি এ নির্জীব ছবিখানির দর্শনে পূজায় আপনার জ্বলস্ত জীবন্ত শতগ্রাণবস্তু অনুরাগ 
আকাঙ্ক্ষা চিরসমাধিস্থ করিবে? 

ফুলওয়ালীর মুখে এরূপ কোন দুঃখের ছায়াও দেখিলাম না; গ্রীতিময়ী রমণী তাহার 
চির আকাঞ্জষিত ধনলাভেই যেন অসীম গ্রীতিপূর্ণ হইয়া অঞ্চল হিল্লোলে দিগদিগন্তে সে 
আনন্দ গ্রীতি বিস্তার করিতে করিতে চলিয়া গেল। 

শুষ্ক নীরস কঠোর পেন কাহার রূপে নবীন সরস সুকোমল, এখানকার শত অভাব, 
শত অসুখ কোন স্নিদ্ধতা সিনে পুলকগ্রচ্ছন্ন, তাহা আমি এইবার হদয়ঙ্গম করিলাম। 


ভারতী, শ্রাবণ ১৩০৬ 


১০০ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


ছোটখাট মিউটিনি 


বন্ধে প্রদেশের সিন্ধৃতীরবর্তী একটি ক্ষুদ্র স্থানে আমরা বাস করিতেছিলাম। মিসেস এ 
_-র বাঙ্গলায় আমাদের ডিনারের নিমন্ত্রণ। আহারান্তে ইংরাজী দস্তুর মত পুরুষদিগকে 
ধূমপান, মদ্যপান, এবং তজ্জাতিসুলভ গল্পের ধিরল অবসর প্রদান জন্য কিয়ৎক্ষণ 
তাহাদিগকে ডিনার টেবিলেই রাখিয়া আমরা কয়েকজন স্ত্রীলোকে বাহিরে বারান্দায় 
আসিয়া বসিয়াছি। 

শুর্ুপক্ষ রজনী। সম্মুখে জোয়ারে স্ফীত উচ্ছ্বসিত, চন্দ্রকিরণে খচিতবিখচিত নীলাম্ব 
নিজের প্রাণের আবেগ নিজের মধ্যে বদ্ধ রাখিতে অক্ষম হইয়া বিশ্ব প্লাবন ইচ্ছায় যেন 
মাতিয়া উঠিয়াছে ; অদূরে কোলাবার দুর্গ জলে ভাসাইয়া, দূর দূরান্তরব্যাগী শুভ্র বালুচর 
আচ্ছন্ন করিয়া ঠিক বাঙলা প্রান্তের কৃঞ্ঝ প্রস্তরস্তূপের সন্নিকটে যেখানে দুইটি সতীস্তন্ত 
দাঁড়াইয়া আছে তাহার পাদদেশ পর্যন্ত পৌছিয়া, সহসা সাগরের সফেন তরঙ্গ ভীমগর্জন 
মুহূর্তের জন্য যেন স্তক্তিত হইয়া পড়িতেছে ; তৎস্পর্শসাহসহীন সিন্ধুবর সেখান হইতেই 
সবিস্ময়ে শত নমস্কারে শত স্তুতিগানে তাহাদিগের চরণ বন্দনা করিতে করিতে ধীরে 
ধারে আবার পিছাইয়া পড়িতেছে। 

স্রদূর পশ্চিমে সমুদ্রবক্ষে কাণ্ডারী ও আন্ধারী দুর্গদ্বীপ দুইটির অন্ধকার কায়৷ 
জ্যোত শ্লালোকে অস্পষ্টরূপে দেখা যাইতেছে । এক সময়ে কানহোজি আঙ্গিয়ে নাকি তাহার 
বন্দীাদিগকে এই দ্বীপে আবদ্ধ রাখিতেন। এখন আধারী দুর্গ একেবারে জনশূন্য, কাণ্ডারী 
দুর্গ একটি লাইট হাউসরূপে পরিণত । লাইটহাউসের কর্তা একাকী এই বিজন দ্বীপে তাহার 
একটি মাত্র সহচর ভূত্য ফ্রাইডের সহিত রবিনসন ব্রুসোর জীবন যাপন করেন। উক্ত 
দীপত্তুস্তের ঘৃর্যমান আলোক এখন জোনাকি ভাতির ন্যায় মাঝে মাঝে আমাদের নেত্রে 
দপ করিয়া ভ্বলিয়া উঠিতেছিল, আবার হীনপ্রভ হইতে হইতে মুহূর্তকাল একেবারে অদৃশ্য 
হইয়৷ পড়িতেছিল। 

এইরূপ দৃশ্যসমূহ সম্মুখে রাখিয়া আমরা নানারূপ গল্প করিতে করিতে পুরুষদিগের 
আগমন প্রতীক্ষা করিতেছিলাম, তাহারা আসিলে তবে গানবাদ্য অথবা নীরব হেয়ালি 
নাট্যাভিনয় আরন্ত হইবে। 

আপাততঃ আমাদের গল্প চলিতেছিল ট্রানসভ্যাল যুদ্ধের একান্তিক সম্ভাবনা সম্বন্ধে । 
এই প্রসঙ্গে জাতীয় বীরত্বের কথা আসিয়া পড়িল,_গৃহকন্ী সগবের্ব বলিয়া উঠিলেন 
_“তিন জন ফেেঞ্চম্যান পাঁচ জন জন্মানের সমান, আর একজন ইংরাজ সেই তিন জন 
ফ্রেঞ্চমানের সমান।” খুবই গবর্বপূর্ণ কথা অথচ অযথাও নহে। ইংরাজ সংস্পর্শে আমি 
ইতিপৃবে্র্ব জাতিগত অসমকক্ষতা কখনো অনুভব করি নাই, বরাবরই তাহাদিগের নিকট 
হইতে সম্যক সম্মান ও বন্ধুত্ব প্রাপ্ত হইয়া আসিয়াছি। কিন্তু আজ এই স্বাধীন বীর-ললনার 
উক্তরূপ জাতীয় আত্মন্োরবে তৎসত্বেও আমার হীনতা আমি মর্মে মর্মে অনুভব 
করিলাম। লজ্জায় অপমানে আমার চোখ দিয়া জল পড়িতে শুধু বাকী রহিল। মনে মনে 
দগ্ধ হইয়া দীর্ঘ নিঃশ্বাস সহকারে দাসজীবনের একমাত্র সান্ত্বনা স্বরূপ পুরাতন আর্ধগৌরব 


ছোটগল্প ১০৬ 


স্মরণ করিতে করিতে সহসা বলিলাম--“এঁ যে সতীস্তন্ত, উহা আংঙ্গে রাজরাণীদিগের 
না?” 

মিসেস বি-আর একজন নিমন্ত্রিতা, তিনি বলিলেন-_“এই রকম ত শোনা যায় ; 
কি ভয়ানক নিষ্ঠুর আচার!” 

আমি বলিলাম--“কিন্তু কি ভয়ানক সাহস!” 

কেহ আর একথায় কোনরূপ মন্তব্য প্রকাশ করিলেন না, কিন্তু মিসেস বি--র নীরব 
অধরৌষ্ঠ ভঙ্গী দেখিয়া মনে হইল, তিনি মুখে কিছু না বলুন-যেন মনে মনে হাসিয়া 
বলিতেছেন--“ভারি ত সাহস! পোড়াইয়া মারিতেছে ইহাতেও কথা কহিবার শক্তি পর্য্যস্ত 
নাই, ইহাই তোমাদের সাহস বটে! আর অধীনতা পেষণে পেষিত হইয়া পুণ্য সুখ জ্ঞান 
করা তোমাদের মত সাহসী লোকেরই স্বভাবসুলভ বটে ।” 

ভাবিলাম তিনি যদি এইরূপ বলেন আমি কি উত্তর দিতে পারি? যাহা হউক সে 
কথা সেইখানেই বন্ধ হইল, আমি বলিলাম--“এ দ্বীপ দুটি আংরের বন্দীখানা ছিল- 
না? উঃ আংরে কি কাণ্ডই করিয়াছিল ; পেশোয়া, ইংরাজ, মুসলমান, পর্তুগীজ কেহই 
তাহাকে হার মানাইতে পারেন নাই।” 

মিসেস এ-বলিলেন--17017141 1301 10 ৬95 0101) 9 [)118101 

তাহা সত্য! একজন স্বাধীন ইংরাজের পক্ষে যাহা বীরত্ব, একজন দাস নিগরের 
পক্ষে তাহা ঘৃণ্য সাহস-দস্যৃতা নয় ত আর কি! 

মিস সি-- সম্প্রতি বিলাত হইতে আসিয়া মিসেস এ*র অতিথি হইয়া আছেন। তিনি 
উক্ত দস্যৃতা সিপাহি বিদ্রোহেরই একটি অঙ্গীভূত ঘটনা ভাবিয়া বলিলেন-_-“01,170৬ 
0০81! মিসেস এ,_আপনি কি ইগ্ডিয়ান মিউটিনির সময় এদেশে ছিলেন?” 

মিসেস এ- হাসিয়া বলিলেন-“না, আমি ছিলাম না, তার প্রধান কারণ আমি 
তখনো জনম্মাই নাই-কিন্তু আমার বাপ তখন এ দেশে ছিলেন।” 

মিসেস- একজন স্কচললনা--স্কটলগুবাসিগণের রহস্য জ্ঞান কম-ইংরাজগণ 
এইরূপ বলিয়া থাকেন। গৃহকন্ীর এই ব্যঙ্গোক্তিতে তাই আমরা সকলেই তাহার দিকে 
চাহিয়া হাসিলাম-_কিন্তু তিনি এ ঠাট্রাটা বুঝিলেন কিনা জানি না-সহজ ভাবে আবার 
জিজ্ঞাসা করিলেন, “আপনার বাবা কি মিউটিনির মধ্যে কখনো পড়িয়াছিলেন?” 

মিসেস এ- বলিলেন, “না, আমার বাবা ত সৈনিক ছিলেন না। কিন্তু তিনি না পড়ুন 
-আমি একবার একটা মিউটিনির মধ্যে পড়িয়াছিলাম। উঃ, সেকি ভয়ানক!” 

আমাদের আর কৌতৃহলের সীমা রহিল না। মিসেস বি-বলিলেন, “সত্যি, নাকি? 
কিন্তু এ অঞ্চলে আবার কবে মিউটিনি হোল?” 

মিস্‌ সি- বলিলেন, “ওঃ, কি ভয়ানক ।” 

আমি বলিলাম--“বেশ মজার ত1” এইরূপে সকলেই আমরা সংক্ষেপে নিজ নিজ 
কৌতুহল ব্যক্ত করিয়া তাহার মিউটিনির অভিজ্ঞতা শুনিবার জন্য ব্যস্ত হইয়া উঠিলাম। 
তিনি আনুপুকির্বক বলিয়া গেলেন, আমরা ভীত স্তস্তিত নিব্বাক হইয়া শুনিলাম। যাহা 
বলিলেন সমস্তই সত্য ঘটনা ; শুনিয়া কাদিব কি হাসিব তাহা বুঝিয়া উঠিতে পারিলাম 
না। এ কথার সত্যতা পাঠককে অনুভব করাইবার ইচ্ছায় আমরা এখানে তাহার মুখ 


১০২ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


দিয়াই গল্পটি পুনরাবৃত্তি করিতেছি,_যদি কৃতকার্ধয না হই তবে সে আমারই বর্ণন 
অপটুতা। 


“আমি বিবাহের পর সবেমাত্র ভারতবর্ষে আসিয়াছি। ছেলেবেলায় কিছুদিন বাঙ্গলা দেশে 
ছিলাম বটে, কিন্তু তখন আমি এত ছোট যে সে কথা মনেই পড়ে না, এ দেশের সহিত 
সঙ্ঞান পরিচয় আমার এই প্রথম। বন্বে আসিয়া স্বামী শকরের আসিষ্টেন্ট কলেক্টার নিযুক্ত 
হইলেন। আমরা দুজনে সিন্ধু দেশের রাজধানীতে আসিয়া ঘরকন্না গুছাইয়া বসিলাম। 
স্বামী মাঝে মাঝে যখন '্টুরে' গমন করেন আমিও তাহার সঙ্গে যাই; কিছুদিন গ্রামে 
কিন্তু এক বার স্বামীর শুধু দুই চারিদিনের জন্য মাত্র কোন একটি গ্রাম তত্বাবধানে যাইতে 
হইল, আমি আর এই অল্প সময়ের জন্য তাহার সঙ্গিনী হইতে ইচ্ছা না করিয়া বাঙ্গলাতেই 
একাকী রহিয়া গেলাম। একাকী কথাটা এখানে কতদূর সঙ্গত তাহা লইয়া যদিও তর্ক 
উঠিতে পারিত, কেননা দাস দাসী শিপাই শান্ত্রিতে বাঙ্গলা সমানই পূর্ণ রহিল। তথাপি 
স্বামীর অনুপস্থিতি কালে আমার একাকীত্ব বিনা আপত্তিতে সবর্ববাদীসম্মতিত্রমে ধার্য 
হইয়া গেল, এবং পৃবর্ব হইতেই আমার অরক্ষিতা অবস্থা কল্পনা করিয়া অনেকেই খুব 
ওৎসুক্য প্রকাশ করিলেন, এমনকি পুলিসকর্তা স্বয়ং অনুকম্পা করিয়া সে কয়দিনের 
জন্য তাহার কতকগুলি সিপাহী পর্যন্ত আমার রক্ষকতা কার্ষ্য প্রদান করিতে চাহিলেন। 
কিন্তু আমি তাহা আবশ্যক বিবেচনা করিলাম না। আমি ভাবিলাম,_তাহা হইলে আমার 
নিজের সিপাহিদের প্রতি অন্যায় সন্দেহ দেখান হইবে ; তাহারা ভাবিবে তাহাদের উপর, 
আমার পরিপূর্ণ বিশ্বাস নাই। তাহাদিগের মনে দুঃখ দিতে আমার ইচ্ছা হইল না, ধন্যবাদ 
প্রদানে পুলিসকর্তাকে তাহার দানে নিরস্ত করিলাম। 

দেশে থাকিতে এ দেশের ভূত্যদিগের সম্বন্ধে নানারপ কথা শুনিয়া মনে হইত 
বটে তাহারা না জানি কিরূপ কিন্তৃত কিমাকার! নিববুদ্ধি বর্বর ত বটেই--উপরস্তু সিপাহী 
সৈনিকের দল পশুবৎ নিষ্ঠুর, ভীষণ প্রকৃতি ও বিশ্বাসঘাতক । আমাদের দেশের সৈনিকের 
আদর্শে এবং মিউটিনির নানারূপ বীভৎস অত্যাচারের কথা হইতে বোধহয় আমার এইরূপ 
ধারণা হইয়াছিল। কিন্তু এ দেশে আসিয়া প্রত্যক্ষ অভিজ্ঞতায় ইহার সম্পূর্ণ বিপরীত 
দেখিয়া আশ্চর্য্য হইয়া গেলাম। দেখিলাম আমাদের দেশের তুলনায় এ দেশের ছোট 
লোকেরা সৈনিকেরা বহু গুণে শিষ্ট শান্ত ; এবং চাকর দাসীরা নিবের্বাধ ত নহেই অধিকন্তু 
খুবই প্রভৃপরায়ণ। আমার নিজের সিপাহী পাঁটাওয়ালাদের উপর ত আমার অগাধ বিশ্বাস 
জম্মিল; এরপ প্রভুভক্ত ভূত্যবেষ্টিত থাকিয়া আমি যে সম্পূর্ণ নিরাপদ তাহা বেশ 
জানিতাম। তাই পুলিসকর্তার প্রস্তাবে মনে মনে বরঞ্চ উত্ত্যক্ত বোধ করিলাম ; কিন্তু তাহার 
সৌজন্যে সমাদর করিয়া তাহাকে যথেষ্ট ধন্যবাদ প্রদান পুর্র্বক বলিলাম, “আমার 
সিপাহীরা থাকিতে আমি অরক্ষিতা নই-তিনি নিশ্চিন্ত থাকুন।” স্বামী আমার উচ্ছ্বাসে 
হাসিতে লাগিলেন, আর পুলিস সাহেব মনে মনে চটিয়া নানা তর্ক যুক্তিতে আমার মত 
পরিবর্তনে সচেষ্ট হইলেন। কিন্তু কিছুতেই আমার অভিপ্রায় টলিল না। পুলিস সাহেবের 
অনুগ্রহ প্রস্তাব অগ্রাহা করিয়া স্বামীর গমনের পর রাত্রে শুধু আমাদিগের নিজের প্রহরীর 


ছেটিগল্প ১০৩ 


প্রহ্রীত্বে নির্ভর করিয়া নির্ভয়ে শয়ন করিতে গেলাম। আয়া আমার কক্ষেই রহিল। 
কিন্তু হা বিধাতা! কম্মফল এত হাতে হাতে ফলিবে তাহা কে জানিত? রাত্রি যখন 
গভীর তখন ভয়ানক কলরবে ঘুম ভাঙ্গিয়া গেল। তখনো সম্পূর্ণ চেতনা হয় নাই, নিদ্রার 
ঘোর ভাঙ্গে নাই, সেই অর্থ জ্ঞান অর্ধমোহের অবস্থায় বাহিরের চীৎকার কোলাহল যেন 
শত কামানের ধ্বনিতে আমার কর্ণে প্রবেশ করিল, অস্ত্রের ঝনঝনাও আবার সেই সঙ্গে 
সঙ্গে শুনিতে পাইলাম। সেই ভীষণধবনিতে জ্ঞাত অজ্ঞাত যত কিছু বি নীষিকারাশি আমার 
মানস নয়নে নৃত্য করিয়া উঠিল, আতঙ্কের বিদ্যুৎশিখা সব্বাঙ্গে ব্যাপ্ত তরঙ্গিত হইল, 
৫৭ খুঃ অব্দের মিউটিনির কথা মনে পড়িল, তাহার সূচনাও স্থানে স্থানে এইরূপেই 
হইয়াছিল। বুঝিলাম ইহাও সেইরূপ একটি মিউটিনির আরম্ত--আর রক্ষা নাই। 
অকুলসমুদ্রে মানুষ যেমন তৃণ ধরিতে চেষ্টা করে আমিও প্রাণভয়ে ভীত হইয়া 
আয়া আয়া করিয়া চীৎকার করিয়া বিছানায় উঠিয়া বসিলাম। কিন্তু আয়াই বা এখন 
কোথায়? কই, এ ঘরে ত সে নাই? সেও কি তবে মিউটিনিয়ারদের সঙ্গে যোগ দিয়াছে? 
আমার এত বিশ্বাসের কি প্রতিফল ইহাই? হায়, কেন পুলিশের প্রস্তাব অগ্রাহ্য 
করিয়াছিলাম? যাহারা বহুদিন এদেশে থাকিয়া ইহার ধারা বুঝিয়াছেন, তাহাদের 
সাবধানতায় কেন কর্ণপাত করিলাম না। 
আসন্ন মৃত্যু কল্পনায় ভয়াতিশয্যে আমার সমস্ত শক্তি যেন অবসিত হইল । উঠিয়া 
আত্মরক্ষার যে কোনরূপ চেষ্টা করিব তাহার ক্ষমতা পর্যান্ত হারাইলাম। ভয়বিহুল জ্ঞানহীন 
ভাবে শয্যাসীন হইয়া শেষ দিন স্মরণ করিতে করিতে একমনে ঈশ্বরকে ডাকিতে 
লাগিলাম। এই সময় আয়া গৃহে প্রবেশ করিয়া ডাকিল-“মাদামসাব!” তাহার স্বর পূর্বের 
ন্যায় সমান সম্মানসূচক, সমান ভক্তিপূর্ণ ; তাহাতে আমি কথঞ্চিৎ আশ্বস্ত হইয়া উঠিলাম ; 
_হাতের কাছে একটা সহায় বন্ধু দেখিয়া সহসা বিবেচনাশক্তি ফিরিয়া পাইলাম, এতক্ষণ 
ভয়ে আর সমস্ত মানসিক বৃত্তি যেন লোপ পাইয়া গিয়াছিল। আয়ার প্রতি বিশ্বাস ফিরিয়া 
আসায় সিপাহীদিগের প্রতিও বিশ্বাস ফিরিল। ভাবিলাম, আমার সিপাহী নহে, শকরের 
সৈনিকগণ বিদ্রোহী হইয়া আমার বাঙ্গলা আক্রমণ করিয়াছে । আমার কয়েকজন সিপাহী 
তাহাদের তুলনায় নিতান্ত সামান্য সংখ্যক, আমাকে রক্ষা করিবে কি করিয়া? 
চকিতের মত এই অনুমান আমার মাথার মধ্য দিয়া চলিয়া গেল ; আমি কম্পিত 
কণ্ঠে জিজ্ঞাসা করিলাম, “বাহিরে কিসের কলরব? কি হইয়াছে? আমার সিপাহীরা 
কোথায়?” আয়া ইহার উত্তরে অনেক কথাই বলিল, কিন্তু আমি কি ছাই তাহার ভাষা 
বুঝি? অল্পদিন এ দেশে আসিয়াছি, দুএকটা কথার টুকরা বুঝিতে ও কহিতে শিখিয়া 
তাহার সাহায্যে আকার ইঙ্গিতে কোনরূপে কাজ চালাই মাত্র। আয়া যাহা বলিল তাহার 
মধ্যে তিনটি কথা আমার বোধগম্য হইল-_“পুলিশ, সিপাই, লড়াই।” আমার অনুমানই 
ত তবে ঠিক! শুনিয়াছিলাম শৰকরের গুপ্তদূর্গে বুসংখ্যক সৈন্য আছে, তাহারাই যে 
বিদ্রোহী সে সম্বন্ধে সন্দেহ রহিল না। পুলিশ সিপাহি আর সৈনিক সিপাহি যে স্বতন্ত্র 
তখন সে জ্ঞান ছিল না। আয়ার কথায় আমার পুবর্বশিঙ্কা আবার সবলে ফিরিয়া আসিল, 
পাগলের মত বলিলাম, “লড়াই, মিউটিনি? তাহারা আমাকে হত্যা করিবে? 01117010 
1611” আয়া আমার সমস্ত কথা না বুঝুক, আমি যে খুব ভয় পাইয়াছি তাহা বুঝিয়া 


১০৪ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


বলিল, “নেহি নেহি মাদামসাব!” 

“নেহি নেহি? 1২017010. 0 110791 017, 000 58৬6 176! 01), 58%617191” 

বাহিরে অস্ত্রের ঝনঝনা যেন আরো বাড়িয়া উঠিল, কলরব ভীষণতর রূপে আমার 
কর্ণে ধবনিত হইয়া উঠিল, আমি 11010119011 00৫ বলিয়া চীৎকার করিয়া উঠিয়া বিছানার 
বাহির হইতে গেলাম ; কিন্তু পারিলাম না, সেইখানেই মুচ্ছিত হইয়া পড়িলাম। উঃ, কি 
ভীষণ রাত্রি!” 

বলিয়া তিনি থামিলেন। আমরা এতক্ষণ নীরব ওৎসুক্যে তাহার কাহিনী শুনিয়া 
যাইতেছিলাম। তিনি থামিলে বলিলাম, “কি ভয়ানক! তারপর?” 

তিনি বলিলেন, “তারপর আমি মরি নাই নিশ্চয়ই, তাহা হইলে এ গল্প আর শুনিতে 
পাইতেন না।” 

“কিন্ত শেষে কি হইল? সত্যই কি মিউটিনি!” 

“না। এতটা ঝড় শুধু চাদানীর মধ্যে বহিয়াছিল।”» 

আমরা আশ্চর্যা দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া রহিলাম। তিনি বলিলেন-_ 
“মুচ্ছাভঙ্গে বা নিদ্রাভঙ্গে দেখিলাম আয়া তখনো আমার সেবা করিতেছে-রাত্রিও ভোর 
হইয়াছে, আর বাহিরের কোলাহলও একেবারে নিস্তৰূ। আমি যেন দুঃস্বপ্ন ভঙ্গে সহসা 
জাগিয়া উঠিয়া প্রশান্ত প্রভাতালোকে বিস্মিত হইয়া চাহিলাম। কিন্তু তখনো কেমন মনে 
করিতে পারিলাম না যে, রাত্রের অত কোলাহল অত ভয় সমস্তই বৃথা স্বপ্ন, একটু ইতস্ততঃ 
করিয়া জিজ্ঞাসা করিলাম--“আয়া, এতক্ষণ একটা ভয়ানক চীৎকার গোলযোগ 
চলিয়াছিল?” 

আয়া স্তেহকণ্ঠে বলিল--“না সাব, তুমি ঘুমাও ।” রাত্রি ত প্রভাত হইয়াছে-তখন 
আর ঘুমাইব কি, আমি প্রতিবেশ পরিধান অভিপ্রায়ে বিছানা হইতে উঠিতে উঠিতে 
তাহাকে আবার জিজ্ঞাসা করিলাম, “আয়া, আমার যেন মনে হইতেছে রাত্রে খুব একটা 
গোলমাল হইতেছিল--কি হইয়াছিল?” 

আয়া আবার কত কি বকিয়া গেল--তাহার সেই বাক্যসমষ্টির মধ্য হইতে আমি 
আবার পুর্র্বরাত্রের সেই কয়টি কথা সংগ্রহ করিলাম-_“পুলিস, সিপাই, লড়াই।” কিন্তু 
শান্ত প্রভাতে আর পূর্্বরাত্রের ন্যায় সে কথায় আমাকে ভয়াভিভূত করিল না। আসল 
ঘটনাটা কি জানিবার জন্য শুধু কুতৃহলী হইয়া পড়িলাম। কিন্তু আয়ার কথা হইতে তাহা 
বুঝিবার আশা করিতে গেলে পুনর্জন্মের জন্য--0০01059) পর্য্যন্ত অপেক্ষা করিতে হয়। 
অতদিন সবুর করিতে আমার ধের্যয নাই। কাজেই আমাকে অন্য উপায় উদ্ভাবন করিতে 
হইল। একজন সিপাহী কিছু কিছু ইংরাজী বলিতে পারিত-আমি তাহাকেই ডাকিতে 
বলিলাম। 

তাহার কাছে সমস্ত ঘটনা শুনিয়া বুঝিলাম যত অনর্থের মূল আমাদের পুলিশ সাব। 
আমার কথা না মানিয়া রাত্রিকালে তিনি তাহার কতকগুলি সিপাই আমার রক্ষার জন্য 
পাঠান, ইহাতে আমার সিপাইরা অপমানিত জ্ঞান করিয়া তাহাদিগকে চলিয়া যাইতে কহে, 
এই কারণে ক্রমশঃ উভয়পক্ষে রীতিমত বাক্য সংগ্রাম আর্ত হয়। সেই কলরবে নিদ্রোখিত 
হইয়া আমি ভয়বিহূল হইয়া পড়ি। 


ছোটগল্প ১০৫ 


পুলিশ কর্তার উপর যে কি ভয়ানক রাগ হইল--কি বলিব? 

তাহার মূর্থতাকে ধন্যবাদ! আমাকে রক্ষা করিতে গিয়াই তিনি অদ্ধমুত করিয়া 
তুলিয়াছিলেন! 

কিন্তু পশ্চাং জানিতে পারিয়াছিলাম তিনি একাই দোষী নহেন, প্রণয়দেবতারও 
ইহাতে কিছু হাত ছিল। আমার পাটাওয়ালাদের একজন, আয়ার প্রতি অনুরাগিণী, 
তাহাদের রোমান কাথলিক মতে শীঘ্রই বিবাহ হইবে। পুলিশ সিপাহির মধ্যেও একটি 
যুবকের সে আরাধ্যা, কিন্তু সে বেচারী অল্পদিন কার্যে নিযুক্ত হইয়াছে, বেশী অর্থ সঞ্চয় 
করিতে পারে নাই, তাই আয়ার অভিভাবকেরা তাহার বিবাহ প্রস্তাব গ্রাহ্য করে নাই, 
তাহার আশা নির্মূল করিয়া দিয়াছে। তথাপি তাহাকে আমার বাঙ্গলায় আয়ার এত সন্নিকটে 
দেখিয়াই উহার ভাবী স্বামীর মন জুলিয়া উঠিয়াছে। প্রণয়ীদ্বয়ের এই ঈর্ষা-স্কুলিঙ্গেই সে 
রাত্রের দুই পক্ষের সিপাহীগণের বিদ্বেষানল প্রথম জুলিয়া উঠিয়াছিল। 


ভারতী, আষাঢ় ১৩০৭ 


১০৬ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


অমরগুচ্ছ 


তু. 
আমি বালবিধবা। বিবাহের আনন্দ সঙ্গীত নীরব হইতে না হইতে নিরানন্দ ক্রন্দনে 
আমাদের গৃহ পূর্ণ হইয়া উঠিয়াছিল। আমি তখন শিশু বলিলেও হয়। আমার বয়স তখনও 
বার বৎসর পূর্ণ হয় নাই। পিতার সেই শোকপীড়িত মূর্তি, মাতার সেই হৃদয়-বিদারক 
বিলাপধবনি মনে পড়িলে এখন আমি যন্ত্রণাকাতর হইয়া পড়ি, কিন্তু তখন সে সকল 
কিছুই আমার মর্ম্মভেদ করিতে পারে নাই ; নিজের পরিণাম বুঝিবার শক্তি পর্যাস্ত তখন 
আমার জন্মে নাই। 

আমি পিতামাতার একটি মাত্র কন্যা ; বড় সাধের আদরের কন্যা। আমার দুঃখে 
পিতামাতা আমা হইতেও অধিক কাতর। তাহাদের অজন্্র করুণা শতসহশ্রধারে অহরহ 
আমার প্রতি বর্ষিত, আমার কোন একটি সামান্য আকাঙ্ক্ষা পূর্ণ করিয়া তাহারা অসামান্য 
আনন্দ অনুভব করেন। কিন্তু এত আদর যত্রেও কি আমি সুখী? 

বলা বাহুল্য, বিধবা হইয়া পর্য্যন্ত আমি আর শ্বশুর গৃহে যাই নাই। বিধাতার বিধানে 
পিত্রালয়ই চিরদিন আমার আলয়। আহারে, সাজসজ্জায় পিতামাতা আমাকে এতদিন 
বিধবার আচার পালন করিতে দেন নাই। কিন্তু আমি বুঝিতে শিখিয়া অবধি তাহাদিগের 
মনে কষ্ট দিয়াও বিধবার আচার রক্ষা করিয়া চলি। ইহাতে লোকে আমাকে প্রশংসা করে, 
কিন্তু সেজন্য আমি চরিতার্থ জ্ঞান করি না। যাহার আসল সুখসম্পদ চলিয়া গিয়াছে, নকল 
সুখসম্পদে তাহার তৃপ্তি কোথায়! তাহাতে কেবল অতিরিক্ত অনুতাপবেদনা জাগাইয়া 
তুলে। ভগবান আমাকে সুখে বঞ্চিত করিয়াছেন, কিন্তু কর্তব্য পথে চলা আমার 
আয়ত্তাধীন, তাহা হইতে আপনাকে বঞ্চিত করিব কেন? 

স্বামীকে আমার মনে পড়ে না। যাহার অভাবে আমার সমস্ত জীবন শূন্য, তিনি 
কে তাহা আমি ঠিক জানি না। তবুও তাহার স্মৃতিতে, তাহার ধ্যানে হৃদয় পূর্ণ করিয়া 
রাখিতে চাই। ইহাই আমাদের আজন্ম শিক্ষা, চিরন্তন সংক্কার। তাহা ভাল কি মন্দ, ন্যায় 
কি অন্যায়, পুণ্য কি পাপ সে তর্ক পর্যাস্ত আমার মনে উদয় হয় না।-দৃরাতীত সুখ- 
স্বপ্নের ন্যায় কখনও কখনও বিবাহের কথা মনে পড়ে, সঙ্গে সঙ্গে একটি ছায়াময় মূর্তি 
মনোপটে বিভাসিত হয়। তাহা জীবন্ত আকারে প্রত্যক্ষ করিবার জন্য দারুণ আকুলতা 
জন্মে। কিন্ত মনের আবেগ মনে রুদ্ধ করিয়া, অশ্রমলিন নয়নের সমক্ষে তখন একখানি 
ফটোগ্রাফ আনিয়া ধরি। 

ফটোগ্রাফখানি আমার স্বামীদেবের, বহুদিনের তোলা, তাই রেখাবিলীন, অস্পষ্ট, 
লপ্তসাদৃশ্য। এই ছবি তাহার একমাত্র স্মৃতিচিহ্ন, সৃতরাং ইহার মত মুল্যবান বস্তু আমার 
আর কিছুই নাই। একটি ক্ষুদ্র চন্দনকাণ্ঠের বাক্সের মধ্যে ইহা আমি বহু যত্তে তুলিয়া 
রাখি। বাক্সটি আমার শয়নকক্ষের কোলঙ্গায় থাকে । আমি যেখানেই যাই ইহাকে সঙ্গছাড়া 
করি না। 

এই ছবিখানি অকুলসমুদ্রে ভাসমানা আমার জীবন তরণীর পক্ষে ধ্রুবতারা স্বরূপ । 


ছোটগল্প ১০৭ 


যে কারণেই হউক, যখন হৃদয়প্রাণ নিতান্ত শ্রান্তদুর্বল হইয়া পড়ে, ঈশ্বরের ন্যায় বিচারের 
প্রতি বিশ্বাস লোপ পায়, জীবন অসহ্য যন্ত্রণাময় এবং ভবিষ্যৎ অন্ধকার নিরাশা বলিয়া 
মনে হয়, তখন আমি এই ছবিখানি দেখি। ইহা কি সম্মোহন মন্ত্রপৃতঃ জানি না, দেখিতে 
দেখিতে আমার দুবর্বল হৃদয় সবল হইয়া উঠে, নৈরাশ্যাভিভূত প্রাণে আশা সঞ্চারিত 
হয়, অন্ধকার ভবিষ্যৎ আলোকরেখায় রঞ্জিত হইতে থাকে । মনে হয় ভগবান সত্যই 
নিষ্ঠুর নহেন ; চির দুঃখ সংসারে নাই। অন্ধকার রজনী শেষে উবার আলোক অবশ্যন্তাবী ; 
প্রচণ্ড ঝটিকাবসানে শান্তিমঙ্গল স্বতঃ উৎসারিত, আর এই বালিকার অদৃষ্টেই কি ভগবান 
চিরদুঃখ লিখিয়াছেন! তাহা হইতেই পারে না। মনুষ্যের জীবন, জম্মজম্মান্তবন্ষপ বৃহৎ 
উন্নতি গ্রন্থের এক একটি ক্ষুদ্র পরিচ্ছেদ, এক পরিচ্ছেদে যদি বা হাহাকার, অন; পা,চ্ছেদে 
মহানন্দ। বিশ্ব নিরবচ্ছিন্ন দুঃখের আলয় নহে, হইতেই পারে না। 

একবার আমি এই চন্দন বাক্সে আমার দেবপদতলে কতকগুলি ফুলঅর্ঘা 
রাখিয়াছিলাম। সচরাচর যেরূপ ফুলে লোকে দেবপূজা করে ইহা সেরূপ কোন ফুল নহে। 
জবার সৌন্দর্য্য কিম্বা গোলাপ বা শতদলের সুগন্ধ তাহাতে ছিল না। সেগুলি সামান্য 
শোভাময়, নিগন্ধ, ক্ষুদ্র, পর্বতকুসুম! সহজে শুখায় না, তাই তাহার নাম অমর পৃম্প। 
আমাকে আনন্দদানের জন্য এক নিভীক হস্তে তাহা আহত হইয়াছিল। 

আমি তখন বয়সে ষোড়শী, আমার ভ্রাতার সহিত নৈনিতাল পাহাড়ে বাস করি। 
দাদা পশ্চিম প্রদেশের সিভিলিয়ান, প্রায় প্রতি বৎসরেই গ্রীষ্মের সময় ছুটা লইয়া 
এইখানেই অতিবাহিত করেন। বলা বাহুল্য, দাদা দেশে ফিরিয়া বিদেশী আচার গ্রহণ 
করিয়াছেন। আমি যখন তাহার কাছে থাকি, ইংরাজের সহিত আমার আলাপ করিতে 
হয়। তবে এখানেও স্বদেশী পুরুষের নিকট আমি বাহির হই না। 

সেদিন রবিবার। আহারান্তে আমরা কাচের বারান্দায় আসিয়া বসিয়াছি। দাদা আরাম 
চৌকিতে শুইয়া গুড়গুড়ির নল টানিতে টানিতে ছবির কাগজ দেখিতেছেন_আর আমি 
তাহার পদপ্রান্তে একটি ক্ষুদ্র মোড়ায় বসিয়া, তাহার মুখনির্গত ধূমপুঞ্জের দিকে চাহিয়া 
তাহা হইতে নানারূপ ছবি সৃজনের প্রয়াস করিতেছি । এই সময় চাপরাশি আসিয়া দাদাকে 
একখানি কার্ড আনিয়া দিল। দাদা নাম পড়িয়া সোল্লাসে বলিয়া উঠিলেন, “হ্যান্লো! কে 
এসেছে বল্‌ দেখি! এঞ্জেল! সিপয়, তাকে এখানে আন।” 

এঞ্জেল দাদার একটি বিলাতী বন্ধু। ইহার গল্প দাদার মুখে যখন তখন শুনিতে পাই। 
তিনি আসিয়াছেন শুনিয়া আমিও আনন্দ সহকারে বলিলাম, “সিষ্টার চাটার্যী, সত্য নাকি? 
তুমি দেখছি এবার তা হলে দেশে বসেই বিলাত উপভোগ করবে?” 

এই বলিয়া আমি সে ঘর হইতে চলিয়া যাইবার মানসে উঠিয়া দীড়াইলাম। দাদা 
আমার অঞ্চল ধরিয়া বলিলেন, “সে হবে না। তুই যেতে পাবিনে। এখানে ইংরাজের 
সঙ্গে দেখাশুনা করিস, আর এঞ্রেল আমার এত অন্তরঙ্গ বন্ধু--তার সঙ্গে দেখা না করলে 
সে কি মনে করবে বল দেখি? তোর থাকতেই হবে।” 

এইরূপে আমি সেখানে রহিয়া' গেলাম! অল্পক্ষণ পরেই দাদার বন্ধু গৃহাগত হইলেন, 
এতদিন যাঁহার গল্প শুনিয়া আসিতেছি, তাহাকে চাক্ষুষ প্রত্যক্ষ করিলাম।- 


১০৮ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


এক সপ্তাহ তিনি আমাদের অতিথি হইয়া রহিলেন। মুহূর্তের মত ক্ষণস্থায়ী অতি ক্ষুদ্র 
একটি মাত্র সপ্তাহ ; কিন্তু এই কালবুদ্ুদবিন্দুর সংস্পর্শে, আমার সুপ্তহৃদয় কি অভিনব 
মধুর অভিজ্ঞতায়, কি অসীম সুখ হিল্লোলে চঞ্চল, জাগরিত হইয়া উঠিল। বলিতে লজ্জা 
বোধ হইতেছে--সে সপ্তাহ এমন আত্মহারাভাবে কাটিয়াছিল যে আমার সেই প্রতিদিন 
প্জ্য ছবিখানি পর্য্যন্ত দেখিতে মনে পড়ে নাই। 

অতিথি যে কয়দিন ছিলেন প্রায়ই আমাদের দেখা সাক্ষাৎ হইত, কিন্তু কথাবার্তা 
কিছুই প্রায় হইত না। দাদাতে তাহাতে ইংলগ্ডের গল্প করিতেন, আমি মুগ্ধ কর্ণে শুনিয়া 
যাইতাম। কত কথা জিজ্ঞাসা করিতে ইচ্ছা হইত,__কিন্তু কে জানে কেন জিহ্থাগ্রে আসিয়া 
সমস্তই নীরব হইয়া পড়িত। 

অতিথি দূরে থাকিলে কত প্রশ্ন, কত কথা মনে মনে রচনা করিয়া রাখিতাম, কিন্তু 
তাহার পদশব্দ শুনিলেই হৃৎপিণ্ড শোণিতরাশি এমন বেগে উথলিয়া উঠিত যে মনে 
হইত সে শব্দ যেন তাহার কাণে পর্য্যন্ত গিয়া পৌছিতেছে। আমি লজ্জায় ন্লিয়মান হইয়া 
পড়িতাম। অতিথি নিকটে আসিয়া প্রতিদিন একটি দীনা, মলিনা, বাকশক্তিহীনা বালিকাকে 
মাত্র দেখিতেন! দেখিয়া কি মনে করিতেন তিনিই জানেন। 

সকলেই বলিত আমাদের অতিথি বেশ সুপুরুষ । আমি মনে করিতাম তাহার মত 
সুন্দর পুরুষ সংসারে দ্বিতীয় নাই। যখন ইংরাজদিগের সহিত তাহাকে একত্র দেখিতাম 
তখন আমার নয়নে নক্ষত্র বেষ্টিত চন্দ্রের ন্যায় তিনি শোভা পাইতেন। কিন্তু পূর্ণ দৃষ্টিতে, 
ভাল করিয়া তাহাকে দেখিতে আমার কখনও সাহস হইত না। নয়নে নয়ন সংলগ্ন হইলেই 
দৃষ্টি আপনা হইতেই অবনত হইয়া পড়িত। এই চকিত দর্শনেই কি মহাপুলক শিরায় 
শিরায় সঞ্চারিত হইয়া উঠিত! জানি না পূর্ণ দর্শনে, পূর্ণ বাক্যালাপে ইহা হইতেও অধিক 
সুখ সম্ভব কিনা! ঢ 

সপ্তাহ প্রায় কাটিয়া আসিল। অতিথির বিদায়ের আর একটি দিন মাত্র বাকী আছে। 
দাদা সেইদিন আমাদিগকে লইয়া টাইগারহিলে যাইবার প্রস্তাব করিলেন। নইনিতালের 
সবের্বাচ্চ শিখরের নাম টাইগারহিল। এখান হইতে তুষারাচল শ্রেণী-অতিশয় সুবিস্তৃত 
ও মনোহররূপে নেত্রগোচর হয়। দারজিলিং গিয়া সিঞ্চলশিখর হইতে প্রত্যুষে মেঘশূন্য 
নিশ্মলি দিগন্তে নব সূর্যকিরণদীপ্ু তুষারশৃঙ্গরাজির শোভা যিনি না দেখেন তাহার যেমন 
দারজিলিং যাত্রা বৃথা, টাইগারহিল হইতে হিমালয় শোভা না দেখিলে নইনিতাল যাত্রাও 
সেইরূপ সুসিদ্ধ হয় না। 

আমরা পরদিন স্নিগ্ধ সূর্য্যালোকসিঞ্চিত প্রীতঃকালে ফুল্প-বসম্তশোভিত পার্বত্য 
পথে সুন্দর দৃশ্য ও সুগন্ধ বায়ু উপভোগ করিতে করিতে শিখর উদ্দেশে যাত্রা করিলাম। 

শিখর পথ স্থানে স্থানে প্রশস্ত, স্থানে স্থানে অতিশয় সন্কীর্ণ, এবং সব্বত্রই কষ্টকর 
চড়াই। যাত্রাকালে দাদারা অশ্বারোহণে আমার ডাগ্ডির দুইপার্থ অবলম্বন করিয়া চলিলেন, 
_ কিন্তু অক্পক্ষণের মধ্যেই আমরা তফাৎ হইয়া পড়িলাম। অশ্বারোহী দুইজন কখনও 
আমার পাশে, কখনও সম্মুখে, কখনও নিকটে, কখনো দূরে, কখনও আবার বাক পথে 
একেবারেই অদৃশ্য হইয়া পড়িতে লাশিলেন-কিন্তু পথিপার্থের দৃশ্যমান গোলাপ 


ছোটগল্প ১০৯ 


পৃম্পোখিত সুরভির ন্যায়, এবং দূরাগত অদৃশ্য বসন্তহিল্লোলের ন্যায়-দূরে বা নিকটে 
সবর্ব সময়েই আমি তাহাদের নৈকট্য অনুভব করিতেছিলাম। 

বসন্তকালে নৈনিতালের মত রমণীয়শোভা অন্য কোন পাহাড়ে দেখিয়াছি বলিয়া 
মনে পড়ে না। পক্্বতের ঢালু অঙ্গে, উচ্চশৈলে, পথের আর্েপার্খে সম্মুখে পশ্চাতে, 
যেখানে সেখানে, নবপল্লবিত, শৈবালজড়িত শ্যামকান্তি তরুরাজি। তাহার গ্রন্থিতে গ্রন্থিতে, 
শাখায় পাতায়, বন্য গোলাপলতা জড়িত বিজড়িত হইয়া একে দুয়ে, স্তবকে গুচ্ছে, ফুলে 
ফুলে প্রস্ফুটিত হইয়া আছে। আমার মনে হইতে লাগিল, না জানি এ কোন মায়াকাননের 
মধ্য দিয়া, কোন পরীরাজ্যের দিকে প্রধাবিত হইয়াছি। 

নয়নদৃষ্টিতে প্রতি পলকে পলকে অলকার এই সৌন্দর্য বিকাশ, নিশ্বীসের আকর্ষণে 
আকর্ষণে এই সুরভি উচ্ছ্বাস, এবং জানি না ইহা ছাড়া আর কি, আমাকে সুখোম্মত্ত করিয়া 
তুলিল। অতি সুখে আত্মহারা হইয়া ভুলিয়া গেলাম আমি বিধবা । এতদিনের সযত্র অভ্যস্ত 
আত্মসংযম এক মুহূর্তে হারাইয়া ফেলিয়া বালিকা-স্বভাব-সুলভ চপল বাসনায় আমার 
হৃদয় চঞ্চল হইয়া উঠিল। আমি স্বহস্তে কতকগুলি গোলাপ তুলিবার মানসে 
ডাগ্ডিওয়ালাদিগকে ক্ষণকালের জন্য ডাণ্ডি নামাইতে বলিলাম। 

কিন্তু ডাণ্ডিওয়ালাদিগের এখন গোলাপবাগানে কাটাইবার সময় নহে। স্কন্ধের বোঝা 
যথাস্থানে নামাইতে পারিলেই তাহারা আপাততঃ নিশ্চিন্ত হইয়া বাচে। অতএব আমার 
কথা গ্রাহ্য না করিয়া হন হন করিয়া চলিতে চলিতে তাহারা বলিল-“উপরে ঢের ফুল 
আছে, সেখানে গিয়া তুলিলেই হইবে।” 

কি করিব? সেই আশাতে প্রলুব্ধ হইয়া অগত্যা ধের্ধা ধরিয়া থাকিতে বাধ্য হইলাম! 


৩ 
কখন যে শিখরে আসিয়া পড়িয়াছি কিছুই বুঝিতে পারিলাম না। সহসা একস্থানে 
ডাগ্ডিওয়ালাদের সমতান শব্দ অকারণে যেন নীরব হইয়া গেল, আর তন্মুহূর্তে ডাণ্ডিখানাও 
তাহাদের স্কন্ধচ্যত হইয়া ভূমে নামিয়া পড়িল। চমকিয়া উঠিলাম, মনে হইল একি এ 
কোথায় নামাইতেছে! কিন্তু অশ্বারোহীগণকে নিকটে দেখিয়া মুহূর্তে আশ্বস্ত বোধ করিয়া 
তাহাদের পারে আসিয়া দাড়াইলাম। কি মনোমুগ্ধকর চমৎকার দৃশ্য! চতুর্দিকে অবলোকন 
করিয়া দেখিলাম কি যেন ধন্দ্রজালিক স্পর্শে আমাদের পদতলের পাহাড় দূরে সরিয়া 
পড়িয়াছে, আমরা তুষারদৃশ্য সম্মুখে করিয়া এক সমুচ্চ চড়ায় চিত্রার্পিতের ন্যায় দাড়াইয়া 
আছি। তুষারাচল শ্রেণী, দিশ্বলয় বিলোপ করিয়া উচ্চনীচ শত শৃঙ্গে, স্তরে স্তরে, পর্যায়ে 
পর্যায়ে, নীল শুভ্র মেঘান্বরে-হীরকমণ্ডিত স্তম্ত শোভায়, শত নক্ষত্রদীপ্তিতে অপূর্ব গম্ভীর 
মহিমায় বিভাসিত! ইহাই কি কৈলাশ! আমরা কি সহসা জীবন্মুক্ত, সশরীরে দেবনিকেতনে 
আগমন করিলাম! সমস্ত স্বপ্ন বলিয়া বিভ্রম হইতে লাগিল, ভয় হইতে লাগিল এখনি 
এ স্বপ্ন ভাঙ্গিয়া যাইবে। 

ভৃত্যগণ আগে হইতৈ আসিয়া একটি ক্ষুদ্র শিবিরে খাদ্যাদি প্রস্তুত রাখিয়াছিল। 
- সেখানে বিস্তর কালক্ষেপ না করিয়া যথা সম্ভব শীঘ্র আমরা বাহিরে প্রত্যাগমন করিলাম। 
ডাণ্ডিওয়ালাদিগের আশ্বাস বাক্য তখন স্মরণ হইল; আমি চারিদিকে গোলাপ লতার 


১১০ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


অন্বেষণে নিযুক্ত হইলাম। কিন্ত হা অদৃষ্ট! গোলাপফুল ত দূরের কথা, কোন ফুলই সেখানে 
দৃষ্টিগোচর হইল না। এমন কি শিখরতলে তরুলতার শ্যাম শোভা পর্যন্ত নাই, ক্ষুদ্র 
তৃণগুল্মাদিতেই মাত্র তাহা আবরিত। 

ডাণ্ডিওয়ালাদিগের প্রতারণা বুঝিয়া তাহাদের উপর মনে মনে অত্যন্ত ত্ুদ্ধ হইলাম। 
_কিন্তু এক্ষেত্রে ইহাই তাহাদের চূড়ান্ত অপরাধ হইলেও বাচিয়া যাইতাম। চারিটা বাজিতে 
না বাজিতে তাহারা আমাদিগকে বাড়ী ফিরাইয়া লইয়া যাইবার জন্য ব্যগ্র হইয়া উঠিল। 
-বলিল, নিন্নপথে অন্ধকার হইয়া গেলে বিপদ সম্ভাবনা। আমি ভাবিলাম--আবার একটা 
প্রতারণা, এ কেবল আমাদিগকে শীঘ্র গৃহে ফিরাইয়া লইয়া যাইবার ফন্দী মাত্র । 

কি করিয়া আমি তাহাদের কথা সত্য বলিয়া বিশ্বাস করিব! ভবিষ্যৎ বিপদের 
সম্ভাবনা কি করিয়া তখন আমার মস্তিষ্কে প্রবেশ.করিবে? আমি যে তখন সংসারানভিজ্ঞ, 
নিতান্ত অদৃরদর্শী, ষোড়শবর্ষের বালিকা মাত্র। আমি তখন কেবল অনুভব করিতেছিলাম 
আমার অন্তর বাহিরের মধুরতা, আমার মোহময়, সুখময় অস্তিত্ব। তাহার পরপার দর্শনের 
ক্ষমতা আমার তখন কোথায়? বর্তমান সুখে মাত্র আমি তখন পূর্ণ ভাবে জাগ্রত, জীবন্ত, 
মগ্ন। 

কিন্তু আমার ইচ্ছা আমার অসন্তোষ প্রকাশের সাহস আমার নাই। বালিকা হইলেও 
আমি যে বিধবা, চিরদিন সুখের ইচ্ছা গোপন করিতে অভ্যন্ত। আজ সহসা এ বাসনা 
জানাইলে দাদা কি মনে করিবেন? আর অতিথিই বা কি মনে করিবেন? তথাপি আমি 
আজ মৌন থাকিতে পারিলাম না, দাদাকে আগ্রহে বলিলাম ; “দাদা, আর একটু বেড়ান 
যাক, নিদেন.আমরা একটুখানি বরঞ্চ হাঁটিয়া নামি, এ মাইল ষ্টোনের কাছে গিয়া ডাগ্ডিতে 
উঠিব।” দাদা তাহাতে হাসিয়া সম্মত হইলেন। আমরা তিনজনে হাঁটিয়া নামিতে লাগিলাম, 


ভূত্যেরা আমাদের অনুবর্তী হইল। 


৪ 
আমরা শতপদ নামিয়াছি কি না সন্দেহ, দেখিলাম আমাদের বামদিকে, অদূরের একটি 
শৈলগাত্রে কতকগুলি ফুল ফুটিয়া আছে। আজ আমার কি হইয়াছে কে জানে! এতদিনের 
সযত্ররুদ্ধ মনোদ্ধার এই মুগ্ধ শিখরবায়ূতে সহসা উদ্ঘাটিত হইয়া পড়িয়া বুঝি আর স্বস্থানে 
পুনঃস্থাপিত হইতে চাহে না! আমি লজ্জা সঙ্কোচ ভুলিয়া স্বাভাবিক উচ্ছ্বাস ভরে বলিয়া 
উঠিলাম,-“দেখ দাদা, দেখ, কি সুন্দর ফুল!” 

দাদা বলিলেন-“তাই ত! কিন্তু তুই গোলাপ খুঁজছিলি, ও ত গোলাপ নয়।” আমি 
বলিলাম--“তবুও কি সুন্দর! তুলিবার যো নেই--না! যে দূরে!” 

ইহাতে কি কাহারো প্রতি প্রচ্ছন্ন অনুরোধ ব্যক্ত হইল? কে জানে। অতিথি আগ্রহে 
বলিয়া উঠিলেন-_“এমনি কি দূরে ; আমি আনিতেছি।” বলিয়া তিনি কাহারো নিষেধ 
বাক্য স্কুরিত হইবার পৃব্রেইি সোৎসাহে ক্ষিপ্রপদে খদে নামিতে আরম্ভ করিলেন। 

যে পাহাড়ে ফুল ফুটিয়াছিল তাহা আমাদের দূরবর্তী না হইলেও একটি স্বতন্ত্র শৈল। 
এদিক দিয়া সম্ভবত কেহ সেখানে যায় না-উভয় পাহাড়ের মধ্যে কোন পদচিহনই নাই। 
অতএব পথ যাহা তাহা সমস্তই বিপথ, প্রথম কিয়দংশ ঢালু পিচ্ছিল অবরোহণ, পরে 


ছোটগল্প ১১১ 


দুরহ আরোহণ, এবং উভয় পাহাড়ের সন্ধিস্থলে প্রস্তরস্তূপ পরিপূর্ণ একটি ক্ষুদ্র 
পয়োপ্রণালী। বর্ধাকালে তাহা জলপূর্ণ হইয়া থাকে, এখন উহার কোথাও স্বল্পজল, কোথাও 
একেবারে শুল্ক। তিনি এইরূপ বিপদসস্কুল বিপর্যয় পথে কখনো দ্রুত অবতরণে, কখনো 
সুধীর আরোহণে, কখনো বৃক্ষশাখা ধরিয়া, কখনও সাবধানে প্রস্তরখণ্ডে পদরক্ষা করিয়া 
গম্যস্থান উদ্দেশে চলিতে লাগিলেন। 

প্রশান্ত প্রভাতে সহসা ঝটিকা সূচনা দেখিলে লোকে যেরপ ত্রস্ত হইয়া উঠে, দাদা 
এই কাণ্ড দেখিয়া সেইরূপ বিব্রত ব্যতিব্যস্ত হইয়া উঠিলেন। আমিই এই অনর্থের মূল, 
_আমাকে তিরস্কার করিতেও ত্রুটি করিলেন না। কিন্তু ক্রোধে, তিরস্কারে কিছুতেই এখন 
আর এ কর্মফল খণ্ডিত হইবার নহে, হঠাৎ যেন এই জ্ঞানে প্রবুদ্ধ হইয়া উঠিয়া, আমার 
প্রতি তাহার জনাস্তিকে ভর্সনা সংহরণ পৃবর্বক, তিনি অতিথিকে, প্রকাশ্য উৎসাহ বাক্যে 
এই দুঃসাহসিক কার্যা সমাধায় উত্তেজিত করিতে লাগিলেন। 

আর আমি? পাঠিকা কি আমার তখনকার মনের অবস্থা কল্পনা করিতে পারেন? 
সত্যই আমি তাহার এই বিপদের কারণ। তাহা ভাবিয়া আমি কি ভয়ে অনুতাপে মুমূর্ষু 
হইয়া পড়িয়াছিলাম? মোটেই নহে। আমি রুদ্ধনিশ্বাসে, মুগ্ধনেত্রে তাহার প্রত্যেক 
পদক্ষেপ, প্রত্যেক গতিবিধি নিরীক্ষণ করিতেছিলাম, কিন্তু তাহাতে ভয় বা অনুতাপের 
লেশমাত্র মিশ্রিত ছিল না। যদি শাখা হইতে শাখাস্তরে হস্তচালনার সময় হস্ত স্থলিত হয়, 
যদি শৈল হইতে শৈলখণ্ডে পদরক্ষার সময় পদচ্যুতি ঘটে, তাহা হইলে বিপদ অনিবার্য্য। 
কিন্তু শিশু যেমন অগ্নিকে সম্মুখে দেখিয়াও তাহার দাহিকাশক্তিতে অজ্ঞান থাকে, আমিও 
সেইরূপ এই বিপদ প্রত্যক্ষ করিয়াও তাহার সম্ভাবনা বোধ করি নাই। তাহার এই 
দুঃসাহসপূর্ণ গতিতে, বীরত্বপূর্ণ অঙ্গচালনায়, আমি কেবল তখন চৌম্বকের ন্যায় আকৃষ্ট 
হইয়া একটি পরমানন্দে নিমগ্ন হইয়া পড়িয়াছিলাম। তাহার এই পৌরুধষিক তেজ উদ্দীপ্ত 
করিতে পারিয়া, জীবনে এই প্রথম আমি আমার অন্তর্নিহিত রমণী-শক্তির আম্বাদ লাভ 
করিলাম। তাহা কি সুমধুর! কি উপাদেয়! কি মোহময়! 

তিনি যখন এই বিপদরাজ্য হইতে উত্তীর্ণ হইয়া ফুল আহরণপৃবর্বক নিরাপদভূমিতে 
পদার্পণ করিলেন, তখন যেন আমার চৈতন্যোদয় হইল। সেই সম্ভাবিত বিপদ কল্পনা 
করিয়া তখন আমার ভয়ের সঞ্চার হইল, তাহাকে বিপদমুক্ত দেখিয়া আমি রুদ্ধনিশ্বাস 
ত্যাগ করিয়া বাচিলাম। 

অতিথি আমাদিগের নিকট আসিবার পুবের্বই সূর্য্য দিগন্তে নামিয়া পড়িল। তাহাকে 
নিরাপদ দেখিয়াই ভ্রাতা, আমাকে ডাগ্ডিতে উঠিতে আজ্ঞা করিলেঝ। যাহার জন্য এত 
কষ্ট করিয়া তিনি ফুল তুলিলেন, এখন আর তাহার হস্তে সেগুলি সমর্পণ করিবার অবসর 
ঘটিল না। তাহার নৈরাশ্য কল্পনা করিয়াই বোধহয় ধীরে ধীরে একটি দীর্ঘনিশ্বাস ফেলিয়া 
আমি নিঃশব্দে ডাগ্ডির আশ্রয় গ্রহণ করিলাম। 


৫ 
ত্রয়োদশীর চন্দ্র, ঠিক পূর্ণচন্দ্র বলিয়াই ভ্রম হইতেছিল। অসম্পূর্ণকলা-_-তবুও পৃর্ণোজ্বল 
পরমসুন্দর শশিকলা কখনও শুর, কখনও নীল, কখনও কৃষ্ণ মেঘের মধ্য দিয়া তরতর 


১১২ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


বেগে ভাসিতে ভাসিতে, ক্ষণে ক্ষণে দূরের ও নিকটের পব্র্বতমালা সরান মধুর সৌন্দর্যে 
প্লাবিত করিয়া, আবার ক্ষণে ক্ষণে চারিদিক জলদ আবরণে ঢাকিয়া সহসা পর্বত আড়ালে 
লুক্কায়িত হইয়া পড়িতেছিল। ডাগ্ডিওয়ালারা যেন চন্দ্রের সহিত প্রতিদ্বন্দ্িতা করিয়া তাহার 
অপেক্ষাও তরতর বেগে ছুটিতে ছুটিতে আমাদের উদ্যানতলে আসিয়া আমাকে নামাইয়া 
দিল। জ্যোতস্না-পুলকিত, সুগন্ধ-আকুলিত কাননখানি হাসিতে হাসিতে আমাকে সাদরে 
আহ্ান করিয়া লইল। বিশ্বব্রন্ধাণ্ড শ্রীতিময়, সৌন্দর্য্ময়, জীবন অস্বাভাবিক সুখময় বলিয়া 
মনে হইতে লাগিল। আমি একবার অতৃপ্তনয়নে চারিদিকে চাহিয়া দেখিয়া বাটা-মধ্যে 
প্রবেশ করিলাম। ভৃত্যকে ডিনার আনিতে আদেশ করিয়া, অসমাপ্ত গৃহকার্য্য যথাশীঘ্ব 
সমাপ্ত করিয়া ড্রয়িংরমে আগমন করিলাম। অতিথিও প্রায় তখনি এখানে আসিয়া 
দাড়াইলেন। তাহার হস্তে সেই ফুলগুচ্ছ, নয়নে বীরগবর্ব, অধরে আনন্দ হাস্য, তাহাকে 
কি সুন্দর, কি সাহসী, কি সুখী দেখাইতেছিল। মানুষ যে এত সুন্দর হইতে পারে, 
দেবকল্পনা ছাড়াইয়াও উর্দ্ধে উঠিতে পারে, তাহা ইহার আগে জানিতাম না। কেহ বলিলে 
বিশ্বাসও করিতাম না। 

তিনি নিকটে আসিয়া হস্তে-ধৃত ফুলগুলি আমার দিকে বাড়াইয়া বলিলেন, “এই 
নিন আপনার ফুল। ইহা কিন্তু গোলাপ নহে, অমরগুচ্ছ।” 

ফুলগুলি গ্রহণ করিলাম, নীরবে গ্রহণ করিলাম। একটিও কথা ফুটিল না, আমার 
জন্য এত কষ্ট করিয়া তিনি ফুল তুলিয়াছেন, একটি মৌখিক ধন্যবাদ পর্য্যন্ত দিতে পারিলাম 
না। কম্পিত দেহে, সলজ্জ দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া ফুলগুলি গ্রহণ করিলাম। 
এই প্রথমবার তাহার দৃষ্টিতে আমার দৃষ্টি পূর্ণভাবে স্থাপিত হইল, হস্তে হস্ত স্পর্শ হইল, 
শিরায় শিরায় বৈদ্যুতিক পুলকপ্রবাহ উলিত হইয়া উঠিল, বায়ুমণ্ডলী কি এক মোহময় 
ইন্দ্রজালে আচ্ছন্ন হইয়া পড়িল ; তাহার মধ্যে লুকায়িত হইয়া পড়িয়া আমি বহির্জগতের 
সহিত সম্বন্ধ বিচ্ছিন্ন হইয়া পড়িলাম। 

সহসা সে মোহ সে স্প্ন ভাঙ্গিয়া গেল। ডিনারের ঘণ্টার শব্দে চমকিত হইয়া 
উঠিলাম। দাদাও তখনি গৃহে প্রবেশ করিলেন। তিনি অতিথির সাহসের প্রশংসা করিতে 
করিতে, তাহার হাত আপনার বাহুমধ্যে টানিয়া লইয়া ভোজনগুহে যাত্রা করিলেন। আমি 
তাহাদের অনুসরণ করিলাম। এখানে আসিয়া তাহারা খাইতে বসিলেন, আমি বিধবা, 
তাহাদের সহিত একত্রে খাই না, আমি বসিয়া তাহাদের আহার দেখিতে লাগিলাম। 

ক্রমশঃ সমস্ত দিনের আনন্দভাব কেমন করিয়া কে জানে ধীরে ধীরে অর্্ 
লাগিল। দাদা নানা কথা কহিয়া সে ভাব দূর করিবার প্রয়াস করিতেছিলেন, কিন্তু অতিথি 
অন্যদিনের ন্যায় পূর্ণহৃদয়ে তাহাতে যোগদান না করিয়া সংক্ষেপ উত্তরে মাত্র তাহার 
কথার সায় দিয়া যাইতেছিলেন। আহারাস্তে অধিকক্ষণ তিনি ড্য়িংরুমে বসিলেন না, 
জিনিসপত্র গুছাইতে হইবে বলিয়া শীঘ্রই বিদায় গ্রহণ করিলেন। দাদা তাহার সঙ্গে গেলেন। 
আমরা সেক্হ্যাণ্ড করিতাম না ; যাইবার সময় অন্য দিনের ন্যায় হাসিয়া তিনি আমাকে 
নমস্কার করিলেন, তাহার পর একটু থামিয়া £০০৫ ১6 বলিয়া চলিয়া গেলেন। কিন্তু 
তাহার সেই হাসির মধ্য, দৃষ্টির মধ্যে, বিদায় বাক্যের মধ্যে, এমনকি গমনের মধ্যেও 


ছোটগল্প ১১৩ 


যেন প্রচ্ছন্ন বিষাদ ভাব ফুটিয়া উঠিল। তাহা কি সত্যই তাহার মনের ভাব? না আমার 
নিজের মনের ছায়া মাত্র! পরদিন প্রত্যুষে আর তাহাকে দেখিতে পাইলাম না। 

_ তাহারা চলিয়া গেলে আমি যখন নিজ কক্ষে প্রবেশ করিলাম-তখন আত্মদমন 
অসাধ্য হইয়া উঠিল। হৃদয় যন্ত্রণায় শতধা বিদীর্ণ হইয়া উঠিতে চাহিল, বন্যার ধারায় 
অশ্রু উথলিয়া উঠিতে লাগিল। এতদিন সুখোচ্ছাসে যাহাকে ভুলিয়া গিয়াছিলাম, দুঃখের 
সময় আবার তাহাকে মনে পড়িল। এতদিন পরে পুনরায় আমার চন্দন বাক্সের সেই 
ছবিখানি বাহির করিয়া, মেরি মূর্তির পদতলে অনুতপ্ত রোমান ক্যাথলিকের ন্যায় তাহার 
সম্মুখে প্রণত হইয়া আমার মনে পাপবেদনা উদ্ঘাটনপৃক্বক ক্ষমা প্রার্থনা করিতে 
লাগিলাম। 

সেই অনুতাপ অশ্রুতে কি হৃদয় জ্বালা নিবৃত্তি হইয়া গেল? সেই আন্তরিক প্রার্থনায় 
কি তখনি আমি অসীম যন্ত্রণা হইতে শান্তিলাভ করিলাম? হায়! কত কাল বাড়িয়া তবে 
বৃক্ষ ফললাভ করে! কত কাল চলিয়া তবে নদী সমুদ্রে মিলিত হয়! আর মনুষ্যের বাসনাই 
কি মুহূর্তে সফল হইবে? তাহার প্রার্থনাই কি ভগবান তৎক্ষণাৎ পূর্ণ করিবেন? তপস্যা 
বিফল হইবার নহে, ভগবতপ্রসাদ মিথ্যা নহে; কিন্তু সকল সফলতার মুলেই ধৈর্য্য, 
আত্মদমন ও কালব্যাপী সাধনার প্রয়োজন। আমি ছবিখানি পুনরায় বাক্সে তুলিবার সময় 
অনুতপ্ত হৃদয়ের উপহারম্বরপ সেই ফুলগুলি আমার পুণ্য মন্দিরে রাখিয়া দিলাম। 


৬ 
আবার যখন তাহাকে দেখিলাম, তিনি একা নহেন। দাদার বিবাহ উপলক্ষে আমরা বাটা 
যাত্রা করিতেছিলাম, তিনি তাহার নবপরিণীতা পত্রীকে লইয়া এলাহাবাদ যাইতেছিলেন ; 
বাঁকিপুর ষ্টেসনে নিতান্ত অপ্রত্যাশিতভাবে তাহাদের সহিত আমাদের দেখা । তখনো ট্রেন 
ছাড়িতে কিছু বিলম্ব ছিল, তাহারা ততক্ষণ আমাদের গাড়ীতে আসিয়া বসিলেন। দাদা 
তাহাকে বিবাহিত দেখিয়া আনন্দ প্রকাশ করিতে করিতে, বিবাহের নিমন্ত্রণ পান নাই 
বলিয়া সকৌতুক অভিযোগ বাক্যে কহিলেন, “চিরদিন থেকে এই ভোজটার দিকে 
হাপ্রত্যাশ করে চেয়ে আছি--আর শেষে কি না ছোকরা বন্ধু বান্ধবদের একেবারেই ফাকি 
দিয়ে--একা একাই মেঠাইগুলো পার করলে হে; আপনিই বিচার করুন দেখি মিসেস 
চাটর্জি,_-এ কি রকম ভয়ঙ্কর ফাকি,_-এর শাস্তি আপনি কি ব্যবস্থা করেন?” মিসেস 
চাটর্জিি, নববধূ,-নববিবাহের আনন্দ তাহার সুসজ্জিত পরিচ্ছদ হইতে, মুখে চোখে, 
ভাবভঙ্গিতে পরিব্যাপ্ত। তিনি মধুর হাসি হাসিয়া, স্বামীর দিক হইতে দাঞ্ধার দিকে চাহিয়া 
মৃদু প্রফুন্নম্বরে বলিলেন, “তা যদি বলিলেন, তাহলে আমিও বলি, আপনি একলা ফাকে 
পড়েননি, আপনার বন্ধুটি তার বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ না করে, আমাকেই বেশী রকম 
ফাকি দিয়েছেন। য৷ কিছু যৌতুক পাওয়া যেত, তা থেকে আমি একেবারেই বঞ্চিত!” 
দাদা তাহার বন্ধুর এই অপরাধ--নিতান্তই অমার্জনীয় জ্ঞান করিয়া অতিশয় বুদ্ধ, 
উত্তেজিত হইয়া উঠিলেন, এবং অবিলম্বে ছয় মাস ফাঁসিতে দণডাজ্ঞা প্রকাশ করিয়া 
বিচারকের কর্তব্য সমাধা করিয়া ফেলিলেন। সকলের হাস্য কৌতুক থামিলে আমি ধীরে 
ধীরে বলিলাম, “মিসেস চাটজ্জি, আমি আপনার জন্য একটি যৌতুক রাখিয়াছি।” 


বর্ণ, র. স.: ৮ 


১১৪ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


আমার লেখার বাক্সটি আমার কাছেই ছিল, মিসেস চাটর্জির সহিত কথা কহিতে 
লইয়া তাহাকে প্রদান করিলাম। তিনি সেগুলি হাতে লইয়া হাসিয়া বলিলেন,_“কি 
চমত্কার অনুকরণ! ঠিক যেন আসল ফুল!” 

আমি বলিলাম,--“সত্যই আসল ফুল, অনুকরণ নহে।” তিনি সবিম্ময়ে বলিয়া 
উঠিলেন,_“সত্যই আসল ফুল! আমি ত কখনও এরূপ ফুল দেখি নাই! ইহার নাম কি!” 

“অমর পুষ্প!” 

“বেশ ত নামটি,-যেমন ফুল তেমনি নাম! কোথায় পাওয়া যায়?” 

“ইহা পর্বতের ফুল, পব্্বতভূমিতেই পাওয়া যায়।” 

“কতদিন তুলিয়াছেন?” 

“প্রায় ছয় মাস।” 

“এখনো এমন ভাল আছে, আশ্চর্য্য ত! দেখুন মহাশয়, এমন সুন্দর ফুল কখনও 
দেখিয়াছেন কি? পরুন না!” স্বামী চকিত নেত্রে ফুলগুলির প্রতি দৃষ্টিপাত করিয়া মৃদুস্বরে 
একবার বলিলেন--“হাঁ, বেশ!” কিন্তু স্ত্রীর অনুরোধ রক্ষার জন্য তাহা গ্রহণে অগ্রসর 
হইলেন না। স্ত্রী বড় আগ্রহে স্বামীকে তাহা দিতে গিয়াছিলেন, স্বামীর ব্যবহারে নিরুৎসাহ 
ক্ুপ্র হইয়া অভিমান ভরে বলিলেন-__“আচ্ছা বাবু থাক-_-তোমায় পরতে হবে না-আমি 
না হয়”-_-তীাহার কথা অসম্পূর্ণই রহিয়া গেল। সহসা প্রকাণ্ড শব্দে ঢং করিয়া ঘণ্টা বাজিয়া 
বলিলেন-“চল চল, আর সময় নেই, ওসব হবে এখন ।” ত্বরিত বিদায় গ্রহণে তাহারা 
তৎক্ষণাৎ গাড়ী হইতে নামিয়া পড়িলেন ; একবার, দুইবার, তিনবার বাজিয়া ঘণ্টাধবনি 
থামিয়া গেল, গাড়ীও পুনরায় চলিতে আরম্ভ করিল। 

সে রাত্রে আমি একটি চমৎকার স্বপ্ন দেখিলাম।- মেঘাচ্ছন্ন অন্ধকার রজনী, 
চারিদিকের কিছুই দৃষ্টিগোচর হয় না। সেই ঘন ঘোর নিবিড় গহনের মধ্যে একজন 
দেবপুরুষ আসিয়া আমাকে তুলিয়া লইয়া শূন্যমার্গে উঠিলেন ; আমরা উর্ঘ হইতে উ্ছে, 
ব্যোম হইতে ব্যোমে ভাসিয়া চলিলাম। ভাসিতে ভাসিতে একটি অত্যুচ্চ শৈল শিখরে 
আসিয়া তিনি যখন আমাকে নামাইয়া দিলেন, তখন মুহূর্তে চতুদ্দিকের তিমির আবরণ 
অপসূত হইয়া গেল ; দিক দিগন্ত বিভাসিত এক অপৃবর্ব আলোকে সেই দেবপুরুষ আমার 
নয়নে প্রতিভাত হইয়া উঠিলেন। এ কি? ইনি কে? ইনি যে আমার স্বামী দেবতা! আমার 
সেই যত্বুরক্ষিত ছবিখানির যে ইনি সাকার প্রতিরূপ! কেন তবে ইহাকে এতদিন মৃত 
মনে করিয়াছি! ইহার জীবন্ত মূর্তি যে আজি আমার নয়নে প্রত্যক্ষ বিরাজিত, ইহার 
বরবপুর স্পর্শে যে আজি আমার সমস্ত ভ্রান্তি দূর করিতেছে! এতদিন তবে আমি বৃথা 
কষ্ট করিয়াছি কেন? অতিরিক্ত সুখোচ্ছ্াসে আমি বিহুল হইয়া উঠিলাম, অমনি সে স্বপ্ন 
ভাঙ্গিয়া গেল।--জাগিয়া উঠিয়া দেখিলাম অশ্রন্ধারায় নয়ন ভাসিয়া যাইতেছে। ইহা সুখাশ্রু 
বা দুঃখাশ্রু কে বলিবে? 


ভারতী, জ্ষ্ঠ-শ্রাবণ ১৩১৫ 


চাবি চুরি 


অদ্য রবিবারে তাহার আযুর্দ্ধান্ন, আগামী রবিবারে বিবাহ। বি এ পরীক্ষার পর গৃহে আসিয়া 
মাসাবধি কাল হইতে সুকুমার এই শুভদিনের প্রতীক্ষা করিতেছে । পৃবর্ব রজনী তাহার 
জাগরণে কাটিয়াছে বলিলেই হয়। একটা অনির্দিষ্ট আনন্দ উত্তেজনায় তাহার মস্তিষ্কের 
সৃন্ষ্মতম শিরা বিশিরা-_ এমনকি প্রত্যেক অণুপরমাণুটি পর্য্যন্ত যেন আলোড়িত হইয়া 
উঠিয়াছিল। ভোরবেলায় সামান্য তন্দ্রা আসিতে না আসিতে উৎসব বাশরীর ভৈরবীতানে 
_একটা দুঃস্বপ্ন লইয়া সে সহসা জাগিয়া উঠিল। তন্দ্রাবেশে সুকুমার স্বপ্ন দেখিতেছিল 
_যেন তাহার চাবি হারাইয়া গিয়াছে। 

ছেলেবেলায়-যখন তাহার বয়স সাত আট বৎসর, তখন একবার তাহার একটি 
একটি সুন্দর ক্ষুদ্র জাপানী বাক্স আনিয়া দিয়াছিলেন। বাক্সটি পাইয়া তাহার আনন্দের 
সীমা ছিল না। বাক্রের চাবিটি ছিল ঠিক রূপার মতন। সুকুমার দিনের মধ্যে কতবার 
যে বাক্সটা খুলিত, বন্ধ করিত, আবার সন্তর্পণে লুকাইয়া রাখিত তাহার ঠিক নাই। এইরূপ 
অতি সাবধানতা বশতই বোধহয়-একদিন তাহার সেই সাত রাজার ধন এক মাণিক 
চাবিটি হারাইয়া গেল। চাবির দুঃখে সে একান্ত শোকাকুল হইয়া পড়িল, এতদিন সকলে 
ভাবিত, বাক্সটাই তাহার প্রিয়সামন্রী, এখন বুঝিল চাবির জন্যই বাক্সের আদর। 

তখন মা বাঁচিয়াছিলেন, তিনি কলিকাতা হইতে আর একটি জাপানী বাক্স আনাইয় 
দিলেন, কিন্তু তাহাতে সুকুমারের পৃবর্ব চাবির বিরহদুঃখ ঘুচিল না। তাহার মনে হইল 
_ইহা ত পুরাতনটির ন্যায় সুন্দর নহে। দু-একদিন নাড়াচাড়া করিয়াই সেটি তাহারই 
নামধেয় প্রিয় বয়স্য আর এক সুকুমারকে সে দান করিয়া ফেলিল। এই বন্ধু-সুকুমার 
বয়সে কিছু বড় বলিয়া আমাদের সুকুমার ইহাকে সুখদা বলিয়া ডাকিত। পার্থক্য বুঝাইবার 
জন্য আমরাও সময় সময় ইহাকে সুখনামেই অভিহিত করিব। 

সুখ বন্ধুদত্ত বান্টি আনন্দে গ্রহণ করিয়া বিনিময়ে পকেট হইতে সেই হারান চাবিটি 
বাহির করিয়া দেখাইল। মুহূর্তকাল সুকুমারের মূর্তি আনন্দদীপ্ত হইয়া উঠিল; পরমুহূর্তে 
ত্রুদ্ধম্বরে কহিল ; “আমার চাবি। তুমি নিয়েছ! আর আমাকে দাওনি!” 

সুখ বলিল-“আজ ত দিলুম। না দিলে ত তুই আজও পেতিস নে।” 

বালক ভাবিল-তাহা ত ঠিক! সে তখন কৃতজ্ঞচিত্তে চাবিটি গ্রহণ করিল। 

আজ আনন্দপ্রভাতে সুকুমার সেই চাবি হারানর স্বপ্নই দেখিতেছিল। তফাতের মধ্যে 
স্বপ্নের চাবিটি রূপার নহে সোনার, আর বাল্যকালের হারান চাবিটি সে ফিরিয়া পাইয়াছিল 
- স্বপ্নের চাবিটি খুঁজিয়া না মিলিতেই তাহার ঘুম ভাঙ্গিয়া গেল। জাগিয়া সে যখন বুঝিল 
ইহা সত্য নহে স্বপ্ন মাত্র,--তখন খুব একটা আরাম বোধ করিল। তথাপি এই ফুল্পপ্রভাতে 
গত রজনীর কল্পনানন্দ একটা বিষাদময় ভাবে যেন আচ্ছন্ন হইয়া পড়িল। উৎসব বাশরীর 
মধুর ভৈরবী রাগ সুরতরঙ্গে উঠিয়া পড়িয়া হৃদয়ে কেমন একটা করুণ তানই জাগাইয়া 
তুলিতে লাগিল, নিজের অজ্ঞাতসারে তাহার নয়নপাতে দুই বিন্দু অশ্রু সঞ্চিত হইয়া 


১১৬ স্বর্ণকূমারী দেবার রচনা-সংকলন 


উঠিল। এই সময়ে উন্মুক্ত দ্বারের মধ্য দিয়া তাহার অশ্রুবিশ্বিত নয়নপটে অপ্রত্যাশিত 
আনন্দবিম্ময় ফুটাইয়া তুলিয়া সম্মুখে দাড়াইল আসিয়া ও কে? তাহার বাল্যবন্ধু সুখদা! 
সূর্যকিরণে যেমন নিমেষে সমস্ত অন্ধকার দূর হইয়া যায়--সুকুমারের বিষাদন্রান হৃদয়ও 
সেইরূপ মুহূর্তে প্রফুল্ল হইয়া উঠিল। তাড়াতাড়ি বিছানায় উঠিয়া বসিয়া সে বলিল- 
“একি সুখদা যে! আজ সত্যই সুপ্রভাত!” 


৮ 
সুকুমারের বয়স বেশী নহে, আঠার মাত্র। ইহারি মধ্যে সে বি এ দিয়াছে । ইহাতেই পাঠক 
বুঝিবেন, সুকুমার বুদ্ধিমান। তথাপি সাংসারিক লোকে সম্ভবতঃ তাহাকে নিব্বোধ 
বলিবেন। কেননা এখনও সে বালকের ন্যায় সরলবুদ্ধি, কপটতা-অনভিজ্ঞ বিশ্বস্ত হৃদয়। 
তাহার কল্যাণবিশ্বাসময় মধুর হাসিতে, হৃদয়ের স্বচ্ছ রূপ দর্পণের ন্যায় বিভাসিত। তাহার 
হাসিতে, মুর্তিতে, ভাবে, কথায় শুভ্র বিশুদ্ধ মঙ্গলভাব প্রস্ফুটিত কুসুমের মতই শতদলে 
বিকাশিত। 

সুকুমারের সহিত তাহার বন্ধুর অনেক দিন হইতেই ছাড়াছাড়ি। সুকুমার এন্টে্স 
ক্লাসে উঠিয়া পড়িতে গেল কৃষ্জনগরে-আর সুখ তাহার এক বৎসর পুব্র্েই বাস করিতে 
চলিয়া যায় কলিকাতায়। বনগ্রাম তাহার মামার বাড়ী- শৈশবে মাতৃহীন হওয়াতে মাতামহী 
তাহাকে এখানে আনিয়া রাখিয়াছিলেন, মাতামহীর মৃত্যু হইবামাত্র তাহার পিতা তাহাকে 
কলিকাতায় আপনার নিকট লইয়া গেলেন। 

ইহাদের মধ্যে চিঠিপত্রের আদানপ্রদান বড় একটা ছিল না। সুকুমার মধ্যে মধ্যে 
বন্ধুকে লিখিত-এবং দশখানার উত্তরে কদাচিৎ একখানি ক্ষুদ্র পত্র পাইলেই সৌভাগ্য 
বিবেচনা করিত। সম্ভবতঃ এইরূপ উপেক্ষাই সুকূমারের বাল্য মিত্রতাকে সুদৃঢ় বন্ধনে 
এখনও তাহার স্মৃতিজড়িত করিয়া রাখিয়াছিল। বিবাহের খবর সে সব্বাগ্রে সুখদাকেই 
দিয়াছিল--এবং উৎসবে আসিবার জন্য সনিব্বন্ধ অনুরোধ করিতেও যে ত্রুটি করে নাই 
তাহা বলা বাহল্য। 

সুকুমার বিছানা হইতে উঠিয়া তাড়াতাড়ি মশারিটা তুলিয়া, সুখদাকে টানিয়া লইয়া 
আবার বিছানার উপর বসিল। কিছুক্ষণ কোন কথা না কহিয়া তাহার হাতে হাত রাখিয়া 
দৃষ্টিতে দৃষ্টি স্থাপিত করিয়া হাসিতে লাগিল। সে হাসি নীরব হইলেও মধুর 
আনন্দসঙ্গীতপূর্ণ। সুখ বলিয়া ঠিল, “তুই ভারী ছেলেমানুষ 1” 

“কেন?” 

“বিয়েতে এত আনন্দ তোর!” 

এ কথায় সুকুমারের আনন্দভাব কিছুমাত্র কমিল না, বিনা প্রতিবাদে নীরব হাসিতে 
এই অপবাদ সে শিরোধার্য করিয়া লইল। 

সুখ বলিল-“মেয়ে দেখেছিস?” 

“দেখেছি বইকি! তুমিও ত দেখেছ।, সত্যবালাকে মনে নেই?” 

“সেই চার পাঁচ বছরের নোলক-নাকে, কাদন-চোখো মেয়েটা? কাঠের পুতুল হাতে 
চৌধুরীদের পুকুরধারে বসে থাকত--আর পুতুলটা কেড়ে নিতে গেলেই কেদে লুটিয়ে 


ছোটগল্প ১১৭ 


পড়ত--সেই নাকি? রামঃ!” 

৮৮৮ এলি বান্না বির ারাররীরী। 
ধারণ করিল--সে হাসিয়া কহিল-_-“এখন আর রামঃ নয়-_-সুখদা ; এখন তাকে সীতাদেবী 
বলাই সাজে! 

“গেছি যে! একেবারে মাথা জল--হাবুড়ুবু! তোরা যে দেখছি লায়লা মজনু হয়ে 
জন্মেছিস! ভূমিষ্ঠ না হতেই দূজনের প্রেম দাড়িয়েছে । ছেলেবেলায় যদি তাকে একটা 
তাড়া দিয়েছি-অমনি আহা উহ!” 

“ছেলেমানুষকে তুমি যা জ্বালাতন করতে সুখদা! আমার ভারী মায়া হোত! যা 
হক, এখন আর সে চার পাঁচ বছরের মেয়েটি নেই--এখন যদি একবার দেখ!” 

“সেটা বোধহয় অদুষ্টে ঘটছে না,_আমাকে আজই যেতে হবে। তুই বিশেষ 
অনুরোধ করেছিলি তাই একবার বলে যেতে এলুম।৮ 

সুকুমারের প্রফুল্ল মুখশ্রী সহসা মলিন হইয়া পড়িল। সকাতর অনুরোধে সে কহিল 

_“না সুখদা, তা হবে না। এ হপ্তাটা তোমার থেকে যেতেই হবে। এত কি কাজ? 
-এখন ত ছুটি।” 

“আমার ত বিয়ে করাই জীবনের উদ্দেশ্য নয়! তার চেয়ে ঢের মহত্তর কাজে আমি 
ব্রতী হয়েছি।” 

“কি কাজ?” 

“দেশের কাজ ।” 

“স্বদেশী হয়েছ? আমিও ত স্বদেশী।” 

“নামে স্বদেশী হলে ত হবে না-কাজ করা চাই।” 

“আইন পরীক্ষাটা হয়ে গেলে আমিও কাজ করব। মনে মনে ঠিক করে 


রেখেছি ।” 
“মনে মনে ঠিক করলে ত হবে না; যে কাজই কর-আগে থাকতে ত প্রস্তুত 
হতে হবে।” 


“আমি ভেবেছি দেশে একটা শিল্প স্কুল করব--চাষাঁদের জন্যে” 

“হাইহো! আবার ছেলেমানষি! তোর দ্বারা সংসারে দেখছি কিচ্ছু হবে না! টাকা 
আসবে কোথা থেকে যে স্কুল-কলেজ খুলবি?” 

“কেন উপার্জন করব! চাদা তুলব-আর আমার যা সম্পত্তি আছে-তা--” 

“তবেই হয়েছে! তোর সম্পত্তি আর উপার্জনের উপর নির্ভর করলেই দেশোদ্ধার 
হবে বটে! এদেশে দেশের কাজে চাদা কেউ দেবে না-দিতে যারা ইচ্ছা করবে ভয়ে 
তারাও পারবে না। এখানে টাকা তোলার একটিমাত্র উপায় হচ্ছে--” 

“কি? 

“ডাকাতি। ঘাড় ধরে আদায় করা। গবর্ণমেন্টও ত আসলে তাই করে। দেশের কাজে 
আমরাই বা তা না করব কেন?” 

সুকুমারের প্রত্যেক শিরা ঘৃণাসন্কৃচিত হইয়া উঠিল। উত্তেজিত স্বরে বলিল-_ 
“নিশ্চয়ই তুমি ঠাট্টা করছ সুখদা! সত্যি যে তৃমি এরকম মনে কর-কিছুতেই আমি 


১১৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


তা বিশ্বাস করতে পারিনে। অত্যাচারে কখনও মঙ্গল হতে পারে? দেশানুরাগ শিক্ষা দিতে 
হলে, ন্যায়ানুরাগ, স্বার্থত্যাগ, একতা এসব আগে শিক্ষা দেওয়া আবশ্যক। অধর্থ্মে 
অত্যাচারে কেবল যে সাধু উদ্দেশ্যের প্রতি অবিশ্বাস জম্মিয়ে দেবে-_তা নয়-একতার 
মূলেই আঘাত পড়বে_” 

“তোমার আর লেকচার দিতে হবে না। ওসব বাধা বুলি সব জানা আছে। ধর্ম 
কর্ম কর্তব্য সবই অবস্থানুসারে ;-ভগবান কৃষ্ণ অঙ্জুনকে উপদেশ দিচ্ছেন-_“মাক্রেব্যং 
গচ্ছ কৌন্তেয় নৈতততৃয়্যুপপদ্যতে,_* পড়ে দেখ।” পকেট হইতে একখানা গীতা বাহির 
করিয়া সে সুকুমারের হাতে দিল। এই সময় একজন চাকর আসিয়া বলিল, “দাদাবাবু, 
বেলা হয়েছে, উঠুন। মঙ্গলন্লান করতে হবে-_মাঠাকরুণরা ডাকছেন ।” 

সুকূমার বলিল-“আচ্ছা যাচ্ছি, তুই এগো।” ভৃত্য চলিয়া গেলে বন্ধুনি্দিষ্ঠ 
খোলাপাতায় চোখ বুলাইয়া সুকুমার কহিল--“দ্বিতীয় অধ্যায়। আচ্ছা সুখদা, এখন থাক, 
বিকালে আমরা নিশ্চিন্ত হয়ে দুজনে মিলে পড়ব এখন।” বলিয়া বইখানা সে বিছানায় 
রাখিল। সুখ বলিল, “বিকাল পর্যান্ত আমি ত থাকতে পারব না- একটার ট্রেনে আমাকে 
যেতেই হবে।” 

বিবাহ পর্যান্ত কয়েকটা দিন থাকিবার জন্য তাহাকে সুকুমার অনেক উপরোধ 
অনুরোধ করিল, কিন্তু কিছুতেই টলাইতে না পারিয়া অবশেষে কহিল-- “আচ্ছা, আজ 
তবে যাও--বিয়ের দিন কিন্ত্বু ভাই আসতেই হবে, কথা দাও।” 

“দেখব,-তবে ঠিক বলতে পারিনে।” 

আবার ভৃত্য আসিয়া ডাকিল, “দাদাবাবু এস। মাঠাকরুণরা ডাকাডাকি করছেন 
_শুভ সময় বয়ে যায়।” 

উভয়ে তখন ভূত্যের অনুবস্তী হইল। 


৩ 

গায়ে-হলুদ, স্নানোৎসব, ভোজ সকলি সুসম্পন্ন হইয়া গিয়াছে। চন্দনচচ্চিত, 
রক্তবস্ত্রপরিহিত সুকুমার সুখস্বপ্ন দেখিতে দেখিতে, বিশ্রাম মানসে অপরাহ্ন পালঙ্কের 
আশ্রয় গ্রহণ করিল। তাহার বন্ধু সুকুমার আহারাস্তে একটার গাড়ীতেই চলিয়া গিয়াছে। 
বিছানায় শুইয়া গীতাখানা হাতে লইয়া খুলিতেই এই শ্লোকটি তাহার চোখে পড়িল- 


যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্ড্রিয় 
সবর্ব ভূতাত্মা কুব্ববন্নপি ন লিপ্যতে। 


নিবিষ্ট চিত্তে ইহার তাৎপর্য গ্রহণ করিয়া সুকুমার মনে মনে কহিল--“কি সুন্দর উপদেশ। 
আর সুখদা আমাকে কি যে বোঝাচ্ছিলেন!” 

এই সময় বাহিরে একটা অস্বাভাবিক কোলাহল উঠিল ; সুকুমার তাড়াতাড়ি বিছানার 
উপর গীতাখানি ফেলিয়া রাখিয়া বাহিরে আসিয়া দেখিল পুলিশের লোকে উঠান পূর্ণ। 
একজন তাহার কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, “আপনার নাম সুকুমার?” উত্তর হইল, 
_-“হ্টা।” তখন বিনাবাক্যব্যয়ে তাহারা বাটীর সব্্ব্র প্রবেশ করিল। স্ত্রীলোকেরা 


ছোটগল্প ১১৯ 


ভয়বিকম্পিতা হরিণীর ন্যায় ত্রস্তভাবে এদিকে ওদিকে পলায়ন করিতে লাগিলেন। দুইজন 
পুলিসের লোক সুকুমারের শয়নকক্ষে ঢুকিয়া পড়িল। বিছানার উপর গীতাখানা দেখিতে 
পাইয়া একজন তাহা উঠাইয়া লইয়া সহর্ষে চীৎকার করিয়া উঠিল-_-“গীতা, গীতা!” যেন 
৭ উস ুলিক ৪৯০ প্র 
ফেলিয়াছে। আর একজন সাগ্রহে তাহার হাতের উপর ঝুঁকিয়া পড়িল, এবং দুই বন্ধুতে 
মিলিয়া তখন গীতার পাতাগুলি মন্থিত বিপর্যস্ত করিয়া তুলিল। স্থানে স্থানে শ্রোকের 
নীচে যে সকল অস্পষ্ট ইঙ্গিত, মন্তব্য, টীকাটিপ্লনি ছিল, পুলিসের অনুবীক্ষণ নেত্রালোকে 
তাহা সুস্পষ্ট বিদ্রোহিতারূপে দীপ্তিমান হইয়া উঠিল, এমন কি ডাকাতির তারিখটি পর্য্যস্ত 
তাহার প্রচ্ছন্ন আবরণ ভেদ করিয়া প্রত্যক্ষরূপে মূর্তিমন্ত হইয়া পড়িল। এই জলন্ত অকাট্য 
প্রমাণ হস্তে ধরিয়া তাহারা আর অধিক জিজ্ঞাসাবাদের কোন প্রয়োজন দেখিল না, 
স্বাধিকারভুক্ত সম্পত্তির ন্যায় বিনাবাক্যব্যয়ে তখনই সেই পুলিস পুঙ্গব দুইটি সুকুমারকে 
দখল করিয়া ফেলিল।-_বাড়ীতে কাতর ক্রন্দনরোল উঠিল, নিমন্ত্রণ, আনন্দজনতা মুহূর্তে 
শোকবাত্যায় যেন ছিন্নবিচ্ছিন্ন ধরালুন্ঠিত হইয়া পড়িল। ভাগ্যক্রমে সুকুমারের মা নাই, 
পিতা উন্মত্ত আকুলকণ্ঠে বলিলেন-_“ওকে কোথায় নিয়ে যাও? আগে আমাকে মেরে 
ফেল,_নিয়ে যেতে হয়--তারপর নিয়ে যেও--*, এই বলিয়া তিনি একেবারে সম্মুখে 
আসিয়া দাড়াইলেন। 

বিষণ্ন, গম্ভীর, বন্দী সুকুমার একান্ত বিশ্বস্তচিত্তে কহিল--“বাবা, আপনি ভাববেন 
না, আমি নিশ্চয় ফিরব, ব্রিটিশ গভর্ণমেন্টের ন্যায়বিচারের প্রতি সন্দেহ করবেন না, 
-_আমাকে যেতে দিন।” চারিদিকের ক্রন্দন রোলের মধ্যে কন্যার পিতামহ বৃদ্ধ ভট্টাচার্য 
মহাশয় কাদিয়া কহিলেন,_“ছেড়ে দাও বাবা, সুকুমারকে ছেড়ে দাও, আগামী রবিবারে 
বিবাহ, আজ গায়ে হলুদ পড়ে গেছে। হিন্দুর সন্তান হয়ে বাবা তোমরা অধর্্ম করো না। 
আমাদের জাত যাবে_জাত যাবে-- ওকে ছেড়ে দাও, ব্রাহ্গণের দোহাই তোমাদের,_ওকে 
ছেড়ে দাও বাবারা!” একজন ডেপুটি ইনম্পেকটার সে সবে মাত্র পুলিশ বিভাগে প্রবেশ 
করিয়াছে-এরকম কার্যে এই তাহার হাতে খড়ি, ইহাদের আর্ততনাদে তাহার চক্ষু সজল 
হইয়া উঠিল। কিন্তু প্রধান ইনস্পেকটার সাহেব হাসিয়া বলিলেন- “ভাবনা কি মশায়! 
হিন্দু হয়ে কি আমরা হিন্দুর জাতধর্্ম মারতে পারি? কিচ্ছু চিন্তা করবেন না_আমরা 
ঠিক সময়েই একে ফিরিয়ে আনব।” 

পিতা কহিলেন, “নিয়ে যেও না বাবারা-ওকে নিয়ে যেও না;_ও গেলে এ ব্রাহ্মণ 
বাচবে না, তোমাদের ব্রহ্মহত্যার পাপ লাগবে ।-” 

টির 8৫০টি নরলান র কন 
নিশ্চয় ফিরব,আমি ত দোষী নই।” ইনস্পেকটার সাহেব সহাস্যে কহিলেন, “তাহলে 
নিশ্চয়ই ভাবনার কোন কারণ নেই। তবুও যদি না ফেরে--ঠাকুর মশায়--তাহলে কিন্তু 
আমাদের দায় দোষ নেই,_-শাপটাপ দেবেন না,_তাহলে বুঝে নেবেন ছেলেই দোষী 
-অধর্ম্েরে কি কখনও জয় হয়!” 

দারুণ হাদয় বেদনা--আর্তনাদ হাহাকারের মধ্যে পুলিশ সুকুমারকে ধরিয়া লইয়া 
গেল। 


১২০ স্বর্ণকৃমারী দেবীর রচনা-সংকলন 


৪ 
কন্যার পিতা নাই। পিতামহ গদাধর ভট্টাচার্যের ঘর-বার করিয়া দিন কাটটিতেছে। তাহাদের 
বাড়ীর বাহির হইতে রেলের গাড়ী দেখা যায়। সকাল হইতে সন্ধ্যা পর্যাস্ত তিনি সেই 
দিকেই চাহিয়া আছেন,- স্্ানাহারের সময় গৃহে গমন করেন মাত্র--আবার মালা জপ 
করিতে করিতে উদ্‌ভ্রান্তচিত্তে বাহিরে আসিয়া দাড়ান। এমনই করিয়া নিমেষ মুহূর্ত যায়, 
দিনও কাটে, সপ্তাহও প্রায় কাটিতে চলিল--তবু সুকুমারের বা তাহার পিতার দেখা নাই। 
তাহার পিতাও মকদ্দামার তদ্বির করিতে তাহার অনুগমন করিয়াছেন। 

কন্যার মাতা ভটচাযমহাশয়ের পুত্রবধূ-শ্বশুরকে কিছু বলেন না, ভগবানকে 
ডাকিয়া, তাহার উপর একান্ত-প্রাণে নির্ভর করিয়া নীরবে ধৈর্য ধরিয়া আছেন। কিন্তু কন্যার 
পিতৃম্বসা, ভটচাযমশায়ের বিধবা কন্যা পিতাকে অন্য পাত্রের সন্ধানে তৎপর না দেখিয়া 
প্রতিদিনই তাহাকে অনুযোগ করেন। যে সকল আত্মীয় স্বজন বিবাহনিমন্ত্রণে আসিয়া 
এখনও এখানে রহিয়া গেছেন তাহারাও অন্যান্য আমোদ আন্রাদের অবসর সময়টুকু কর্তাকে 
উত্ত্যক্ত করিবার সুখ উপভোগে অতিবাহিত করিতে ত্রুটি করেন না। ভটচাযমহাশয়ের 
কিন্তু ধরব বিশ্বাস সুকুমার নির্দোষ, অতএব সে ফিরিবেই, যথাসময়ে ফিরিবে,_-তিনি 
ভগবানের নাম জপিতে জপিতে সকল অভিযোগ অনুযোগ নীরবে সহ্য করেন। 

তাহার এ বিশ্বাস সর্তেও কিন্তু সাত দিন কাটিয়া গেল--সুকুমার আসিল না ; এমন 
কি সুকুমারের পিতাকে তিনি আকুল আগ্রহভরে যে সকল চিঠিপত্র লিখিয়াছেন তাহার 
একখানিরও উত্তর পর্য্যন্ত এখনও পাইলেন না। 

রবিবার প্রাতঃকালে তাহার বিধবা কন্যা শুষ্ক মলিন মুখে নিকটে আসিয়া কহিল 
_“বাবা, জাতকুল যে যায়! আজ মেয়ের বিয়ের দিন, আজ পাত্র ঠিক না করলে আর 
কবে হবে! তার আশা ছেড়ে দাও।” 

বাহিরবাটীর সম্মুখে পাথরবাধান নবীন অশ্বথ বৃক্ষতলে একখানা মাদুরের উপর 
বসিয়া কয়েকজন আত্মীয়স্বজন পাশা খেলিতেছিলেন, আর কেহ কেহ নিকটে বসিয়া 
খেলা দেখিতেছিলেন। ভটচাযমহাশয় তাহাদেরই পাশে রেল অভিমুখী হইয়া দাড়াইয়া 
মালা জপিতেছিলেন, এমন সময় কন্যার আবির্ভাবে এবং তাহার মুখের এই কঠোর সত্য 
কথায় নৈরাশ্যবেদনায় তীব্র সচঞ্চল হ্ইয়া দীর্ঘনিশ্বাস সহকারে কহিলেন,_“সে কি হয় 
মা-সে যে নির্দোষ।” 

পাশা খেলার একজন দর্শক নিধিরাম চক্রবর্তী হাতের হকাটি বৈঠকে রাখিতে 
রাখিতে এই কথাগুলি শুনিলেন, শুনিয়া খেলা দেখার লোভ সম্বরণ করিয়া অপেক্ষাকৃত 
উচ্চানন্দলাভের আশায় অবিলম্বে নিকটে আসিয়া উত্তর-স্বরূপ কহিলেন--“ভটচাযমহাশয়, 
অনেক সময় নির্দোষ লোককেও ত দোষী হতে দেখা যায়।” ভটচাযমহাশয় যুবাকালে 
ন্যায়শাস্ত্র কিছু অধ্যয়ন করিয়াছেন বটে কিন্তু সে সব এখন প্রায় কিছুই মনে ছিল না 
-_তথাপি নিধিরামের যুক্তিটা তাহার মনে ভ্রান্ত বলিয়া প্রতিপন্ন হইল, যে নির্দোষ সে 
আবার দোষী হইবে কিরূপে? তিনি মাথা নাড়িয়া কহিলেন-- “হতেই পারে না,_সে 
যে বড় ভালমানুষ।” 

“জানেন ভটচাযমহাশয়-ভালমানুষ বলেই আরও ভয়! ভালমানুষ লোকই 


ছোটগল্প ১২১ 


আজকাল দেশ দেশ করে পাগল, ভালমানৃষ লোকই দু্টুরা যা বোঝাচ্ছে তাই বুঝছে। 
দেশের নামে-খুন ডাকাতি--» 

শেষ পর্য্যন্ত শুনিতে ভটচাযমহাশয়ের ধৈর্ধা রহিল না। তিনি অবিশ্বাসসূচক মাথা 
নাড়িয়া কহিলেন-“ছোটবেলা থেকে জানি যে তাকে, সে তা নয়।” 

“কিন্তু আরও একটা কথা ত ভাবতে হবে। দোষী হোক নির্দোষী হোক হাজতে 
ত রয়েছে-সকল জাতের ছোয়া নাড়া ত খাচ্ছে, জাত ইজ্জত ত আর রইল না-দাগী 
ত বটে!” 

ভটচাযমহাশয়ের চক্ষু জলপূর্ণ হইয়া উঠিল-_দীর্ঘনিশ্বাস ছাড়িয়া বলিলেন--“তবে 
তোমরা যা ভাল বোঝ তাই করো। কিন্ত্ব_কিন্তু সপাত্রই বা কই?” 

তাহার কন্যা কহিলেন, “সে আমরা ঠিক করেছি, শ্রীমন্ত বিয়ে করতে রাজি।” 
ভটচাযমহাশয় আকুল মর্মব্যথা বাক্যে প্রকাশ করিয়া কহিলেন--“শ্রীমস্ত! তার ছেলে, 
বৌ নাতি নাতনী-সে যে আমার নগেনের চেয়েও বড়! হা ভগবান--নগেনকে তুমি 
ডেকে নিলে-তার এই দুগ্ধপোষ্ সন্তানটিকে আমার কাছে রাখলে কি আমার হাত দিয়ে 
তাকে বলিদান নেবে বলে! মা, ওকথা বলো না মা,-আমি তা পারব না।” 

“কি করবে বাবা-সবই বরাত! আমাকে ত ছেলেমানুষ বরের হাতেই দিয়েছিলে। 
আমার কপাল পুড়লো কেন বলো! যদি অদৃষ্টে থাকে এতেই সে সুখী হবে। আর দোজবরে 
বর আদরযত্র খুব করবে-পয়সাকড়িরও দুঃখ নেই।” 

নিধিরাম চক্রবর্তী তাহার মতে সায় দিয়া গেলেন,_“তা বই কি, সবই ত কপালের 
কথা। আর এখন পাঁচটা দেখাশোনারই বা সময় কোথা- মেয়েকে ত আজই পাত্রস্থ 
করতে হবে, নইলে জাত রক্ষা হয় কই?” 

বৃদ্ধের চোখ দিয়া জল পড়িতে লাগিল। প্রাণের মধ্যে গতীর অনিচ্ছাময় আতঙ্ক 
ঘূর্ণিপ্রবাহে আলোড়িত হইয়া উঠিল--কিন্তু তিনি বুঝিলেন, সেই ঘূর্ণিপাকে আজীবন 
তাহাকে ক্ষিপ্ত বিক্ষিপ্ত চূর্ণ বিচুর্ণ করিতে থাকিবে ; তথাপি কন্যাকে তিনি অবিবাহিতা 
রাখিতে পারিবেন না। 

অনেকক্ষণ হইতেই রেলগাড়ীর শব্দ হইতেছিল,_এই সময় শব্দটা বাড়িয়া উঠিল, 
প্রবল শব্দে বাশিও বাজিয়া উঠিল। তিনি শেষবার আকুল প্রার্থনা করিয়া সুকুমারের 
আগমন প্রতীক্ষায় গাড়ীর দিকে চাহিলেন। গাড়ী থামিল, যাহারা নামিবার তাহারা নামিয়া 
পড়িল, আবার বাশি বাজিয়া উঠিল ; হুসহুস শব্দে গাড়ীও চলিতে আরন্ত করিল। সহসা 
ভটচাযমহাশয়ের বিবর্ণ মুখে জ্যোতি নির্গত হইল। একজন প্দ্রতবেগে এইদিকেই 
আসিতেছে দেখিলেন। কিন্তু সে যখন নিকটে আসিয়া দীড়াইল, বৃদ্ধের ওঁৎসুক্যপূর্ণ উজ্জ্বল 
মুখ মুহূর্তে নিরাশামলিন হইয়া পড়িল। তিনি ক্ষীণকণ্ঠে বলিলেন-_“তুমি সুকুমার! 
আমাদের সুকুমার কোথায়? আসছে কি না জান?” 

সুকুমারের বাড়ী যাইতে পথের ধারে ইহাদিগকে সমবেত দেখিয়া বন্ধু সুকুমার 
প্রথমে এইখানেই আসিয়া দাড়াইল এবং ভটচাযমহাশয়ের প্রশ্নে সবিম্ময়ে উত্তর করিল 
_“কেন, সে কোথা? আজ যে তার বিয়ে?” তখন নিধিরাম এবং ভটচাযমহাশয়ের 
কন্যা উভয়ে মিলিয়া আদ্যোপান্ত সকল কথা ইনাইয়া বিনাইয়া বলিতে লাগিলেন, সে 
শুনিয়া স্তভিত হইয়া গেল! 


১২২ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


কথা শেষ হইলে নিধিরাম বলিলেন, “এ বিপদে সুকুমার তুমি যদি রক্ষা কর তবেই 
বৃদ্ধ দায়মুক্ত হন। জান ত হিন্দুর মেয়ে--তার গায়ে হলুদ পড়ে গেছে-সুকুমার আসুক বা 
নাই আসুক, আজ মেয়ের বিয়ে দিতেই হবে-তুমি বিয়ে করলেই জাতকুল বজায় 
থাকে।” 

সুকুমারকে কে যেন সহসা অতল সমুদ্রে ঠেলিয়া ফেলিয়া দিল। অভূতপূর্ব বিস্ময়ে 
হতজ্ঞান হইয়া সে যন্্ববৎ বলিল-“সে যে আমার বন্ধু!” 

“তুমি বিবাহ করিলে বন্ধুতার কাজই হবে। ভেবে দেখ, তুমি যদি বিয়ে না কর 
ত বিয়ে বন্ধ থাকবে না,-আজই মেয়ের বিয়ে দিতেই হবে- শ্রীমন্তের সঙ্গে বিয়ে হয়ে 
যাবে।” 

সুকুমারের হৃদয়ে একটা করুণ শিহরন উঠিল। তাহাকে নিবর্বাক দেখিয়া বৃদ্ধ 
বলিলেন- “সুকুমার, বাবা বাচাও-অমত কোরো না। আমি এখনি তোমার মামাকেও 
ধরে পড়ছি।” 

বিধাতাও সুপ্রসন্ন-এই সময় রায়মহাশয় পাশায় জিতিয়া সহাস্য মুখে উঠিয়া 
দাড়াইলেন-ভটচাযমহাশয়ের করুণ অনুরোধ বৃথা হইল না,_ তখনই দরখাস্ত মঞ্জুর হইয়া 
গেল। তাহাকে এই দায় হইতে মুক্ত করা সুকুমারের মামা বন্ধুত্বধন্্ম ও কর্তব্যকর্্ম জ্ঞান 
করিলেন। সুকুমার বন্দী হইল। 


বৈশাখ মাস, শুক্লপক্ষ, আকাশে পূর্ণচন্দ্র ভাসিয়া চলিয়াছে, নীলাম্বরে মেঘকণা নাই, 
দিকবিদিক শুভ্র জ্যোওস্সায় প্লাবিত ; দিগন্ত বেলায় আঘাত করিয়া দক্ষিণানিল সুখতরঙ্গে 
ছুটিয়া চলিয়াছে, কোকিল পাপিয়া দ্যুলোক ভূলোক মাতাইয়া কুহুকুহু পিউ পিউ তান 
তুলিয়াছে। বনগ্রামের দুঃখের কথা এখানে যেন আর কাহারও মনে নাই, তাহার অন্তরে 
বাহিরে দীপ্তি, মধুরতা শত ধারায় আজি উচ্ছুসিত। এই আনন্দ পূর্ণিমায় শুভক্ষণে 
শুভলগ্নে বর সভায় আসিয়া বসিল। এও সুকুমার-_কেবল সে দুর্ভাগ্য সুকুমার নহে। 

হায়! ক্ষণ কাহারও জন্য অপেক্ষা করে না-যে তাহাকে ধরিতে পারে সেই 
সৌভাগ্যবান, যে পারে না-সে হতভাগ্য সকলেরই অবজ্ঞাভাজন, তাহার দুঃখ অধিকক্ষণ 
কাহারও মনে স্থান পায় না! পরিবর্তত সুকুমার যখন বর বেশে ভ্টীচার্যমহাশয়ের গৃহে 
প্রবেশ করিল, তখন সমানই আনন্দে উলুধধবনি উত্থিত হইল, এ 
পুরবালাগণ সমানই আনন্দপূর্ণ হৃদয়ে তাহাকে সমাদর করিয়া লইলেন। জামাতাবরণ, 
স্ত্রী আচার, অঙ্গুরীবিনিময়, মাল্যবদল, শুভদৃষ্টি, সকলের মধ্যেই আনন্দপ্রবাহ বহিতে 
লাগিল, লুচিত্ত হইয়া প্রশান্ত প্রফুল্ল তাবে ভটচাযমহাশয় কন্যা সম্প্রদান করিলেন। 

বিবাহ মন্ত্র শেষ হইয়া গেলে বরকন্যা অন্তঃপুরে যাইবেন বলিয়া যখন উঠিয়া 
দাঁড়াইয়াছেন সেই সময় সভাতলে একটা অস্ফুট কানাকানি পড়িয়া গেল। “এ কি? এই 
যে সুকুমার! এখন-এত বিলম্বে?” সুকুমার মলিন বিবর্ণমুখে ছায়াখানির ন্যায় স্তক্তিত 
দাঁড়াইয়া বরকন্যার প্রতি দৃষ্টিপাত করিল,-_-তাহারা গ্রস্থিবন্ধনে এক হইয়া ধীরে ধীরে চলিয়া 
গেলেন,_সুকুমারের সেই স্বপ্ন মনে জাগিয়া উঠিল। সে দীর্ঘ নিশ্বাস ফেলিয়া অস্ফুট 
স্বরে কহিল :_“শ্বপ্ন না সত্য? সত্যই কি আমার চাবি হারাইয়া গেল!” 


ছোটগঞ্স ১২৩ 


প্রকৃত প্রতিশোধ 


এতদিন তাহাকে খুলিয়া বলি নাই, যে আগুনে নিজে দগ্ধ হইতেছি, যে-কথা মনে করিলে 
- এখনও প্রতিশোধ-আলোড়িত হৃদয়ের অভিসম্পাতরাশি সর্পগর্জনে গরল উদণীরণ 
করে, সেকথা তাহাকে বলিয়া কেন আর তাহার বালকহৃদয়ের শাস্তি অপহরণ করি? 
যাহা হারাইয়াছি তাহা আর ফিরিয়া! পাইব না ;--যিনি আমাদের এ দুর্দশার মূলীভূত কারণ 
তিনিও আজ আমাদের প্রতিশোধের বাহিরে, তবে কেন আর সে সব কথা বলিয়া বংশগত 
একটা বিদ্বেষভাবে আমার ন্যায় তাহার হৃদয়কেও বিষাক্ত করিয়া তুলি। ইহাতে জগতে 
কাহারও মঙ্গল নাই। এই ভাবিয়া এতদিন পর্য্যন্ত তাহাকে কোন কথা খুলিয়া বলি নাই, 
কিন্তু আর না বলিয়া কিছুতেই চলিল না। 

আমাদের দেশ আধুল, কিন্তু থাকি আমরা দুই ভাইয়ে কলিকাতায়। আমি চাকরী 
করি,_সুবোধ স্কুলে পড়ে। যতদিন পর্য্যন্ত সুবোধ এন্টরেন্স ক্লাশে উঠে নাই-ততদিন 
তাহার পড়াশুনায় বেশ মন ছিল, কিন্তু এন্ট্রেস ক্লাশে উঠিয়া অবধি তাহার ঘাড়ে ভূত 
চাপিয়াছে। ভূতটি কোন মৃত লোকের অজানিত অশরীরি আত্মা নহে, আমাদেরই 
জ্ঞাতিসম্পকীয়, জীবন্ত, মূর্তিমন্ত সশরীরী ভ্রাতা কৃষ্জনাথ তাহাকে পাইয়া বসিয়াছেন। 
যেদিন হইতে কৃষ্ণনাথ ওরফে কালু পড়িবার ছুতায় দেশ হইতে কলিকাতায় আসিয়া 
মেসের আশ্রয় লইয়াছে, সেইদিন হইতে সুবোধ আর সে সুবোধ নাই,_ তাহার বুদ্ধি শুদ্ধি 
একেবারে লোপ পাইতে বসিয়াছে। আগে আফিস হইতে আসিয়াই প্রায় সুবোধকে গৃহে 
দেখিতাম,-_-সন্ধ্যাদীপ ভ্বালিবামাত্র টেবিলের নিকট বসিয়া সে পাঠ্যাভ্যাস করিত, শুনিয়া 
সমস্ত দিনের শ্রান্তি ক্লান্তি ভুলিয়া একটা নবীন আশা-উৎসাহে আমার প্রাণ ভরিয়া উঠিত। 
কিন্তু প্রায় বংসরকাল হইতে আটটা না বাজিলে আর সে গৃহে ফিরে না, কোন কোন 
দিন আরও বেশী দেরী করে। এত বকি, এত বোঝাই, তাহাতে কোন স্থায়ী ফল হয় 
না। বেশী রকম উত্যক্ত করিলে বলে,_-“পাঁচজনে মিলে পড়ি-তাতে আরও ত-পড়া 
ভাল হয়,_এতে আপনি রাগ করেন কেন? যখন ফেল হব-তখন বরঞ্চ বকবেন।” 

নিজের ভাইকে আটিয়া উঠিতে পারি না, রাগ করি-কেলে ভূতটার উপর, তাহার 
নামে সব্বাগ ভুলিয়া ওঠে। বাগে পাইলে ভূত ভাগাইতাম সন্দেহ নাই,_কিন্তু সুখের 
বিষয় বা দুঃখের বিষয় জানি না-সে কিছুতে আমাকে ধরা দে না। যখনি “মেসে' 
তাহার সন্ধানে যাই শুনি কেলেঙ্গারটা সেখানে নাই। এই ত আমার অন্তর-বাহিরের অবস্থা, 
-ইহার পর সত্যই যেদিন শুনিলাম সুবোধ ফেল হইয়াছে-সেদিন আমার পক্ষে 
ধৈর্যযরক্ষা-আত্মসংযম অসম্ভব হইয়া উঠিল--আমি তাহাকে সমস্ত কথা খুলিয়া না বলিয়া 
কিছুতেই থাকিতে পারিলাম না। হায়! হায়! কে জানিত--ইহার কি পরিণাম! বলিলাম 
-_“আমাদের জ্ঞাতি পিতৃব্য রমানাথ-- দেশে যাহার কোটা বাড়ী, রূপার বাসন, দেবদেবীর 
মন্দির, বার মাসে যাহারা ঘরে তেরো পাবর্বণ, যাহার টাকার জোরে প্রজা জব্দ, রাজা 
বশ, সেই রমানাথ খুড়া আমাদের রক্ত খাইয়াই মানুষ, আর এই যে তোমার প্রাণের 
বন্ধু কৃষ্ণনাথ, ইনি সেই নরপিশাচ পাষগ্ডেরই পুত্র। পিতার নখদস্তাঘাতেও আমাদের যেটুকু 


১২৪ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


শোণিত অবশিষ্ট আছে, ইনি তোমার ক্ষন্ধে চাপিয়া সেই রস্টুকু পর্যন্ত নিঃশেষ করিতে 
উদ্যত। সাবধান হও, সাবধান হও ।” 

উন্মান্তের ন্যায় উত্তেজিত হইয়া এই সকল কথা বলিয়া গেলাম,- আমার কথায় 
সুবোধের যে মনের ভাব কিরূপ হইতেছে তাহা লক্ষ্য করিবার অবসর তখন ছিল না। 
নিজের কথা নিজেই বুঝিয়া উঠিতে পারিতেছিলাম না, রুদ্ধ উৎস মুক্ত হইয়া এমনি 
প্রবলবেগে উথলিয়া উঠিতেছিল। 

একটানে কথাগুলা বলিয়া গিয়া নিশ্বাস লইতে যখন থামিলাম--তখন সুবোধ বলিল 
_ “কিন্তু তার কি দোষ-তার কি দোষ!” আমি বিস্ফারিতনেত্রে তাহার দিকে চাহিয়া 
রহিলাম,_-কথাটার অর্থ বুঝিতে একটু সময় লাগিল,--তাহার পর পা হইতে মাথা পর্য্যন্ত 
ঝনঝন করিয়া উঠিল, ক্রোধান্ধ হইয়া বলিলাম--“নাঃ, তার কিচ্ছু দোষ নেই,_তার 
বাপ খুনডাকাতী করে ধন এনেছে-সে শুধু আরামে বসে ভোগ করছে বই ত নয়! 
নরাধম, পাষণ্ড, ব্র্যাগার্ড-_-" 

সে মুখনত করিয়া নীরব হইয়া রহিল, আমি আপন মনেই বলিয়া চলিলাম,_ 
“রাক্ষেল- ! কেবল তাহলেও ত রক্ষা ছিল! আমাদের ধন ভোগ করেই তোমার প্রাণের 
বন্ধু ক্ষান্ত নন-_আমরা যাতে চিরকাল ওদের পায়ের তলায় পড়ে থাকি, এই চেষ্টাতে 
সে তোমার ইহকাল পরকাল খেতে বসেছে । এই সব জেনেশুনে বুঝেসুঝেও যদি তুই 
তার সঙ্গে মিশতে চাস-_বেশ-কিন্তু আমার সঙ্গে তাহলে এই পর্য্যন্ত! আর যদি মানুষ 
হতে চাস্-ত এর প্রতিশোধ কিসে নিবি সেই চেষ্টা কর। তার মনভুলানে কথায়_” 

আমার কথা এইখানে থামিয়া পড়িল,_-দেখিলাম তাহার দুই চক্ষু বাহিয়া টসটস 
করিয়া জল পড়িতেছে-সেই অশ্রুজলে কি তীব্র বেদনা প্রকাশিত! 

মা যখন আমাকে এই সকল কথা বলিতেন, তখন আমার কিরূপ যন্ত্রণা হইত 
মনে পড়িল--বুঝিলাম সুবোধের হৃদয় আজ সেইরূপ যন্ত্রণায় আলোড়িত--সেইরূপই 
প্রতিশোধ স্পৃহায় প্রজ্ববলিত, আর এই মানসিক সংগ্রামে বন্ধু কৃষ্ণনাথকে সে নির্দোষ 
প্রতিপন্ন করিতে চাহে, তাহাতেই তাহার কথঞ্চিৎ সাস্তনা! 

মুহূর্তের মধ্যে তাহার মনের অবস্থা আমার মনে উজ্জ্বল হইয়া উঠিল--তাহার যন্ত্রণা 
নিজের মত করিয়াই হৃদয়ে অনুভব করিলাম, মনটা ব্যথিত ব্যাকুল হইয়া পড়িল ;- 
কিন্তু না--এ যন্ত্রণা হইতে তবুও তাহাকে মুক্তি দেওয়া হইবে না,_এ কষ্টই তাহার পক্ষে 
মঙ্গল ;__সুদৃঢ়ভাবে বলিলাম--“পিতার যে কন্মফিলে পুত্র আজ তাহার ধনসম্পদের 
অধিকারী-সেই কম্মফলে আমাদেরও সে ঘৃণার ভাজন। যদি তুমি মানুষ হও--ত, তাকে 
পিশাচবোধে তার সঙ্গ ত্যাগ কর।” 

দেখিলাম তাহার সব্বাঙ্গ কাপিতেছে, বুঝিলাম কথার ফল ধরিয়াছে- হৃদয়ে 
পরমানন্দ অনুভব করিলাম। 


২ 
আহা, এই চালটা যদি আগে চালিতাম--তাহা হইলে আর সুবোধ এন্ট্রেদ্দে ফেল হইত 
না। বড়ই আপশোষ রহিয়া গেল। সেই কথা বলার পর হইতে সুবোধ এখন একেবারেই 


ছোটগল্প ১২৫ 


“"ধ বালক,_-বাড়ী ফিরিতে প্রায়ই বেশী দেরী করে না, পড়াশুনাতেও অসম্ভব রকম 
77 [দয়াছে। যখনই তাহার ঘরে যাই, দেখি বই হাতে লইয়া সে বসিয়া আছে। এতটা 
[ডাবাড়ি বরঞ্চ আমার ভাল লাগে না-_ একটু [5০192101-_-আমোদ প্রমোদ খেলাগল্পও 
5 দরকার,-কিন্তু মুখ ফুটিয়া সেকথা বলিতে সাহস হয় না-কি জানি তাহাতে পাছে 
উল্টা উৎপত্তি হয়-আবার দলে ভিড়িয়া পড়ে। ঘরে ব্যায়াম করিতে উৎসাহদানের জন্য 
একসেট স্যাণ্ডো কিনিয়া দিয়াছি,_-বারান্দায় বার টাঙ্গাইয়া দিলাম,-কিন্তু তাহাতে বড় 
একটা ফল হইল না, কেবল বৃথা অর্থ নষ্ট। আর এক উপায় অবলম্বন করিলাম, দুই 
সাঁরখানা বাঙ্গলা মাসিকপত্রের গ্রাহক হইলাম- পাঠ্যপুস্তক পাঠের অবসরে সময় সময় 
এ-সকল পড়িলে মাথার একটু বিশ্রাম হইবে। আফিসের ফেরতা একদিন কয়েকখানা 
উপন্যাসও কিনিয়া আনিলাম। সেদিন সুবোধ তখনও গৃহে ফিরে নাই। সন্ধ্যায় যখন সে 
লাটি শাসিল, তখন আমি আফিসের যে এক রাশ কাজ সঙ্গে আনিয়াছিলাম--তাহা লইয়াই 
ন/তিব্যন্ত ;তাই তৎক্ষণাৎ আর তাহাকে উপন্যাস ক'খানি দেওয়া হইল না। কার্য্য শেষে 
তাহাকে বই ক'খানি দিতে গিয়া দেখিলাম- প্রতিদিনের ন্যায় টেবিলের নিকট চৌকিতে 
বসিয়া সে পাঠ্য পুস্তকে নিমগ্ন রহিয়াছে- বড়ই মনটা আর্দ্র হইয়া উঠিল। বেচারার আমোদ 
মাহবাদ-গল্প-গুজব-- সবই আমি বন্ধ করিয়া দিয়াছি!--ডাকিলাম, “সুবোধ!” সে আমাকে 
দেখিয়া তাড়াতাড়ি বইখানা বন্ধ করিয়া ফেলিল। নিকটে আসিয়া বইখানা তুলিয়া দেখিলাম 
_সেখানি কোন পাঠ্য পুস্তক নহে, একখানা বাঙ্গলা নাটক-_নাম “প্রকৃত প্রতিশোধ 
মনটা কেমন খারাপ হইয়া গেল,_ চাহিয়া দেখিলাম টেবিলটা বাঙ্গলা বহিতে ভরা- 
আশ্চর্য! এতদিন এগুলা নজরে পড়ে নাই! 

উপন্যাস ক'খানা টেবিলে রাখিয়া বলিলাম, “তোমার ত বাঙ্গলা বই অনেক আছে 
দেখছি?”- সুবোধ বলিল-“হ্যা-যখন পাঠ্য পুস্তকগুলো পড়তে পড়তে মাথাটা বিগড়ে 
ওঠে-তখন মাঝে মাঝে এগুলো গড়ি।” 

সে ত বেশ কথা! আমি ত তাই চাই! মনট। তখন হালকা হইল। এই সময় আমাদের 
আফিসের বড়বাবু-মিষ্টার মজুমদার-- হঠাৎ পিঠে হাত রাখিয়া বলিয়া উঠিলেন-“হ্যাল্লো 
_এখানে কি হচ্ছে? সুবোধের পড়ার তদারক হচ্ছে বুঝি? একি-টেবিল যে রাবিশে 
ভরা!” বলিতে বলিতে বাঙ্গলা বই--দুএকখানা হাতে তুলিয়া আবার দূমদাম শব্দে সেগুলি 
টেবিলে নিক্ষেপ করিয়া বলিলেন-”৬০1% 09--*০% ৪0-_এই সব রাবিসে মাথা 
ভরাট করলে এবারও তুমি নিশ্চয় ফেল হবে-দেখছি। কান্তিবাবু, যদি ভাল চান একে 
এসব জিনিষ ছুঁতে দেবেন না-বুঝলেন ত?” মজুমদার মহাশয় একজন প্রসিদ্ধ আশ্টি- 
স্বদেশী-তার উপদেশ গ্রহণ করিবার পাত্র আমি নই। আমাদের মনে যতটুকু তেজ যতটুকু 
গদ্ধত্য সবই স্বদেশীর ফল, বাঙ্গালী যে এমন খুনাখুনী করিতে পারে--কিছুদিন পূর্রে 
কে তাহা বিশ্বাস করিত! আমি তাহার মুখ বন্ধ করিবার অভিপ্রায়ে তাহাকে লইয়া অন্য 
ঘরে চলিয়া আসিলাম।-তিনি বলিতে আসিয়াছিলেন,_কাল আফিসে বড় সাহেব 
আসিবেন-যেন একটু সকাল সকাল সেখানে যাই। 


১২৬ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


৩ 
আমার ভাবিবার বিষয় অন্য বড় কিছু নাই ; কাজকর্মের অবসরে সুবোধই আমার মনের 
সব স্থানটা জুঁড়িয়া বসে। সেদিন রাত্রিকালে যখন শয্যার আশ্রয় গ্রহণ করিলাম, তখন 
একে একে তাহার সম্বন্ধে সেদিনকার সমস্ত কথাই মনে হইতে লাগিল। আমি দেখিয়াছি 
রাত্রির নিস্তব্ধতায়--খুব ছোট জিনিষও বেশ বড় অক্ষরে মনের মধ্যে প্রত্যক্ষ হইয়া উঠে। 
সেই বইখানির নাম “প্রকৃত প্রতিশোধ! কি রকম আগ্রহের সহিতই সে বইখানি 
পড়িতেছিল। আমি যখন গৃহে প্রবেশ করি-সে জানিতেও পারে নাই ; যখন ডাকিলাম, 
কিরূপ চমকিতভাবে বইখানি যে মুড়িয়া রাখিল! কেন এরূপ ভীত ভাব? এত গোপনতা 
কিসের? সত্যই কি তার মনে এতই প্রতিশোধ স্পৃহা জ্বলিয়াছে যে এইরূপ বই পড়িতে 
পড়িতে সে একেবারে তন্ময় হইয়া উঠে! মনটা বড়ই খারাপ হইয়া গেল; এইরূপ 
দুশ্চিন্তার মধ্যে কখন যে নিদ্রাদেবী আশ্রয় দান করিলেন- বুঝিতে পারিলাম না। 
পরদিন বড় সাহেব আফিসে আসিবেন-তাড়াতাড়ি কাজকর্ম গুছাইয়া লইয়া 
আফিসে চলিয়া গেলাম। সাহেব চলিয়া যাইবার পর সেদিন বেশ সকাল সকাল ছুটিও 
পাইলাম। পরদিন হইতে পুজার ছুটি আরম্ত,_-মনে বেশ একটা স্কর্তি অনুভব করিলাম। 
সুবোধের তখনও বাড়ী ফিরিবার কথা নহে, কিন্তু বাড়ী আসিয়া দেখিলাম--সুবোধের 
ঘরের দ্বার বন্ধ, আর ভিতরে যেন কি একটা কলহ বিবাদ হইতেছে। দ্বারদেশে কর্ণপাত 
করিয়া শুনিলাম সুবোধ বলিতেছে--“দুরাচার-_দুববত্ত-_ প্রতিশোধ-_ প্রতিশোধ!” সঙ্গে 
সঙ্গে একখানা তরবারী ঝন্‌ ঝন শব্দে ভূমিতে আহত হইল ।--আমার মাথা ঘুরিয়া গেল 
_বুঝিলাম সত্যই সে রক্তপিপাসু-- প্রতিশোধ লইতে উম্মত্ত--আর আমিই তাহাকে 
এইরূপ পাগল করিয়া তুলিয়াছি! আশঙ্কায় অনুতাপে আমার সব্বাঙ্গ কাপিয়া উঠিল ; 
_ডাকিলাম, “সুবোধ, সুবোধ” ; মুহূর্তে সমস্ত নিস্তব্ধ হইয়া পড়িল কিন্তু দ্বার যেমন 
বন্ধ তেমনিই রহিল। আমি দ্বারে করাঘাত করিলাম-তথাপি দ্বার খুলিল না--কেবল 
ত্বরিতগমন পদশব্দ শুনিয়া বুঝিলাম-অন্য দ্বার দিয়া সুবোধ বাহিরে চলিয়া গেল। আমি 
ঘুরিয়া সেই দ্বারপথে গৃহে প্রবেশ করিয়া দেখিলাম গৃহে কেহই নাই। এইমাত্র যে একখানা 
তরবারীর ঝন্‌ ঝন্‌ শুনিলাম সেখানাই বা কোথায়? তবে সেখানাও দেখিতেছি সে হাতে 
করিয়া লইয়া গিয়াছে। ইহার অর্থ কি! মন অত্যন্ত উদ্বিগ্ন ও অন্বস্তিপূর্ণ হইয়া উঠিল। 
তখনি কৃষ্ণনাথের বাসার উদ্দেশ্যে যাত্রা করিলাম,_-তাহাকে সাবধান করা একান্তই 
প্রয়োজন হইয়াছে-একথা আমার অন্তরাত্মা বার বার করিয়া বলিতে লাগিল। তাহার 
বাসায় গিয়া শুনিলাম সে দেশে গিয়াছে--শুনিয়া মনটা একটু আশ্বস্ত হইল। বাড়ী ফিরিয়া 
সুবোধের অপেক্ষায় রহিলাম। সন্ধ্যার সময় সে বাড়ী ফিরিবেই জানিতাম--কিন্তু সন্ধ্যা 
উত্তীর্ণ হইয়া গেল--সুবোধ আসিল না ; আহারের সময় উপস্থিত হইল, সুবোধ আসিল 
না-_রাধুনীকে, বেহারাকে জিজ্ঞাসা করিলাম--সুবোধ কিছু বলিয়া গিয়াছে কি না? তাহারা 
বলিল-_“না।” আবার কৃষ্ণনাথের মেসে গিয়া, পাড়ার অন্য দু'এক জায়গায় গিয়া খোজ 
করিলাম, কোথাও সুবোধের সন্ধান মিলিল না। ইহার পর চাকরদের অব্যাহতি দিবার 
জন্য আহারে বসিলাম। কিন্তু বলা বাহুল্য, সে রাত্রে আহার নিদ্রা কিছুই হইল না। 
প্রীতঃকালেও সুবোধ বাড়ী ফিরিল না-১০টা বাজিয়া গেল, সুবোধের দেখা নাই-মন 


ছোটগল্প ১২৭ 


অস্থির হইয়া উঠিল, হঠাৎ মনে হইল নিশ্চয়ই সুবোধ কৃষ্ণনাথের উদ্দেশে দেশে গিয়াছে 
_হয়ত-হয়ত সেই তরবারী এতক্ষণে তাহারি রক্তে প্লাবিত। আমি বাধা দিব বলিয়া 
আমাকে লুকাইয়া পালাইয়াছে। কি সবর্বনাশ! কি সবর্বনাশ! আমিও পাগলের মত হইয়া 
উঠিলাম। একটা ছোট মনিব্যাগ মাত্র সঙ্গে লইয়া তৎক্ষণাৎ ট্রেন ধরিতে ছুঁটিলাম। কি 
ভাগ্য, এখন ছুটির দিন। 

ষ্টেসনে গাড়ী থামিল ঠিক ৫টায়। নামিয়াই কাকার বাড়ীর দিকে ছুটিলাম। উম্মতের 
মত ছুটিলাম, আশেপাশে কে আছে বা না আছে, কে আমাকে দেখিতেছে বা কি জিজ্ঞাসা 
করিতেছে-সে সবদিকে একেবারেই লক্ষ্য নাই_আমি কেবল হনহন করিয়া ছুটিয়াছি 
আমাদের গ্রামের দিকে । আমাদের বাড়ী যাইতে ডান হাতি একটা ছোট জঙ্গল, জঙ্গলের 
মধ্য দিয়া গেলে একটু শীঘ্র যাওয়া যায়। আমি দ্রন্তপদে জঙ্গলে ঢুকিয়া পড়িলাম ; কিন্ত 
এ কি! সুবোধের কণ্ঠ না? সেই ভীষণ টীৎকার--“দুববৃত্তি, পাষণ্ড”! উৎকর্ণ, স্তক্তিত হইয়া 
দাঁড়াইলাম। যাহা ভাবিয়াছিলাম ঠিক তাই! আর সন্দেহ নাই, সতাই সুবোধ এক হাতে 
কৃষ্ণনাথকে ধরিয়া, অন্য হাতে তরবারী ঘুরাইয়া চীৎকার করিতেছে, "দুববূর্ত পাষণ্ড, 
এই নে প্রতিশোধ- প্রতিশোধ!” 

এখনও সময় আছে, এখনও তরবারী বক্ষে বিদ্ধ হয় নাই। আমি ব্যাকুলভাবে 
টাকার করিয়া উঠিলাম-“থাম থাম, রক্ষা কর--মেরো না মেরো না।” বলিতে বলিতে 
তীরবেগে সেইদিকে অগ্রসর হইলাম। কিন্তু হায়! নিয়তি কে খণ্ডন করে! সেম্থলে 
পৌছিবার পৃব্বেহি তরবারী আশুল কৃষ্ণনাথের বক্ষে বিদ্ধ হইয়া গেল--কৃষ্তনাথ আর্তনাদ 
করিয়া মাটিতে পড়িল_আমিও সেইখানে মূষ্ছিত হইয়া পড়িলাম। 

মর্ছাভঙ্গে বিন্ময় দৃষ্টিতে চাহিয়া দেখিলাম-_সুবোধ ও কৃষ্ণনাথ আমারই পারে 
বসিয়া। শুনিলাম রমানাথ খুড়ার বাড়ী পূজা উপলক্ষে “প্রকৃত প্রতিশোধ, অভিনয় হইবে, 
তাহারা দুইজনে এখানে গোপনে তাহারই অভিনয় করিতেছিল। 


ভারতী, কার্তিক ১৩১৯ 


১২৮ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


পূজার তত 
কর্তা হাকিলেন-_“কোথা গো গিন্নি! এই পূজোর তর্তের কাপড়চোপড় সব বুঝে নাও। 
উঃ, কদিন থেকে কি হেঙ্গামাটাই লাগিয়েছিল! ভিতর-বাড়ীর চৌকাট ত ডিঙ্গানই দায় ; 
_বার-বাড়ীতে দু চারজন বন্ধুবান্ধবে মিলে যে নিশ্চিন্ত মনে দুদণ্ড বসে কাটাব তারও 
যো ছিল না। সেখানেও পঞ্ঝাশবার লোক পাঠিয়ে তাগাদা!-এস গো এস, আমার কি 
আর কোন কাজ-কর্্ম নেই নাকি?” 

শ্রীযুক্ত পঞ্চানন দাস যে মন্ত-একটা কাজের লোক একথা তাহার একজন 
মহাশত্রুকেও স্বীকার করিতে হইত। এমনকি তাহার কাজের দায়ে তাহার চাকরবাকরদের 
পর্য্যন্ত বিন্দুমাত্র অবসর ছিল না। তিনি দিনের বেলাটা যেরূপ অবিশ্রাম ধূম-সেবনে এবং 
রাত্রিবেলাটা ধান্যেশ্বরী-পৃজায় কাটাইতেন তাহাতে নিতান্ত নিষ্কর্ম্মা ব্যক্তিও তাহাকে বাহবা 
না দিয়া থাকিতে পারিত না। 

গিন্নি ভাড়ার ঘরে ছিলেন; স্বামীর ডাকে বটি, তরকারী ফেলিয়া সোৎসুকে 
দালানের দিকে ছুটিলেন। ভবি দাসী এমন সুযোগটা ছাড়ে ত সে ভবিই নয় ; বিড়ালের 
ভাগ্যে কিছু সবদিন শিকা ছেড়ে না। অনেকদিন হইতে তাহার বড়ি চিংড়ির অন্বল আর 
পুই-চড়চড়ি ও কলাই-দাল-পোড়া ঠিক দেশের মত করিয়া রাধিয়া খাইতে ইচ্ছা হইয়াছে । 
যথাসম্ভব শীঘ্র ইহার উপকরণসমূহ তাহার কোচড়ে আবদ্ধ হইল। বাড়তি ভাগ, কিছু 
চালও সে সংগ্রহ করিল ; ভাতটার অবশ্য তাহার কোনদিন অভাব হয় নাই, তবে এ 
চালগুলির বদলে একদিনকার মুড়িমুড়কির যোগাড়টা হইয়া রহিল। তখনও গৃহিণী 
ফিরিলেন না দেখিয়া সহসা গুড়-তেতুলের কথাটা মনে পড়িয়া তাহার রসনা লোলুপ 
হইয়া উঠিল। কিন্তু সে হাঁড়িটা ছিল--সব্বোচ্চ স্তরে, পাড়া একটু কঠিন, বিশেষ যদি 
সে সময় কেহ আসিয়া পড়ে-_হাতের গুড়ের দাগটা সামলান দায় হইবে। লোভ ও যুক্তি 
যখন এইরূপে তাহার মনের মধ্যে যুদ্ধ-নিরত তখন সহসা কর্তা-গিন্নির বাদানুবাদ শুনিয়া 
সে দ্বাদেশে আসিয়া দালানের দিকে উকি মারিল। 

কর্তা দালানের একখানা তক্তাপোষের উপর বসিয়া কাপড়গুলা ভাগ করিয়া 
রাখিয়াছিলেন--গিন্নি নিকটে দাঁড়াইয়া প্রত্যেকখানি হাতে লইয়া ভাল-মন্দ বিচার করিয়া 
দেখিতেছিলেন। ূ 

গৃহিণীর সাজসজ্জার আড়ম্বর বিশেষ-কিছু ছিল না-তাহার পরণে একখানি 
লালপেড়ে সাড়ী, হাতে দুগাছি সোনার বালা আর গলায় একখানি সরু হার। কিন্তু মুখস্রী 
এমন উজ্জ্বল সুন্দর যে এই সামান্য সাজেই তাহাকে সুসজ্জিত দেখাইতেছিল। সিঁথির 
সিদুরটুকু সত্যই যেন তাহার রূপে হাসিতেছিল। আর যে দেবতার আশীব্বাদ এই সিন্দূর- 
রেখা- সেই স্বামীদেবতা তাহার স্থুলদেহ, বিরক্তিবিকৃভ মুখশ্ত্রী এবং মদ্যগন্ধমুখর 
কথাবার্তী লইয়া পত্রীর পার্থখে বেশ-একটু বেমানান হইয়া পড়িয়াছিলেন। 

গৃহিণী মেয়ে-জামাইয়ের কাপড় দেখিয়া বলিলেন--“এখন কত-রকম বারাণসী 
শাড়ী হয়েছে_-দেখতে কত ভাল, আর দামও তেমন বেশী নয়, তাই কোন্‌ একখানা 


ছোটগল্প ১২৯ 


মেয়ের জন্য দিলে? এ এক বই ত আর দশটা মেয়ে নেই তোমার। আর জামাইয়ের 
উড়ানীখানা অন্ততঃ রেশমী দিলে ভাল হোত। জান ত গেল-বারের তত্তবে কত কথা শুনতে 
হয়েছিল। জামাই ত সেজন্য এ-মুখো হোল না- এবারও দেখছি আসবে না।” 

“আবার প্যানপ্যানানি। আমি ত আর পেরে উঠিনে! তাদের পছন্দ না হয়--তত্ত 
পাঠিয়ো না- 1” 

“জগৎসুদ্ধ লোক তন্তু পাঠাবে,আর আমরা পাঠাব না, কি করে যে একথা তুমি 
বল। তোমার তত্তের জন্য ত তারা বসে নেই, পেলে বড়-মানৃষও হবে না, তবে মেয়েটার 
তাতে নানা কথা শুনতে হবে-সেইজন্যই আমার বার বার বলা।” 

“মেয়েকে ত ঢের দিয়েছি। বিয়ের সময় ত জামাই ছেড়ে কথা কয়নি। যদি 
চিরকালই ওদের মন যোগাব তবে আমার ছেলেদের কি হবে? তাদেরও ত লেখা পড়া 
চাই, অন্নসংস্থান চাই।” 

“হায়রে আমার কপাল! তাদের জন্য যদি ভাবতে তাহলেও ত দুঃখ ছিল না। 
তোমার মদের সংস্থান ত আগে হোক ।” 

আর কি রক্ষা আছে! কর্তা রাগিয়া কাপড়গুলা তক্তা হইতে নীচে ফেলিয়া দিয়া 
বলিলেন--“তবে থাক, আর কিছু পাঠাতে হবে না, কোথায় রে হরে-_কাপড়গুলো নিয়ে 
যা ত।-আমি গরীব মানুষ, তোমার খাই মেটাতে পারব না। তোমার লক্ষপতি বাপকে 
বলো, তিনি কিংখাপ বেণারসী যোগাবেন এখন।-ওসব আমার কর্ম্ম না।” 

কর্তা ত রাগিয়া চলিয়া গেলেন। গিন্নি চোখের জল মুছিতে মুছিতে কাপড়গুলা 
তুলিতে লাগিলেন। ভবি তখন তাহার রসনা পরিতৃপ্তির কথা একেবারেই ভুলিয়া গিয়াছে। 
সেও অশ্রজল মুছিতে মুছিতে নিকটে আসিয়া গৃহিণীর সাহায্যে তৎপর হইল। 

লক্ষ্পমীমণি সত্যই লক্ষ্মী। যাহা পাইলেন তাহা লইলেন, যাহা পাইলেন না, তাহা 
কষ্টসঞ্চিত সামান্য অর্থ হইতে যথাসম্ভব সংগ্রহ করিলেন। সুতী চাদরের পরিবর্তে একখানা 
রেশমী চাদরও আনাইয়া লইলেন। অবশেষে ঘরে 'নানারকম মিষ্টান্নাদি প্রস্তুত করিয়া 
সাজাইয়া-গুছাইয়া জামাইবাড়ী তত্ব পাঠাইয়া দিলেন। গতবারে পিতার নিকট কিছু চাহিয়া 
পাঠাইয়াছিলেন, এবার আর চাহিলেন না;- কেন না-জামাতার মতিগতি দেখিয়া বড় 
ছেলেটার শিক্ষার ভার পিতাই গ্রহণ করিয়াছেন। অথচ প্রকৃতপক্ষে তাহার পিতা বড়- 
মানুষ নহেন। স্বামীর আয় তাহাপেক্ষা অনেক অধিক। 

তত্ত্ব দেখিয়া শ্বশুর-বাড়ীর সকলে নানারূপ মন্তব্য প্রকাশ করিলেন,-সে সকল 
কথা যে কন্যা সুশীলার শ্রবণ সুখকর হইল না--তাহা বলা বাহুল্য। সুশীলা নীরবে শুনিল, 
নীরবে অশ্রম্পাত করিয়া মনে মনে বলিল, বাবা কি সত্যি এর চেয়ে একটু ভাল তত 
পাঠাতে পারতেন না? বোঝেন না কি যে. এজন্য আমায় কত সহ্য করতে হয়! 

দীর্ঘনিশ্বাস ফেলিয়া সে মাকে স্মরণ করিল--তাহার দুঃখিনী মা,_তাহার জন্য 
টি 
চাপা পড়িয়া গেল। 


স্বর্ণ র. স.: ৯ 


১৩০ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


ছ্‌ 

গতবারে সুশীলার স্বামী পৃজার সময় শ্বশুর বাড়ী যান নাই বলিয়া মা বড় দুঃখ 
করিয়াছিলেন। এবারও সুশীলাকে লিখিয়াছিলেন--তাহারা দুজনে জোড়ে তাহার কাছে 
না আসিলে তার বড়ই দুঃখ হইবে। 

সুশীলা জানিত স্বামীকে রাজি করা সহজ হইবে না; শ্বশুরের প্রতি জামাতার 
অনুরাগের উচ্ছ্বাস ত ছিলই না--ইহার উপর অন্য পাঁচজনে অনবরত এই বিরাগ-অনলে 
আহুতি দান করিতে ছাড়িত না। 

রাত্রিকালে দেখা হইবামাত্র সুশীলা স্বামীকে বলিল-- 

“এবারে যাবে ত?” 

“কোথা?” 

“কেন কাল যে সপ্তমী পুজো। আরবারে তুমি গেলে না-মা কত দুঃখ করেছিলেন, 
চিঠিখানা পড় না-দেখ না কি লিখেছেন?” 

সুশীলা কাপড়ের খুঁট হইতে চিঠি খুলিতে প্রবৃত্ত হইল। 

স্বামী বলিল-_“না, আর চিঠি দেখাবার দরকার নেই। আমি যাচ্ছিনে। আদর ত 
খুব। তত্ব দেখলুম-যা পাঠিয়েছেন--তা চাষাভুযোরাও অমন তত্ব পাঠায় না।” 

“বাবার যে টাকার টানাটানি!” 

“টানাটানি? কিপটে, কঞ্জুষ, মাতাল 1” 

সুশীলা ভাবিয়াছিল আজ আর স্বামীর কোন কথায় সে রাগিবে না, শান্ত সংযত 
ভাবে তাহাকে সাধিয়া অনুনয় করিয়া-যেমন করিয়া পারে কাল সঙ্গে লইয়া যাইবে। 
কিন্তু আর বুঝি সে-সঙ্কল্প সে রক্ষা করিতে পারে না। তবু চোখের জল কষ্টে চোখে 
বাঁধিয়া শাস্ত স্বরে বলিল--“ধৃতীখানা যেমনই হোক, চাদরখানা ত রেশমী দিয়েছেন_ 
আর আর--সেন্ট, চিরুণী-বুরুস-রুমাল--এ সবই দিয়েছেন।” 

“হায় হায়। রেশমী চাদর--তার চেয়ে একখানা সুতী দিলে তবু পরার মত হোত। 
আঃ ছোঃ! এ সেই মার্কামারা সস্তা বিজ্ঞাপন দেওয়া চাদর! তোমার বাপ এ তত্ব পাঠালে 
কি করে। এমন ছোটলোকের ঘরেও বিয়ে করেছিলুম।” 

সুশীলার আর ধের্যা রহিল না। সে কাদিতে কীদিতে উঠিয়া চলিয়া গেল। 

পরদিন একলাই বাপের বাড়ী গিয়া উপস্থিত হইল। তখন দ্িগ্রহর। পিতা বাড়ীর 
ভিতর আহারে বসিতেছিলেন। স্ত্রীর সৌভাগ্যবশতঃ দিনের মধ্যে এইসময়টা একবার তিনি 
ভিতরে আসিয়া দেখা দিতেন। কন্যা আসিয়া মাতাপিতাকে প্রণাম করিয়া দাঁড়াইল। মা 
আশীব্বাদ করিয়া আস্তে আস্তে বলিলেন-“মথুরা এল. না?” 

পিতা বলিলেন_-“জামাই আসেনি? তা না এলেই ভাল। তার ত আমাদের সঙ্গে 
কেবল পয়সার সম্পর্ক। এমন জামাই-এর মুখ দেখতে ইচ্ছা করে না।” 

মা স্বামীকে চোখ টিপিলেন- কিন্তু কর্তার কি না সেদিকে লক্ষ্য! বলিলেন-_-“সব 
সমান ; যেমন বাপ তেমনি বেটা! টাকাটাই সংসারে চিনেছেন-এমন ফক্ষির হাতেও 
মেয়ে দিয়েছিলুম।” 

সূশীলার চোখ দিয়া জল পড়িতে লাগিল। নিজে স্বামীর সহিত ঝগড়া করুক, 


ছোটগল্প ১৩১ 


_-কিন্তু অন্যের মুখে স্বামীর নিন্দা অসহা। হায় সতীর মত যদি এ নিন্দা শুনিয়া তৎক্ষণাৎ 
তাহার মৃত্যু হইত! 

কিন্তু পশুপতি সতীর প্রাণত্যাগে উম্মত্ত হইয়া প্রলয়-উৎপাদন করিয়াছিলেন। আর 
তাহার পতি? হয়ত পত্রীর মৃত্যুতে সে মঙ্গলই জ্ঞান করিবে! 


“মা, মা!” 

“বাছা আমার, ধন আমার!” 

“আর পারিনে।” 

“না পারলে চলবে কেন মা? আমরা যে মা কষ্ট সইতেই এসেছি।” 

“এত কষ্টের জীবনে দরকার কি মা?” 

“দরকার আছে বই কি? ভগবান তোমাকে জীবন দিয়েছেন কর্তব্য পালনের 
জন্য।” 

“এমন দুঃখের জীবন নিয়ে কি মা, কর্তব্য পালন করা যায়?” 

“যায় বই কি?” 

“তা ত দেখছি মা; কি কষ্ট সয়েই তুমি আমাদের মানুষ করেছ।” 

“মানুষ কি করেছি মা? তা যদি করে থাকি--তবে আর মৃত্যুর কথা মনেও এন 
না। সহ্য করে বর্তব্পালনেই মনুষ্যত্ব । স্ত্রীলোকেরও জীবনের উদ্দেশ্য আছে। তুমি যখন 
তোমার ছেলেগুলিকে মানুষ ক'রে- প্রকৃত মানুষ করে তুলবে-তখন তোমার জীবনের 
উদ্দেশ্য পূর্ণ হবে।” 

“মা আশীব্বাদ কর-চরণ ধূলি দাও, যেন তোমার আজ্ঞা পালন করতে পারি। 
কত সৌভাগ্য যে তোমার মত মা পেয়েছি, সকল মা তোমার মত হোক্‌--এই প্রার্থনা 
করি।” 

সুশীলা মাতার বক্ষে তাহার তপ্ত মস্তক রক্ষা করিল। 


ভারতী, আশ্বিন ১৩২১ 


১৩২ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


ট্যালিসম্যান 


কর্ণেল টড সাহেবের আর্দালি ছিল পঞ্জাবি রণবীর ; নামে, কাজে কিন্তু কাণ্ডারী। যতরকম 
বিপদে আপদে সে তাহাকে রক্ষা করিত। 

তীরবেগে মোটার না চালাইলে সাহেবের মন উঠিত না ; মোটারে বসিয়া কল্পনা 
করিতেন, তিনি উড়িয়াছেন ব্যোমযানে। 

প্রভূ চালাইতেন মোটার, পাশে বসিয়া থাকিত ভৃত্য রণবীর। রণবীরের ইঙ্গিত 
কৌশলে, বা “অকাল্ট' প্রভাবে, ঠিক বলা যায় না, এমন বেগগতিতে অর্থাৎ বেগতিতেও 
চৌরাস্তা অতিক্রমকালে কোন একটি দিন সাহেবের হাতে ৪০০10০1 হয় নাই, বা চৌরঙ্গির 
পথে তিনি পুলিস সারজনের দৃষ্টি আকর্ষণ করেন নাই। আর যে দিনটি রণবীর তাহার 
পাশে ছিল না-ঠিক সেইদিনই কিনা বাড়ীর রাস্তার মোড়ে একটি লোক তাহার মোটরে 
চাপা পড়িয়া গেল! 

মেম-সাহেবের চাকর-মহলে বড় একটা সুনাম ছিল না। তিনি নাকি অন্যকে ন্যায্য 
আহার্ধ্য সঞ্চিতেও বঞ্চিত করিতেন, আর নিজে পানাপানেও দোষ জ্ঞান করিতেন না। 
পান অর্থেই বা.তাহাদের অভিধানে কি লেখে, আর অ-পান অরথেই বা তাহারা কি ইঙ্গিত 
করিত সে কথাটা মেমসাহেবের লবণভোগী দলেরা স্পষ্ট করিয়া কখনো বলে নাই। তবে 
ঘটনাচক্রে তাহার ধূমপান শ্রীতির কথাটাই বাজাররাষ্ট্র হইয়া পড়িয়াছিল। 

কোন একটি বিশেষ মেল-দিবসে মেমসাহেব সিগারেট-খণ্ড মুখে লইয়াই নাকি 
লিখিতে ব্যস্ত ছিলেন ; কখন বা কেমন করিয়া বহি হইতে ভস্ম বা ভম্ম হইতে বহিকিণা 
নির্গত হইয়া কাপেটিখানি যে ধৃমায়িত করিয়া তুলিয়াছিল তাহা তিনি জানিতেও পারেন 
নাই। সহসা পায়ের দিকটা-.গরম বোধ হওয়ায় নীচের দিকে দৃষ্টিপাত করিয়া দেখিলেন, 
এ শুধু ধূম নয়, তাহার ঘাগরাপ্রান্তটি অগ্নি-প্রজ্বলিত হইয়া উঠিয়াছে। তিনি চীৎকার 
করিয়া উঠিয়া দীড়াইতেই যদি না রণবীর তৎক্ষণাৎ আসিয়া সে অগ্নি নিব্বাণ করিত, 
তবে তাহার এই নবীন-কোমল সুমূর্তির যে কিরূপ বিদগ্ধ বিকৃতরূপ হইয়া পড়িবার 
সম্ভাবনা ছিল, সাজসজ্জার সময় আয়নার সম্মুখে দীড়াইলেই এই চিন্তায় বহুদিন ধরিয়া 
তাহার সব্বাঙ্গে একটা আতঙ্ক-শিহরণ উঠিত। 

টিমবাবা তাহাদের একমাত্র সন্তান। তাহার জন্মদিনে জু-গার্ডেনে ছেলের দল লইয়া 
তাহারা গিয়াছেন পিকনিক করিতে । কতকগুলি মানবশিশু বানরশিশু দেখিতে ছুটিয়াছে, 
কোন দল বা সর্প কুস্তীরের আড্ডায়, কেহ কেহ বা বাঘ সিংহের খাঁচার কাছে দাড়াইয়া 
ডাক শুনিবার অভিপ্রায়ে নির্ভয়ে লাঠির খোঁচা দিতে উদ্যত ; কিন্তু গর্জন শুনিবামাত্র 
সভয়ে পিঞ্জরের নিকট হইতে পিছাইয়া পড়িতেছে। এক এক ছেলের দলের সহিত 
দু-একজন সাহেব মেম বা ভূত্য। 

কয়েকটি বালক নৌকা করিয়া হ্দ-ভ্রমণ করিতেছিল ; হালী স্বয়ং বাবা টিম। রণবীর 
এ দলের নেতা, তাহার ইচ্ছা ছিল সে নিজেই কাণ্ডারী হইয়া ছেলেগুলিকে কম্পানীর 
হদ পার করে। কিন্তু টিমবাবা পিতামাতার একটি সম্তান-জেদ ধরিলে সৃষ্টিকর্তাকেও তিনি 


ছোটগল্প , ১৩৩ 


হার মানাইতে চান, রণবীর ত সামান্য ভূত্য। সে বেচারা হাল ছাড়িয়া ম্লান মুখে তীরে 
আসিয়াই দীড়াইল, কিন্তু নিশ্চিন্তমনে নহে। হায় রে! যা ভয় করিয়াছিল তাহাই হইল ; 
অল্পদূর না যাইতেই নৌকাখানি উল্টিয়া পড়িল। যদি না রণবীর ঝাপাইয়া পড়িয়া দুই 
হাতে ধরিয়া ধোবার কাপড়ের মত ছেলেগুলাকে তীরে আছড়াইয়া ফেলিত, তবে এই 
আনন্দের দিনে একটা শোকাভিনয় কাণ্ড ঘটাও বিচিত্র ছিল না। 

এইরূপে জলে স্থলে, কর্ণেল সাহেবের শ্রীমধুসূদন ছিলেন আর্দালি রণবীর। তাই 
প্রভু আদর করিয়া এই উপকারী 'পেয়ারে*র চাকরের নাম দিয়াছিলেন ট্যালিসম্যান। 


ই 
তিন বৎসরের ফার্লো লইয়া সাহেব যখন বিলাতযাত্রা করিলেন তখন রণবীর আর অন্য 
কাহারও চাকরী গ্রহণ করিল না। প্রয়োজনও ছিল না, সাহেবের অনুগ্রহে সে বেশ দু 
পয়সা সংস্থান করিয়া লইয়াছিল। দেশে জমীজিরাৎ দু'্দশ বিঘা যাহা ছিল তাহার চাষবাস 
আরমু করিয়া দিয়া স্ত্রীপূত্র লইয়া সে গৃহবাসী হইল। বিবাহ তাহার বাল্যকালেই হইয়াছিল। 

রণবীর জাতিতে ব্রাহ্মণ, পণ্ডিত না হইলেও চলনসই লেখাপড়া জানিত, প্রত্যুতৎপন্ন 
মতিও তাহার চমৎকার, পরের উপকারেও বিমুখ নহে, কাজেই গ্রামের মধ্যে সে একজন 
মাতব্বর ব্যক্তি। চিঠিপত্র পড়াইতে, বিবাদে সালিসি মানিতে, মকদদমা মামলার পরামর্শ 
লইতে গ্রামের সকলেই তাহার আশ্রয় গ্রহণ করে--এমন কি পাঁজিপুথি দেখাইতেও এখন 
বড় একটা কেহ গণকের নিকট যায় না। 

গ্রামখানির নাম বামনিয়া, ব্রাহ্মণ-স্থান বলিয়া ইহার এইরূপ নামকরণ হইয়াছে। 
নিজের এই ক্ষুদ্র বাসভূমিতে, গ্রামের লোকের আদর সম্মান এবং স্ত্রীপুত্রের শ্রীতিযত্তের 
মধ্যে রণবীরের জীবন বেশ সুখেই কাটিতেছিল, এমন সময় ১৯১৪ খৃষ্টাব্দের আগস্ট 
মাসে ইয়োরোপে যুদ্ধের ডঙ্কা বাজিল। 

আশ্বিন মাস, আকাশে বাতাসে, বনে উপবনে দিগ্দিগন্তে শরতের প্রভাব-_শরতের 
শোভা। আকাশে ঘননীলিমার ছটা, শস্যশীর্ষ ক্ষেত্রে, তরুঘন--বনপ্রান্তে, তৃণময় শুঙ্ক 
প্রান্তরে স্তবকে স্তবকে, স্তরে স্তরে শুভ্রশ্বেত কাশপুষ্পের ঘটা !-- প্রভাতে সন্ধ্যায় শেফালি 
পুষ্পের মধুর গন্ধ এই বর্ণলালিত্যের প্রাণে কি মোহ-_উম্মাদনা জাগাইয়া মুদুমন্দ গতিতে 
কাহার অভিসার উদ্দেশে গমন করে-_কে জানে? 

এবার ক্ষেত্রের অবস্থা বড় ভাল, কৃষক পরিবারের আনন্দের সীমা নাই। সমস্ত ধান্য- 
ক্ষেত্রই প্রায় পীতশ্যামল, মাসখানেকের মধ্যেই হৈমস্তিক শস্য কার্টিবার সময় আসিবে, 
এখন হইতেই তাহার আয়োজন চলিতেছে। 

রণবীর ক্ষেত্র-কার্য তত্বীবধান করিয়া অপরাহ্ে বাড়ী ফিরিতেছিল। রবির আলো 
অস্ত যাইতেই পশ্চিমগগনে শুকতারা হাসিয়া উঠিয়াছে, মধ্যগগনে নবমীর চন্দ্রকলা 
ভাসমান, গ্রীষ্মের পর প্রথম শীতের বায়ুপ্রবাহ নবীন বসন্তের মতই সুখসধ্যার করিয়া 
ফিরিতেছে। 

আকাশের সেই শ্রিগ্ধ আলো, ক্ষেত্রের সেই শ্যামল শোভা, বাতাসের সেই চঞ্চল 
পুলক রণবীরকে কি এক যেন অভূতপূবর্ব আনন্দে অভিভূত করিয়া তুলিল। অতি সুখের 


১৩৪ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


বিস্থুলতায় একটি সুদীর্ঘ নিশ্বাস ফেলিয়া সে ক্ষণকাল উদ্ছমুখ স্তম্ভিত হইয়া দীড়াইল। 
এই চিত্রবিচিত্রা ধরণী যাঁহার শোভা, জ্যোতিষ্কগ্ুলী যাহার মহিমা, এই সুখদুঃখভোগী 
জীব যাহার সৃজন, ক্ষুদ্র মনুষ্যের জ্ঞানবুদ্ধির অতীত অগম্য সেই বিশ্বপতি পরমকারণের 
উদ্দেশে সে পরিপূর্ণ প্রাণে বারবার নমস্কার করিয়া পুনরায় গৃহাভিমুখী হইল। 
রণবীরের পত্রায়িত মম্ময় গৃহে গোময়লেপিত সুপরিষ্কৃত প্রাঙ্গণের মধ্যস্থলে 
পাথরের একটি ক্ষুদ্র শিবমন্দির। গ্রামে সম্ধ্যারতির ঘণ্টা পড়িবার পৃবের্বই পত্রী পার্বতী 
সন্ধ্যাদীপ জ্বালিয়া স্বামীর অপেক্ষা করিতেছিল। রণবীর আসিয়া ঘণ্টা বাজাইয়া জয় 
মহাদেব জয় জয় বিশ্বেশ্বর বলিয়া স্তুতি পাঠ আরম্ভ করিয়া দিতেই, সীতা সতী রুক্মিণী 
ভবানী প্রভৃতি আরও কয়েকজন স্ত্রীলোক দুই চারিটি বালকবালিকা সহ এখানে আসিয়া 
উপস্থিত হইল। ইহাদের মধ্যে কেহ বা রণবীরের আশ্রিতা,-কেহ বা অল্পদিনের জন্য 
আত্তম্ীয়ভবনে আসিয়াছে, কেহ বা পাড়া প্রতিবাসী, একঘণ্টার জন্য দেখাশুনা করিতে 
আসিয়া সারাবেলাটা এইখানেই কাটাইয়া আরতির জন্য অপেক্ষা করিতেছিল। তৎপূর্রে 
বারবেলায় কি দ্বারের বার হইতে আছে? এতক্ষণ ইহাদের গানের ধুম লাগিয়াছিল রান্না- 
ঘরের রোয়াকে। সেখানে দুইজনের হাতের ঘূর্ণায়মান চাকির সম লয়ে সমবেত সকলের 
সম্মিলিত কণ্ঠতান এতক্ষণ বেশ সমজোরেই ঘুরপাক খাইতেছিল। তাহারা আসিলে সকলে 
মিলিয়া দীপারতি শেষ করিয়া দেব প্রণাম করিবার পর যে যাহার স্থলে গমন করিল। 
পাব্্বতী সাধারণ হিন্দুকন্যার ন্যায় সুগৃহিণী এবং নিষ্থাবতী পত্রী । পূজা শেষে স্বামীর 
পা ধুয়াইয়া দিয়া, তাহাকে খড়ম পরাইয়া সে গেল চা আনিতে। চা পানটা অনেকদিন 
হইতেই রণবীরের এমন অভ্যাস হইয়া পড়িয়াছে যে ভাতরুটি না পাইলেও বরঞ্চ একদিন 
চলে কিন্তু সকালে সন্ধ্যায় চা টুকু না পাইলে প্রাণটা ঠোটের আগায় আসিয়া জমে। 
রণবীর ততক্ষণ মাদুরপাটির উপর তৈলদীপের সম্মুখে বসিয়া পকেট হইতে 
একখানি হিন্দুস্থান কাগজ রাহির করিয়া পড়িতে আরম্ভ করিল। কিছু পরে স্ত্রী আসিয়া 
মস্ত একবাটী নাতিউফু চা তাহার সম্মুখে ধরিতেই কাগজখানা একবার নীচে রাখিয়া 
দুইহাতে চা-পাত্র ধরিয়া এক নিশ্বীসে সমন্তটা নিঃশেষপূবর্বক বাটাটা পাবর্বতীর হাতে দিয়া 
পুনরায় পাঠে প্রবৃত্ত হইল। 
পাবর্বতী তখন ক্ষুদ্র একটী আলবোলা রণবীরের নিকটে রাখিয়া বসিল তামাক 
সাজিতে। রোয়াকের একপাশে ছোট একটি কড়ায় গুলের আগুন প্রস্তুত ছিল, সেইখানে 
বসিয়া সে টিকা ধরাইয়া তাহা কলিকার তামাকের উপর রাখিয়া ফুঁক পাড়িতে লাগিল। 
সে ফুক কৌশলে তামাক একদণ্ুও স্থির থাকিতে না পারিয়া অচিরাৎ জ্বলিয়া উঠিল। 
তখন আলবোলার মাথার উপরে তাহাকে স্থানদান করিয়া নলটা স্বামীর হাতে তুলিয়া 
দিবামাত্র, কাগজ পড়িতে পড়িতেই তিনি তাহাতে টান সুরু করিয়া দিলেন। তাহার 
শিশুপুত্র কিষণদাস আজ বাহিরের ছেলেদের সহিত সমস্ত দুপুরবেলাটা মাতামাতি করিয়া 
বেড়াইয়া ঠিক সন্ধ্যবেলাতেই রোয়াকের একখানা খাটিয়াতে শুইয়া ঘুমাইয়া পড়িয়াছিল ; 
আলবোলার শব্দে হঠাৎ তাহার ঘুম ভাঙ্গিয়া গেল, সে লাফাইয়া নীচে নামিয়া পিঠের 
দিক হইতে আসিয়া রণবীরের গলা জড়াইয়া ধরিয়া আদর করিয়া ডাকিল, “বাবুজি, 
পিতাজি!” 


ছেটিগল্প ১৩৫ 


পিতা কিন্তু আজ এমন পাঠনিমগ্ন যে পুত্রের আদরের বিনিময়ে তাহার প্রতিদিনের 
ন্যায্য পাওনাটা পর্য্যন্ত তাহাকে দিতে ভুলিয়া গেলেন, এমন কি হাসিয়া তাহার দিকে 
একবার ফিরিয়াও চাহিলেন না। 

রণবীর পড়িতেছিল, একবিংশ পঞ্জাবী রেজিমেন্টের নায়ক হইয়া কর্ণেল টড সাহেব 
ফ্রান্সে লড়াই করিতে যাইতেছেন। সমস্ত পঞ্জাবে সেজন্য নবসৈন্য সংগ্রহ চলিয়াছে। এই 
গ্রামে সৈন্য ভর্তি হইবার শেষ দিন আগামী কল্য। এই সংবাদেই তাহাকে এতদূর বিমনা 
করিয়াছে। টড সাহেবের সঙ্গে সে যদি না থাকে তবে তাহাকে রক্ষা করিবে কে? সে 
যে তাহার ট্যালিসম্যান--রক্ষাকবচ! আর তাহাকে রক্ষা করিতে না পারিলে ইংলগ্ডেরও 
ত সমূহ ক্ষতি। সে জানে তাহার কর্ণেল সাহেবই ইংলগ্ডের একটিমাত্র সেনাপতি যাহার 
জীবন মৃত্যুর উপর সমগ্র রাজ্যেরই জয় পরাজয় নির্ভর করিতেছে। 

রণবীরের মন দুশ্চিন্তায় আলোড়িত হইতে লাগিল। “কি করিবে সে? যাইবে না 
থাকিবে? কি তাহার কর্তব্য?” 

খোকা আরো দুএকবার পিতাজি--বাবুজি--বলিয়া ডাকিল, কিন্তু উপেক্ষিত হইয়া 
কণ্ঠ ছাড়িয়া দীড়াইয়া ফুঁপাইয়া কাদিয়া উঠিল। রণবীর তখন কাগজখানা আছড়াইয়া নীচে 
ফেলিয়া শিশুকে বুকে টানিয়া লইয়া বারবার তাহার মুখ চুম্বন করিতে লাগিলেন, 
দু'একবিন্দু অশ্রুজল শিশুর মুখে পতিত হইল। 

পাব্্বতী জিজ্ঞাসা করিল--“লড়াইকা ক্যা খবর পতিজি?” 

মুখ নত করিয়াই রণবীর উত্তর করিল “কুছ নেহি, কুছ নেহি।” 


৩ 
“আরে ভাইজি রণবীর, ডেরামে হোঁ।” 

তাহার জ্ঞাতি ভ্রাতা মহাবীর এইরূপে হাঁকিয়া পরদিন প্রায় বেলা দ্বিপ্রহরে উঠানে 
আসিয়া দীড়াইল। এমন অসময়ে এত প্রখর রৌদ্ৰে, বাড়ীতে আরাম করিয়া নিদ্রা যাইবার 
পরিবর্তে গ্রামের ডাকসাইটে অলস মহাবীরের এখন এখানে আসিবার অবশ্যই একটু 
নিগৃঢ় কারণ ছিল। কারণটা এই, তাহার গর্ভবতী পত্রীর মূচ্ছা হইতেছে, পাঁচজনে 
বলিতেছে ঝাড়ফুঁক কর। রণবীর যদি এ কার্যের ভারটা লয় তাহা হইলে আর অন্য 
ওঝার সন্ধানে যাইতে হয় না। তাহার মাথার একটা বোঝা নামে। 

পাব্্বতী এতক্ষণ উঠানের ছায়ার ধারটাতে বসিয়া বিচালি কাটিতেছিল, কাজটা শেষ 
করিয়া সবে মাত্র বটিখানা রোয়াকের গায়ে ঠেসাইয়া কাটা বিচালির রাশি থলির মধ্যে 
ভরিতে আরম্ভ করিয়াছে ;_-কৃষাণ গরু লইয়া আসিয়াই যাহাতে জাব দিতে বিলম্ব না 
হয়, এমন সময় মহাবীরের আবির্ভাবে সে উঠিয়া দাঁড়াইয়া কহিল, “ঘরমে ত নেহি হ্যায়, 
ভাইজি, খবর ক্যা হো?” 

খবর যে বড় ভাল নয়, সংক্ষেপে তাহা প্রকাশ করিয়া ক্ষুপ্রহৃদয়ে সে অন্য ওঝার 
তল্লাসে চলিয়া গেল : কিন্তু বিশেষ করিয়া বলিয়া গেল রণবীর আসিলেই তাহাকে যেন 
পাত পাইয়া দয় বাক না বললেও লে সা সেখানে তাহার উপসথ 
থাকাটা চাইই চাই। 


১৩৬ স্ব্ণকুমারী, দেবীর রচনা-সংকলন 


পার্বতী খবরটাতে বড় দুঃখিত ও চিন্তিত হইল। কাজকর্ম শেষে সন্ধ্যাবেলাটা 
সেখানেই কাটাইবে এইরূপ ভাবিতে ভাবিতে বিচালিগুলা থলি বোঝাই করিয়া লইল ; 
তাহার পর উঠানটি একবার পরিষ্কাররূপে ঝাঁটাইয়া শয়নগৃহের দিকে যাত্রা করিল। আজ 
বাড়ির আর সকলেই কিষণদাসকে লইয়া শিবনারায়ণের কথা শুনিতে পাব্্বতীর 
ভ্রাতভবনে গিয়াছে। ভ্রাতা স্বয়ং আসিয়া তাহাদের সঙ্গে করিয়া লইয়া গিয়াছেন। কাজকর্ম 
দেখিবার ছুতায় পার্বতী কেবল যায় নাই, আসল কথা সে গেলে রণবীরের অসুবিধা 
হইবে যে। কিন্তু ভাইয়ের কাছে পাব্বতী কথা লইয়া ছাড়িয়া্ছে যে তিনি আজই 
কিষণদাসকে আবার নিজে রাখিয়া যাইবেন। সে একটি রাতও ছেলে ছাড়িয়া থাকিতে 
পারে না যে। 

তখনো অনেকটা বেলা ছিল; কিষণদাসের অভাবে আশ্বিনের বেলাও পাকর্বতীর 
আষাটের বেলার ন্যায় সুদীর্ঘ বলিয়া মনে হইতেছিল। কাজকর্মেও কেমন মন লাগিতেছিল 
না। কিষণদাস ঘরে থাকিলে সমস্ত বাড়ীটা গুলজার করিয়া রাখে, ছোটে, খেলা করে, 
দোলনায় দোলে, আর মায়ের সকল কর্মের সহযোগী হইতে শিয়া প্রতিকর্ম্মে বাধা দেয় 
-তবুও সকল কর্ম্ম কত সহজে কত শীঘ্র সম্পন্ন হইয়া যায়। আজ তাহার মা বেলায় 
আগুন দিয়া সন্ধ্যার তরকারীটা কুটিয়া লইয়া রুটির ব্যঞ্জনটা প্রস্তুত করিয়া রাখিল, স্বামী 
আসিলে শুধু গরম গরম রুটি কয়খানা তৈয়ার করিয়া দিয়া তাহার আহারের পর দুজনে 
মহাবীরের স্ত্রীকে দেখিতে যাইবে। তরকারীটা নামাইয়া চায়ের জলটা উনুনে চড়াইয়া সে 
বাসনগুলা কৃয়ার তলায় লইয়া যাইবার উদ্যোগ করিতেছে এমন সময় দরজায় উকি 
মারিল নিহিল সিং, রণবীরের গ্রামবন্ধু। তাহার ছোট ভাইটির বরাত প্রেরণ উপলক্ষে 
সপরিবার রণবীরকে সে নিমন্ত্রণ করিতে আসিয়াছে। তাহারা কাল না যাইলে এ কাজটা 
যে সুসিদ্ধ হইতেই পারে না,.ভাবে ইঙ্গিতে, বাক্যে ভাষ্য, তর্কযুক্তিতে নানারপে ইহা 
সপ্রমাণ করিয়া, রণবীরসহ পাবর্বতী নিশ্চয়ই কাল সেখানে যাইবে, পাবর্বতীর নিকট হইতে 
এই কথা লইয়া তবে শুভ গোধূলি লগ্নে সে বিদায় গ্রহণ করিল। 

গোয়ালে তখন গরুগুলির হাম্বারব শুনিয়া পাবর্বতী সেখানে গিয়া প্রত্যেক গরু 
বাছুরের নাম ধরিয়া ডাকিয়া তাহাদের গায়ে হাত বুলাইয়া আদর করিল; প্রতি গামলায় 
জাব ঠিকমত পড়িয়াছে কিনা দেখিল, দুএকটা গামলা খালি রাখিয়া কৃষাণ জল আনিতে 
গিয়াছিল, কৃষাণ আসিতে না আসিতে পার্বতী ভূষি বিচালি প্রভৃতি গামলায় ঢালিয়া 
ঠিক করিয়া রাখিল। তাহার পর গোশালে ধুয়া দিয়া দীপ হস্তে যখন উঠানে আসিয়া 
দাড়াইল তখন গ্রামে আরতির শঙ্খ ঘণ্টা বাজিয়া উঠিয়াছে। তাহার যে এখানে আসিতে 
এত বিলম্ব হইয়াছে, সে বুঝিতেই পারে নাই। আকাশে চাহিয়া দেখিল, দিনের আলো 
একেবারেই নিবিয়া গিয়াছে : ঠিক মাথার উপরে সুনীল আকাশে মস্ত চাদখানা হাসিয়া 
জ্বলিয়া উঠিয়াছে, সে আলোকে তাহার হাতের দীপ একান্ত শ্রিয়মান। 

এত দেরী হইয়াছে, এখনো আজ রণবীরের দেখা নাই! আরতির যে বিলম্ব হইয়া 
যায়! 

একেই ছেলেটা কাছে নাই বলিয়া মনটা খারাপ আছে : মহাবীরের পত্বীর খবরেও 


ছোটগল্প ১৩৭ 


মনের উপর একটা চাপ পড়িয়াছে-এ সময় স্বামীকে অনাগত দেখিয়া কেমন একটা 
অজ্ঞাত আশঙ্কা, অকারণ আকুলতা তাহার মনের মধ্যে যেন চমকিয়া উঠিল। ঠিক সেই 
সময়ে কিনা একটা টিকটিকি গৃহকোণে টিক টিক করিয়া উঠিল! একটা বাদুড় পাখনার 
ঝাপটা দিয়া মাথার উপর দিয়া উড়িয়া গেল! ইহা অলক্ষণ বা সুলক্ষণ! কি জানাইতে 
চাহে ইহারা? 

কিন্তু সেদিকে লক্ষা দিবার আজ তাহার সময় নাই! সন্ধ্যা যে বহিয়া যায়। কষ্ট 
দুঃখ আশঙ্কা মনে চাপিয়া লইয়া একাকী সে সন্ধ্যারতি সমাপন করিল ; রণবীর চাকরী 
ছাড়িয়া গৃহে আসিবার পর আজি এই প্রথম এ সময়ে সে ঘরে নাই। আরতির শেষে 
স্বামী পুত্রের মঙ্গল কামনায় একান্তপ্রাণে দেব প্রণাম করিয়া উঠিয়া আবার সে দরজার 
দিকে চাহিল। দূরে যেন নাগ্রা জুতার শব্দ শুনিল ; শব্দ নিকটবর্তী হইল ; তাহার সব্বাঙ্গে 
আনন্দের তরঙ্গ প্রবাহিত হইল। এতক্ষণে রণবীর আসিতেছেন। দরজা ভেজান ছিল, 
আগন্তুকের হস্তস্পর্শে খুলিয়া গেল-_কিন্তু উঠানে প্রবেশ করিল কে? রণবীর নহে ; তাহার 
দেবরপুত্র রণজিৎ । নৈরাশ্যের একটা দীর্ঘ নিশ্বাস ফেলিয়া পার্বতী জিজ্ঞাসা করিল, “ক্যা 
খবর বেটা?” 

ধীর কণ্ঠে রণজিৎ কহিল, “পলটন চলা গিয়া।” 

“যানে দেও বেটা! সরকারজিকা জয় জয়কার!” 

“কাকাজি বি গিয়া।” 

“কাহা?” 

“পলটন কা সাৎ।” 

“পলটন কা সাং? কাহেরে?” 

“লড়নেকো!” 

“লড়নেকো! হমারা বেটাকো পিতাহীন করকে গিয়া! হা ভগবানজি!” 

এই বলিয়া মর্্মভেদী আকুল ক্রন্দনে ভূমিতলে সে লুটাইয়া পড়িল। 


৪ 
ভারতসৈন্য ফ্রান্সে পৌছিয়া যেরূপ অভূতপুবর্ব অভ্যর্থনা লাভ করিয়াছিল, তাহাতে যে 
মাথাগুলা তাহাদের পায়ের দিকে লুটাইয়া পড়ে নাই ইহাই আশ্চর্যা। সংবাদপত্রে সে সময় 
ইহার যে বিশদ বর্ণনা প্রকাশিত হইয়াছিল তাহা হইতে জানা যায় কনে, ফ্রান্সের নরনারী 
সিপাহী সৈনিকের উপর কেবল জয়ধবনি এবং ফুল বর্ষণ করিয়াই ক্ষান্ত হয় নাই। অনেক 
প্রবীণা-এমন কি অনেক নবীনাও--চুম্বন-আশীবর্বাদে তাহাদিগকে সমাদূত করিয়া 
লইয়াছিল। উজ্জ্বলকান্তি. সুরূপ সুপুরুষ রণবীর প্রমুখদলের উপর যে এইরূপ সম্মান 
অতিমাত্রায় বর্ষিত হইয়াছিল তাহা সহজেই অনুমান করা যায়। লজ্জাবতী স্ত্রীলোকের মতই 
এই আদর-ভারে রণবীর মুহ্যমান কাতর হইয়া পড়িয়াছিল। 

উল্লিখিত আনন্দ উল্লাসের মধ্যে যখন সিপাহীর দল গম্যস্থানে আসিয়া পৌছিল 
তখন তাহাদের হর্যহাসি “ট্রে্চে”-র অন্ধকারের মধ্যেই বিলীন হইয়া পড়িল। 

যুদ্ধ কোথায়? যুদ্ধ কাহার সঙ্গে? কোথা হইতে গোলাগুলি পড়ে, কাহার উদ্দেশে 


১৩৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


কামান ছোটে? রণতুর্যাই বা বাজায় কে? যুদ্ধের আহ্ান ইঙ্গিত কোথা হইতে ভাসিয়া 
আসে? সেনানায়কই বা কে তাহাদের? 

রণবীর টড সাহেবের রেজিমেন্টের সৈনিক, কিন্তু এ-পর্যযস্ত মুখোমুখি ভাবে একটি 
দিনের জন্যও সে তাহার দেখা পায় নাই। এ কিরূপ দানব যুদ্ধ? 

তবুও তাহাদের এ যুদ্ধে অভ্যস্ত হইতে খুব যে বেশীদিন লাগিয়াছিল তাহাও নহে। 
বলিতে গেলে যুদ্ধারস্তেই তাহারা সুনাম অর্জন করে। ভারতসৈন্য ইয়োরোপ গৌছে 
শীতের প্রারস্তকালে- অক্টোবরের প্রথমদিকে । মাসান্তেই ৩ ১শে অক্টোবরের যুদ্ধে সিপাহী 
গোলন্দাজ খুদদাদ এই সমরাগ্নি পরীক্ষার সব্ব্বশ্রেষ্ঠ ভূষণ ভি সি উপাধি লাভ করিল। 
যখন তাহার দলের সকলেই নিহত, আহত, একটি কেহ আর তাহার সহায় সম্বল নাই, 
তখনও চতুর্দিকের সেই মৃত্যুবেষ্টনের মধ্যে একাকী বসিয়া দ্বিতীয় “কাশিবিয়ানকা” 
খুদদাদ অকুতোভয়ে তাহার কর্তব্য পালন করিয়াছিল--এক মুহূর্তের জন্য ধৈর্যচ্যুত হইয়া 
কামান ত্যাগ করিয়া পলাইবার চেষ্টা করে নাই। 

কামানের প্রাণান্ত ধবনির মধ্যেও ১৯১৪ সাল নিঃশব্দে পলায়ন করিয়াছে । ১৯১৫ 
খৃষ্টাব্দ মার্চ মাসে অগ্রসর হইয়া পড়িয়াছে। জর্ম্মাণরা এখন কোথায়? যুদ্ধের প্রারস্তেই 
তাহারা বেলজিয়ম ছারখার বিধবস্ত করিয়া তাহা অধিকার করিয়া বসিয়াছে, কিন্তু একান্ত 
ইচ্ছা এবং চেষ্টা সত্তেও প্যারিসের ফটকে প্রবেশ করিতে না পারিয়া নগরীর প্রায় ৬০ 
মাইল দূরে আইন নদীর ধারে আটকা পড়িয়া গিয়াছে। 

মিত্রদল ছোটখাট যুদ্ধে তাহাদের হটাইয়া মাত্র রাখিয়া জন্মাণ-নিপাত-যজ্ঞের 
আয়োজনে আপনাদিগের সব্র্বশক্তি প্রায় ব্যাপৃত রাখিতে বাধ্য হইয়াছেন। যুদ্ধারস্তের 
প্রায় ৮ মাস পরে ২২শে মার্চে নুভে স্যাপলে যে যুদ্ধ হয় প্রকৃত প্রস্তাবে তাহাই ইংরাজের 
প্রথম জন্মাণ আক্রমণ। এই আক্রমণে সিপাহীগণ যেরূপ অসম সাহস এবং অপূর্ব 
পরাক্রম দেখাইয়াছিল তাহা'ইতিহাসের চিরকীর্তি। সিপাহী গণবীর সিং (গোবর সিং) এই 
যুদ্ধে ৬.০. উপাধির অধিকারী হন। কিন্তু জীবিত অবস্থায় ইহা গ্রহণ করিবার সৌভাগ্য 
তাহার ঘটে নাই, সমন্ত্াট এই সম্মান দ্বারা মৃত বীরের স্মৃতি ভূষিত করিয়াছিলেন। 

অনুজ্ঞা পাইবামাত্র এই মহাবীর বায়নেট হস্তে কতিপয়মাত্র সহচর অনুচর সঙ্গে 
সর্বাগ্রে জর্মাণদিগের সব্বপ্রধান (781) ট্রেঞ্চে প্রবেশ পূর্বক তাহার প্রত্যেক বিভাগ 
এমন অসীম বলে ও কৌশলে আক্রমণ করেন যে শত্রগণ অচিরাৎ আত্মসমর্পণে বাধ্য 
হয়। যে কয়েকজন ভারতীয় সৈন্যের সহায়তায় গণবীর জন্মাণদিগকে পরাজিত 
করিয়াছিলেন, রণবীর তাহাদের মধ্যে সবর্বপ্রধান। 

ইহার পর ষাট পাহাড়ের (111 60) যুদ্ধ। আমাদের এই ক্ষুদ্রগল্পের নায়ক রণবীরের 
ভাগ্য ইহারই সহিত বিশেষরূপে জড়িত। 


৫ 

ওয়াইজার (2০) নদীর ধারে শব্রমিত্র উভয় পক্ষই নিজ নিজ কোটর-সদনে (0৫01707) 
থাকিয়া যুদ্ধ করিতেছেন। জর্ম্মাণেরা প্রতিনিয়ত অগ্রসর হইবার চেষ্টা করিতেছে, মিত্রদল 
হটাইয়া দিতেছেন। যদি কোন একটা অশুভ মুহূর্তে শত্রুদল পার্খের উচ্চস্থান [7111 60 


ছোটগল্প ১৩৯ 


অধিকার করে তবে তাহাদের সমূহ বিপদ, আর তাহারা যদি পুর্ব হইতেই ইহা লইতে 
পারেন তবে তাহাদের সংস্থিতি (709510017) অনেকটা নিরাপদ । এই অধিকারের চেষ্টায় 
কোন পক্ষেরই ছল বল কৌশলের ব্রটি নাই। 

ব্যোমযান উপরে উঠিয়া সৈন্যাবাসের সংবাদ লইতেছে, কামানসংস্থান লক্ষ্য 
করিতেছে। শত্রুদল মিত্রবেশ ধরিয়া ঠকাইবার চেষ্টা করিতেছে! মিত্রদল বনের মধ্যে 
লুকাইয়া অগ্রগামী। গ্রামপথে যুদ্ধক্ষেত্র সহসা রাতারাতি বনে পরিণত হইতেছে। 
বিস্ফোটকপূর্ণ সুড়ঙ্গ প্রস্তুত হইতেছে । বারুদ-বিদীর্ণ ধরাতলে লুকাইয়া শত্রুর কাছে 
থাকিয়াও একপক্ষে আত্মরক্ষা সহজ হইবে, অন্যপক্ষে এই সুড়ঙ্গ পথে শত্রুর ট্রেঞ্চে 
অগ্নি দিতে পারিলে ত মহা মঙ্গল। 

কত রকমের কামান, উভয়পক্ষের ট্েঞ্চের স্থানে স্থানে গুপ্তভাবে রক্ষিত। ইহার 
মধ্যে জর্্মানের হাউইটজার (চ0৬/1029) কামানই ধবংসসাধনে সবর্বশ্রেষ্ঠ। ইহার 
গোলাগুলি সন্কীর্ণ ট্রেঞ্চের মুখেও আসিয়া পড়ে, অন্য কামানের দ্বারা এ-কার্য্য সাধিত 
হয় না। অথচ এই নিশ্চিত মৃত্যুও ব্যর্থ করিয়া কৌশলী সেনাদল অগ্রসর হইতেছে। 

উভয়ের ট্রেঞ্চ-বাসভূমি সম্মুখাসম্মুখী, এত কাছাকাছি যে কোন কোন অংশ হয়ত 
বা ৫০ হাতও দূরে নয়। ট্রেঞ্চে লুকাইয়া বসিয়া অনুমানে অথচ অঙ্ক গণনার মত অব্যর্থ 
সন্ধানে পরস্পরের আবাসের উদ্দেশে গোলাগুলি চলে। ট্রেঞ্চের পরিখায় বালির স্তুপ, 
ট্রেঞ্চের বাহিরে জলের ঝেষ্টন, তাহা ভেদ করিয়া শত্রুর অধিকারে প্রবেশ করা নিতাস্ত 
সহভাসাধ্য নহে। 

তিনজন সৈনিক একটা সুড়ঙ্গ প্রস্তুত করিতেছিল। একজন ইংরাজ, একজন ফ্রেঞ্চ, 
একজন হিন্দুসিপাহী। তিনজনের অবস্থা অনেকটা একই রকম। ঘরে মরাইভরা শস্য, 
সুন্দরী স্ত্রী, নয়নমনোহারী শিশু। এমন সুখের গৃহবাস ছাড়িয়া তিনজনেই স্বেচ্ছায় 
মৃত্যুবরণ করিতে আসিয়াছে। এখানে কর্মক্ষেত্রে বর্ণের বা জাতির ভেদাভেদ নাই; 
তিনজনেই ইহারা অকৃত্রিম বন্ধু। রণবীরের প্রতি ইহাদের পরম শ্রদ্ধা, অসীম বিশ্বাস। 
ইহার প্রত্যুৎপন্নমতি, রণকুশলতা কতবার তাহাদিগকে আসন্ন মৃত্যুকবল হইতে রক্ষা 
করিয়াছে। 

কাজ করিতে করিতে ইহারা নীরব নিবর্বাক ছিল না। ফ্রেঞ্চ বলিতেছিল, গৃহের 
এত সুখস্বাচ্ছন্দ্য ত্যাগ করিয়া সে যে এখানে আসিয়াছে, তাহার কারণ তাহার দেশ, 
(0 581 59 70010, 18 [781109, ইংরাজ বলিল, আর তাহার আসিবার কারণ, তাহার 
জাতি (0 54917191৭00 ; এই যুদ্ধের জয়-পরাজয়ের উপরু তাহাদের জাতীয় মান 
সম্মান প্রতিষ্ঠা নির্ভর করিতেছে। এই বলিয়া উভয়েই চাহিল তাহার হিন্দুসহযোগীর প্রতি 
মুখ ফুটিয়া কিছু জিজ্ঞাসা করিল না, কিন্তু ফরাসী সৈনিকের নীরব নয়নের প্রশ্ন রণবীরের 
কর্ণে সুস্পষ্ট ধবনিত হইল, “তুমি কেন আসিয়াছ? 7০104019163 ৬০৪5 ৬০112” সে 
উত্তর কি দিবে এ প্রশ্নের? সত্যই ত, সে কেন আসিয়াছে? তাহার দেশের জন্যও আসে 
নাই, জাতির জন্যও নহে। সৈনিক কর্তব্পালনেও সে আসে নাই, কেননা সে সৈনিক 
ছিল না। তাহার কর্তব্য ছিল সত্রীপুত্রপালন। তাহা অবহেলা করিয়াই সে আসিয়াছে, কি 
উত্তর দিবে তবে সে? সে উত্তর দিতে যাইতেছিল--“জানি না কেন আসিয়াছি, প্রাণ 


১৪০ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


দিতে আসিয়াছি শুধু এইটুকু জানি।” 
কিন্তু তাহার মুখের কথা মুখেই রহিয়া গেল, ভেরী বাজিল, ইহাই রণসজ্জার ইঙ্গিত। 
অবিরাম গোলানিক্ষেপে শত্রুপক্ষ পরস্পরকে সাদর বন্দনা জানাইল অর্থাৎ 
7301)10910117017( আরম্ভ হইল। 


৬ 
অনবরত গোলাগুলি পড়িতেছে, একস্থানে গোলা পড়িয়া সহম্রখণ্ডে ঠিকরিয়া দেহ 
পিচকিরি ছুটিয়া, অঙ্গ প্রত্যঙ্গ জুলিয়া পুড়িয়া যাইতেছে, তবুও এই অসীম যন্ত্রণায় লক্ষ্যপাত 
না করিয়া অনুজ্ঞা পাইবামাত্র অকুতোভয়ে সিপাহীর দল সম্মুখীন হইয়া সব্্বপ্রথমে 
বায়নেট উঠাইয়া শত্রুর দিকে ধাবিত হইল, ইহাকেই বলে বায়নেট 129। দলে দলে 
হতাহত হইয়া ভূমিলুঠঠিত হইতে লাগিল, দলে দলে পশ্চাতের সৈন্য তাহার স্থান পূরণ 
করিতে লাগিল। কিন্তু জর্ম্মাণ হাউইটজার কামানের গোলায় অল্পক্ষণে লৌহপ্রাটীর ভূমিসাৎ 
হইয়া যায়, মনুষ্যপ্রাটীর আর কতক্ষণ টিকিবে। এই মহাবিপদে রক্ষা পৃইবার একমাত্র 
উপায়, যদি ব্যাটারি নিস্তব্ধ করিতে পারা যায়। ব্যোমযান কিছু পৃবের্ব জম্মাণ ব্যাটারির 
সংস্থান কোথায় তাহার সংবাদ দিয়াছে । একবিংশ পঞ্জাব রেজিমেন্টের সেনাপতি আগুয়ান 
হইয়া জিজ্ঞাসা করিলেন,_-“কে তোমরা আমার সৈনিকেরা এই সাহসের কার্য্যে 
আত্মসমর্পণ করিবে? শন্র নিধন করিয়া জয় সম্মানের অধিকারী হইবে, এস, অগ্রসর 
হইয়া দাড়াও। কে তোমরা আমাদের রক্ষা করিয়া, ইংরাজ ফ্রেঞ্চ মিত্রমণ্ডলীকে কৃতজ্ঞতা- 
বন্ধনে আবদ্ধ করিবে, এস, দীড়াও,_ আমার বীর সৈনিকেরা, আমাদের সাহায্যে অগ্রসর 
হও ।” 

প্রত্যেক দলের সেনানায়ক আপন আপন সৈন্যদলকে এইরূপে উত্তেজিত 
উৎসাহিত করিয়া আহবান করিতে লাগিলেন। প্রত্যেক দল হইতে দুই চারিজন সাহসী 
পুরুষ আসিয়া তাহাদের সেনানায়কের সম্মুখীন হইল। রণবীর আসিয়া দাড়াইল সব্বাগ্রে। 
তাহার সেনাপতির সহিত মাঝে মাঝে ইতিপৃবের্ব তাহার কয়েকবার দেখা হইয়াছে, কুচ 
করিবার সময়, রণে প্রবৃত্ত হইবার সময় সৈনিকশ্রেণীতে দাঁড়াইয়া কতবার সে তাহার 
দিকে চাহিয়া নীরবে অভিবাদন জানাইয়াছে, কিন্তু এত নিকটে দাঁড়াইয়া তাহার মুখের 
আহানবাণী সে ইতিপুবের্ব আর শুনে নাই। 

রণবীর অগ্রসর হইয়া সেলাম করিয়া দীড়াইতেই কর্ণেল সাহেবও তাহাকে যেন 
এই প্রথম চিনিতে পারিলেন, উৎসাহিত কণ্ঠে কহিলেন, “তুমি ট্যালিসম্যান! আমার 
01৬৩ (0110/91, তুমি আছ এ-যুদ্ধে, আমার কোন ভয় নাই, আমাদের নিশ্চয় 
ভায়।” 

এক অপূবর্ব আনন্দে রণবীরের মনোপ্রাণ সহসা পূর্ণ হইয়া উঠিল। দেহ অপরিমিত 
দৈববলে যেন বলীয়ান বোধ হইতে লাগিল। জয়-সম্মানে ভূষিত হইলে কি ইহার অধিক 
আনন্দ, ইহার অধিক আত্মপ্রসাদ সে লাভ করিবে? রণবীর তাহার সাদর বাক্যের উত্তরে 


ছোটগল্প ১৪৬ 


নীরব প্রফুল্ল হাস্যে পুনরায় সাহেবকে অভিবাদন করিল, ইহাই তাহার অন্তরের পরিপূর্ণ 
কৃতজ্ঞতা প্রকাশ। 


৭ 
অসাধ্য সাধিত হইয়াছে, গোলন্দাজগণ নিহত, বন্দী; ব্যাটারি নীরব। কিন্তু যাহারা এ- 
কার্যে ব্রতী হইয়াছিল তাহাদের মধ্যে অল্পসংখ্যক সৈনিকই জীবিত, আর কেহই প্রায় 
অনাহত নাই। 

রণবীর যখন শেষ গোলন্দাজকে হত করিয়া রক্তাক্ত বায়নেট তাহার বক্ষ হইতে 
খুলিয়া লইল, তখন সহসা অস্ত্রথানা তাহার হস্তছ্যুত হইয়া পড়িয়া গেল। তুলিতে চেষ্টা 
করিয়া দেখিল তাহাতে সে অক্ষম, স্কন্ধমূল হইতে বাহুমূলে অসীম বেদনা, বস্ত্র বর্ম 
ভেদ করিয়া রক্তপ্রবাহ ছুটিতেছে। তবুও বামহস্তে বায়নেট উঠাইয়া সে ধীর পদে অগ্রসর 
হইল। দুঃসাহসী বাহকদল ইতিমধ্যেই রণস্থলে প্রবিষ্ট হইয়া নিহত, সংজ্ঞাহীন এবং 
চলতশক্তিরহিত আহতদিগকে শিবিকার মধ্যে উঠাইয়া লইয়াছে, রণবীর তাহাদের পাশে 
পাশে চলিতে চেষ্টা করিল। কিন্তু পারিল না, শিবিকা দ্রুত চলিয়া গেল। 

তখন মধ্যাহ, কিন্ত সূর্য কোথায় কোন্‌ গগনে লুকাইয়া আছেন কিছুই বুঝা যায় 
না। আকাশ মেঘে ঘোলা, রাস্তা জলে কাদা, রাত্রি হইতে টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতেছে, 
তাহার বিরাম যে কখন হইবে বা কবে,-কেহ বলিতে পারে না। জন্মাণরা এ যাত্রা 
পরাজিত ; ট্রেঞ্চও দূরে নয় ; তবুও পথ নিরাপদ নহে, যে কোন মুহূর্তে একজন জক্মমাণ 
ছুটিয়া আসিয়া তাহাকে বায়নেট বিদ্ধ করিতে পারে, দূর হইতে লক্ষ্য করিয়া বন্দুক 
ছুড়িতেও পারে। সে এখন অক্ষম,_ছুটিয়া পলাইতে পারিবে না বা যুদ্ধ করিতে পারিবে 
না। রণবীর কৌশলে বনপথে পড়িয়া কিছুক্ষণ একটা বৃক্ষতলে বসিল। আকাশে দৃষ্টিপাত 
করিয়া দেশের উজ্জ্বল সূর্যের মূর্তি কল্পনা করিল। আব কি কখনো নিজের দেশের সেই 
মেঘশূন্য সূর্যচন্দ্রবিভাসিত নীলাম্বর সে দেখিবে? আর তাহার সেই সাধবী পত্রী- প্রাণাধিক 
পুত্র-কোথায় পড়িয়া রহিল তাহারা? একটা দীর্ঘ নিশ্বাস ফেলিয়া আবার সে চলিতে 
আরম্ত করিল। সন্ধ্যার পৃরের্ব ট্রেঞ্চে পৌছান চাই। 

প্রায় তাহাদের ট্রেঞ্চের নিকটবর্তী হইয়াছে, এইসময় এ কি দৃশ্য! একপদহীন টড 
সাহেব কোনরূপে আপনাকে বনমধ্যে টানিয়া আত্মরক্ষা করিয়াছেন,_এখান হইতে 
কেমন করিয়া কি উপায়ে এখন ট্রেঞ্চে যাইবেন? তাহার দলের লোক কেহ ত তাহার 
সন্ধান জানে না। সহসা রণবীরকে দেখিয়া তিনি বিস্ময় আনন্দে*অবাক হইয়া গেলেন। 
সত্যই যে সে তাহার ট্যালিসম্যান। রণবীরের ডান হস্তে বল নাই, তথাপি কি এক 
দৈবশক্তিতেই প্রণোদিত হইয়া সে যে এক হস্তের সাহায্যেই তাহাকে পিঠে চাপাইয়া লইয়া 
গুড়ি মারিয়া ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিল। বিষাক্ত গ্যাসে ফুসফুস এখনো পরিপূর্ণ 
_-কষ্টে সে নিশ্বাস গ্রহণ করিতেছিল, দ্রাধানলে গণ দেশের কিয়দংশ বিদগ্ধ বিকৃত, বাহুমূল 
হইতে রক্তধারা প্রবাহিত, কিন্তু শারীরিক যন্ত্রণা তাহার মনেও পড়িতেছে না, তাহার 
একমাত্র ভাবনা সে যদি টড সাহেবকে লইয়া হাসপাতালে পৌছিতে না পারে। 

কিন্তু পৌছিল--সে পৌছিল। হাসপাতালের পাদদেশে আসিবামাত্র, সেবকের দল 


১৪২ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


যখন তাহার পৃষ্ঠ হইতে টড সাহেবকে নামাইয়া লইল তখনই সে ভূমে লুটাইয়া পড়িল; 
তাহার আগে নহে। টড সাহেব ভিতরে যাইবার পৃ্রে অকৃত্রিম কৃতজ্তায় দুই হাতে 
তাহার হাত ধরিলেন। রণবীরের কর্তব্য সমাধা হইয়াছে, তাহার হাতে হাত রাখিয়া 
সংসারনির্লিপ্ত সেই হিন্দুবীর, ভগবদ্গীতার আদর্শ কর্তব্যসাধক--আনন্দের হাসি হাসিয়া 
তখনি প্রাণত্যাগ করিল। 


কর্ণেল টড সাহেব আরোগ্য লাভ করিয়া ভি সি সম্মানে ভূষিত হইলেন। সম্রাট যখন 
স্বস্তে এই ভ্রস্‌ অলঙ্কার তাহার বক্ষে পরাইয়া দিলেন, তখন সাহেবের নয়ন অশ্রপূর্ণ 
হইয়া উঠিয়াছিল। ইহা আনন্দাশ্রু বা শোকাশ্র! 


ভারতী বৈশাখ ১৩২৩ 


ছোটগল্প ১৪৩ 


বিজয়ার আশীবর্বাদ 


১ 
পৌষ মাস; পুরা শীতের দিন। বারুণী কিন্তু উত্তরের নির্জন ছোট বারান্দায় দীড়াইয়া 
ভাবিতেছিল-“এবার কি শীত আসিবে না কি?” হিমালয়ের তুষার-শীতল বায়ু তাহার 
অঙ্গে যেন বসন্ত-হিল্লোল ছড়াইয়া দিতেছিল। 

বারুণীর বয়স উনিশ বৎসর। এই বয়সে সাধারণ বাঙ্গালী ঘরের তরুণীগণ একাধিক 
সন্তানের মাতা হইয়া পড়েন। বারুণী তাহাদের মত সংসারের জ্বালায় এখনও ঝালা-পালা 
হয় নাই; সে অবিবাহিতা ; তাই ষোড়শীর মতই তাহার রূপলাবণ্য। পল্লবিনী লতার মতই 
তাহার প্রফুল্ল হাবভাব। 

অবিবাহিতা হইলেও বারুণী বাগ্দত্তা। তাহার ভাবী পতি মিষ্টার দত্ত]. ০. 5. পাশ 
করিয়া দেশে ফিরিতেছেন। এখন যুদ্ধের সময়, সমুদ্রপথ যৎপরোনাস্তি বিপৎসম্কুল। 
জর্ম্মাণ ডুবো-জাহাজগুলি সমুদ্রগর্ভে প্রচ্ছন্রভাবে সর্বদাই ঘুরিতেছে এবং সুবিধা 
বুঝিলেই শত্র-জাহাজের তলা ফুটা করিয়া দিয়া শত্রু নাশ করিতেছে। কিন্তু বিপদের 
ভয়ে কর্মপ্রবাহ বন্ধ রাখা আর জীবনপ্রবাহ বন্ধ রাখা ইংরাজের মনে একই কথা। 
সুতরাং এই ঘোর সম্কটময় বাধাবিয়ের মধ্যেও যথাসাধ্য সাবধানতা অবলম্বনে 
নিয়মিতভাবেই ইংরাজ সমুদ্রবক্ষে ্টীমার চালাইতেছেন। আমাদের নব সিভিলিয়ান দত্ত 
সাহেব এ সময় প্রেমের টানে প্রাণের মায়া অগ্রাহা করিয়া ভারতগামী “ডুনেরা” জাহাজে 
চড়িয়া বসিয়াছেন। 

জাহাজ মধ্যপথ পর্যন্ত নিবিরয়ে চলিয়াছে, কলিকাতায় জাহাজ-আফিস হইতে এ 
খবর পাওয়া শিয়াছে। আর সপ্তাহখানেকের মধ্যেই ষ্টীমার বোম্বাই জেটিতে আসিয়া 
পৌছিবে। তাহার পর রেলে কলিকাতার পথ দুই তিনদিন মাত্র। তাই বুঝি আনন্দের 
আতিশষ্যে শীতবাতাসও আজ বসন্তের ন্যায়ই বারুণীর এত উপভোগ্য মনে হইতেছিল। 
নীলাকাশে শুভ্র মেঘের স্তরে কতরকম বিচিত্র চিত্রাঙ্কন ভাসিয়া চলিয়াছে। বারুণী সেই 
মেঘ-চিত্রের দিকে চাহিয়া একখানি জাহাজ-চিত্র কল্পনা করিয়া লইল। এঁ যে তাহারই 
প্রতিমূর্তি! মুখখানি কি হাসি হাসি! হাসিয়া কি যেন তাহাকে বলিতেছেন। কি সে কথা, 
তাহা কিন্তু সে বুঝিতে পারিল না; হঠাৎ ছবিখানি মিলাইয়া গেল। কোথা হইতে সহসা 
রসুনটোকি বাজিয়া উঠিল। এ যে অসময়ের বাঁশী! পৌষমাসে ত কোন পৃজাপাবর্বণ বা 
বিবাহোৎসব নাই। তাহারই প্রার্ণের কথা বাশীতে কহিয়া তিনি চলিয়া গেলেন না কি? 
রসুনটৌকির ভৈরবীতে বারুণী সাহানা তান শুনিতে পাইল। তাহার মাসতুতো বোন সুষমা 
আসিয়া তাহার এই সুখস্বগ্ন ভঙ্গ করিয়া কহিল--“এই যে দিদিমণি, এখানে? আমি 
ভাবলুম, বুঝি বা সশরীরে নক্ষত্রলোকে যাবার পাখা-টাকা আবিষ্কার ক'রে ফেলেছ!” 

বারুমী কহিল, “কেন রে? এরই মধ্যে নক্ষত্রলোকে যাওয়াতে চাস আমাকে? আমি 
ত মোটেই তাতে রাজি নই।” 

«তোমার মনটিকে ত ধরাতে ধরা-ছোয়া যায় না ; তাই ভাবলুম, বুঝি বা দেহটাকেও 


১৪৪ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


উড়োকল বানিয়ে তুল্লে তুমি। বাতাসী বল্লে, সাত রাজ্যি খুজেও তোমার দেখা পেলে 
না।” 
“তা খোঁজা-খুঁজিরই বা এত দরকার কি ছিল?” 
“তাই ত? কটা বেজেছে, সে হসটা পর্যান্ত নেই দেখছি।” 
“কটা বেজেছে?” 
সুষমা হাসিয়া উত্তরে কহিল, “এই সবে ভোর পাঁচটা। প্রভাতী নহবং শুনছ 
না?” 

বারুণীও হাসিয়া তাহার খোলা চুলে একটা টান দিয়া বলিল, “আর ঠাট্টা করতে 
হবে না। সত্যি কটা বেজেছে?” 

সুষমা “উহু উঁহু” করিয়া একটু সরিয়া দাড়াইল। ঘরের ঘড়ীতেও ১০টা বাজিয়া 
উঠিল। সুষমা কহিল, “এঁ শোনো কটা বাজছে, তোমার জন্য কি সূর্যদেব আটকা পড়ে 
থাকবেন নাকি?” 

“তাই ত! এরই মধ্যে ১০টা, এখনই বাবা খেতে আসবেন, চল চল--” 

“তার খাওয়া হয়ে গেছে, তিনি আফিস চ'লে গেছেন।” 

বারুণী এতক্ষণে ঠিক বাস্তব রাজ ফিরিয়া আসিল, মনটা খারাপও হইয়া পড়িল। 
সে রাগ করিয়া কহিল, “বাবা খেতে এলেন, আর তোরা আমাকে একটা খবরও দিলি 
নি, বেশ ত?” 

সুষমা রাগিয়া বলিল, “হী, দোষ আমাদেরই বই কি! বাতাসী ত তোমার হাল ছেড়েই 
দিয়েছিল ; আমি তবু আবার এলুম, তোমার 'অন্ধি-সন্ধি জানি কি না!” 

এই সময় স্বয়ং বাতাসীর আবির্ভাব হইল। হাঁপ ছাড়িয়া, হাঁকডাকে বারান্দা সরগরম 
করিয়া সে কহিল, “বাপ রে বাপ, সারা রাজ্য খুজে খুঁজে জানটা বেরিয়ে গেল, চল 
গো ঠাকরুণ, মা ঠাকরুণ ডাকতে নেগেছে।” 

বারুণী বলিল, “আমি যাচ্ছি, তোরা এগো, স্্রানটা ক'রে নিয়ে শীগ্গিরই 
আসছি ।” 

সুষমা বলিল, “তোমার ত শীগ্গির? নাবার ঘরে গিয়ে যেন আবার ভাবতে বসো 
না।” 

অল্পক্ষণের জন্য নহবৎ বন্ধ হইয়া গিয়াছিল, আবার বাজিয়া উঠিল। বাতাসী বলিল, 
“ওদের বাড়ী আজ নূতন জামাই আসছে গো।” 

বারুণী হাসিয়া বলিয়া উঠিল, “ও, তাই বুঝি! আমি ভাবছিলুম, অসময়ে কেন 
আজ বাজনা বাজছে?” 

উত্তরে বাতাসী বলিল, “বাজবে গো বাজবে, এখানেও বাজনা বাজবে । এই বর 
এল ব'লে।” 

বারুণী রাগ প্রকাশ করিয়া ধমক দিয়া কহিল-“চ'লে যা এখান থেকে, তোর আর 
রসিকতা করতে হবে না।” 

সুষমা হাসিতে লাগিল ; দাসী বলিল, “তা যাচ্ছি গো, যাচ্ছি। বর আসুক না আগে, 
তখন কি আর তোমার কথা মানব। তানার সামনে রস-কথার তুবড়ি ছড়াব, চমু আমি। 


ছোটগল্প ১৪৫ 


একটুকু শীগৃগির আপুনি এস।” 
তাহারা চলিয়া গেল। বারুণী রেলিংএ হাতের ভর দিয়া রসুনচৌকির সুরের দিকে 
মনোনিবেশ করিল। এবার বাশী ললিতে বাজিতেছিল। বারুণী গাহিল-_ 
ললিত রাগে এঁ বাঁশরী বাজে! 
থেকো না, বধূ, হে শুধু আর 
আমার গোপন মনের মাঝে। 
এস মোর অন্তরতম 
দাঁড়াও হে বাহির ভরি, 
দেখাও হে সুতিষিত আখিরে মরি, 
রূপ তব, চিত্তরঞ্জন হে, 
নেত্ররঞ্জন বর-সাজে। 
ওহে মানসমোহন 
কেবলি হে রাখিও না স্বপনে, 
দরশনে পরশনে তব প্রেম সত্য বচনে 
ভাঙ্গ হে ভাঙ্গ হে ওগো যতনে 
আমার মিথ্যা সরম-লাজে। 


গান করিতে করিতে বারুণী শান করিতে গেল। 


২ 
ন্নান-ধৌত শুভ্রবেশে এলায়িতকুস্তলা বারুণী জলদেবতার প্রতিমূর্তিটির মতই যখন 
মাতৃসমীপে আসিয়া দাড়াইল, তখন মাতার সব্বাস্তঃকরণ আনন্দপুলকে পূর্ণ হইয়া উঠিল। 
গৃহপ্রান্তে তখন বসিয়াছিলেন একজন সন্নাসিনী। বারুণীকে দেখিয়া তাহারও 
কাঠিন্যরেখামণ্ডিত মুখমণ্ডল কোমল স্নিগ্ধ ভাব ধারণ করিল। 

ত্রিবঙ্কলামার ন্যায় আলখাল্লাধারী বলিয়া এই সন্নাসিনীকে বাহিরের লোক বলে 
ভুটিয়া-ভৈরবী, আর দলের লোকের নিকট ইহার ডাকনাম ক্ষেপা ভৈরবী। 

বারুণীর মাতা অরুন্ধতী আনন্দকল্যাণবর্ষী মুগ্ধ দৃষ্টিতে ক্ষণকাল কন্যাকে নিরীক্ষণ 
করিয়া দেখিয়া প্রসন্ন স্বরে বলিলেন, “বার, দেখ দেখি কে এসেছেন?” 

বারুণী গৃহপ্রবেশকালে আশে-পাশে নজর দেয় নাই, এখন সচকিত দৃষ্টিতে মুখ 
ফিরাইয়া ভৈরবীকে দেখিয়া কুষ্ঠিত ও অপ্রসন্তন হইয়া পড়িল। ইহার সহিত কয়েক বৎসর 
পৃবের্ব কাশীধামে অন্নপূর্ণামন্দিরে বারুণীদের দেখাশুনা। সেই হইতে ইহারা যে ভৈরবীর 
কিরূপ সুনজরে পড়িয়াছেন, কলিকাতায় আসিলেই ইনি একবার ইহাদের দেখিতে 
আসিবেনই আসিবেন। ভৈরবী অর্থপ্রত্যাশী নহেন, অতএব অরুন্ধতী ইহাতে তাহার 
নিঃস্বার্থ দর্শনানুরাগই দেখিতে পায়েন। কিন্তু বারুণী, তাহার এই নিঃস্বার্থ স্নেহের মন্বগ্রিহণে 
একেবারেই অক্ষম। কারণ, যেরূপ বাহ্যিক রঙচঙে ভাবে বালহৃদয় সহজে মুদ্ধ হয়, 
তাহার অভাব ইহাতে সম্পূর্ণ। ভৈরবীর চেহারাখানিও প্রিয়দর্শন নহে, আর সাজসজ্জাও 
বেশ একটু কিম্ভতৃতকিমাকার। লামাদের ন্যায় মুণ্ডিত মস্তুকে সদ্য-গজান সজারুর কাটার 


স্বর্ণ, র. স.: ১০ 


১৪৬ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


মত খোচা খোঁচা চুল আর রেখাবলী-ভরা ছাইপাঁশ-মাখা মুখের মধ্যে গাঁজা-ধূমপানজনিত 
জ্বলস্ত অঙ্গারসম রক্তবর্ণ দুই চক্ষু দেখিলেই বারুণীর প্রাণের ভিতর কেমন একটা ভয়- 
শিহরন উঠিত। 

তখন অরুন্ধতী থালা সম্মখে রাখিয়া একখানি আসনের উপর বসিয়া পান 
সাজিতেছিলেন। কিছুদূরে ঘরের কোণে আসনের উপর উপবিষ্ট ভৈরবী বাম হস্তে গাজা 
রাখিয়া ডান হস্তের আঙ্গুল দ্বারা তাহা মলিতে মলিতে বারুণীর দিকে দৃষ্টিপাত করিয়া 
বলিলেন, “আয় কলকেমুখী বেটী, কাছে এসে বস।” কলিকা হইল তাহার প্রাণদাতা 
গঞ্জিকার আধারবস্তু, অতএব অন্য কোন সম্বোধেনে আর তৎপ্রতি তাহার প্রাণের অনুরাগ 
এমন পরিষ্কারভাবে ব্যক্ত করিতে পারেন! 

কিন্তু ভৈরবীকে দেখিলেও যেমন বারুণী বিরক্ত হয়, তাহার কথা শুনিলেও তেমনই 
তাহার গায়ে জ্বালা ধরে। এমন কি, তাহার আদরবাক্যও গালিগালাজের মতই তাহার 
সব্াঙ্গে বিধিতে থাকে। বারুণী বসিল না, চুপ করিয়া দাঁড়াইয়া রহিল, ভৈরবী তাহার 
হাতের গাঁজা কলিকার মুখে রাখয়া তাহা নামাইয়া রাখিয়া, বারুণীর জন্য আনীত টিপ- 
কৌটা অন্বেষণে প্রবৃত্ত হইলেন। আল্খাল্লার এই থলিটি তাহার সম্পত্তি-ভাগ্ার ; যত 
কিছু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দ্রব্যাদিতে ভরপুর। তিনি চলিবার কালে ইহা জাহাজের 
পালের মতই ফুলিয়া তাহার ক্ষুদ্র দেহটির অগ্রে অগ্রে চলে, আর বসিলে উদরীরোগের 
আনুমানিক সিদ্ধান্তে ভক্ত-হৃদয় মমতা-পূর্ণ হইয়া উঠে। তাহার আলাল্লার এই চলস্ত 
মূর্তি দেখিলে দর্শকের হাস্য সংবরণ করা দুঃসাধ্য হইয়া উঠে, কিন্তু বাস রে! হাসিলে 
কি আর রক্ষা আছে! ভ্তুদ্ধ অভিশাপবাক্যে তৎক্ষণাৎ তাহার লয়প্রাপ্ত হইবার সম্ভাবনা। 
সাধারণ অশ্রাব্য গালিগালাজের বুলি যদিও তিনি ব্যবহার করেন না, কিন্তু তিনি বিড়বিড় 
করিয়া যাহা বলেন, অভিধান-অলব সেই দুবের্বাধ্য ভাষা তাহাকে অধিকতর ভীত করিয়া 
বলিলেন, “আয় রে তুফান-তুলুনীর বেটা আয়, টিপ পরিয়ে দিই।” 

বারুণী নড়িল না। মা বলিলেন, “যা, ভৈরবী-মাকে প্রণাম কর গিয়ে।” 

এই সময় বাতাসী জ্বলন্ত টীকা আনিয়া কলিকার উপরে রাখিল। যদিও ভৈরবীর 
আলখাল্লার মধ্যে চকমকি প্রভৃতি আগুন প্রস্তুতের সরঞ্জামাদি থাকিত, কিন্তু গৃহস্থ-বাটীতে 
আসিলে তিনি নিজে আগুন জ্বালাইতেন না। জৃলস্ত গাজার কলিকাটি বাতাসী তাহার 
হাতে ধরিয়া দিবামাত্র ভৈরবী টিপের কৌটা নীচে রাখিয়া দুই হাতে কলিকাটি ধরিয়া 
সজোরে একবার টান দিয়া ধোয়াটা উড়াইয়া দিলেন। 

কি বীভৎস-দৃশ্য! বারুণীর অসহ্য হইয়া উঠিল ; সে মৃদু স্বরে মাকে বলিল, “মা, 
আমি রান্নাঘরে যাচ্ছি।” 

ভৈরবী তাহা শুনিতে পাইলেন। গাঁজার ধূম তখন তাহার মাথায় বেশ চড়িয়া 
উঠিয়াছে ; ক্ষেপা মেজাজে বলিলেন, “চলে যাওয়া হচ্ছে! কোথা যাবি রে দেমাকী বেটী! 
আয় বলছি, নইলে ভাল হবে না।” 

অরুন্ধতী ভীত হইয়া পড়িলেন। দুব্্বাসা মুনির অভিশাপের মতই কথাটা তাহার 
প্রাণে গিয়া বাজিল। করুণ অনুরোধে তিনি ভৈরবীকে বলিলেন, “ভৈরবী-মা, 


ছোটগল্প ১৪৭ 


ছেলেমানুষের উপর রাগ করবেন না। যা বারু, যা, প্রণাম কর ওকে।” 
টানিয়া আনিয়া আবার বলিলেন, “প্রণাম কর।” বারুণী এবার বিনা বাক্যে প্রণাম করিয়া 
তাহার নিকটে বসিল। ভৈরবী গাজার কলিকাতে জোরে আর একটি টান দিয়া হাসিয়া 
বলিলেন, “ভাল হবে, ভাল হবে বৈ কি, দাও ত মা, দাও ত মা অরুন্ধতী, ধুমধুমানী 
বেটাকে একটা টিপ পরিয়ে, আমি এবার আকৃড়ায় যাই।” অরুন্ধতী মেঝের উপর হইতে 
কৌটাটি হাতে লইলেন, তাহার পর ঢাকনা খুলিয়া একটি টিপ কন্যাকে পরাইয়৷ দিলেন। 
ভৈরবী আহ্রাদে বলিয়া উঠিলেন, “আঃ ম'রে যাই, ঠিক যেন সাগরজলে তুফানদুলুনি !” 
বলিয়া তিনি তাহার আলখাল্লার মধ্য হইতে একটি ক্ষুদ্র হকা বাহির করিলেন। এইটি 
_আর বিনা দরকারে ইহার দেহে চড়ান তারে তাহার আঙ্গুলের আঘাত পড়ে । ভৈরবী 
কলিকার ছাইটা মেঝের উপর ঢালিয়া দাসীর হাতে দিলেন। সে তাহার অভিপ্রায় বুঝিয়া 
জল ঢটালিয়া কলিকাটা ঠাণ্ডা করিয়া আনিয়া দিল। তখন তিনি কলিকাটি থলির মধ্যে 
পুরিয়া হকার বীণাটি হাতে লইয়া উঠিয়া দীড়াইলেন। তারপর শ্রীং গ্রীং করিয়া গান 
ধরিলেন- 
“বম বম ববম ববম ভৈরবা ভৈরবী! 
দুনিয়াভরা সাগর তুফান 
তোরা-কে মর্বি আর কে রবি? 
হীং হীং হীং গ্রীং গ্রীং শ্রীং, 
কি করলি তুই ও ঠাকুর! 
পুণ্যি নিয়ে মন্যি দিলি. 
ভক্তি ভক্ত সব ফতুর। 
বম্‌ বম্‌ বম গাজায় দে দম্‌ ভৈরবা ভৈরবী। 
ভক্তি মুক্তি সিদ্ধি সাধন 
ফাকিজুকি আর সবই?” 


গাহিতে গাহিতে তিনি চলিয়া গেলেন। 
পবদিন বৈকালবেলা খবর আসিল, মিষ্টার দত্ত যে জাহাজে আসিতেছিলেন, সে 
জাহাজ ডুবিয়া গিয়াছে । রন 


৩ 
যুরোপব্যাগী মহাসমরের আরন্তকাল ১৯১৪ খৃষ্টাব্দ । নিন্নলিখিত কাহিনীটি তাহার বহু 
বৎসর পৃবের্ব-১৮৮৪ খৃষ্টানদের ঘটনা। অতএব এখন হইতে ধরিলে সে আজ প্রায় 
৪০ বৎসর পৃব্র্কার কথা। 

তৃতীয় প্রহর রাত্রি, উদ্ধদেশে চন্দ্রহীন আকাশ--তারকারাজ্যের একখানি বিরাট- 
বিচিত্র চিত্রপটের ন্যায় প্রতিভাত। অগণ্য নক্ষত্রঘন মৃদু জ্যোতিঃ ছায়া-পথের উভয় পার্খে 
কোথাও বা বড় বড় দুই চারিটি উজ্জ্বল গ্রহনক্ষত্র, কোথাও বা ক্ষুদ্র ক্ষুদ্র তারকারাজি 


১৪৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


শ্রেণীতে শ্রেণীতে, গুচ্ছে গুচ্ছে, মাঝে মাঝে বা বিরল সংখ্যায় সঙ্গিহারা বিজনচারী বেশে 
দ্যুতি বিস্তার করিতেছিল। নিম্নে গঙ্গাসাগর এই আলোকচ্ছটা বক্ষে ধারণ করিয়া 
তরঙ্গলীলায়িতরূপে অবিরাম গর্জনে মহাসাগরের উদ্দেশ্যে প্রধাবিত হইয়াছিল। 

এমন সময় দুইজন স্ত্রীপুরুষ তীরদেশে বালুকাপারে কাটা-বনের নিকট আসিয়া 
দাড়াইল। ইহারা স্থামি-সত্ী। স্ত্রীর বক্ষে একটি নিদ্রিত শিশু সন্তান। সন্ধ্যাকালে পুরুষটি 
কলাগাছের একটি ভেলার উপর তালপাতার একটি ডোঙা আঁটিয়া এই ঝোপের নীচে 
রাখিয়া গিয়াছিল। এখানে আসিয়া কলার ভেলা টানিয়া লইয়া স্ত্রীর সহিত সে উপকৃলে 
পৌছিল,_তরঙ্গম্পর্শ হইতে দুই এক হাত তফাতে ভেলাখানি নামাইয়া রাখিয়া স্ত্রীর বক্ষ 
হইতে শিশু সন্তানটিকে লইয়া ডোঙার মধ্যে তাহাকে শোয়াইয়া দিল। শিশু জাগিল না, 
কান্দিল না, সামান্যমাত্রায় অহিফেন-সেবিত হইয়া সে বেশ অঘোরে ঘুমাইতেছিল। 

পত্বী মৃতবংসা, তাহার সন্তান হইয়া রক্ষা পায় না। এই নিমিত্ত সন্তানটি ভূমিষ্ঠ 
হইবার পৃকর্ব হইতেই সাগরের উদ্দেশে তাহারা শিশুকে মানত রাখিয়াছে। শিশু এখন 
এক বৎসরের। মাতা আবার অস্তঃসত্তা, এবার মানত রক্ষা না করিলেই নয়। বিলম্ব হইলে 
দেবতার ক্রোধানলে বর্তমান পুত্র ও ভাবী সন্তান উভয়েই মৃত্যুমুখে পতিত হইবে, এই 
বিশ্বাস তাহাদের হৃদয়ে বদ্ধমূল। 

শিশুকে ভেলায় শোয়াইয়া, সমস্ত প্রাণ তাহার উপর ঢালিয়া দিয়া, মন্্মরভেদী আকুল 
দৃষ্টিতে পিতামাতা উভয়েই মুহূর্তকাল তাহার দিকে চাহিয়া রহিলেন। নক্ষত্র-দেবতাগণ 
একসঙ্গে জুলিয়া উঠিয়া বালকের মূর্তি জ্যোতির্ময় করিয়া তুলিল। মাতা ক্ষিপ্তের ন্যায় 
কান্দিয়া শিশুকে ক্রোড়ে উঠাইয়া লইতে গেলেন। স্বামী বনমালী সবল হস্তে তাহাকে 
বাধা দিয়া মনের বেদনা ক্রোধের আগুনে জ্বালিয়া কহিলেন,_“সবর্বনাশী, ক্ষান্ত দে, 
চিরকাল সবর্ধনাশ ক'রে এসে এখনও তোর আশ মিটল না? নতুন ক'রে আবার সবর্বনাশ 
করতে চাস?” 

এ ভর্তসনা পত্রী ক্ষেমঙ্করীর মর্ম্বের শিরায় শিরায় বিধিল। স্বামী ত ঠিক কথাই 
বলিতেছেন, অভাগিনী-ই ত সবর্ব অনর্থের মূল। সে মৃতবৎসা না হইলে ত আজ এই 
ভয়ঙ্কর অবস্থায় তাহাদিগকে পড়িতে হইত না। স্ত্রী উত্তোলিত হস্ত গুটাইয়া লইয়া চীৎকার 
করিয়া কান্দিয়া উঠিল। স্বামীর নয়নও অশ্রজলে অন্ধ হইয়া গেল। দুই হাতে চোখের 
জল ঝাড়িয়া ফেলিয়া নরম স্বরে কহিলেন, “একে ঘরে নিয়ে গিয়ে কি রক্ষা করতে 
পারবি গো তুই? এ যে দেবতার মানত, দেবতার নিবেদিত ধন, কত রকম ছদ্মবেশে 
ঘরে ঢুকে সাগর-দেবতা তার ধন তুলে নিয়ে যাবেন। একেও বাচাতে পারবিনে, আর 
যেটিকে গর্ভে ধ'রে আছিস, সেটিকেও হারাবি। তুই স'রে দাড়া ।” 

স্ত্রী দুই হাতে চোখ ঢাকিয়া বসিয়া পড়িল। স্বামী দুই হাতে ভেলা ধরিয়া জলে 
ভাসাইল। কিন্তু মনের কঠোর কর্তব্য কার্যতঃ সে ঠিক পালন করিতে পারিল না। সমস্ত 
প্রাণে ভেলা ঠেলিয়া দিতে সে অক্ষম হইল; কম্পিত দুরব্বল-হস্ত-চালিত ভেলা বেশী 
দূর গেল না; একটিমাত্র বিপরীতগামী তরঙ্গবলে তাহা পুনরায় পিতার হাতের কাছে 
আসিয়া পৌছিল। মাতা ব্যগ্র হইয়া বলিয়া উঠিলেন, “ফিরে এল গো বাছা আমার! সাগর 
দয়া ক'রে ফিরে দিলেন আমার কোলের ধনকে, তুলে নাও গো, তুলে নাও। আমার 


ছোটগল্প ১৪৯ 


বুকে তুলে দাও, বুকটা ঠাণ্ডা হয়ে যাক।” 

ভক্তিসংস্কারান্ধ বনমালী কহিল, “কি ক'রে জানব যে, তিনি দয়া ক'রে ফিরিয়ে 
দিয়েছেন? আমরা যে কাদতে কাদতে দান করেছি, যদি অশ্রুহীন চোখে কর্ণরাজার মত 
বিশ্বাসে ছেলে দান করতে পারি, আর সাগরদেব তখনও যদি ফিরিয়ে দেন, তবেই বুঝব 
তার দয়া।” 

হৃদয়ে ভক্তিবল সংগ্রহ করিয়া অশ্রুহীন নেত্রে সবল হস্তে এবার বনমালী ভেলা 
ঠেলিয়া দিল। ভেলা আর ফিরিল না,_তরঙ্গে তরঙ্গে উঠিয়া পড়িয়া চলিল। একবার 
যেন শিশুর ক্রন্দনধবনি তাহার কর্ণে প্রবেশ করিল,_একবার যেন দুইটি ছোট হাত উর্ে 
উঠিয়া পিতামাতার ক্রোড় প্রার্থনা করিল। তাহার পর আর কিছুই দেখা বা শুনা গেল 
না। দূর হইতে দৃরাস্তরে চলিতে চলিতে ভেলাখানি অদৃশ্য হইয়া পড়িল। 


পিতা-মাতা মানত রক্ষা করিল বটে, কিন্তু ভক্তি-বিশ্বাস তাহাদের মনঃকষ্ট দূর করিতে 
পারিল না। পুত্রশোকে ক্ষেমঙ্করী পাগল হইয়া গেল। উম্মত্তাবস্থাতেই তাহার একটি 
কন্যাসন্তান ভূমিষ্ঠ হইল। ইহার পর হইতে ক্রমশঃ তাহার বাতুলতা যদিও কমিয়া আসিতে 
লাগিল, কিন্তু পূ্র্বস্ৃতি সে পুরাপুরি ফিরিয়া পাইল না। একদিন যে ইহার অগ্রজকে 
তাহারা সাগরজলে বিসর্জন দিয়াছে, এ কথা তাহার মনে নাই। নবজাত শিশুকে সে 
তাহার পূর্ধশিশু বলিয়াই জানে । পাগলিনী ভুলিল না কেবল পূবর্ব-মানতের কথা। একদিন 
ইহাকে সাগরজলে নিক্ষেপ করিতে হইবে, এ কথা মনে করিয়া আতঙ্কে দীর্ঘনিশ্বাস 
ফেলিতে ফেলিতেই সে কন্যাকে স্তন্য দান করিত। 

স্ত্রী পূত্রশোক ভুলিল পাগল হইয়া, স্বামী পুত্রশোক ভুলিতে চেষ্টা করিল গুরু ধরিয়া। 
গুরুর কৃপায় ধূমপানমন্ত্রে দীক্ষিত হইয়া ক্রমশঃ ক্ষেপামীতে তিনি স্ত্রীকেও ছাড়াইয়া 
উঠিলেন। : 

মেদিনীপুর জিলার রাঘবপুর গ্রামে বনমালীর নিবাস। গ্রামের মধ্যে সে ছিল একজন 
সম্পন্ন লোক। জমী জমা, গরু-বাছুর, ধানের মরাই, কৃষাণ, ভূত্য এ সবই তাহার ছিল, 
ইহা ছাড়া সে মহাজনী কারবারও চালাইত। ইহার দৌলতে গ্রামভরা চালাঘরের মধ্যে 
তাহারই ছিল একখানি কোটাবাড়ী। তাহারা নিঃসন্তান, এই দুঃখ ছাড়া সাংসারিক কোনরকম 
দুঃখই তাহাদের ছিল না, কিন্তু রোগমুক্ত হইয়া ক্ষেমস্করী এক নৃতনতর দুঃখের ভিতর 
পড়িল। সে দেখিল, স্বামী গাজার মোহে সব্ববস্বাস্ত হইতে বসিয়াছেন। দিবারাব্রি প্রায় তাহার 
ভগ্ু সাধু-সন্যাসীর সহবাসে কার্টে। তিনি এখন চেলা নহেন, স্বয়ং" গুরু। বাটার উঠানে 
প্রকাণ্ড অগ্নিকুণ্ডের সম্মুখে তিনি বোম ভোলানাথ গুরু সাজিয়া বসেন, আর বামাচারী, 
কামাচারী, তান্ত্রিক, শৈব, উদাসপন্থা, নাগা প্রভৃতি সবর্ধদলভূক্ত চেলাগণ তাহাকে বেষ্টন 
করিয়া বীভৎস অনাচারে রত থাকে । ক্ষেমক্করী সেদিকে মোটেই ঘেসেন না, কখন কখন 
দূর হইতে উকি মারিয়া তাহাদের দিকে দৃষ্টিপাত করেন, তখন উঠানের অগ্নিকুণ্ড হইতে 
ঝলক উঠিয়া তাহার সব্বাঙ্গ যেন ঝলসিয়! দিয়া যায়। তিনি ঘরে ঢুকিয়া কন্যাকে বুকে 
লইয়া সে জ্বালা নিবৃত্তি করিতে চেষ্টা করেন, কিন্তু এরূপ ভাবে বেশীদিন চলিল না। 
চেলাদের রসদ যোগাইতে ক্রমশঃ বনমালী যথাসবর্বন্ব খোয়াইলেন। জমী-জমা, ধান-চাল, 


১৫০ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


গরু-বাছুর, গহনাপত্র সমস্তই দেনার দায়ে বিকাইল, বাড়ীটিও ক্রমে নীলামে চড়িল। 
চেলার দল বেগতিক দেখিয়া সরিয়া পড়িল। বনমালী স্ত্রী-কন্যা লইয়া নদীতীরের শ্বাশানে 
আশ্রয় গ্রহণ করিল। গ্রামের লোক চাদা করিয়া সেইখানেই একখানি খড়ো-ঘর তাহাদের 
জন্য বাঁধিয়া দিল। আহার্ধও তাহারাই যোগান দিতে লাগিল। আমাদের দেশে সাধু- 
সন্ন্যাসীর অন্নকষ্ট কখনও ঘটে না। 

মেয়েটি এই দুঃখ-কষ্টের মধ্যে মাতৃম্নেহে দুই বৎসরের হইয়া উঠিল। তখনও যে 
স্বামী মানতপালন জন্য তাহাকে গঙ্গাসাগর তীর্থে লইয়া যাইবার প্রস্তাব করিতেছেন না, 
এই ভাবিয়া ক্ষেমঙ্করী মাঝে মাঝে আশ্চর্য বোধ করিত। তাহার মনে হইত, নেশার ঘোরেই 
সে কথা তিনি ভুলিয়া গিয়াছেন, ইহাতে ক্রমশঃ সে বেশ আশ্বস্ত হইয়া উঠিল। এই দৈন্য- 
দারিদ্র্যের মধ্যে কন্যার মুখ দেখিয়া সে সব ভুলিয়া গিয়াছিল। কিন্তু স্বামী ভুলিলেও নিষ্ঠুর 
নিয়তি যে সে কথা ভুলে নাই, ক্ষেমস্করী একদিন ভাল করিয়াই তাহা বুঝিল। সহসা 
বিনা মেঘে বজ্রপাতের ন্যায় সে কন্যাকে হারাইল। স্্রানান্তে একদিন নদী হইতে ফিরিয়া 
সে দেখিল, কন্যা অচেতন হইয়৷ পড়িয়াছে, তাহার মুখ দিয়া ফেনা উঠিতেছে, নেত্রতারকা 
উর্দে তুলিয়া সে ঘন ঘন শ্বাস ফেলিতেছে। ক্ষেমস্করী কন্যাকে একবার নাড়াচাড়া করিয়া 
চীৎকারপুকর্ষক কান্দিয়া উঠিল। দেখিতে দেখিতে ক্ষুদ্র বালিকার প্রাণবায়ুটুকু বাহির হইয়া 
গেল। 

সর্পাঘাতে কন্যার মৃত্যু হইয়াছে এই অনুমানে বনমালী মৃত কন্যাকে বক্ষে লইয়া 
জলে ভাসাইতে চলিল, আজ সঙ্গে আগত ক্ষেমস্করীর নয়নে জল নাই-_মুখে হাহাকার 
নাই, মৃত কন্যাকে যে তাহারা জলে ভাসাইতে চলিয়াছে, এ জ্ঞান তাহার নাই। তাহার 
মনে হইল, তাহারা মানত রক্ষা করিতে চলিয়াছে। স্বামী কন্যাটিকে জলে ফেলিয়া দিবার 
সময় সে যখন চক্ষু বুজিল, মুহূর্তের জন্য পূরর্বস্থৃতি তাহার মানসপটে সহসা ভাসিয়া 
উঠিল ; কিন্তু আবার যখন্ন সে চোখ খুলিল, সে স্মৃতি তখন মনের কোণে মিলাইয়া 
পড়িয়াছে। মানত রক্ষা করিয়া ঘরে ফিরিয়া আসিয়াই সে মৃচ্ছিতি হইয়া পড়িল। সযত্তে 
“সবর্বদুঃখ দূর হোক তোর ক্ষেমা, আমাকে গুরু ব'লে মেনে এই ধোয়া পান কর ত 
লক্ষ্্ীটি।” 

ক্ষেম্করী স্বামীর চরণে নত হইয়া গাজার কলিকা লইয়া মুখে ঠেকাইল। অতিরিক্ত 
গাজা খাইয়া ইহার কিছুদিন পরে স্বামীও ইহলোক ত্যাগ করিয়া গেলেন। সংসার-বন্ধনমুক্ত 


৪ 

ইহার ১২ ব€সর পরে কাকদ্বীপের জমীদার নিখিলচাদের পত্রী করুণাময়ী বৈদ্যনাথ- 
মন্দিরের বাহিরে আসিয়া দেখিলেন, অদূরে একটি নির্জন গাছের তলায় এক ভৈরবী 
বসিয়া আছেন এবং সম্মুখস্থ জবলস্ত অশ্নিকুণ্ডের দিকে চাহিয়া বিড় বিড় করিয়া মন্ত্র পাঠ 
করিতেছেন। এই ভৈরবীর মাহাত্ম তিনি বৈদ্যনাথের অনেকের মুখেই শুনিয়াছেন। 
করুণাময়ী নিকটে আসিবামাত্র মন্ত্রপাঠ বন্ধ করিয়া ভৈরবী প্রাতঃসূর্যের দিকে একবার 


ছেটগল্স ১৫১ 


চাহিলেন, তাহার পর মাটী হইতে শুন্য কলিকাটি হাতে লইয়া তন্মধ্যে গাজা ঠাসিতে 
লাগিলেন। করুণাময়ী নীরবে বসিয়া রহিলেন। কার্য শেষ হইলে হাত তুলিয়া আশীবর্বাদ 
করিয়া করুণাময়ীকে ভৈরবী বলিলেন, “ভাল হোক বেটী, তোর ভাল হোক । কি চাস 
তুই?” বলিয়া তিনি চিমটার দ্বারা অগ্নিকুণ্ডের আগুন উঠাইয়া গাঁজা ধরাইয়া তাহাতে 
টান দিলেন। 

করুণাময়ী বলিলেন, “সেই আশীবর্বাদই চাইতে এসেছি, ভৈরবী-মা। আমাকে দয়া 
করুন।” 

ভৈরবী তখন মুখ হইতে ধূম ত্যাগ করিয়া বলিলেন, “কেই বা ভাল করে, কেই 
বা মন্দ করে! কি বা ভাল, কি-ই বা মন্দ রে বেটা?” 

করুণাময়ী বলিলেন, “ও কথা শুনবো না আমি, ভাল করতেই হবে আমার, নইলে 
পায়ে হত্যা দিয়ে পশ্ড়ে থাকব।” 

ভৈরবী গাহিলেন,_ 

“বম্‌ বম্‌ বম ববম ববম্‌ ববম ভৈরবা ভৈরবী, 
দুনিয়া জোড়া সাগর-তুফান, তোরা কে 
মরবি আর কে র'বি।” 

তাহার পর হঠাৎ বলিয়া উঠিলেন, “তুই কি বেটা সম্তানহারা?” 

করুণাময়ীর ভক্তি আরও বাড়িয়া উঠিল ; অশ্রু মুছিয়া বলিলেন, “তুমি ত বুঝতেই 
পারছ সব। আমি অধিক কি আর বলব। আমি, মা, বড় দুঃখী, অনেকগুলি সন্তানকে 
অকালে যমের হাতে তুলে দিয়েছি। সম্প্রতি কোলের ছেলেটিকেও তাকে দিয়ে এসেছি। 
আশীব্্বাদ কর, ভৈরবী-মা, যে ক'টি এখনও বাকী আছে, তাদের যেন না হারাই। 
গ্রহশান্তির জন্য যা তুমি চা'বে, তাই দেব-আমি।” করুণামরী এই কামনায় সাধু-সন্ন্যাসী, 
দৈবজ্ঞ প্রভৃতি অনেকেরই উদরপূর্তি করিয়া আসিতেছেন। 

ভৈরবী একটু হাসিয়া কলিকাটা মুখ হইতে হাতে লইয়া বলিলেন, “টাকা-কড়ির 
ভাবনা অনেক কাল এড়িয়েছি, বেটী! শাস্তি-অশান্তিও আমার হাত ধরা নয় রে; 
ভজন-পূজন, সিদ্ধি-সাধন সব মিছে রে বেটা, সব মিছে। তার পিছে কেন ঘুরে 
বেড়াচ্ছিস?” 

করুণাময়ী দেখিলেন, টাকার কথা বলিয়া তিনি ভুল করিয়াছেন। মিনতির স্বরে 
কহিলেন, “ভৈরবী-মা, অজ্ঞানের দোষ নিও না। আমার ছেলেগুলি যেন রক্ষা পায়, এই 
দয়াটুকু তোমায় করতেই হবো” 

ভৈরবী বলিলেন, “তোর এখন কট ছেলে, বেটী?” 

করুণাময়ী বলিলেন, “সাতটি ছেলের মধ্যে এখন মোটে দীড়িয়েছে তিনটি, ভৈরবী- 
মা।” 

তাহার কথা শেষ হইতে না হইতে ১৩ বংসরের একটি বালক আসিয়া মাতার 
আমার বড় ছেলে।” 

ভৈরবী প্রফুন্ন দৃষ্টিতে তাহাকে নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিলেন। মাতা পুত্রকে 


১৫২ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


বলিলেন, “যা সাগর, ভৈরবীকে প্রণাম কর।” 

বালক প্রণাম করিবার পর ভৈরবী ভূপতিত এক খণ্ড অঙ্গার হস্তে গ্রহণ করিয়া 
তাহার দ্বারা বালকের কপালে তিলক-রেখা টানিয়া দিয়া কহিলেন, “যা বেটা, তোর আর 
কোন মার নেই।” 

করুণাময়ী আনন্দিত চিত্তে ভৈরবীকে পুনঃ প্রণাম করিয়া পুত্রকে কহিলেন, “যা 
বাবা, তুই তোর ভাই দুটিকে এখানে নিয়ে আয় দেখি ।” 

বালক চলিয়া গেল। ভৈরবী বলিলেন, “তোর এমন সব ছেলে রয়েছে বেটী, তুই 
তবু কাদিস?” 

করুণাময়ী কহিলেন, “আগে ত বলেছি, মা, সাতটির মধ্যে এখন তিনটিতে 
ঠেকেছে, তাইতে ভয় পাই।” 
ভৈরবী বলিলেন, “তবু ত তিনটিও তোর সঙ্গে আছে, বেটা, আমার যে একটিও 
নেই।” 

এই দুঃখের স্বর করুণাময়ীর মর্ম স্পর্শ করিল। ভৈরবী আবার বলিলেন, “তোর 
সম্তানগুলি যে যম গ্রহণ করেছে, আর আমি যে আমার নিজের ছেলেকে নিজের হাতে 
জলে ভাসিয়ে দিয়েছি।" 

করুণাময়ী স্তক্তিত হইয়া গেলেন। ১২ বৎসর পৃব্বকার কথা তাহার মনে পড়িল। 
তাহার প্রথম গর্ভের শিশু হারাইয়া তিনি তখন বড় কাতর হইয়া পড়িয়াছিলেন। স্বামী 
নিখিলচাদ স্ত্রীকে সুস্থ করিবার অভিপ্রায়ে নিজের ছ্টীমলঞ্চে জলভ্রমণে জমীদারী কাকদ্বীপ 
পরিদর্শনে আসিলে সেই সময়ে বালকটিকে তিনি একদিন তীরদেশে লাভ করেন। 
শিশুহারা করুণাময়ী এই শিশুটিকে পাইয়া দেবাশীব্বাদ-স্বরূপ ইহাকে বক্ষে তুলিয়া 
লইলেন। তাহার পর তিনি অনেকগুলি সন্তানের মাতা হইয়াও ইহাকে জোষ্ঠপুত্রতুল্যই 
শ্রেহচক্ষুতে দেখেন। সাগর্লন্ধ বলিয়াই তাহার নাম হইয়াছে সাগরদত্ত। 

ভৈরবীর কথায় করুণাময়ীর সহসা মনে হইল, তবে কি আমার সাগরদত্ত এই 
ভৈরবীরই সন্তান নাকি! তিনি একটু দম লইয়া থামিয়া থামিয়া বলিলেন, “যে ছেলেটিকে 
আপনি দেখলেন, ভৈরবী-মা, সেটিকে আমি গর্ভে ধরিনি, সাগরতীরেই আমরা ওকে 
কুড়িয়ে পেয়েছিলুম।” 

ভৈরবী চোখ বুজিলেন, কিছু পরে চোখ খুলিয়া বলিলেন, “কিন্তু সেটি যে আমার 
কন্যাসম্তান।” বলিয়৷ ক্ষিপ্তের মত উঠিয়া তিনি চলিয়া গেলেন। 


৫ 

প্রায় দশ মাস কাল “ডুনেরা' জাহাজখানি জলমগ্ন. হইয়াছে । ইহার মধ্যে সাগরদত্ত ও 
বারুণী উভয়েরই পিতামাতার চোখের জল যদিও অনেকটা শুকাইয়৷ আসিয়াছে, কিন্তু 
মনের আগুন এবং প্রাণের আশা এখনও নিঃশেষে নিবিয়া যায় নাই। মুতের তালিকায় 
তাহার নাম না মেলায় হতাশ্বাসভরা প্রাণও মাঝে মাঝে আশাদীপ্ত হইয়! উঠিতেছে। কিন্ত 
জীবিতের লিষ্টেও ত তাহার নাম নাই। সে বাঁচিয়া থাকিলে কি কোন না কোনরকমে 
সে খবরটা মিলিত না, এই ভাবিয়া সেই আশালোকও আবার নিরাশাঙ্ষীণ হইয়া 


ছোটগল্প ১৫৩ 


পড়িতেছে। এইরূপ আশানিরাশার স্বপ্ন-প্ররোচনায় কখনও বিশ্বাসে, কখনও সন্দেহে, 
কখনও ধীরচিত্তে, কখনও অধীরপ্রাণে তাহারা ভগবৎপ্রসাদ ভিক্ষা করিতেছেন। 

নিখিলঠাদের কেবলই মনে পড়ে সেই পুরাতন দিনের কথা,_-যেদিন তিনি সাগরকে 
তীর হইতে কুড়াইয়া আনিয়া স্ত্রীর তাপিত বক্ষ জুড়াইয়া দিয়াছিলেন। কি সুন্দর দেখিতে 
ছিল শিশুটি! তাহার মাথাভরা কালো চুল, জলে ভিজিয়া যত্ুকুপ্চিত অলকদামের ন্যায়ই 
গুচ্ছে গুচ্ছে তাহার মুখের উপর আসিয়া পড়িয়াছিল। প্রাতঃসূর্যা বালকের রূপমুগ্ধ 
হইয়াই যেন সন্্েহে তাহার যত কিছু সোনার রং তাহার অঙ্গে ঢালিয়া দিয়াছিলেন। শিশু 
তীরদেশ আলো করিয়া ঘুমাইতেছিল। আহা! কাহার শিশু এ! কেমন করিয়া এখানে 
আসিয়া পড়িল? বুঝি বা কোন নৌকাডুবি হওয়াতে বালক জলে পড়িয়াছিল ; বরুণদেব 
তাহাকে রক্ষা করিয়া তীরে রাখিয়া গিয়াছেন! শিশুকে কোলে তুলিয়া তাহার সেদিন 
এইরূপ কথাই মনে হইয়াছিল। আজ মনে হইল, সাগরদেব শিশুকালে যাহাকে রক্ষা 
করিয়াছেন, যৌবনেও কি তাহাকে রক্ষা করিবেন না? তাহা যদি না করেন, তবে যে 
তাহার দয়া অর্থশূন্য হইয়া পড়ে। 

সাগরদত্তের কথা মনে করিতে করুণাময়ীর বেশী করিয়া মনে পড়িত ভৈরবীকে। 
তিনি প্রাণ ভরিয়া যে আশীব্্বাদ করিয়াছেন, তাহা কি মিথ্যা হইতে পারে? বালকের 
কপালে তিলকরেখা টানিয়া দিয়া তিনি যে অভয় প্রদান করিয়াছিলেন, দেবীতুল্য ভৈরবীর 
সেই “মা ভৈঃ' বাকা কি নিম্কল হইবে? কখনই না-কখনই না। তাহা হইলে সাধন, 
সিদ্ধি, দৈবশক্তি সবই মিথ্যা। 

সাগরকে হারাইয়া বারুণীর মাতারও তাহার শৈশবকালের কথাই অধিক করিয়া মনে 
পঁড়িত। তখনও অরুন্ধতীর কোন সম্তানাদি জন্মে নাই। তিনি এই সুন্দর বালকটিকে 
দেখিবামাত্র করুণাময়ীর সহিত “বেয়ান” পাতাইয়া লইলেন। বলিলেন, “এই ছেলেকেই 
জামাই করব আমি।” 

করুণাময়ী বলিলেন, “ছেলের যদি তোর মেয়েকে পছন্দ না হয়?” 

কথাটা অরুন্ধতীর হাস্যকর লাগিল, বলিলেন, “তা হবে না বৈ কি! দেখে নিস 
তখন। তোর ছেলের নাম সাগর, আমার মেয়ের নাম রাখব আমি বারুণী, জানিস ভাই1” 

“কেন, সাগরিকা নাম ত আরও ভাল।” 

অরুন্ধতী বলিলেন, “আরে তোর ছেলের যেন সাগরে জন্ম হয়েছে, আমার মেয়ে 
ত আর সাগরে জন্মাবে না। তুই যদি ছেলের নাম বরুণ রাখতিস, তা হলে বরঞ্চ আরও 
ভাল হত, একটু নতুন রকম শোনাত। সাগর নামটা কিন্তু বড়”পচা।” 

এইরূপ রহস্যালাপের মধ্যে অরুন্ধতীর পরে পরে কন্যা-সম্ভানের পরিবর্তে দুইটি 
পূত্র-সম্তান জন্মিল। করুণাময়ী বলিলেন, “তুই আমাকে দেখছি ফাকি দিলি, এখনও ত 
তোর মেয়ে হ'ল না?” 

কিন্তু সাত বৎসর পরে তাহাদের আশা ও ইচ্ছা সফল করিয়া বারুণী জন্মগ্রহণ 
করিল। 

তাহাদের এতদিনকার আশা-অভিলাষ কি সত্য-সত্যই ব্যর্থ হইয়া যাইবে? এইসব 
কথা ভাবিতে ভাবিতে তাহারও মনে পড়িয়া যায় ভৈরবীকে। হায় রে, তাহার 


১৫৪ স্বর্ণকূমারী দেবীর বচনা-সংকলন 


অভিশাপবাক্য ত ফলিয়াছে, তাহার আশীবর্চচন কি ফলিবে না? 

সব্র্বাপেক্ষা শান্ত ছিল বারুণী। তাহার মনে কোন সন্দেহই ছিল না। তাহার বিশ্বন্ত 
হৃদয় বলিত, ফিরিবেনই তিনি--নিশ্চয় ফিরিবেন। সূর্যোর আলোকে, চন্দ্রের জ্যোৎস্নায়, 
নক্ষত্রের জ্যোতিতে, মেঘের বর্ণে সে তাহার প্রফুল্ন স্বাগত মুখই দেখিত। বাতাস কহিত, 
তিনি আছেন গো, তিনি আসিতেছেন। তরুলতা, ফুল বা মঞ্জরী সকলেই কহিত, তিনি 
আছেন, তিনি আসিতেছেন। অটল বিশ্বাসে, দৈববলে বারুণী আশ্বস্ত ছিল। 

বারুণীর পিতার বোটানিক্যাল গার্ডেনের পার্খে গঙ্গার ধারে একটি বাগানবাটী ছিল, 
কিছুদিন হইতে বারুণীরা সেইখানে আসিয়া আছে। আজ বিজয়া-দশমী। স্বামী কলিকাতায় 
গিয়াছেন, অরুন্ধতী বিকালে করুণাময়ী ও নিখিলঠাদের সহিত গঙ্গার সন্মুখস্থ বারান্দায় 
আসিয়া বসিয়াছেন। ইহারা তাহাকে বিজয়ার প্রণাম করিতে আসিয়াছেন। ইহারা বসিয়া 
গল্প করিতেছিলেন সাগরেরই সম্বন্ধে। অরুন্ধতী কহিলেন, “আর কিছু কি খবর 
এসেছে?” 

নিখিলচাদ দীর্ঘনিশ্বাস ফেলিয়া উত্তর করিলেন, “খবর ত আর কিছুই পাচ্ছিনে।” 

করুণাময়ী বলিয়া উঠিলেন, “আমার কি মনে হয় জান? তুমি একদিন যেমন না 
চাইতে তাকে আমার কোলে এনে তুলে দিয়েছিলে, তেমনই একদিন সে হঠাৎ আমাদের 
সামনে এসে দীড়াবে। কে জানে, সবর্দাই আমার এই কথাই মনে হয়।” 


পাশের বোটানিক্যাল গার্ডেনের জেটীতে ফেরি ্টীমার একখানা লাগিল। দেখিতে দেখিতে 
তৎক্ষণাৎ কয়েকজন লোক ্টীমার হইতে নামিয়া পড়িল, অনেকেই তাহাদের মধ্যে 
হ্যাটকোটধারী। করুণাময়ী তাড়াতাড়ি রেলিংএর নিকটে আসিয়া বলিলেন, “দেখ দেখ, 
ঠিক যেন আমার সাগরের মতই শরীরের গঠন না এ ছেলেটির? বিলাত যাবার দিন 
ঠিক এঁ রকম দেখাচ্ছিল আমার সাগরকে । মুখটা যদি একবার তোলে, তা হ'লে ভাল 
ক'রে দেখতে পাই।” 

এই কথায় সকলেই রেলিংএর নিকটে আসিলেন, কিন্তু ততক্ষণ যাত্রীরা জেটা হইতে 
বাগানে নামিয়া পড়িয়াছে। নিখিলচাদ বলিলেন, “হ্যাট কোট দেখলেই যাকে তাকে তোমার 
মনে হয়, এ বুঝি তোমার সাগর। এ স্টীমারে সে আসতে যাবে কেন?” 

করুণাময়ীর দীর্ঘনিশ্বাস পড়িল, সত্যই ত এ বৃথা আশা। ষ্টীমার যখন রাজগঞ্জ 
অভিমুখে চলিয়া গেল, তখন আবার তাহারা চৌকিতে আসিয়া বসিলেন। করুণাময় 
আবার ধীরে ধীরে বলিলেন, “আমার কিন্তু এখনও মনে হচ্ছে, ও সাগর।” 

অরুন্ধতী কহিলেন, “তা হতেও পারে। হয় ত কলকাতায় এসে খবর পেয়েছে 
যে, আমরা এখানে আছি।” 

নিখিলচাদ বাস্তব জগতের লোক। তিনি পুরা অবিশ্বাসের স্বরে বলিলেন, “তা হ'তে 
পারে না। তা যদি হস্ত, এতক্ষণ এখানে এসে পড়ত।” 

তাহার কথা শেষ হইতে না হইতে সত্যই সাগর তাহাদের সম্মুখে আসিয়া দীড়াইল। 
সকলে মুহূর্তকাল বিম্ময়-স্তব্ধ হইয়া পড়িলেন। করুণাময়ী আনন্দ-গদগদ-কণ্ঠে কহিলেন, 
“সত্যই কি তুই বাবা, সাগর? দেবতা দয়া ক'রে তোকে ফিরে পাঠালেন?” 


ছোটগল্প ১৫৫ 


বলিতে বলিতে উঠিয়া দাড়াইয়া সাগরের গলা ধরিয়া কান্দিতে লাগিলেন। সকলে 
চিতরপুত্তলিকার ন্যায় নিব্্বাক আনন্দে দাঁড়াইয়া রহিলেন। কখন যে বারুণী আসিয়া 
বারান্দার ধারে দাড়াইয়াছে, কেহ তাহা লক্ষ্য করে নাই, কিন্তু সাগর তাহা দেখিল এবং 
উভয়ের মনের তরঙ্গ অন্যের অলক্ষ্যে উভয়ের চোখের মধা দিয়া অন্তরে প্রবি্ট হইল। 

সহসা আর একজন নবাগতের আগমনে এ নিন্তব্ব ভাব সহসা তিরোহিত হইল। 
এ কি! এ যে ভৈরবী! ভৈরবী আজ সে আলখাল্লা ধারণ করিয়া আইসেন নাই। তিনি 
এখন গৈরিকধারী, তাহার কেশগুলিও ঈষদীর্ঘ হইয়া মুখখানিকে অভিনব শ্রীযুক্ত 
করিয়াছে। করুণাময়ী পৃত্রকে ছাড়িয়া দিয়া কহিলেন, “প্রণাম কর একে, সাগর, ইনিই 
তোমার গর্ভধারিণী।” ভৈরবী পূর্ব্বস্মৃতি ফিরিয়া পাইয়াছেন, তিনি নিকটে আসিয়া 
কহিলেন, “তুমি মা গর্ভধারিণী না হইয়াও প্রকৃত মাতা, তুমি ইহার ধাত্রী-পালয়িত্রী। 
নিজের স্তন্যদানে তুমি ইহাকে জীবন দান দিয়াছ। আমি কুন্তীর মত নিষ্ঠুরা মা, ইহাকে 
পুত্র বলিয়া ডাকিবার অধিকার আমার নাই।” 

করুণাময়ী বলিলেন, “এ শুভদিনে ও কথা মুখে আনবেন না, ভৈববী-মা!” 

অরুন্ধতী ইতোমধ্যে বারুণীকে দেখিয়া তাহাকে টানিয়া সাগরের পাশে দাড় করাইয়া 
কহিলেন, “আশীব্বাদ কর, মা, তোমার পুত্রকন্যাকে।” 

ভৈরবী সানন্দ কণ্ঠে কহিলেন, “বস্তি, স্বস্তি, কল্যাণ হোক, কল্যাণ হোক তোদেব।” 

নীচে গঙ্গার তীরে বিসর্জনের বাজনা বাজিয়া উঠিল। তাহার মধ্য হইতে মধুর 
বাশরাতান ধ্বনিত হইয়া উপরের কয়েকটি লোকের প্রাণে বিজয়ার দিনে আগমনীর 
মিলন-সঙ্গীতধারা ঢালিয়া দিল। 


১৫৬ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


স্বপ্ন নাকি? 


১ 
পূজার ছুটীতে শিমুলতলায় বেড়াইতে আসিয়াছি। ভগিনীপতি জীবনচন্দ্র সরকার 
এখানকার টেলিগ্রাফ আফিসের হেড বাবু। আজ তাহার ডিউটী রাতের বেলা, দিনের 
বেলা কোন কাজ-কর্ম্ম নাই। তাহার আশা ছিল, দিনটা আরামে ঘরে বসিয়া মাসিক 
কাগজগুলার পাতা উপ্টাইবেন। কিন্তু আমাদের পাল্লায় পড়িয়া তাহাকে সে সুখে বঞ্চিত 
হইতে হইল। আমরাও কিছুদিন হইতে এই দিনটির মুখের দিকেই তাকাইয়া আছি। 
নিকটের পাহাড় হলদি-ঝোরায় গিয়া সেদিন বন-ভোজন করিব, ইহাই ছিল আমাদের 
সঙ্কল্প। অতএব তিনি রেহাই পাইলেন না। প্রত্যুষে আমরা রুটী, মিষ্টান্ন প্রভৃতি বেশ 
এক পত্তন ভোজন করিয়া লইলাম। তাহার পর দিদি বাশ-বাধা একটা ইজিচেয়ারের 
ডুলিতে বাহক-স্বন্ধে উঠিলেন, আমরা তাহার প্রহরী-স্বরূপ পদব্রজে চলিলাম। পাহাড়টি 
যদিও বেশী উঁচু নয়, কিন্ত চড়াই-পথে উঠিতে নিতান্ত কম পরিশ্রম হয় না। ডুলীওয়ালারা 
স্থানে স্থানে বসিয়া, কোমরে বাধা থলি হইতে তামাকের পাতা বাহির করিয়া হস্ততালুকায় 
চুণের সহিত মলিয়া খেনী প্রস্তুত পৃবর্বক তাহা সেবনে প্রবৃত্ত হইল। আমরাও ইহাতে 
বিশ্রামের অবসর পাইয়া অসন্তুষ্ট হইলাম না। এইরূপ টিলা চালে চলিতে চলিতে আমরা 
যখন হল্দিঝোরার নিকটে সমতল ভূমিতে পৌছিলাম, তখন বেলা প্রায় ৯টা। এখানে 
আসিয়াই দিদি রন্ধনে মনোনিবেশ করিলেন। ভগিনীপতি নিকটে বসিয়া তক্ী-তল্লা খুলিয়া 
তাহাকে যোগাড় দিতে লাগিলেন। আমি পাশে বেকারভাবে দীড়াইয়া ভাবিলাম, “ভাগ্যিস 
মেয়েজাতটা এখনও নিছক মেয়েমানুষই আছে, তাই তবু এখনও একটু-আধটু সেবা- 
শুশ্রাষা পাওয়া যাচ্ছে, কিন্তু আজকাল মেয়েদের যে রকম পুরুষ গ'ড়ে তোলার প্রস্তাব 
হচ্ছে, তাহাতে ভবিষ্যৎটা একেবারেই তিমিরাচ্ছন্ন, পুরুষবংশটা তা হ'লে একেবারেই 
নিবর্বংশ হবার বিশেষ আশঙ্কা আছে। কিন্তু তা হ'লেই বা এমন কি ক্ষতি! এই ত 
জামাইবাবু দিদির পাশে ব'সে রান্নার ধোয়াটা চুরুটের ধোয়ার চেয়েও আরামে উপভোগ 
করছেন। তখন না হয় নিজের মুখের চুরুটটা ফেলে দিয়ে উনূনেই দিয়াশলাই ধরান 
যাবে।” 

অতঃপর মনের ভাবট৷ ইঙ্গিতে প্রকাশ করিয়া দিদিকে বলিলাম, “চল না ভাই, 
দিদি, একবার একটু ঘুরে আশা যাক।” 

দিদি বলিলেন, “তা হ'লে রাধবে কে, মশায়?” 

আমি বলিলাম, “জামাইবাবু রয়েছেন কি করতে? উনি ব'সে খিচুড়ীর হাঁড়িতে কাঠি 
দিন। তুমি এস, ভাই, বেড়াতে।” 

ভগিনীপতি একটা কাষ্ঠদণ্ড আমার দিকে উঠাইয়া বলিলেন, “বটে, খাওয়াচ্ছি 
তোমাকে ভাল ক'রে। একবার এদিকে এস ত।” আমি হাসিয়া পলাইলাম। 

তাহারা রান্না-বান্না লইয়া রহিলেন, আমি ঘুরিয়া অল্প একটু উপরে উঠিয়া ঝরণার 
পাশের একখানা পাথরের উপর বসিলাম। এই ক্ষুদ্র পাহাড়ে বনানীর কি শোভা! দুই 


ছোটগল্প ১৫৭ 


দিকে লম্বা লম্বা তরুশ্রেণী কোথাও অবিচ্ছিন্্রভাবে মিলিয়া-মিশিয়া, কোথাও বিচ্ছিন্নভাবে 
বন- প্রহরীর ন্যায় নীল আকাশের অঙ্গে হেলান দিয়া দাঁড়াইয়া ছিল। মধ্যভাগে শিখরপ্রদেশ 
হইতে ঝরণার জলরাশি যেন মহাদেবের জটাজুট প্রবাহিত গঙ্গাধারার ন্যায় কোথাও বা 
উৎক্ষিপ্ত উচ্ছ্বাসে, কোথাও বা ক্ষীণধারায় নীচের পাষাণদেহে পড়িয়া নিরুদ্দেশ প্রবাহে 
দূরদূরান্তরে যাত্রা করিতেছিল। এই বনস্থলের কোন অদৃশ্য স্থানে বসিয়া গৌরী তপস্যারত, 
কে জানে! কি রুদ্রগন্তীর দৃশ্য! দেখিয়া মনে হইল, এমন মন্ম্পির্শী শোভা বুঝি আর 
কখনও দেখি নাই। গত বৎসর দার্জিলিংয়ে বার্চহিলের রূপেও যে এইরূপ মোহিত 
হইয়াছিলাম, সে কথা এখন একেবারেই ভুলিয়া গেলাম। হায় রে বিভ্রান্তচিত্ত মানব! 
কতক্ষণ আমি এইরূপ মুগ্ধচিত্তে বসিয়াছিলাম, বলিতে পারি না। আহারের ডাকে হঠাৎ 
চমক ভাঙ্গিল। তখন দেখিলাম, বেশ ক্ষুধার উদ্রেক হইয়াছে, অবিলম্বে রন্ধনস্থানে আসিয়া 
উপনীত হইলাম। দিদি আমার পাতে খিচুড়ী ঢালিতে ঢালিতে বলিলেন, “দেখার সাধ 
মিটেছে ত? এবার ক্ষিদে মিটিয়ে ভাল ক'রে খা দেখি।” 

এই সময় কাঠের বোঝা বহিয়া কতকগুলি বুনো মেয়ে কিছু দূরে একটা গাছতলায় 
আসিয়া দাড়াইল। জামাইবাবু বলিলেন, “দেখার সাধ না মিটে থাকে ত এঁ বনদেবীদের 
একবার ভাল ক'রে দেখে নাও। দেশে গিয়ে এমন রূপ আর দেখতে পাবে না।” 

আমি বলিলাম, “কেন, ওরা কি দেখতে মন্দ না কি? কেমন সুগঠিত বলিষ্ঠ দেহ! 
আমাদের বাঙ্গালী মেয়েদের মধ্যে একজনেরও যদি ও রকম চেহারা দেখতে পেতুম 
ত রাজার হালে বাজারে বসে স্বরাজ ঘোষণা করতুম। আহা, ক্যামেরাটা সঙ্গে না এনে 
বড় ভূল করেছি।” 

জামাইবাবু খিচুড়ীর গ্রাস মুখে তুলিয়া বলিলেন, “বাস রে, শুনছ ত তোমার ভাইটির 
কথা । দেখো ভায়া, বনের মাঝে যেন মনটি হারিয়ে রেখে যেও না-তা হ'লেই সবর্বনাশ, 
এ আমি ব'লে খালাস।” 

এইরূপ হাসাহাসি গল্পে আহারটি জমিল ভাল, কিন্তু খাওয়া শেষ করিয়াই ভগিনীপতি 
গৃহে ফিরিবার ধুয়া ধরিলেন। তখন মাত্র বেলা ২টা। পাহাড়ের দিপ্বিদিক্‌ সূর্যোজ্কল, বনের 
ছায়াগুলাতেও সোনার রং ফুটিয়া উঠিয়াছিল। পাহাড়ে ঘুরিয়া বেড়াইবার সময়ই ত এই। 
আমি জিদ ধরিলাম, “তা হবে না। আর একটু ঘূরে ফিরে সেই ৪টার সময় বাড়ী ফেরা 
যাবে।” 

জামাইবাবু কিন্তু নিজের মতলবে অটল থাকিয়া বলিলেন, “বেশ, তুমি তা হ'লে 
আর একটু থেকে যাও। মগরাকে তোমার কাছে রেখে যাচ্ছি। বাড়ী গিয়ে একটু বিশ্রাম 
না করলে ত আমার চলবে না। আর পথে নারী-বিবর্জিতা ক'রেও যেতে পারব না। 
দেখিস রে মগরা, বাবুকে ভাল ক'রে পাহাড় দেখিয়ে দিস। তবে ফিরতে যেন রাত 
না হয়। তোদের এ ভূতুড়ে দেশ থেকে সন্ধ্যার আগেই নিশ্চয় বাড়ী ফেরা চাই।” 

মগরা বলিল, “যে আজ্ঞে।” বহুদিন হইতে বাঙ্গালীর বাড়ী কাজ করিয়া সে বেশ 
একরকম ভাঙ্গা ভাঙ্গা চলনসই বাঙ্গালা বলিতে পারিত। 

তাহারা চলিয়া গেলেন। আমি একটু এ-দিক ও-দিক ঘুরিয়া খানিকটা উপরে উঠিয়া 
ঝরণার ধারে বসিয়া খোসমেজাজে গান ধরিলাম- 


১৫৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


“ওগো মানসপুরপ্রবাসী, 
আঁখি তব দরশন-পিযাসী- 
আশায় স্বপনে মিলায়ে, 
থেকো না গো দূরে, ভুলায়ে_ 
এস এ বক্ষ আলয়ে দুঃখ-কুয়াসা নাশি।” 
গানের শেষ কথাটায় ই-ই করিয়া বেশ একটু টান দিয়াছিলাম। পিছনে হাসির 
রোল উঠিল; ফিরিয়া দেখি, হাসির আবেগে মগরার মোটা-সোটা শরীর কিন্তৃীতকিমাকার 
ভঙ্গীতে আঁকিয়া-বাঁকিয়া উঠিতেছে। আমিও হাসিলাম। না হাসিয়াই বা কি করিব? অসভ্য 
বুনো মগরা যে আমার গানের সমজদার হইবে, এরূপ মনে করাই ত বোকামী! স্বয়ং 
তানসেনও ইহাদিগের তৃপ্তিসাধন করিতে পারেন না। তাই অক্ষুর্ধ চিত্তে বলিলাম, 
“ব্যাপারখানা কি? এত হাসি কেন তোর?” 
মগরা। বাবুজীর গান শুনে বড় খুসী আসিল। 
আমি। বটে, তা বেশ। আচ্ছা, তবে এবার তুই একটা গান শুনিয়ে আমার মেজাজটা 
খুসী কর দেখি। 
মগরা। শুনবে, বাবুজী? তোমাদের রসিকবাবু আমার জন্য একটা গান বেধে 
দিয়েছে। 
আমি। রসিকবাবু লোকটা কে? 
মগরা। জান বা বাবুজী? 
সে খানিকটা হাসিল, তাহার পর বলিল, “রসিকবাবু তিনি রসের কথা কন।” 
আমি। আচ্ছা, কি গান বেধেছেন তিনি, আমাকে শুনিয়ে দে দেখি। 
সে গাহিল- 
“তোম্‌ €তাম্‌ তানা নানা তা ধিন ধিন্‌ তা ধিয়া। 
আও রে মোর পিয়ারী জান 
আও রে পিয়ারীয়া। 
তোরে গলায় দিব মটরদানা 
কানে টেঁড়সিয়া। 
তোরে খাইতে দিব মৌয়াপানা 
করব তোরে বিয়া।। 
বাজবে মাদল ধূম্‌ ধুম গুম্‌ গুম্‌ 
ক্যা বাৎ কেকা হিয়া। 
আও রে মোর পিয়ারীজান্‌ 
নাচ রে পিয়ারীয়া।” 
গান শুনিয়া আমারও অবস্থা তাহারই মত হইয়া পড়িল। হাসিতে যেন পাঁজরা 
ভাঙ্গিয়া পড়িল। মগরার কিন্তু সে হাসির ছোয়াচ লাগিল না। সে গন্তীরভাবে মৃদুহাস্যে 
আমি বহু কষ্টে হাসি .সামলাইয়া বলিলাম, “তোর পিয়ারীজান্‌ গান শুনে খুসী 


হয়েছিল ত?” 


ছোটগল্প ১৫৯ 


সে বলিল, “তা আর হবে না? ভারি নাচন নেচেছিল তানা।” 

এই সময় নীচের রাস্তায় মেয়েলী গানের চীৎকার উঠিল। মগরা ত্র্যস্তে বলিল, “এ 
গো, সব ঘরে চলেছে, সাজ আসছে। চল, বাবুজী, আর বিলম্‌ না।” 

আমি চারিদিক চাহিয়া সীজের লক্ষণ কিছুই দেখিলাম না। চারিদিক তখনও বেশ 
উজ্জ্বল। কেবল আকাশের দক্ষিণ-পশ্চিম কোণে একটা ন্রানাভ বৃহৎ নক্ষত্রের প্রতিবিশ্ব 
দেখা গেল। ইহা সিরিয়াস বা বৃহস্পতি, তাহা বুঝিতে পারিলাম না। জ্যোতিকিররদ্যার 
আলোচনা করি নাই বলিয়া আজ হঠাং মনে একটা আপশোষ জাগিয়া উঠিল। যাহা হউক, 
আমি মগরার কথ! অমান্য করিতে পারিলাম না, সঙ্গে সঙ্গেই নামিয়া চলিলাম। সে উপর 
হইতে নীচে তাহাদের ক্ষুদ্র গ্রামখানি আমাকে দেখাইয়া দিল। সেই দিকেই তখন কাষ্ঠবাহী 
নরনারী দ্রত্ত চলিতেছিল। চলিতে চলিতে হঠাৎ পাহাড়ের এক জায়গায় অদ্ভুত ত্রিকোণ 
চূড়া দেখিতে পাইলাম। মগরা সহসা থমকিয়া দাড়াইল ; ভীত কটাক্ষে বলিল, “ওঃ, এ 
কোন পথে এসে পড়েছি! যে গান গাওয়ালে, বাবুজী, রাস্তা ভুল হ'য়ে গেল।” 

আমি। কেন, এখানে কি? 

মগরা। কথা কয়ো না মশাই, তফাতে চ'লে এস। 

সে এমন হেচকা টানে আমাকে কতকটা দূরে আনিয়া ফেলিল যে, তাহার হন্তের 
ভর না পাইলে নিশ্চয়ই আমি পড়িয়া যাইতাম। সে সেই ত্রিকোণ প্রস্তরচূড়া ছাড়াইয়া 
পাশের বনের মধ্যে আসিয়া আমার হাত ছাড়িয়া দিবামাত্র আমি একটা গুড়ির উপর 
বসিয়া পড়িলাম। তাহার পর কিছুক্ষণ দম লইয়া জিজ্ঞাসা করিলাম, “এত ভয় পেলি 
কেন?” 

মগরা। ওটা ভূতের পাহাড়, মশাই। 

আমি। দিনের বেলা ভূতের ভয় কি? 

মগরা। সাজ ত এল। 

আমি। ঠিক যেন একটা কাটা গম্বুজের মত দেখতে । উপরে কি পথ আছে? 

মগরা। নীচের দিক থেকেও একটা সুড়ঙ্গ পথ আছে। 

আমি। চল না, একবার দেখে আসি। 

সে সভয়ে বলিল, “ও যে ভূতের রাজ্যি। পুরান দু রাজার আমলে ওটা ছিল 
জেলখানা । উপর থেকে মানুষকে নীচে ফেলে দিত। আর এখন পাহাড়-পারের কবলা 
জাতরা এসে এখানে মানুষ বলি দিয়ে দেও-পুজা করে।” 

হঠাৎ যেন একটা করুণ আর্তনাদ শুনিলাম, কল্পনা না কি?“শুনছিস্‌ মগরা?” 

মগরা। চল মশাই, ওঠ ; পা চালিয়ে চল। 

আমি উঠিলাম। আবার সেই অস্ফুট ক্রন্দনধবনি! আমাকে তাহা নিভীক, সবল, 
সতেজ করিয়া তুলিল। 

মগরা কাদিতে লাগিল। বলিল, “ও ভূতের ডাক মশাই--মানুষের কান্না নয়।” 

আমি বলিলাম, “মানুষের স্বর এটা নিশ্চয়ই, ভয় কচ্ছিস্‌ কেন? চল্‌ আমার 
সঙ্গে।” আমি তাহার হাত ধরিলাম! এক টানে হাত ছাড়াইয়া চলিতে চলিতে সে বলিল, 
“ভূতের সঙ্গে লড়াই করব কি, মশাই, চ'লে এস, আপনি।” 


১৬০ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


আমি তাড়াতাড়ি তাহার কোমরের কাপড় ধরিলাম, বাধা পাইয়া মুহূর্তকাল সে স্তভিত 

আবার সে দ্রুত চলিতে চলিতে বলিল, “থাম, মশাই, একটু সবুর কর। রাস্তা ছেড়ো 
না, আমি ওঝা নিয়ে আস্ছি।” 

বলিতে বলিতে সে অন্তর্ধান করিল। 


পাহাড়ের কোন্‌ দিক হইতে অস্ফুট মনুষ্যনাদ উঠিয়া কোন্‌ দিকে যে মিলাইয়া গেল, 
বুঝিতে পারিলাম না। মগরা থাকিলে তাহা বলিতে পারিত ; কিন্তু সে ত চলিয়া শিয়াছে। 
এ পাহাড়ন্তস্তের পাদমূলে সত্যই কি তবে কোন গুহা আছে না কি? আর সেখান হইতেই 
কি এঁ ধবনি উঠিল? 

তখনও অন্ধকার হয় নাই। পড়ন্ত সূর্যযালোকে চারিদিক বেশ স্পষ্ট দেখা যাইতেছিল। 
আমি তরু-পত্রঢাকা সেই পাহাড়তলে আসিয়া উৎকর্ণ হইয়া দাড়াইলাম ; কিন্তু কৈ, কোন 
শব্দই ত শুনিতে পাওয়া যায় না! ফিরিতে শিয়া হঠাৎ গাছের শিকড়ে পা বাধিয়া গেল, 
পা ছাড়াইতে গিয়া হোঁচট খাইয়া একটা পাতরের উপর বসিয়া পড়িলাম। কি আশ্চর্য্য! 
পাশেই কি এ একটা গুহার মুখ নহে? কে যেন পাতরখানা সরাইয়া ভিতরে ঢুকিয়াছিল ; 
বাহির হইবার সময় তাড়াতাড়িতে গুহামুখ বন্ধ করিতে ভুলিয়া শিয়াছে। একটা উগ্র 
একটা সুড়ঙ্গ-মুখ, মুখটা নিতান্ত ছোটও নহে! আমি আস্তে আস্তে মাথা ঢুকাইয়া ভিতরটা 
দেখিতে চেষ্টা করিলাম, স্থানটা খুব অন্ধকার মনে হইল না, পাশের একটা কোন ফাক 
দিয়া সেখানে আলো ঢুকিতেছিল। সঙ্গে সঙ্গে ঝরণার মৃদু মৃদু শব্দ কর্ণে প্রবেশ করিল। 
কে জানে, এই শব্দই বা তখন গুহাগহুরে প্রতিধবনিত হইয়া মনুষ্য-কণ্ঠের ন্যায় প্রতীত 
হইয়াছিল কি না! একবার মনে হইল, ফিরিয়া যাই, কিন্তু কি যেন একটা অলৌকিক 
শক্তি পিছন হইতে আমাকে গুহামধ্যে ঠেলিয়া দিল। প্রবেশ করিয়া দেখিলাম, সম্মুখের 
পরিসর নিতান্ত কম নহে, কিন্তু দাড়াইয়া চলিবার উপায় নাই--কারণ, পাহাড় মাথায় 
ঠেকে। যে পথে আলোক প্রবেশ করিতেছিল আমি সেই দিক্‌ লক্ষ্য করিয়া হামাগুড়ি 
দিয়া চলিলাম। একটা বাকা পথে ঢুকিতেই হঠাৎ উদ্দেশ যেন ফাঁক হইয়া পড়িল। 
আমি সহজভাবে দীড়াইয়া তখন আর মাথায় কোন ঠোন্ধর পাইলাম না। আর একটু 
অগ্রসর হইয়া দেখিলাম, ইহা একটা ঝারণার ধার। উৎক্ষিপ্ত জলরাশির ছিটায় আমাকে 
এমন আর্দ্র করিয়া তুলিল যে, আমি আর সেখানে দীড়াইতে পারিলাম না। কিন্তু ফিরিয়া 
পৃৰ্ব-বাকের পরিবর্তে ভুলক্রমে অপর একটা বাকপথে ঢুকিয়া পড়িলাম। সেখানকার 
দৃশ্য দেখিয়া চক্ষু স্থির হইয়া গেল। পাহাড়গাত্র সত্যই মনুষ্যকঙ্কালে পরিপূর্ণ। এতক্ষণ 
পরে আমার সব্্বাঙগে একটা আতঙ্ক-শিহব্রণ উঠিল। দুই এক পা অগ্রসর হইতে না হইতেই 
পদে বাধা প্রাপ্ত হইয়া একটা মৃতদেহের উপর পড়িয়া গেলাম। কিন্তু ইহা কি মৃতদেহ? 
নহে ত; ইহার নিশ্বাসম্পর্শ যে অনুভব করিতেছি । এই ব্যক্তিই কি তখন আর্তনাদ 
করিয়াছিল? কিন্তু এ ত আষ্টে-পৃষ্ঠে বাধা পড়িয়া অজ্ঞান হইয়া আছে । কোমরের ছোরাখানা 


ছোটগল্প ১৬১ 


লইয়া তৎক্ষণাৎ তাহার বন্ধন কাটিয়া দিলাম, তাহার পর আর্দ উড়ানিখানা নিঙড়াইয়া 
তাহার মুখে চোখে জল দিতে লাগিলাম। হঠাৎ সে সচেতন হইয়া উঠিয়া বসিল ; 
হইল। তাহার দুর্বল হস্ত হইতে সহজে যদি ছোরাখানা টানিয়া লইতে না পারিতাম, তাহা 
হইলে এই গুহাই যে আমার কবর হইত, তাহাতে আর সন্দেহ নাই। 

সে আর একবার ভীত কটাক্ষে আমার দিকে চাহিল, তাহার পর সন্ত্রস্ত-পদে উঠিয়া 
ঝরণার ধারের একটা গাছ ধরিয়া নামিয়া পড়িল। বাঁচিল কি মরিল, কে জানে? তাহার 
আতঙ্কদৃষ্টিতে বুঝিলাম, সে ভাবিয়াছিল, আমি তাহাকে হত্যা করিতে আসিয়াছি। 

সে চলিয়া যাইবার পর আমি মুহূর্তকাল স্তম্তিত হইয়া বসিয়া রহিলাম ; তাহার পর 
উঠিয়া রুদ্বশ্বাসে পূর্বপথ ধরিয়া বাহিরে আসিয়া পড়িলাম, এবার আর কোন বাধা 
পাইলাম না। উপরে উঠিয়া দেখিলাম, চারিদিক কুয়াসাচ্ছন্ন। অন্ধকারে তরুলতা প্রেতের 
আকারে দুলিয়া দুলিয়া উঠিতেছে। আমি নীরব স্তব্ধ হইয়া ভাবিলাম--এ স্বপ্ন দেখিতেছি 
না কি? বেশীক্ষণ স্বপ্নের মধ্যে থাকিতে হইল না- আবার জাগরণরাজ্যমধ্যে প্রবেশ 
করিলাম। মনুষ্যকণ্ঠস্বর--বনপ্রদেশ হইতে উঠিয়া আমার নিকটবর্তী হইতে লাগিল, মনে 
হইল যেন, ডুলীবাহকদিগের চাপা মৃদুকণ্ঠ। ক্রমশঃ একখানা ডুলী বহন করিয়া চারিজন 
বাহক আমার কাছাকাছি আসিয়া পড়িল। ডুলীস্কিত রমণী, অনুচ্চ কাতর কণ্ঠে বলিয়া 
উঠিল-“মা গো!” বুঝিলাম, ইহাকে বন্দী করিয়া লইয়া যাইতেছে । আমি সহসা একটা 
আসিয়াছিলাম। সেই স্থানে মনুষ্যকণ্ঠ শুনিবামাত্র আত্মরক্ষার জন্য একটা শাখা ভাঙ্গিয়া 
হাতে লইলাম এবং সেই শাখা ঘুরাইতে ঘুরাইতে ভীষণ স্বরে বলিলাম, “ডুলী এইখানে 
রাখ্‌।” ভীত ও আশ্চর্যযভাবে মুহূর্তমধ্যে ডুলীখানা মাটীতে ফেলিয়া বাহকরা পলায়ন 
করিল। বাহকদের সঙ্গের দুইজন লোক আমাকে দেখিবামাত্রই নিরুদ্দেশ হইয়াছিল। 
রমণীর মুখে ঢালিয়া দিল। কে এ ভুবনমোহিনী প্রতিমা! কোন স্বর্গরাজ্য হইতে হঠাৎ 
মর্ত্যে নামিয়া আসিল? 

আমার বিম্ময় মোহ না ভাঙ্গিতেই রমণী আবার অর্স্ফিট কণ্ঠে বলিয়া উঠিল-_ 
“মা গো!” কথার স্বরে মনে হইল, তাহার পূর্ণ সচেতন অবস্থা নহে, যেন একটা নেশার 
ঘোরে সে আচ্ছন্ন। আমি কি করিয়া তাহার চেতনাসঞ্চার করিব, তাহা বুঝিতে পারিলাম 
না। উড়ানিখানা খুঁজিতে গিয়া দেখিলাম, তাহাও গুহার মধ্যে ফেলিয়া আসিয়াছি। এই সময় 
মগরা তাহার ওঝার সহিত আসিয়া হাজির হইল। আমি একটু আশ্বস্ত হইলাম। আসিয়াই 
ইহাকে দেখিয়া মগরা সবিস্ময়ে বলিল, “এ কি, বাবুজী? একে কোথায় পেলে?” 

আমি। যেখান থেকেই.পাই, এখন একে নিয়ে চল। 

মগরা। কোথায় গো? 

আমি। কোথায় আবার--বাড়ীতে। 

মগরা। এ দেখছি, কবলাদের জিনিষ। আমরা নিয়ে যাব কি, বাবুজী? জানলে আর 
রক্ষে রাখবে না। 
স্বর্ণ র. স.: ১১ 


১৬২ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


আমি। সে ভাবনা তোর নেই। ডুলী ওঠা- 

আমার কথা গ্রাহ্য না করিয়া সে বালিকাকে নিরীক্ষণ করিয়া বলিল, “নেশা 
ধরিয়েছে। নাক দিয়ে ধোয়া দিয়েছে।” 

ওঝা তখন কি মন্থর পড়িয়া তাহার মুখে ফু দিতে আরম্ত করিল। আশ্চর্য! রমণী 
যেন চমকিয়া নিদ্রা হইতে জাগরিত হইল ; চারিদিকে চাহিয়া ভয়ে বিস্ময়ে বলিল, “কোথায় 
নিয়ে এলে আমাকে 1” 

আমি বলিলাম, “ভয় নেই, তোমাকে বাড়ী নিয়ে যাচ্ছি। উঠা মগরা, দুইজনে বাশ 
ধর, শীগ্গির শীগ্গির চল্‌।” 

মগরা বলিল, “সেই ভাল। বাড়ী গিয়েই ঝাড়ফুক হবে। কেউ হঠাৎ যদি এসে 
পড়ে।” বলিয়া ভয়ে ভয়ে সে চারিদিকে চাহিয়া দেখিল। সে ডুলীর এক পাশ ধরিয়া 
পরে ওঝাকে অন্য দিকের বাঁশখানা ধরিতে অনুরোধ করিল। যদিও রমণী তশ্বঙ্গী বালিকা 
_নিতান্ত লঘুভার ; আমার মনে হইতেছিল, আমি একলাই ইহাকে কোলে তুলিয়া লইয়া 
যাইতে পারি, কিন্তু ডুলী উঠাইয়াই মগরা গন্‌ গন্‌ করিয়া বলিয়া উঠিল, “আপনি ত 
হুকুম দিলে শীগ্গির চল-চলি কি ক'রে, পথটা ত কম নয়।” 

আমি বলিলাম, “আমিও কাধ দিচ্ছি, চল্‌ এখন ।” পথের মধ্যে থামিয়া থামিয়া মগরা 
বলিল, “কি করলে, বাবুজী! এ যে কবলার জিনিষ, ভূতের খানা। সইবে না- তোমাকে 
গো সইবে না।” 


১০] 
আমাদের ঘরে আসিয়া সেবা-যত্বে বালিকা যখন কথঞ্চিৎ সুস্থ হইয়া উঠিল, তখন তাহার 
মুখে শুনিলাম, তাহারা মাতা-পুত্রীতে কিছুদিন হইতে মাতুলাশ্রয় শিমুলতলায় আছে। 
আমাদের বাড়ীর নিকটেই থাকে। মাতুল কার্যবশতঃ আপাততঃ কলিকাতায় ; ভূত্যেরা 
সব সময় বাড়ী থাকে না; মাতা তখনও রন্ধনশালায়। মনোরমা দুপুরবেলা আহারের 
পর ঘরে আসিয়া একটু বিশ্রাম করিতেছিল, হঠাৎ কে যেন তাহার নাম ধরিয়া ডাকিল। 
স্বর পরিচিতের মত, কিন্তু তখন তাহার একটু তন্দ্রা আসিয়াছিল, ঠিক বুঝিতে পারিল 
না-কাহার গলা। সে তাড়াতাড়ি উঠিয়া প্রাচীরের দ্বার খুলিয়া বাহিরে আসিবামাত্র হঠাৎ 
কে একজন পিছন হইতে তাহার মুখ বাঁধিয়া ফেলিয়া কোলে উঠাইয়া একেবারে বনপথে 
প্রবেশ করিল। তাহার পর কি হইল, সে কিছুই জানে না ; কারণ, সে অজ্ঞান হইয়া 
পড়িয়াছিল। 

আহা! বালিকার মাতা কন্যাকে এতক্ষণ না দেখিয়া না জানি কিরূপ শোকোম্মত্ত 
অবস্থায় আছেন! দিদি মগরাকে কিছু বকশিশ দিয়া সেই রাত্রিতেই তাহার মাতার নিকট কন্যার 
সংবাদ পাঠাইলেন ; তিনিও ক্ষণবিলম্ব না করিয়া মগরার সহিত এখানে চলিয়া আসিলেন। 

শোকোচ্ছাসের মতই সেই ব্যথাকাতর মিলনদৃশ্য আমাদিগকেও কিরূপ অভিভূত 
ও আনন্দপীড়িত করিয়াছিল, তাহা লেখনীতে প্রকাশ করিতে আমি অক্ষম--কবি হইলে 
হয়ত বা পারিতাম। দুঃখের বিষয়, আমি কবি নহি; আর সুখের বিষয় এই যে, শোকের 
তীব্রতা কিম্বা আনন্দের উগ্রতা মানুষের মনে চিরদিন সমভাবে স্থিতিলাভ করিতে পারে 


ছোটগল্প ১৬৩ 


না। তাহা হইলে পৃথিবীর কি অবস্থা হইত? 

তাহার প্রাণাধিকা কন্যাকে সুস্থ অক্ষতভাবে চিতাগ্নি হইতে যেন ফিরিয়া পাইয়াছেন, 
এই আশাতীত অসম্ভব ঘটনা যখন সত্য বলিয়া মাতার মনে প্রতীতি জম্মিল, তখন তাহার 
আনন্দও ক্রমশঃ স্বাভাবিক ভাব ধারণ করিল এবং কন্যার অপহরণ বৃত্তান্ত তিনি 
আমাদিগকে খুলিয়া বলিবার অবসর পাইলেন। 


ইহার স্বামী হরনাথ মিত্র সুনামগঞ্জের জনৈক জমীদার ; কয়েক বৎসর যাবৎ হৃদরোগে 
ভুগিয়া মাস কয়েকমাত্র ইহলোক ত্যাগ করিয়াছেন। অনেকদিন হইতেই তিনি বিষয়কর্ম্ম 
নিজে তত্বীবধান করিতে পারিতেন না, কিন্তু সে জন্য তাহার মনে কোন উদ্বেগ ছিল 
না। তাহার আত্মসম্পকীয় প্রিয়-বন্ধু ঘনশ্যাম ঘোষের হস্তে এই ভার দিয়া তিনি খুবই 
নিশ্চিন্ত ছিলেন। ইহার উপর তাহার এতই বিশ্বাস ছিল যে, উইলেও ঘনশ্যামবাবুকে তিনি 
কর্মকর্তা করিয়া গিয়াছেন। ইহাদের দুইটি সন্তান ;--একটি পুত্র ও একটি কন্যা। বিষয়ের 
অধিকারী পুত্রটি সম্প্রতি বিলাতে অধ্যয়ন করিতে গিয়াছে, ৩/৪ বৎসর পরে ফিরিয়া 
আসিবে ; কিন্তু কন্যাকেও তিনি উইলে একখানি বাড়ী ও ৫০ হাজার টাকা দিয়া গিয়াছেন ; 
বিবাহের সময় সুদে-আসলে যৌতুকম্বরূপ ইহা তাহার প্রাপ্য । 

দিদি ইহা শুনিয়া বলিলেন, “মেয়েকে ত মিত্র মশায় বেশ দিয়ে গেছেন।” 

মিত্রাণী বলিয়া উঠিলেন, “আর যত অনর্থ ত এর জন্যই ঘটছে।” 
চেষ্টায় আছেন বুঝি? ছেলেটি কি সুপাত্র নয়?” 

মিত্রাণী বলিলেন, “তা নয় গো তা নয়, তার নিজের দৃষ্টিই এইদিকে পড়েছে ।” 

“তবে যে তুমি বললে, তোমার স্বামীর বন্ধু! তাই আমি ভেবেছিলাম, তিনি বুড় 
মানুষ ।” 

“বুড় নয় ত কি? নাতী-নাতনীতে ঘর ভরা। হালে পরিবার মারা গেছে, এখন 

দিদি হাসিয়া বলিলেন, “সাবাস রে বুড়ো!” 

মিত্রাণী বলিলেন, “তুমি ত ভাই হাসছ, কিন্তু সেই ভয়ে আমি দেশছাড়া হয়ে 
শিমুলতলায় দাদার আশ্রয়ে পালিয়ে এসেছি ; কিন্তু এখানেও নিস্তার নেই। আজ তোমরা 
রক্ষা না করলে আমাদের যে কি অবস্থা হ'ত বল দেখি?” 

আমি অদূরে নীরবে বসিয়া তাহাদের কথাবার্তা শুনিতেছিলাম। মিত্রাণী কৃতজ্ঞতাপূর্ণ 
নেত্রে প্রথমে আমার দিকে চাহিয়া, পরে দিদির পদধূলি গ্রহণ করিলেন। দিদি ব্যস্তসমস্ত- 
ভাবে প্রতিনমস্কার করিয়া বলিলেন, “ও কি কর ভাই! রক্ষা করেছেন ভগবান, আমরা 
উপলক্ষমাত্র। কিন্তু তুমি কি মনে কর, ঘনশ্যামবাবু সত্যই এই ঘটনার সঙ্গে জড়িত?” 

“নিশ্চয়ই! তাতে কোন সন্দেহই নেই। সপ্তাহখানেক হ'ল, তিনি শিমুলতলায় এসে 
পুজোর সময় আমাদের দেশে নিয়ে যাবার জন্যে পীড়াপীড়ি লাগিয়েছিলেন। আমাকে 
কিছুতেই রাজি করাতে না পেরে শেষে মেয়েকেই চুরী ক'রে নিয়ে গেলেন।” 

“কিন্তু হল্দিঝোরাতে নিয়ে গেলেন কেন?” 


১৬৪ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


“এটা আর বুঝলে না, দিদি! সোজা রাস্তায় গেলে যে লোকের নজরে পড়বে! 
তাই বনের মধ্যে খানিকক্ষণ লুকিয়ে রেখে রাতারাতি ষ্টেশনে নিয়ে যাবার মতলবে 
ছিলেন।” 

এতক্ষণ পরে আমি বলিলাম, “কিন্তু কোন ভদ্রলোক ত ডুলীর সঙ্গে ছিল না।” 

“তা কেন থাকবে? বুড়ো ষ্টেশনে অপেক্ষা করছিল। অন্ধকারে রোগী ব'লে চালিয়ে 
রেলে তুলে দিত। কিন্তু এর পর যে কি করবে সেই ভাবনাই এখন আমাকে পাগল 
ক'রে তুলছে, দিদি।” 

দিদি বলিলেন, “যদি অবিলম্বে মেয়ের একটি বিয়ে দিয়ে দিতে পার, তবেই কিন্তু 
তিনি জব্দ হয়ে যান।” 

তা ত ঠিকই বলেছ, ভাই, আর দাদাও একটি সুপাত্র ঠিক করেছেন। ছেলেটি 
ওকালতী পড়ছে, মেজাজও ভাল মনে হয় ; সে-ও শিমুলতলায় এসেছে আর মাঝে 
মাঝে দাদার বাড়ী আসা-যাওয়া করে, কিন্তু তবু তার প্রতি আমার মনটা কেমন প্রসন্ন 
নয়; ঘনশ্যামের সঙ্গে তার একটা কি রকম দূর-সম্পর্ক আছে-ভাইপো না কি 
হয়।”? 

দিদি বলিলেন, “এ ভাই তোমার অন্যায়। কথায় বলে কায়েতের কুটুম। সম্পর্ক 
ধরতে গেলে ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যায়!” 

মিত্রাণী বলিলেন, “কিন্তু সে ছেলে সেদিন সকালে এসে ব'লে গেল যে, হল্দিঝোরা 
দেখতে যাচ্ছে, তারপর এই ৩/৪ দিনও আর তার দেখা নেই। সে-ও এই ষড়যন্ত্রের 
মধ্যে লিপ্ত নেই ত?” 

এই কথা শুনিয়া হঠাৎ আমার মনে সেই যুবার কথা জাগিয়া উঠিল--যাহাকে আমি 
গুহার মধ্যে বন্ধনমুক্ত করিয়াছিলাম। এই ত সেই যুবা নয়! হয়ত বা পথের কণ্টক 
বিবেচনায় ঘনশ্যামবাবুই ইহাকে এইরূপে সরাইবার চেষ্টায় ছিলেন। কিন্তু এই অসম্ভব 
কল্পনা বেশীক্ষণ মনে স্থান পাইল না। 

মিত্রাণী দিদির হাত ধরিয়া সকাতর অনুরোধে বলিলেন, “ভাই, একবার যাকে রক্ষা 
করেছ, আর তাকে বিপদের মুখে ফেলে রেখো না। তোমাদের বউ ক'রে একে ঘরে 
তুলে নাও।” 

দিদি আমার দিকে চাহিয়া হাসিয়া বলিলেন, “তা মেয়ে ত অপছন্দের নয়-কি 
বলিস তুই?” 

আমি মনে মনে বলিলাম, “অমৃতে অরুচি কার?” কিন্তু ইহা ত প্রকাশ করিয়া 
বলা যায় না, তাই মৃদু হাসিয়া মৌনে সম্মতি প্রকাশ করিয়া চলিয়া গেলাম। ঘরে আসিয়া 
আয়নার সামনে দীড়াইয়া ভাবিলাম, “চেহারাখানা বড় বেমানান ব'লে মনে হচ্ছে। তা 
মন্দই বা কি? রাধা ত শ্রীকৃষ্ণের কালো রূপেই মজেছিলেন।” 

“শুভস্য শীপ্রম” বলিয়া ভগিনীপতি কৃষ্ণপক্ষ পার হইতে দিলেন না। তাড়িতবার্তা 
বহন করিয়া তাহার মেজাজটিই হইয়াছে, ত্বরিতগতি ; তাহার পর এ ক্ষেত্রে তিনি 
ঘনশ্যামবাবুকে ব্যর্থ করিবার পক্ষে এই চালটাকেই অব্যর্থ জ্ঞান করিলেন। নবমী তিথিতে 
যে শুভলগ্ন পাওয়া গেল, সেই লগ্নেই তিনি মঙ্গল অনুষ্ঠান সমাধা করিবার সন্কল্প করিলেন। 


ছোটগল্প ১৬৫ 


দিদির বাড়ীতেই বিবাহের আয়োজন--খুব চুপচাপে-পুরোহিত ও ২/৪ জন অন্তরঙ্গ বন্ধু 
ছাড়া আর কাহাকেও বলা হইল না। 

বৈকালে বরসজ্জা শেষ করিয়া দিদিরা কনে সাজাইতে গেলেন। আমি রাঙ্গাবস্ত্র ও 
ফুলচন্দন পরিয়া বারান্দায় আসিয়া বসিলাম। তখনও সূর্যের আলো কনক ঝরণায় 
দিগদিগন্তে স্ফুরিত হইয়া উঠিয়াছিল। রাস্তার অভ্রগুলা দিবা-খদ্যোতের ন্যায় ঝিকমিক 
করিয়া উঠিতেছিল; পাশের মাঠে কাশগুচ্ছের উপরে সূর্যের কনকপ্রভা খেলিয়া 
যাইতেছিল। শিউলী ফুলের সুগন্ধ শরৎকালে বসন্ত জাগাইয়া তুলিয়াছিল। বর্ণের শোভায়, 
গন্ধের হিল্লোলে চারিদিকে যেন সুখের তরঙ্গ বহিয়া যাইতেছিল! কিন্তু এই আলোকদৃশ্য 
সম্মুখে রাখিয়া আমার মনে জাগিয়া উঠিল সেই অন্ধকার-গুহার কথা। কে সে যুবক? 
হইতে পারে, ইহারই সহিত মনোরমা বাগদত্তা হইয়াছিল। বালিকা যে মনে মনে তাহাকে 
ভালবাসে না, তাহাই বা কে বলিতে পারে? বিবাহের মুহূর্তে সে যদি আসিয়া উহাকে 
দাবী করে-তখন? বুদ্ধিতে বুঝিতেছিলাম যে, ইহা একটা আজগুবী অসম্ভব আশঙ্কা ; 
কিন্তু ভূতের ভয়ের মত এই চিন্তা কিছুতেই মন হইতে তাড়াইতে পারিতেছিলাম না। 
এই সময় রসিকদাদাকে আসিতে দেখিয়া মনটা খুসী হইয়া উঠিল। আসিয়াই তিনি 
বলিলেন, “এই শুভদিনে এমন গোমসামুখ দেখছি কেন, ভায়া? তা আমারও কিন্তু সেদিন 
মনটায় ভারী ভাবনা ধ'রে গিয়েছিল?” 

“সে কোন্দিন, রসিকদাদা?” 

“এই তোমারই মত যেদিন সাজসজ্জা ক'রে বসিয়ে রেখেছিল। তারপর কিন্তু 
বাসরঘরে যেমনি কানের উপর টান পড়লো, অমনি প্রাণের গান আপনিই খুলে 
গেল।” 

“আমার ত দাদা, গান-টান আসে না; তুমি আমায় একটু তালিম দিয়ে দাও 
না।” 

“তা বেশ ত, আমি সেদিন যে গানটা গেয়েছিলুম, সেই গানটাই শিখে নাও”, 
বলিয়া রসিকদাদা সুর ভাজিতে আরম্ভ করিলেন-“তা না না না, আহা হা হা, উহু হু হু। 


মরি মরি উহু উহু, 
কুহু কুহু মুহু মুহু কোয়েলা বোলে। 
বায়স বুলায় চঞ্চু বায়সী-গলে! 
হায় রে হায়! প্রেয়সী বলে, 
আমি আজ ঝাপ দিব জলে। 
ঝল্কে উঠবে চলকানো ঢেউ, 
জানবে না গো শুনবে না কেউ, 
তলিয়ে পড়বো চুপে চুপে অতল জলে। 
হায় রে হায়! প্রেয়সী বলে, 
আমি আজ প্রাণ ত্যজিব যমুনা-জলে।” 
আমার কিন্তু গানটি শুনিয়া হাসি আসিল না; যে অন্ধকার মন হইতে মিলাইয়া 
গিয়াছিল, তাহা আবার ঘনাইয়া আসিল ; মুখে বলিলাম, “বেশ রসিকদাদা, বেশ! এই 


১৬৬ স্বর্কুমারী দেবীর রচনা-সংকলন 


গানটাই আমাকে আজ গাইতে হবে।” 

হঠাৎ দেখিলাম, অনেকগুলি লোক বাড়ীর দিকে আসিতেছে । এ আবার কি? 
ভগিনীপতি যে বলিয়াছিলেন, বেশী কাহাকেও বলা হইবে না! দেখিতে দেখিতে তাহারা 
কাছাকাছি আসিয়া পড়িল। রসিকদাদার গানের তান একেবারে বন্ধ হইয়া গেল। তিনি 
সভয়ে বলিয়া উঠিলেন, “বিয়ের দিনে এরা আবার কেন? এ যে পুলিসের দল!” 

আমি বিন্ময়্তব্ধ হইয়া পড়িলাম। 

নিকটে আসিয়া তাহাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করিল, “আপনার 
নাম?” 

“রমাপ্রসাদ।” 

“রমাপ্রসাদ বসু?” 

«আজে হ্যা।” 

একজন পাহারাওয়ালার হস্ত হইতে গুহা-পরিত্যক্ত আমার সেই উত্তরীয়খানা লইয়া 
আর একজন তখন জিজ্ঞাসা করিল, “এ কি আপনার?” 

“আজে হ্া। আপনি কোথায় পাইলেন?” 

“আর এই ছোরাখানা?” দেখিলাম আমার বটে, কোন উত্তর না করিয়া চুপ করিয়া 
রহিলাম। 

“দেখিতেছেন, ইহা রক্তমাখা?” 

দেখিলাম বাস্তবিকই রক্তমাখা ; কিন্তু উহা দিয়া সেদিন যুবকের রন্ধনরজ্জব 
কাটিয়াছিলাম মাত্র, উহাতে রক্তের দাগ আসিল কিরূপে? বুঝিলাম, আমার বিরুদ্ধে একটা 
ষড়যন্ত্র চলিতেছে। কি উত্তর দিব, স্থির করিতে না পারিয়া নীরবেই রহিলাম। দারোগাবাবু 
উগ্রস্বরে বলিলেন, “উত্তর দিন না, চুপ ক'রে রইলেন যে?” আমি অপরাধীর মত আস্তে 
আস্তে বলিলাম, “ছোরাখানা আমার বলেই মনে হচ্ছে, কিন্তু ও ছোরা দিয়ে ত আমি 
কোনদিন রক্তপাত করিনি।” 

“রক্তপাত করেছেন কি না, সে কথা আপনাকে জিজ্ঞাসা করছিনে, সে সব কথা 
থানাতে হবে।” বলিয়া তিনি ইঙ্গিত করিবামাত্র, একজন পাহারাওয়ালা অগ্রসর হইয়া 
আমার হাতে খুনীর হাতকড়ি আটিয়া দিল। 

বিবাহের দিনে আনন্দ-সঙ্গীতের পরিবর্তে শোকক্রন্দনে গৃহ ধবনিত হইয়া উঠিল। 


বন্দী অবস্থায় যে আমার সময় কিরূপে কাটিয়াছিল, তাহা না বলাই ভাল, বলিবার ক্ষ মতাও 
নাই। সে নরক-যন্ত্রণার জ্বালা এখন ভাল করিয়া মনেও আনিতে পারি না, তাই নিষ্কৃতি ; 
নহিলে মুক্তিলাভেও প্রকৃত মুক্তির সুখলাভ করিতে পারিতাম না। সেই বিষম দুর্দিনে 
বিধাতা পুরুষকে যন্ত্রণাকাতর প্রাণে অভিশাপ দিতে দিতে প্রত্যাশা করিয়াছিলাম, 
ফাসীদণ্ডেই জীবনের সমাপন হইবে ; কেন না, আমার বিরুদ্ধে প্রমাণ সঙ্গীণ--ঘনশ্যামবাবু 
লাসকে তাহার ভ্রাতুষ্পূত্র বলিয়াই সনাক্ত করিয়াছেন। কিন্তু দৈব মানুষ অপেক্ষাও প্রবল 
ষড়যন্ত্রী। 


ছোটগল্প ১৬৭ 


আজ আমার বিচারের শেষ দিন। বিচারগৃহ লোকে লোকারণ্য। দুই পক্ষের উকীলের 
বক্তৃতা শেষ হইয়া গিয়াছে। জুরীগণ মতস্থির করিয়া নিজ নিজ অভিমত জঙ্জকে 
জানাইলেন; জজসাহেব কালো টুগী ধীরে ধীরে মাথায় পরিয়া রায় গড়িয়া শুনাইতে 
উদ্যত হইলেন। এমন সময় আদালতের বাহিরে একটা বিষম কোলাহল উিত হইল 
_কে যেন জোর করিয়া প্রবেশ করিতে চাহিতেছে অথচ বাধা পাইতেছে বলিয়া 
পারিতেছে না। দেখিতে দেখিতে ভিড় ঠেলিয়া সেই গুহার যুব৷ বিচারকের সম্মুখে উপস্থিত 
হইল ও উত্তেজিত স্বরে বলিয়া উঠিল, “আসামী নির্দোষ! আমি মরি নাই-জীবিত। 
এই যুবকই আমাকে বন্ধনমুক্ত করিয়া উদ্ধার করিয়াছেন, নহিলে কৃচন্রীর চক্রে আমার 
প্রাণ যাইত।” আমার কানের মধ্যে সমুদ্রের জলকল্লোল শুনিতে পাইলাম; কি যে 
হইতেছিল, ঠিক বুঝিবার পূব্রবেই আমার সংজ্ঞা লোপ হইল! 

যখন চেতনা ফিরিয়া পাইলাম, তখন রসুন-টৌকির মধুর তান আমাকে বিশ্ময়ে 
অভিভূত করিয়া ফেলিল। এ কোথায় আমি? মরণের পর কি ্বর্গরাজ্যে আসিয়া পড়িয়াছি! 
একি স্বপ্ন নাকি! 


১৬৮ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


নব ডাকাতের ডায়েরি 


১ 
নাঃ, আর পারা যায় না! দুর্বল মনটার সঙ্গে কিছুতেই আর পারিয়া উঠিতেছি না। আগে 
বিশ্বাস ছিল, “স্বদেশী” হইবামাত্র মনের কাপুরুষতা-মালিন্য আপনা হইতে মুছিয়া পুছিয়া 
যায়। কিন্তু বিপরীত জ্ঞানের টনটনে বেদনায়--গ্লানিজর্জর আত্মাপুরুষ হতাশ্বাসে মর- 
মর হইয়া পড়িতেছে-উপায় কি করি? কিমৌষধং? 

দুঃখের জ্বালায় এক একবার এমনও ইচ্ছা হয় যে, দুর্্বলতা-দুর্দাস্ত এই হৃৎপিগু- 
অরিটাকে দুই হাতে চিরিয়া হিরণ্যকশিপু-বধের আনন্দলাভ করি,--তাই বা পারি কই? 
ইহা ত আর অসহায়া বাঙ্গালী-বধূকে ঘরের কোণে ঠাসিয়া মারা নয়--এ হইতেছে প্রবল 
দৈত্য আত্মাপূরুষ-ইহাকে মারিতে গেলে নিজেই মরিতে হইবে, তাহা পারি কই? 
অতএব আবার জিজ্ঞাসা করি-কিমৌষধং? মনের কাপুরুষতা ঘুচাই কিরূপে? 

শুনা যায়, আমার পুবর্বপুরুষ হরিহর শর্মার নামডাকে বাঘে-গরুতে এক ঘাটে জল 
খাইত। রঘো ডাকাত আমাদের বাস্তুভিটার ধার দিয়া নদী বাহিয়া ডাকাতী করিতে যাইবার 
সময় উচ্চৈঃস্বরে তার নাম জপ করিতে করিতে নৌকা চালাইত। হরিকর্তা ছিলেন রঘুর 
অস্ত্রগুরু। লাঠি-তলোয়ারে তিনিই নাকি তার হাতে খড়ি দেন। গুরুভক্ত রঘুবীর ডাকাতীর 
পর প্রতিবারই নবরত্ব ডালি তাহার চরণতলে ধরিয়া দিয়া গুরুপ্রণাম পূর্বক সকল 
পাপের প্রায়শ্চিত্ত করিত। তখনকার দিনে এরূপ উপহার গ্রহণ মানহানিকর বা রাজ- 
অপরাধ বলিয়া গণ্য ছিল কি না, আমার জানা নাই-তবে রঘুবীরের এই সম্মানে হরি- 
শর্মার নামডাক যে খুবই বাড়িয়া গিয়াছিল, দেশের সবর্বসাধারণ যে তাহাকে অতিরিক্ত 
ভক্তি-সম্মানের দৃষ্টিতে দেখিত, ইহা বেশ ভাল করিয়াই জানি। এ হেন প্রবলপ্রতাপ 
হরিহর শর্মার সন্তান যে আমি-আমার সকল তেজ, সকল উদ্দীপনা, একটা নরম 
কথাতেই কিনা ঠাণ্ডা জল হইয়া যায়! হায় রে! প্রকাশেও এ দুঃখের উপশম নাই-কেবল 
লজ্জা! 

আমার পিতৃঠাকুর ছিলেন-_হেয়ার কলেজের একজন লব্বপ্রতিষ্ঠ ছাত্র। কলেজের 
ইংলিশ প্রোফেসর ডাক্তার কেমিক্যাল তাহাকে সম্তানতুল্য শ্েহ করিতেন। তখনকার দিনে 
নাকি গুরুশিষ্যে বিজাতীয় বিসংবাদ ছিল না। এই পুরাদস্তুর পিঠ-থাবড়ান সম্পর্ক_ 
ইংরাজীতে যাকে বলে ৮011517 ভাব, তাহা যে আমাদের জাতীয়তার তেজখবর্বককর 
-_তাহাতে আর সন্দেহমাত্র নাই। এ রকম গায়ে হাত-বুলান স্নেহ তাই আজকাল আমরা 
মোটেই পছন্দ করি না, তবে পিতৃদেব অন্যরূপ বুঝিতেন, শিক্ষকের স্নেহে তিনি 
আপনাকে ধন্য জ্ঞান করিতেন। 

পিতার মৃত্যুকালে আমার বয়স ছিল ১৫ বংসর। তিনি যখন রোগশয্যায় পড়িয়া, 
তখন ডাক্তার কেমিক্যাল প্রায়ই তাহাকে দেখিতে আসিতেন, আমাকে সেখানে উপস্থিত 
দেখিলে, অজন্র মিষ্ট কথা আমার উপর বর্ষণ করিতেন, আমার বালক-মন সহজেই 


তাহাতে অভিভূত হইয়া পড়িত। 


ছোটগল্প ১৬৯ 


মৃত্যুর সপ্তাহখানেক পুবের্ব একদিন বাবা কেমিক্যাল সাহেবকে বলিলেন, “জানেন 
ত সাহেব, অনেকগুলি সন্তানের মধ্যে এই ছেলেটি আমার বেচে আছে, একে আমি 
মানুষ ক'রে যেতে পারলাম না, আপনার উপরই সে ভার রইলো, দেখবেন, ভবিষ্যতে 
এ যেন মানুষ হয়।” 


বলা বাহুল্য, আমিও হেয়ার স্কুলে পড়িতাম। পিতৃবিয়োগের পর আমার পড়াশুনার প্রতি 
কেমিক্যাল সাহেবের এমন তীব্র দৃষ্টি পড়িল যে, আমি ব্যতিব্যস্ত হইয়া উঠিলাম। 
বছরখানেক টিকিয়া থাকিতে পারিলে, এন্ট্রেসটা সহজেই পাশ করিতে পারিতাম। কেন 
সৌভাগ্য । কিন্তু অতিরিক্ত সুখ-সৌভাগ্য বু সময়ে অসুখেরই কারণ হইয়া উঠে। অন্ততঃ 
এ সৌভাগ্য আমি বরদাস্ত করিতে পারিলাম না। বছর ত বছর বটে, দিনও নয়, মুহূর্ত 
ত নয়ই। বারোটা মাসে ছুটীগুলা সব পুরাপুরি বাদ সাদ দিয়া তবুও ত অন্তত দুশ পঁয়ত্রিশ 
দিন বই হাতে করিয়া দিন কাটাইতে হইবে বৎসরে! পিতৃমৃত্যুতে স্বাধীনতার আস্বাদ 
পাইয়া এই দীর্ঘকাল বন্দী অবস্থায় কি কাটান যায়! মনে করিতেও দম বন্ধ হইয়া উঠিত! 
ইহার উপর, আমার উপর ক্লাশের ছাত্র-বন্ধুরা চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দিলেন যে, 
কেমিক্যাল সাহেব মানুষ গড়িবার ছলে আমাকে বাঁদর বানাইবার চেষ্টায় আছেন ; তখন 
আর আমাকে পায় কে? নিজেকে মানুষ করিয়া তুলিবার ভার নিজের হাতে লইয়া, 
মাসকতক যাইতে না যাইতেই স্কুল ত্যাগ করিলাম। 

আবাল্য আমি “স্বদেশী"। দুধে দাত বোধ হয় তখনও আমার সব ভাঙ্গে নাই, যখন 
আমি সদলবলে দোকানীদের বিলাতী কাপড় পুড়াইয়া আসিয়াছি। এবার কুল ছাড়িয়া 
রীতিমতভাবে বিপ্লবপন্থী হইয়া পড়িলাম। 

কিন্তু এমন গোপন কথাও কেমিক্যাল সাহেবের নিকট গোপন রহিল না। কি করিয়া 
যে এ খবর তাহার কানে পৌছিল, তাহা এখনও পর্য্যন্ত আমার নিকট রহস্যপূর্ণ। 
ইচ্ছাশক্তির এ কোনরূপ অবিদিত ক্রিয়া না কি? কে জানে? কিন্তু আমার খবরকে ধরা 
আর আমাকে ধরা ত আর এক কথা নয়। তাহার চিঠি বহাবহিতে ডাকপিয়নের জুতার 
তলাটাকে ক্ষয়রোগে ধরিল, শিকলকাটা মুক্ত পাখী আমি, কিন্ত্ব তবু তাহাকে ধরা দিতে 
চাহিলাম না। না চাহিলে কি হয়? দৈব যে স্বয়ং ক্ষমতার অধীন, ইচ্ছাশক্তির দাস 
-আমরা যদি শুধু এই সত্যটুকুর মর্যাদা রক্ষা করিয়া চলিতে জারনিতাম, তাহা হইলে 
ভারতের ভাগ্যলিপি উল্টাইয়া যাইত। যাক। ধরা না দিয়াও একদিন আমি ধরা পড়িয়া 
গেলাম। 

তখন বেলা ২টা, আমি শ্যামবাজার হইতে ট্রামে ভবানীপুর যাইতেছিলাম, কলেজ 
স্টাটের মোড়ে দেখিলাম, একজন হ্যাটকোটধারী সেই গাড়ীর দিকে দ্রতপদে চলিয়া 
আসিতেছেন। কে ও? কেমিক্যাল সাছেব ত নন? হইতেও পারেন তিনি, এই সময় 
লেকচার শেষ করিয়া কোন কোনদিন তিনি বাড়ী যান। আর ঠিক এ সময়েই কি না 
আমি টৌরঙ্গীর ট্রামে চড়িয়া বসিলাম--কি দুব্বৃদ্ধি আমার! আপশোষটা লজ্জায় এবং 
সন্দেহ সত্যে পরিণত করিয়া কেমিক্যাল সাহেবের পা'দুটা গাড়ীর পাদানীর উপর যখন 


১৭০ স্বর্ণকৃমারী দেবীর রচনা-সংকলন 


চড়িল, তখন আমার বুকটা দুরু-দুরু করিয়া কাপিয়া উঠিল ; ইচ্ছা হইল, গাড়ী হইতে 
লাফাইয়া পড়িয়া এ লজ্জাভয় নিবারণ করি; কিন্তু তৎপৃব্রেই সাহেব আমার নিকটে 
আসিয়া দাঁড়াইয়া 'হ্যাল্লো” বলিয়া হাত বাড়াইয়া দিলেন। তাহার সুরে তাহার সমস্ত মুখে 
কি আনন্দ-স্ফুর্তি! সেই আনন্দধারা আমার লজ্জানুতাপপূর্ণ মনকেও বেশ একটু আর্দ্র 
করিয়া তুলিল, বিস্মৃত অনুরাগ-প্রীতি আমার ইচ্ছাকে উপেক্ষা করিয়া ধীরে ধীরে আমাকে 
অভিভূত করিয়া ফেলিল। 


সাহেব বলিলেন-_ মর্মান্তিক অনুনয়পূর্ণ স্বরে বলিলেন, “তোমার পিতার কাতর মৃত্যুবাণী 
আমি যে কিছুতেই ভুলতে পারিনে, তুমি স্কুল ছেড়ে গিয়ে পর্যাস্ত আমার মনে শাস্তি 
নেই। কথা রাখ নবকুমার, স্কুলে আবার ভর্তি হও- জীবনটা নষ্ট কোরো না-তোমার 
প্রতিভাশক্তির বিকাশ কর।” বলিয়া এক মুহূর্ত নীরব হইয়া রহিলেন ; তাহার পর শক্তি 
সংগ্রহ করিয়া যেন বলিলেন-“ও পথ ছাড় নবকুমার, ওতে দেশেরও মঙ্গল নেই, 
তোমারও মঙ্গল নেই, প্রকৃত বন্ধুর উপদেশ শোন, ও পথ ছাড়। আবার--পড়াশুনা 
ধর।” 

তাহার কাতরতায় মনটা বড়ই নরম হইয়া গেল, বলিতে লজ্জা করে- আমার 
চোখদুটা জলে ভরিয়া উঠিল। আমি আন্তরিকভাবে তাহাকে ধন্যবাদ দিলাম। তিনি 
আহ্াদিত হইয়া বলিলেন--“বল স্কুলে ভর্তি হবে-আমি আজই তোমার নামে টাকা জমা 
দিয়া দিব।” 

“বেশ” 

“বলো ও-দলে আর মিশবে না? কথা দাও নবকুমার ; প্রতিজ্ঞা কর?” 

আমি নীরব হইয়া রহিলাম। মন বলিল,_-“তাও কি কখনো হয়?” কিন্তু মনের 
মত পরিবর্তনশীল পদার্থ 'এ দুনিয়ায় বোধ হয় আর দুটি নাই- অন্ততঃ আমার পক্ষে । 
সাহেবের জুতার দিকে চাহিয়া মন যে কথা ভাবিল, তাহার মুখের দিকে চাহিয়া তাহা 
ভুলিয়া গেল--তাহার অনুনয়পূর্ণ কাতর-দৃষ্টিতে দৃষ্টি রাখিয়া আমি বলিতে যাইতেছিলাম 
_“আচ্ছা, বেশ, তাই হবে।” কিন্তু মনের কথা মুখে ফুটিবার পৃব্র্বেই গাড়ীটা সশব্দে 
থামিল--আর ধীরেন গুরুগন্তীর মূর্তিতে আমাদের কাছে আসিয়া দীড়াইবামাত্র আমার 
বাকরোধ হইয়া গেল। এতক্ষণ গাড়ীর এ অংশে আমরা দুইজন মাত্র ছিলাম। তৃতীয় 
ব্যক্তিকে আসিতে দেখিয়া কেমিক্যাল সাহেবও নীরব হইয়া গেলেন; ট্রামও চৌরঙ্গীর 
পথে আসিয়া পড়িল,-তিনি নামিবার সময় এইটুকু শুধু বলিয়া গেলেন--সন্ধ্যার সময় 
আমি যেন তাহার কাছে যাই--তিনি আমার প্রতীক্ষায় থাকিবেন। 


তিনি চলিয়া গেলে ধীরেন জিজ্ঞাসা করিল, “কি কথা হচ্ছিল শুনি?” 

আমি একটু বাদসাদ দিয়া মোটামুটি সবই তাহাকে বলিলাম। সে শুনিয়া ভ্রা কুঞ্চিত 
করিয়া কহিল, “হ্যা, সাহেবের তোমার ইচ্ছা চিরদিনই আমরা ওদের পদানত হয়ে থাকি। 
দেখিস, ওসব মিষ্টি কথায় ভুলিসনে।” 

«আরে ক্ষেপেছ? কোথায় যাচ্ছ ধীরেনদা?” 


ছোটগল্প ১৭১ 


“যাচ্ছি-_কামাখ্যাধামে একটা কাজের চেষ্টায়, বুঝলে ত?” 

“কামাখ্যাধামে! আমাকে কিন্তু এবার সঙ্গে নিতে হবে।” 

“পারবি তুই?” 

“নিশ্চয়?” 

“বিশ্বাস হয় না। তুই যে রকম দুর্্ধল! রাস্তার কুকুর একটা এক ঘা লাঠী খেয়ে 
কুই কুই করলে তোর চোখে জল আসে, কালীঘাটে পাঠা বলি দেখলে মূচ্ছা যাস।” 

“আরে সে আলাদা কথা। নিরপরাধ বেচারা জীবগুলির প্রতি নিষ্ঠুরতা বা স্বার্থের 
জন্য তাদের বলি দেওয়া-_” 

“তা বল্লে চলবে না! রক্তপাতে অভ্যস্ত হতে হবে। পরীক্ষা দিতে পাববি?” 

“নিশ্চযয়। কি করতে হবে বল?” 

“শান্তার পাঁঠাটাকে নিয়ে এসে, শ্বহস্তে তার মুণ্ডপাত করে-কাল আমাদে.. -ন- 
ভোজন করা দিকি?” 


শান্তা আমার পিসীমার মেয়ে, আমার চেয়ে বছর চারেকের ছোট। পিসীমা বিধবা, 
মেয়েটিকে লইয়া আমাদের বাড়ীতেই থাকেন। পিসীমার যত্ন আদরে মাতৃহারা শিশু আমি 
কোনদিনই মাতার মেহের অভাব বুঝি নাই, বরঞ্চ অতিরিক্ত শ্নেহ পাইয়া শ্লেহের অনাদর 
করিতেই শিখিয়াছি। 

শান্তা একটি কুকুর ও একটি ছাগশিশু পালন করিয়াছিল, এই দুই জীবের আশ্চর্য্য 
রকম ভাব--তাহারা দুটিতে জড়াজড়ি করিয়া খেলা করিত, যেন দুটি বিড়ালছানা। শাস্তা 
দুপুববেলা মেঝের উপর মাদুর বিছাইয়া শুইয়! থাকিত--তাহার এই বন্ধু বাচ্ছা দুইটি 
তাহার গায়ের উপর ডিগবাজি খেলিয়া বেড়াইত। ছাগশিশুটিকে লইয়া গেলে, বাড়ীটা 
যে কি রকম বিষাদপূর্ণ হইবে, মনে করিতেও মনটা বিষাদাচ্ছন্ন হইয়া পড়িল। কিন্ত 
দেশমাতৃকার চরণে স্্বস্ব বলি দিবার জন্য প্রস্তুত হইয়া আছি, এ রকম কষ্ট দুঃখ ত 
তাহার তুলনায় সামান্য । 

ভোরবেলা বাড়ীর কেহ উঠিবার পূর্রেই ছাগশিশুটাকে গোয়ালঘর হইতে বাহির 
করিয়া লইয়া চম্পট দিলাম। আশ্চর্য্য! বাচ্চাটা একবার ডাকিল না! সে ভাবিল, আমি 
তাহাকে স্্রেহের আশ্রয়েই উঠাইয়া লইলাম! তখনও শান্তা শয়নকক্ষে, তার কুকুরটা সে 
সময় তাহারই ঘরে ঘুমাইতেছিল। অতএব আমার কার্যে কোনই,বাধা পড়িল না। আমি 
তাহাকে লইয়া বালিগঞ্জ ষ্টেশনে নামিয়া অনতিদূরে একটি নিভৃত জঙ্গলে আসিয়া 
থামিলাম, সেখানে আমার বন্ধুগণ বন-ভোজনের আয়োজনে ব্যস্ত ছিল। 

তাহার পর যাহা ঘটিল, সেই নিষ্ঠুর ব্যাপারের বর্ণনা না করাই ভাল। বধকালীন 
ভ্রন্দনপরায়ণ ছাগশিশুর স্েহ অনুনয়পূর্ণ কাতর ভৎসনা-দৃষ্টি আমার প্রাণে যে শেল 
বিদ্ধ করিয়া গিয়াছে, ভবিষ্যতে উচ্ৃমিত নর-রক্তধারাও আমার মনে সেরূপ অনুতাপ 
বিধাইতে পারে নাই। 


১৭২ স্র্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


২ 
যাহা ভাবিয়াছিলাম, দেখিলাম, মোটেই তাহা নয়। স্বদেশী ডাকাতীতে ভয়-ভাবনার কারণ 
_ষোল আনায় কড়াক্রান্তি মেলে কি না সন্দেহ-এক কথায় বাধাবিপত্তি নাই বলিলেই 
হয়। যাত্রার সময় অতীত যুগের আর্াবীর্যয-কাহিনী স্মরণ করিতে করিতে কালীমাতার 
নামডাকে বিজন জঙ্গলপথ যখন প্রতিধবনিত করিয়া তুলিলাম-তখন আপনাদিগকে 
ভীমার্জ্বন তুল্যই মহারথী বলিয়া মনে হইয়াছিল, অপূবর্ব বীরত্ব প্রদর্শনে ইতিহাসে 
অমরকীর্তি রাখিয়া যাইবার আশায় মনঃপ্রাণ আত্ম-গৌরবে নাচিয়া উঠিয়াছিল। কিন্তু 
কার্য্যক্ষেত্রে অবতীর্ণ হইবামাত্র প্রাণের সেই ভরপুর উপন্যাস শৃন্যে বিলীন হইয়া পড়িল 
_বুঝিলাম, এ রণও নহে, মরণও নহে, একতরফা শূন্য আস্ফালন মাত্র। হায়! হায়! 
কার্যান্তে মনটা বড়ই দমিয়া গেল! 

মুখোসধারী আমরা সংখ্যায় ছিলাম--১৮জন। যাত্রা করিয়াছি--শ্রীবাবুর বাড়ীর 
উদ্দেশে-লক্ষ্মীপুর। আগেই পথ-ঘাট বাড়ী-ঘর দেখিয়া চিনিয়া ম্যাপ আকিয়া লওয়া 
হইয়াছে । আজ যে শ্রীবাবু বাড়ী নাই, কার্য্োপলক্ষে এখন তিনি কলিকাতায়_-সে খবরও 
আগেই জানিয়াছি। শ্রীবাবু একজন মহাজন, তেজারতি কারবারে হঠাৎ ফাপিয়া 
উঠিয়াছেন, ঘরে নগদ টাকা-কড়ি তার যথেষ্ট থাকে । একতলা পৈতৃক কুঠী শীঘ্রই দোতলা 
হইবে শুনিতেছি ; কিন্তু আমাদের লুগ্ঠন-কার্যে সুবিধা জোগাইবার জন্যই বোধ হয়, 
এখনও একতলাই রহিয়া গিয়াছে । পুলিসথানা তাহার বাড়ী হইতে অধিক দূরে নহে, আধ 
ক্রোশ অপেক্ষাও নিকটে--তাহা ছাড়া একালে ডাকাতীর ভয়ও লোকের মন হইতে এক 
রকম ধুইয়া মুছিয়া গিয়াছে, ডাকাতের বীরত্ব এখন গালগন্স মাত্র। অতএব শ্রীবাবু তাহার 
কানন-ভবনদ্বারে দুইজন ভোজপুরী প্রহরী রাখিয়াই এ যাবৎ নিশ্চিন্তভাবে কালযাপন 
ভঙ্গ করিলাম। 

তখন রাত্রি প্রায় ১২টা। আমরা সকলে বাগানের সীমানা ধীরে ধীরে পার হইয়া, 
সদর দ্বারে পৌছিয়া দেখিলাম, বহির্ভাগে দুইখানা খাটিয়ার মধ্যে একখানা অনধিকৃত, 
সম্ভবতঃ ইহার মালিক প্রভুজীর সহিত কলিকাতা যাত্রা করিয়াছে, অন্য খাটিয়াখানির 
অধিকারী দিব্য আয়েসে নাক ডাকাইয়া নিদ্রা দিতেছে। সার্চলাইট তাহার মুখে পড়িবামাত্র, 
সে ঘুমাচ্ছন্ন চোখেই পাশের লাঠীখানার উদ্দেশে হাত বাড়াইয়া “কোন হ্যায় রে, কোন 
হ্যায় রে”, করিয়া ডাক ছাড়িল এবং সঙ্গে সঙ্গে ধড়মড় করিয়া উঠিয়া বসিবার চেষ্টায় 
ব্যর্থ হইয়া ভ্যাবাচাকা খাইয়া গেল। সর্দার মহাশয় তাহার মুখের কাছে পিস্তল ধরিয়া 
বলিলেন, “কথা কহিবে কি গুলী তোমার বুকে পড়িবে ।” অন্যেরা অচিরাৎ খাটিয়ার 
সহিত তাহাকে দড়ী-বুনন করিয়া ফেলিল। ইহার পর একজন পিস্তলধারীকে তাহার নিকটে 
এবং কয়েকজনকে বাহিরে পাহারায় রাখিয়া আমরা ৮জনে দ্বারপ্রান্তে আসিয়া দাড়াইলাম। 
দ্বার দেখিলাম ভিতর হইতে অর্গলবদ্ধ। ভাঙ্গিবার উপক্রম করিতেছি, এমন সময় দৈব 
আমাদের সহায় হইলেন, দ্বার ভাঙ্গিবার আর প্রয়োজন হইল না। ভিতর আঙ্গিনায় যে 
চাকর শুইয়া থাকিত--বাহিরের অস্পষ্ট গুঞ্জন শুনিতে পাইয়া, প্রভু আসিয়াছেন ভাবিয়া 
সে যেমন দরজা খুলিয়া দিল, অমনই আমরা কয়েকজন হুড়মুড় করিয়া গৃহে প্রবেশ 


ছোটগল্প ১৭৩ 


করিলাম। চাকরটা “ডাকাত ডাকাত, সাবধান হও বাবু” বলিতে বলিতে দ্রদতপদে কোথা 
'দয়া কোথায় যে পলাইল, তাহাকে আর ধরা গেল না। লোহার সিন্দুক থাকে বাড়ীর 
তরে অর্থাৎ অন্তঃপুরে, সে খবরও আমরা আগেই পাইয়াছিলাম। দরজায় চারিজনকে 
রাখিয়া, আমরা চারিজনে ভিতর-বাড়ীতে ছুটিলাম। পৃক্রেই বলিয়াছি, শ্রীবাবু সেদিন বাড়ী 
ছিলেন না--তাহার বাবা, কাকা বা মামা এমনই কোন একজন বৃদ্ধ একটি ছোট বাক্স 
লইয়া গুড়ি মারিয়া অন্দরের সুঁড়িপথ অতিক্রম করিবার চেষ্টা করিতেছিলেন, সর্দার 
তাহার পিঠে আস্তে আস্তে বন্দুকের আগার দ্বারা দুই একটি টোকা লাগাইয়া সসম্মানে 
কহিলেন, “পালাবার পথ বন্ধ, বাক্সটি ফেলে দিতে আজ্ঞা হোক।” বৃদ্ধ মুখ তুলিয়া 
চাহিলেন, কি সে করুণ ভীতভাব! সভয়দৃষ্টি! সহযোগীর হাতের টর্চলাইটের রঙ্গিন 
আলোক যেন শবের পাংশু মুখে নাচিয়া উঠিল। বৃদ্ধ কম্পিতহস্তে বাক্সটা ভূতলে রাখিয়া 
ভ্রন্দনপরায়ণ হইয়া কহিলেন-“আমার তরঙ্গিণী এ বাক্স আমার কাছে গচ্ছিত রেখেছে। 
তার বিধবা মেয়ের গহনা। কি জবাবদিহি করব তাকে?” 

“বলবেন-_তার ধন খুব সৎকাযেই লেগেছে ; চাবির গোছাটা দিলেন না ত? ফেলে 
দিন ঠাকুরমশায়!” 
আব্দার তাহাতেই নিবৃত্ত নহে দেখিয়া অগত্যা চাবির গোছাটাও ফেলিয়া দিয়া একটু ক্ষীণ 
অভিমান প্রকাশ করিয়া কহিলেন, “এই নে বাবারা এই নে, দেখিস্‌ যেন কাউকে প্রাণে 
মারিসনে।” 

অতঃপর তিনি কাতরচিন্তে দুই হাটুর মধ্যে মাথা গুজিয়া সারসপক্ষীর ন্যায় অন্ধ 
সাজিযা বসিয়া রহিলেন। আমরা আলমারি, সিন্দুক লণ্ভগু করিয়া মাল সংগ্রহে প্রবৃত্ত 
হইলাম। স্ত্রীলোকরা ছেলে কোলে করিয়া ঘোমটা টানিয়া এক ঘর হইতে অন্য ঘরে চলিয়া 
যাইতে লাগিলেন, আমরা সম্মানভরে নমস্কারপূক্বক নন্্রকষ্ঠে বলিলাম, “যান 
মাঠাকরুণরা, যান, আপনাদের আমরা কিছুই বলব না কিন্ত-” 

“কিন্তু দেশের কাষে কিছু ভিক্ষা দিয়ে যেতে হবে, বেশী কিছু নয়_হাতের অনন্ত 
দু'গাছি খুলে দিয়ে যান।” 

“গলার হারগাছাও দান ক'রে ফেলুন।” 

“নথটাও বাদ রাখবেন না, আজকাল নথের ফ্যাসান একেবারেই উঠে গেছে- 
জানেন ত?” 

«“লোহাগাছি হাতে রেখে বালাজোড়া দিতে কি কষ্ট বোধ কবের্বন? বাঙ্গালীর মেয়ে 
ত আপনারা ; পুণ্যলাভের জন্য কোলের ছেলেকেও ত সাগরে ভাসিয়ে দিয়ে থাকেন। 
দিন মাঠাকরুণ- দেশের কাষে এ দান দিয়ে পুণ্যলাভ করুন।” 
দেশমাতাকে সাজাইবার মানসে আমঞঝ উৎফুল্লভাবে সে দান গ্রহণ করিলাম। 

মা'র অঞ্চলধারী একটি ছোট মেয়ে মুখোসগুলার দিকে চাহিতেছিল, আর কাদিয়া 
কাদিয়া উঠিতেছিল। একজন তাহার হাত ধরিয়া বলিল, “এস ত লক্ষ্মী এদিকে ।” সে 
খুব জোরে চীৎকার করিয়৷ কাদিয়া উঠিল। এই সময় সহসা আমার মুখোসের দড়িটা 


১৭৪ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


খুলিয়া মুখোসটা আমার মুখ হইতে নামিয়া পড়িল। মেয়েটি ছুটিয়া আসিয়া আমার পা 
জড়াইয়া ধরিল, তাহার বোধহয় মনে হইল, এই ভীষণ দৈত্যকুলে আমি প্রহ্াদ, আমার 
নিকট হইতে করুণা পাইবে সে। সে ঠিকই আচিয়াছিল, আমার ইচ্ছায় কার্য হইলে, 
আমি তাহার গহনা লইতাম না ; কিন্তু আমি এখন যন্ত্রমাত্র, সর্দারের ইঙ্গিতচালনায় আমি 
তাহার হাত হইতে বালা দু"গাছি খুলিয়া লইলাম। একটা অনুতাপের তীব্র ঝাপটায় অন্তস্তল 
ভেদ করিয়া সে কাতর-ত্রন্দনে আমার দিকে চাহিয়া রহিল। আমি বার বার “বন্দে 
মাতরম্‌” মন্ত্রের জপে সে আলোড়ন শান্ত করিয়া লইলাম। 

অন্ধ্ঘিন্টাকাল মাত্র আমাদের কার্য্ের সময় নির্দিষ্ট। তাহার মধ্যেই আমরা টাকা- 
কড়ি অলঙ্কারাদি যথেষ্ট বাঁধিয়া লইয়া থলি-ক্কন্ধ-সৈনিকবেশে সদর-দ্বারে উপনীত 
হইলাম। 

এই সময় পলাতক ভূত্যের সহিত কয়েকজন পাড়া-প্রতিবাসী এবং জন দুই 
চৌকিদার পুরুষ আমাদের কাছাকাছি আসিয়া পড়িল। সকলের হাতে বড় বড় লাঠী, 
কিন্তু তাহা চালনার অবসর তাহাদের ভাগ্যে আর ঘটিয়া উঠিল না। ঘন ঘন বন্দুকের 
আওয়াজে তাহাদিগকে চিত্রাঙ্কিতের ন্যায় দাড় করাইয়া রাখিয়া, চোরাই মালসহ আমরা 
তাহাদের পাশ দিয়াই বীরদর্পে বুক ফুলাইয়া চলিয়া গেলাম। 


৩ 
ইহাই স্বদেশী ডাকাতী! এত সহজে এরূপ সবর্বনাশা জয় লাভ এক বাঙ্গালাদেশেই সম্ভবে! 
আত্মরক্ষার জন্য একখানা খাঁড়া-_অর্থাৎ বড় রকম দা ঘরে রাখিতেও বাঙ্গালীর অধিকার 
নাই। এই অবাধ জয়লাভে আত্মপ্রসাদ লাভ করিব কি, মন দুঃখগ্লানিতেই ভরিয়া উঠিল। 
বাঙ্গালার প্রকৃত অসহায় অবস্থা বেশ ভাল করিয়াই হৃদয়ঙ্গম করিলাম। তবুও যে এ 
দেশে ঘন ঘন ডাকাতী হয় না, রাজভয় তাহার প্রকৃত কারণ নহে, বাঙ্গালী জাতি যে 
কিরূপ শাস্তিপ্রিয় নিরীহ প্রকৃতির লোক-ইহা হইতে তাহাই বুঝা যায়। হায় হায়! কত 
শৌর্যাবীর্যয মনুষ্যত্বের বিনিময়ে এই শাস্তিটুকু আমরা কিনিয়াছি! 

দ্বিতীয়বারে আমরা নৌকা-ডাকাতী করি। সেবারেও বেশ সহজে সিদ্ধিলাভ 
হইয়াছিল।, কিন্তু তৃতীয়বারে আমরা নিরাপদে ফিরিতে পারি নাই। আমাদের কৃপায় 
ক্রমে লোকরাও সচেতন হইয়া উঠিতেছিল। এই মুমূর্ষু নিজীব জাতিকে প্রাণবন্ত সজীব 
করিয়া তুলিলাম আমরা অঙ্গুলিগণ্য নগণ্য কয়েকজন বালক! ইহা কি আমাদের 
গৌরবের কথা নহে? রাজপুরুষগণও আমাদের ধরিতে না পারিয়া ত্রাহি ত্রাহি ডাক 
ছাড়িয়াছিলেন! 

তৃতীয়বারেও নৌকাযোগে ডাকাতী করিতে যাই। ডাকাতীর পর মালপত্রসহ আমরা 
যখন নদীর প্রায় কাছাকাছি আসিয়া পড়িয়াছি, সপুলিস জমীদারের লোকজন দুই পাশ 
হইতে আমাদের আক্রমণ করিল। চ115 করিতে অর্ডার পাইলাম--পুলিসও বন্দুক ছুড়িল। 
তবে অন্ধকার রাত্রি--পুলিসের হ্যারিকান লগ্ঠনের আলো মাঝে মাঝে এক একবার এক 
একদিকে মাত্র আলোক নিক্ষিপ্ত করিতেছিল, সেই জন্য আত্মরক্ষার সুযোগ আমরা যথেষ্ট 
পাইয়াছিলাম। একটিমাত্র ছেলে বন্দুকের গুলীতে আহত হইয়া পড়িল, কিন্তু সে অবস্থায় 


ছোটগল্প ১৭৫ 


তাহাকে নৌকায় তোলা সহজ নহে বুঝিয়া, সর্দার তৎক্ষণাৎ তাহার মস্তক দেহবিচ্ছিন্ন 
করিয়া ফেলিলেন। দুই জন দেহ লইয়া গেল, ছিন্ন মস্তক তুলিয়া নদীতে নিক্ষেপের ভার 
পড়িল আমার উপর। একদিন আমার পাঠা কাটিতে কষ্টের সীমা ছিল না, আর আজ 
পথে তীরের দিকে ছুটিলাম। সোজাপথে নৌকা ধরিতে গেলে ধরা পড়ার সম্ভাবনা, 
সকলেই আমরা ঘুরপথে যাত্রা করিলাম। পথ-ঘাট আগে হইতেই যদিও চেনা-জানা, 
যখন শেষ সঙ্কেত-ধবনি পড়িল, তখনও আমি তীরে পৌছিতে পারি নাই। ছুটিয়া 
ছুটিয়া পথ চলিয়া দু” মিনিটের মধ্যেই যদিও একটা আঘাটায় আসিয়া পৌছিলাম, কিন্তু 
নৌকা তখন প্রায় মধ্য-জলে সশব্দে বাহিত হইয়া চলিয়াছে ; তাহার নিশানখানা 
অন্ধকারেও দুলিয়া দুলিয়া আমার পরিত্যক্ত অসহায় অবস্থা বেশ পূর্ণভাবেই ইঙ্গিত 
করিয়া জানাইল। 

বিজন নদীতীরে তৃতীয় প্রহর নিশাকালে যৃথত্রষ্ট মেষসম আমি একা, না, ঠিক একা 
নহে- আমার সাথী হস্তে সেই ছিন্ত্ মুণ্ডটি! আমারি সমবয়সী বালক ছিল সে--কি ভালই 
বাসিতাম তাহাকে! মুণ্ডটি দুই হাতে ধরিয়া গতীর স্রেহভরে সেই মৃত মুখের দিকে চাহিয়া 
রহিলাম--নক্ষত্র-জগতের সমস্ত কিরণ-কণা তাহার উপর কেন্দ্রীভূত হইয়া উঠিল, কি 
প্রশান্ত, কি প্রফুল্ল সে মৃতমুখ,হাসিভরা চোখ দুটি আমাকে যেন সান্ত্বনা প্রদান করিতে 
লাগিল, তবু কষ্টে চখে জল ভরিয়া উঠিল, আমি চক্ষু নিমীলিত করিলাম। কতক্ষণ এরূপে 
বসিয়াছিলাম, জানি না-সহসা যেন পশ্চাতে পদশব্দ শুনিলাম, আর ত ভাবনা-চিস্তার 
সময় নাই- আত্মরক্ষার সময় আসিয়া পড়িয়াছে। আমি তাড়াতাড়ি জলে নামিয়া দীড়াইয়া 
মুণ্ডটা নদীর গভীরতর প্রদেশে নিক্ষেপ করিলাম, পরে উঠিয়া অন্য স্থানে গিয়া 
দাড়াইলাম। তখন ভোরের আলোক ফুটিতে আরম্ত হইয়াছে, দেখিলাম--পিরাণটা 
রক্তমাখা ; তাড়াতাড়ি তাহা খুলিয়া জলে ফেলিয়া দিয়া, নদী পাড়ের নীচে নীচে কু 
বা বালু-পথে, কতু বা কাদা-পথে, কতু কাটা-ঝৌপের মধ্য দিয়া চলিতে লাগিলাম। 

কি সে উৎকট ওৎসুক্য! বলিয়া প্রকাশ করা যায় না। যিনি ভুক্তভোগী, তিনিই 
মাত্র আমার সে সময়ের নিদারুণ যন্ত্রণা বুঝিতে পারিবেন। একবার নিশ্বাস গ্রহণের জন্য 
একটা ঝোপের মধ্যে বসিয়া পড়িলাম,তখন ধুতীর উপরেও দুই এক স্থানে রক্তের 
দাগ লক্ষ্য করিলাম। কাপড়খানা কাচিতে আবার জলে নামিলাম। 

&, &, আবার পদশব্দ! তাড়াতাড়ি উঠিয়া ঝোপের মধ্যে বসিলাম। পদশব্দ ভ্রমশঃ 
দিকে নামিল ; আমি ধীরে ধীরে জ্বালাময় রুদ্ধ-নিশ্বীস ত্যাগ করিয়া দেখিলাম--তাহারা 
ধীবর, নৌকাখানা জলে টানিয়া দাড় বাহিয়া যখন তাহারা চলিয়া গেল-তখন মনে হইল, 
আমিও ত উহাদের সহিত যাইতে পারিতাম ; নিশ্চয়ই বলিলে উহারা আমাকে লইয়া 
যাইত। কিন্তু হায়! তখন সময় চলিয়া গিয়াছে! 

আবার পদশব্দ! উকি মারিয়া চাহিলাম-_লালপাগড়ীর চূড়া নজরে পড়িল। আর রক্ষা 
নাই! গলা শুকাইয়া কাঠ হইয়া গেল ; কিন্তু পাগভ়ীধারী এদিকে আসিল না ; অন্য পথে 


১৭৬ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


চলিয়া গেল; হাফ ফেলিয়া, ধীরে ধীরে উঠিয়া জলে নামিলাম। কি তৃষ্কা! যেন মুমূর্ষু 
ব্যক্তির পিপাসা! জলপান না করিতে পারিলে এখনই প্রাণ বাহির হইয়া যাইবে। অঞ্জলি 
ভরিয়া অমৃত পান করিলাম, দেহে বলসঞ্চয় করিয়া চারিদিকে চাহিয়া দেখিলাম--তখনও 
সূর্যোদয় হয় নাই--পুর্্বগগন লাল হইয়া উঠিয়া--তাহারই উদয় অপেক্ষা করিতেছে, 
_ এখনও নদীতীর নির্জন, সবেমাত্র দুই একজন বৃদ্ধা অনতিদূরে ঘাটে নামিতেছেন ; 
দুই একজন চাষা লাঙ্গলধারী বলদ লইয়া মাঠের দিকে চলিয়াছে। জমীদারবাড়ীর ঘড়িতে 
ঢং ঢং করিয়া ছয়টা বাজিল। মাত্র দুই ঘণ্টা আমি এই তীরে ঘোরা-ফেরা করিতেছি ; 
মনে হইল, এই দুই ঘণ্টার মধ্যে যুগ-যুগান্তর আমার মাথার উপর দিয়া চলিয়া গেছে! 
কোথায় লুকাই! কোথায় পলাই! হে ভগবান্‌, রক্ষা কর, পথ দেখাও ; এই অসহায় 
বালককে আশ্রয় দাও। 

আমি একমনে সেই বিপদের কাণগ্ডারীকে ডাকিতে লাগিলাম। আবার পদশব্দ! 
উঠিবার শক্তি হারাইলাম। নিদারুণ ওৎসুক্যে হৃৎপিগু যেন ভাঙ্গিয়া পড়িবার উপক্রম 
হইল, আমি সকল শক্তি হারাইলাম! এ কষ্টের অপেক্ষা বন্দী হওয়া ত ভাল! ভগবান্‌ 
সে প্রার্থনা গ্রাহ্য করিলেন। দুইজন লোক হন্‌ হন করিয়া আমার নিকটেই এবার 
আসিতে লাগিল। একজন বলিল, “এই যে-এই যে! দেখ দেখি, ও কে একজন বসে 
ওখানে?” মুহূর্তমধ্যে উভয়েই আমার পাশে আসিয়া দাড়াইল, আমি বন্দী হইলাম। 


রাজনীতিক বন্দীর যে কিরূপ অবস্থায় দিন কাটে--তাহার বিশদ বর্ণনা নিষ্প্রয়োজন। 
ভারতবর্ষের এক প্রান্ত হইতে অন্য প্রান্তে ইহা এখন আলোচ্য বিষয় হইয়া দীড়াইয়াছে! 
বন্ততঃ, এ জাতীয় জীবের অবস্থা করাত-মধ্যবর্তী শঙ্খের ন্যায় শোচনীয়। একদিকে 
নির্জন কারাবাসের মানসিক পীড়ন, অন্যদিকে স্বীকার-গৃহের শারীরিক পীড়ন। এই 
উভয়বিধ নৈষ্র্যাই যে সূষ্ষ্মাতি-সৃন্ষ্ম হইতে বৃহত্তম মাহাত্যে সুসভ্য-জাতির মহত্তম কীর্তি 
ঘোষণা করিতেছে, তাহাতে সন্দেহমাত্র নাই। এই মহাপীড়ন সহ্য করিয়াও বন্দী বালকেরা 
যে বাচিয়া ফিরে, ইহাও কম আশ্চর্যের বিষয় নহে! তাহারা মহাপ্রাণ বা মহাপাষাণ! 

ব্যাটারির আঘাতে হাত-পা ভাঙ্গে না; কিন্তু হাড়ে হাড়ে যে ভীষণ বেদনা অনুভূত 
হয়, তাহাতে মানুষকে পাগল করিয়া তোলে। ইহা ছাড়া আরও দুই একরূপ ভয়ঙ্কর 
গীড়ন আছে, তাহা লেখনীমুখে প্রকাশযোগ্য নহে। কেন যে দুর্্বলপ্রকৃতির লোক এই 
পীড়ন-মুখে 8010৬ হইয়া দাড়ায়, তাহা সহজেই বুঝা যায়। আমি কিন্তু এতদিনে 
বুঝিলাম--আমি কাপুরুষ নহি। নরম কথায় আমি যতই টলমল করি না কেন, পীড়ন- 
কষ্টে আমি অটল ছিলাম! তবে সে কষ্ট হইতে ক্ষণিক নিষ্কৃতিলাভের জন্য মিথ্যা কথা 
অজন্্র বলিয়া যাইতাম। এ সব উপায়ে আগে হইতেই শিক্ষিত হইয়াছিলাম! পুলিসকে 
ধাধা দিবার জন্য স্বীকার-উক্তিতে প্রায়ই অজানা-অচেনা এমন সব জমীদারপুত্রের 
নামোল্লেখ করিতাম--যাহাদের ধরা-ছৌয়াও সহজ নয় এবং বিদ্রোহিতা করাও সম্ভব নয়। 
কিন্তু আজকালকার কালে কি যে সম্ভব, কি' যে অসম্ভব, তাহা ত বুঝা যায় না। পুলিস 
মহাজনরা সেই সব কল্পিত সহযোগীদের সন্ধানে শূন্যে ফাদ পাতিতে ছাড়িতেন না! 
একবার কিন্তু সত্য সত্যই বড় অনর্থ ঘটিয়াছিল। শাস্তিপুরের জমীদারপুত্র শশধর আমাদের 


ছোটগল্প ১৭৭ 


একজন সহযোগী, এই খবরটা আমি পুলিসকে দিই। অথচ কোথায় যে শান্তিপুর, তাহাও 
কখন দেখি নাই ;- সেখানে জমীদার আছে কি নাই, তাহার পুত্রই বা কে, তাহাও জানি 
না। একদিন সত্যসত্যই পুলিস শান্তিপুর হইতে শশধর নামক একটি ছেলেকে আমার 
নিকট আনিয়া হাজির। এ জমীদারপুত্র নয়, তাহার শ্যালক-পুত্র। তাহাতে কি আসে যায়! 
শশধর নামও সে ধরে আর স্কুলেও পড়ে। তার ঘরে কংগ্রেসওয়ালার দু" একখানা ছবি, 
দু'একখানা যুগান্তর, সবের্বাপরি গীতার ছোট্ট এডিসন পকেট-বুক দু'একখানাও নাকি 
পাওয়া গিয়াছে ; প্রমাণ চূড়ান্ত! তবুও আমি কিন্তু তাহাকে চিনিলাম না! ইহার ফলে 
লাঠির সামান্য গুতো খাইয়া সে বেচারা বিদায় লাভ করিল--কিন্তু আমার অদৃষ্টে যে 
গীড়নলাভ হইল, তাহা এমনই ভীষণ হইতে ভীষণতর যে, অবশেষে তাহার নিবৃত্তি হইল 
কোথায়_তাহা আমার মনে নাই। কষ্টে যখন চোখ বুঁজিলাম, তখন মনে হইল, যমদূত 
আমার শিয়রে দাঁড়াইয়া! কিন্তু আমার ত বাচিবার সাধ তখনও মিটে নাই! ধরণী কি 
সুন্দর! পিতার স্্েহ, পিসীমার আদর, বয়স্যপ্রীতি, শান্তার ভালবাসা সকলই কি সুন্দর! 
(পিতা যে লোকান্তরে, সে কথা ভুলিয়া গিয়াছিলাম।) সব্বরোপরি সুন্দর আমার দেশ। 
তাহার বন্ধন এখনও ঘুচাইতে পারি নাই,_আমার কাযও ত ফুরায় নাই। 

এঁ দেখা যাইতেছে, স্বাধীনতার উম্মুক্ত অমৃত-ভাগ্ারদ্বার, দুই পদ অগ্রসর হইবামাত্র 
ব্যাকুল প্রাণের তৃষ্তা দূর হইবে, অমৃতপানে জীবন অমর হইয়া উঠিবে,_পারিব না, 
আমি মরিতে পারিব না, আমার কায এখনও ফুরায় নাই, আমার দেশমাতৃকা এখনও 
অধীনতার শৃঙ্খলে বাধা! 

চোখ খুলিয়া গেল! এ কি, কোথায় আছি! এ ত আমার সে কারাগুহ বা গীাড়নগৃহও 
নয়! পুলিসের লোকরাই বা কোথায়? আমি পাশ ফিরিলাম ;-এ কি! কাহার শ্েহময় 
চক্ষু আমার মুখের উপর স্থাপিত? কেমিক্যাল সাহেব না? কেমিক্যাল সাহেব আমার 
কপালে হাত দিয়া আনন্দপূর্ণ কণ্ঠে বলিলেন, “ভাল আছ তুমি, নবকুমার?” 

“হ্যা ভালই আছি। এখানে কি ক'রে এলুম? আপনি এনেছেন?” 

“এ হাসপাতালে । তোমার অসুখ করেছিল-তাই এখানে আছ। আর একটু ভাল 
হও, তখন বাড়ী যেতে পারবে। তুমি মুক্তি পেয়েছ।” 

এ কথায় বিশ্বাস করিতে যেন সাহস হয় না। ক্ষীণকণ্ঠে অস্ফুট স্বরে আনন্দ-বিস্ময়ে 
জিজ্ঞাসা করিলাম- “মুক্তি পেয়েছি?” 

“হ্যা, তুমি মুক্তি পেয়েছ। মিথ্যা-মিথ্যি পুলিস তোমাকে কষ্ট দিয়েছে নিশ্চয়ই তুমি 
দোষী নও।” 

কেমিক্যাল সাহেবের হাত ধরিয়া আনন্দকৃতজ্ঞতায় বালকের ন্যায়ই আমি কাদিতে 
লাগিলাম। বলা বাহুল্য, কেমিক্যাল সাহেবই আমার পক্ষে দাড়াইয়া-আমি যে সুচরিত্র 
_ এই প্রমাণে আমাকে পুলিসের হস্ত হইতে মুক্ত করিয়াছেন। 

আশ্বিন মাস ; বোধন-বাদ্যের আগমনী-সঙ্গীতে চারিদিক আনন্দপূর্ণ হইয়া উঠিয়াছে 
_আমি মহাশক্তিকে ভক্তি জানাইতে গিয়া কেমিক্যাল সাহেবের প্রতিই ভক্রিনত হইয়া 
ভাবিলাম_“যদি ভারতে এইরূপ দশ বিশটাও কেমিকেল সাহেব থাকিতেন, তাহ! হইলে 
ইংরাজ-রাজ্য আজ প্রেম-রাজ্য হইয়া উঠিত।” 
স্বর্ণ, র. স.: ১২ 


১৭৮ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


এখন আমি প্রকৃতই £০০0৮০), এন্টরন্স দিবার মানসে আবার স্কুলে ভর্তি হইয়াছি, 
খুন ডাকাতী যে স্বাধীনতার পথ নয়, ইহা আমি বেশ বুঝিতে পারিয়াছি। কিন্তু তবুও! তবুও 
আমার চিত্ত প্রশান্ত হয় নাই। অধীনতাবন্ধন ছেদন করিবার আকুলতাও এখনও নিবে 
নাই। যদি সময় আসে, যদি কোন পথি-প্রদর্শক কাম্যফল লাভের উজ্জ্বলতর উৎকুষ্টতর 
পথ দেখাইয়া দেন-তবে আমি যে সব্বাগ্রে জীবন-মরণ-পণে পুনরায় তাহার নিশানতলে 
গিয়া দীঁড়াইব, তাহাতে সন্দেহমাত্র নাই। 

কে বলিতে পারে, কেমিক্যাল সাহেবের ন্যায় কোন বিদেশী মহাপুরুষই তাহার 
হস্তের বিশাল মশাল-আলোকে আমাদের অন্ধকার পথ আলোকিত করিয়া তুলিবেন না? 
হিউম সাহেবও ত ছিলেন বিদেশী! 


মাসিক বমূমতী, আশ্বিন ১৩২৯ 


কান্তিবাবুর খোসনাম 


শ্রীমান কান্তিন্দ্র নবনামকরণে কবিব্যসন : লাইব্রেরীঘরে বসিয়া তিনি কবিতা 
লিখিতেছিলেন এবং দুই চারি ছত্র শেষ করিয়া, মনের আনন্দে তাহা আবৃত্তি করিয়া 
যাইতেছিলেন। কবিতাটি অদ্য সন্ধ্যার সময় তাহাদের নবসাহিত্য-সভায় পঠিত হইবে। 
“মবি আজ দখিণা হাওয়ায় 
কোন কাননেব বিদেশিনী কোন সুরে গান গায়? 
কম্পিত থর-থর--পল্লপব মর-মর, 
হৃদয় হা-হুতাশে করে হায় হায়! 
মরি দখিণা হাওয়ায়। 
মধুর চাদিনা আজি 
যেন স্তবূ ভোজবাজি- 
নিশার দিশায়! 
মরি দখিণা হাওয়ায়। 
আমার প্রাণের ফুলটি কেন-_ 
শুকাইয়ে যায়। 
ওরে বাতাস দে রে আশাস 
দে রে রঙিন দোল, 
মাতাইয়ে তোল। 
কলি কুটুক মুগ্জরিয়া_ 
অলি উঠুক গুপ্ররিয়া 
প্রেমের মমতায়, 
মরি দখিণা হাওয়ায়। 
আয় বসন্ত আয় রে ভূমা 
ছড়িয়ে দে রে রঙ্গে চুমা 
প্রাণের কলস দে ভরিয়ে 
কাণায় কাণায়_ 
মরি দথিণা হাওয়ায়।” 
কান্তিচন্দ্রের দক্ষিণ হাওয়ার কবিতা দক্ষিণ হাওয়াতেই কিন্তু মিলাইয়া যায় নাই, আরও 
একজনের কানের মধ্য দিয়া মরমে পশিতেছিল। , 
এখন সবেমাত্র বেলা দুইটা, কিন্তু পাশের খালি বাড়ীর মালীমহলে সন্ধ্যাবেলা আজ 
সুমিত্রা দাসীর নিমন্ত্রণ আছে! সেখানে আজ মালীরা সখের কৃষ্ণযাত্রা করিবে *-- নামজাদা 


১৮০ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


উড়ে কনসার্টওয়ালারাও সেখানে আসিয়া জুটিয়াছে--তাহারা যাত্রার পবের্ব পর্রে 
হারমোনিয়ম-বেহালাতে গড়ের বাদ্য বাজাইবে, যাত্রা অপেক্ষা ইহা শুনিবার লোভই 
সুমিত্রার অধিক। তাই আজ বেলাবেলি সান্ধ্যপাট শেষ করিবার অভিপ্রায়ে দাদাবাবুর ঘরের 
কিরোসিন-বাতিটা সে লইতে আসিয়াছিল। আসিয়া কবিতাপাঠ শুনিয়া-সুমিত্রা দরজার 
পাশে দাড়াইয়া গেল ; পড়া থামিলে ঘরে ঢুকিয়া বলিল-“বড় ভাল লাগে মোর দাদাবাবুর 
গান-- শুনিকিরি খালি কান্না পায়।” বলিয়া সে খিল-খিল করিয়া হাসিয়া উঠিল। সুমিত্রা 
উড়েনী, আধাবয়সী ; কিন্তু সাজসজ্জার আড়ম্বরে বয়সটাকে একান্তই কাচাইয়া তুলিয়াছে 
সে। তাহার খাট চুলের ঝুঁটিটি শাড়ীর ছেড়া পাড় দিয়া অতি মনোমোহনরূপে বাঁধা, 
_দুঃখের বিষয়, এই যত্ব-রচিত কেশ-বিন্যাস তাহার সচরাচর লোকের নজরে পড়ে না 
-_মাথার কাপড়ের আড়ালে ঢাকা পড়িয়া যায়। কিন্তু সীতির দুই পাশ হইতে তাহার 
সম্মখের কপালের উপর তেল জব-জবে পেটে-পাড়ান চুলের যে বাহার খুলিয়াছে, 
তদ্দর্শনে বৃদ্ধ কৃগুলিমালীর অন্ধ নয়নেও সহসা সৌন্দর্যাজ্ঞানের দিব্দুষ্টি ফুটিয়াছে। 
সুমিত্রাকে দেখিলেই সে তাহার মুখের দিকে চাহিয়া থাকে এবং গোপনে ও প্রকাশ্যেও 
বার বার সেই মনমাতানো রূপ-সজ্জার তারিফ না করিয়া থাকিতে পারে না। সুমিত্রার 
পরণে লালপেড়ে শাড়ী, গলায় পুথির মালা, কানে সোনার চাকতি, নাকে ঝুঁটা মুক্তার 
নাকছাবি, হাতে রূপার বাউটি, এতদ্যতীত বাকী অঙ্গপ্রত্যঙ্গ উলকিভূষণে ভূষিত। সহসা 
সুমিত্রার আবির্ভাব উপলব্ধি করিয়া, চমকিয়া কান্তিচন্দ্র সেই দিকে চাহিয়া, ত্রুদ্ধস্বরে বলিল, 
“তুই এলি কোথা থেকে! চলে যা বলছি! আমাকে বিরক্ত করিসনে।” সুমিত্রা দাদাবাবুর 
বকুনিতে বিন্দুমাত্র না টলিয়া, উল্কির উপর রসকলিকাটা “চেপটা-চোপটা” মুখখানা 
দেরাজের উপর প্রতিষ্ঠিত আরসির প্রতিবিষ্বে একবার দেখিয়া লইয়া হাসিয়া বলিল, “আহা 
মরি-_সীতে ঠাকুরাণী অশোকবনে হায় হায় করুছেন--শুনি বুক ফাটিকিরি উঠিছে।” 

কান্তি আবার ক্রুদ্ধস্বরে বলিল--“হাসি হচ্ছে দেখ না, চ'লে যা বলছি এখান থেকে!” 

সুমিত্রা দমিবার পাত্রী নয়-বেশ সপ্রতিভভাবেই উত্তর করিল, “হাসুচি না দাদাবাবু 
_-কান্নায় মোর বুক ফাটিকিরি যাউছি-হায় রে সীতে ঠাকরুণ, জনমদুখিনী জনক- 
কন্যে!” 

কান্তিচন্দ্র আবার তাহাকে একটা তাড়া দিল--তাড়া খাইয়া সে অনুরোধের স্বরে 
বলিল--“দাদাবাবু গো, আর একবার গানটি বল না গো।” 

এই সময় কান্তির একজন বয়স্য যদি না আসিয়া দেখা দিত, তবে আরও কতক্ষণ 
ধরিয়া এইরূপ অভিনয় চলিত, কে জানে । নবাগতকে দেখিয়া, ঝুঁটির উপরকার অঞ্চলটা 
মাথার উপরে আর একটু টানিয়া দিয়া, তেলের বাতিটা মেঝের উপর হইতে তুলিয়া 
লইয়া সে চলিয়া গেল। গৃহের বাহিরে গিয়াই এমন অপরূপ স্বরে হাসিয়া উঠিল যে, 
তাহা হাসি বা কান্না, নিপুণ দার্শনিকই তাহা বলিতে পারেন। 

বিনয় কাস্তিবাবুর কাছে আসিয়া ঝুঁকিয়া টেবলের কাগজের দিকে দৃষ্টিপাত করিয়া 
বলিল, “লিখছ তা হ'লে? আমি তোমাকে তাড়া দিতে এসেছিলুম-বন্ধু!” 

“এসেছ, বেশ করেছ--শোন দেখি একবার--বল দেখি, কেমন লাগে?” 

বিনয় বলিল, “একবারে রাত্রেই শোনা যাবে ; একটু কাষ আছে--এখনি যেতে 


ছোটগল্প ১৮১ 


হবে।” কান্তি টৌকি হইতে উঠিয়া-বন্ধুর হাত ধরিয়া তৈলমলিনতায় প্রতিদ্বন্দিপরায়ণ 
পাশের চৌকিখানার উপর তাহাকে বসাইয়া বলিল--“ছোট্ট কবিতা, বেশী সময় যাবে 
না, শুনতেই হবে বিনদা? যদি তোমার ভাল লাগে, তবেই কমপিটিসনে যেতে মন 
যাবে।” 

কবিতাটি সে সুরে-লয়ে-তানে আবৃত্তি করিয়া বন্ধুবরকে শুনাইল। শুনিয়া বিণ 
মাথা নাড়িয়া প্রশংসিতদৃষ্টিতে কহিল, “হ্যা, হয়েছে ভাল, ছন্দটা ঠিক যেন রবিবাবুঞহ 
-আর অনেক কথাও এর মধ্যে তার,.-অথচ ঠিক অনুকরণও নয়--আজ সভা থেকে 
নিশ্চয়ই তুমি উপাধিভূষিত হবে। ভাল কথা, ভারতলক্ষ্মীর বিজ্ঞাপনটা কি দেখেছ?” 

“না, সময় কই? কাগজখানাও ত আমি এখনও পাইনি ।” 

“প'ড়ে দেখিস তবে সুবিধামত । রেখে যাচ্ছি কাগজখানা_আমি এখন চন্লুম।" 

বিনয় চলিয়া গেল, সগবের্ব সানন্দে কান্তি আর একবার কবিতাটা পড়িল-_ তাহার 
পর খাতাখানা যথাস্থানে রাখিয়া বলিল, “আচ্ছা, এইবার দেখা যাক, কি খুৎ ধরেন আমার 
বিদূধী ভগিনী,-তার কাছ থেকে ত একদিনও একটু মনখোল৷ প্রশংসা পেলুম না। 
এন্টে্স পাশ করেছেন তিনি ফার্ট ডিভিসনে, এই গরবেই গেলেন- প্রশংসা যা কিছু 
সব যেন তারই প্রাপ্য। আরে, কবিতা লেখা-আর পাশ করা কি এক কথা না কি? 
পাশ হচ্ছে ত লাখো লোক-আর কবিতা লিখতে পারে ক'জন। তিনিও কবিতা লিখতে 
সুরু করছেন-_তা যদিও বুঝতে পেরেছি-- ছেড়াখোড়া দু' একটা কাগজের ট্রকরতে তার 
নমুনা পাওয়া গেছে, ভাঙ্গা টুকরিতে স্থান পাবারই তা জিনিষ বটে। যা হ'ক, এটা মদি 
ভাল না বলে ত নিশ্চয় বুঝব )901000৮--সেরেক 0১9100১%! তা ছাড়া আর কিচ্ছু 
নয়।” 


শান্তির বিধবা মাতা শান্তিকে লইয়া ভ্রাতার বাড়ীতেই থাকেন। কান্তিচন্দ্র শান্তির মামাতো 
ভাই। উভয়ে প্রায় একই বয়সী, কান্তি বছরখানেকের মাত্র বড়। এন্ট্রেস পরীক্ষা দিয়াছিল 
দুইজনে একই সঙ্গে, কিন্তু শান্তি পাশ হইল প্রথম বিভাগে-আর কান্তিচন্দ্র টায়টোয়ে 
দুই চার নম্বর গ্রেসে--থার্ড ডিভিসনে পাশ-নাম রক্ষা করিল। পরীক্ষকদিগের একান্ত 
পক্ষপাতিতাবশতঃই যে এমনটা হইল, মেয়ে বলিয়াই যে শাস্তি তাহাদের নেকনজরে 
পড়িয়াছে, ইহাতে কান্তিচন্দ্রের বা তাহার বন্ধুগণের বিন্দুমাত্র সন্দেহ রহিল না। এই 
উপলক্ষে কিছুকাল ধরিয়া প্রতোক পরীক্ষকের আদ্যশ্রাদ্ধোর আলোচনায় কান্তিচন্দ্রের 
মজলিসঘরটি বেশ সরগরম হইয়া উঠিল। কিন্তু ইহার পর কান্তিবাবু যখন শুনিলেন, শাস্তি 
এল-এ পরীক্ষায় দাড়াইবারও সঙ্কল্প করিতেছে, তখন তাহার মন এতই খারাপ হইয়া 
গেল যে, বন্ধুদিগের খাস মজলিস এবং খোসগন্প কিছুই আর তাহাকে খুসী করিতে পারিল 
না। বে-ইজ্জৎ হইবার ভয়ে, স্কুল-কলেজের সহিত সম্পর্ক উগ্াইয়া--গান্ধী মহারাজেব 
জয়গানে মাতিয়া তিনি নন্‌কো-নিশান ধরিলেন। 

পিতা অনুনয়-বিনয় করিয়া বলিলেন, “গান্ধী মহারাজার জয়গান গাচ্ছিস--গা বাবা, 
বেশ ; আমরাও ত গাচ্ছি-বিশ্বসংসারসুদ্ধ সবাই গাচ্ছে, কিন্তু স্কুল-কলেজ ছাড়বি কেন 


১৮২ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


বাবা, সেজন্য, ভদ্রলোকের ছেলে হয়ে শেষে গগুমূর্খ হয়ে থাকবি!” . 

ছেলে উত্তর করিল, “গগুমুর্খ হয়ে থাকা ত আমার উদ্দেশ্য না,_পড়াশুনা আমি 
ঘরেই করব, পরীক্ষা না দিলে কি আর লোকে বিদ্বান হয় না? রবিবাবু ত এত বড় 
বিদ্বান লোক, তিনি ক'টা পাশ করেছেন, বলুন ত?” 

কান্তিচন্দ্র পিতা-মাতার সবেধন নীলমণি! কি জানি, বেশী গীড়াগীড়ি করিলে যদি 
বা সে বিবাগীই হইয়। যায়, অতএব আর উচ্চবাচ্য না করিয়া ছেলের পড়ার জন্য ঘরে 
মাষ্টার রাখিয়া দিয়াই তিনি মনের ক্ষোভ নিবৃত্তি করিলেন। 

এ দিকে দৈবনিবর্বন্ধে, শান্তির ভাগ্যবলে,_হইতে পারে কাস্তিরও অদৃষ্টজোরে- হঠাৎ 
শান্তির একটি ভাল বর জুটিয়া গেল, ফলে পাশের সংকল্পে তাহার এইখানেই ইতি পড়িল। 
কান্তিচন্দ্র হাফ ছাড়িয়া বাচিলেন! ননকোর কৈফিয়ৎ যতই টানুন না, তিনি বি-এ এম- 
এ-ধারী বোনের পাশে এন্ট্রে্স পাশ ভাই! কথাটা এমন বিশ্রী শুনাইত! এ খব্বতার 
হাত হইতে অব্যাহতি পাইয়া বন্ধুদের লইয়া বোটানিক্যাল গার্ডেনে গিয়া সে একদিন 
পিকনিক করিয়া আসিল। 

পাশের পড়া ছাড়িল বলিয়া শাস্তি কিন্তু লিখাপড়া ছাড়িল না। বিবাহের অল্পদিন পরেই 
ইঞ্জিনিয়ার হইবার মানসে স্বামী বিলাতে চলিয়া গেলেন--আর শান্তি স্বামীর মনের মত 
হইবার মানসে ঘরে বসিয়া যথাসম্ভব বিদ্যাবুদ্ধির পরিচালনায় প্রবৃত্ত হইল। ছেলেবেলা 
হইতেই শান্তির গল্প-কবিতা লিখার দিকে ঝোক ছিল, যত্র-পরিশ্রমে তাহার রচনা- প্রতিভা 
দিব্য ফুটিয়া উঠিতে লাগিল । মাঝে মাঝে দুই একটি গল্প-কবিতা বেনামা সহীতে মাসিক 
পত্রিকার সম্পাদকগণের নিকট সে পাঠাইয়া দিত এবং পরে আনন্দ-বিস্ময়ে দেখিত, 
কোন কোনটি যথাসময়ে প্রকাশিত হইয়াছে। এ খবর কিন্তু শাস্তি কান্তিবাবুকে কোনদিন 
জানায় নাই, কারণ, সে জানিত-দাদা এ কথা শুনিলে সন্তুষ্ট হইবেন না। হইলে কি 
হয়-সতোর মহিমা স্বতঃ-প্রকাশিত হইয়া পড়ে। পৃব্রেইি বলা হইয়াছে, দুই একখানা 
ছেড়া কাগজের টুকরা কান্তিবাবুর হাতে আসিয়া পড়ায় তিনি সন্দিগ্ধ হইয়া উঠিলেন, 
_মাথা নাড়িয়া ভাবিলেন, “শাস্তি দেখছি পরীক্ষার পড়া ছেড়ে চুপচাপ ব'সে নাই- 
ভিতরে ভিতরে একটা কাগুকারখানা বাধাবার চেষ্টায় আছে। যাক, এ ক্ষেত্রে আমাকে 
হার মানাতে পারবে না। দেখা যাক, তার বিদ্যার কত দৌড়।” 

কান্তিন্দ্রও স্কুল-কলেজ ছাড়িয়া কবিতা লিখিতে সুরু করিয়াছিলেন, এবার রীতিমত 
উদামে লিখা আরম্ভ করিলেন। রবিবাবুর কাব্যগ্রহ্থে তার সেলফ, আলমারি ভরিয়া গেল 
এবং অবিলম্বে সাহিত্য-সভার প্রতিষ্ঠা হইল। তাহার পিতা ভাবিলেন, নন্‌্কো দলে 
মিশিয়া পিকেটিং করিয়া কোন্দিন ছেলে জেলে যাইত--তাহার অপেক্ষা ইহা ভালই 
হইয়াছে কাশীরামের মহাভারত এবং কৃত্তিবাসের রামায়ণ তিনি এই সভায় দান 
করিলেন। 

শান্তি তাহার লিখার কথা দাদার কাছে প্রকাশ করে নাই, কিন্তু কান্তি কবিতা লিখিয়াই 
সগবের্ব বোনকে শুনাইতে আসিত। এ ক্ষেত্রে যশোলাভের প্রত্যাশা সে বড় একটা করিত 
না; জানিত, এ বড় কঠিন ঠাই, কিন্তু শেলি বায়রণের ন্যায় তাহার কবিত্ব-প্রতিভা যে 
সমালোচনা এবং সমালোচকের বহু উর্ঘে, নিন্দা-প্রশংসার অতীত অমরশক্তির উপর 


ছোটগল্প ১৮৩ 


প্রতিষ্ঠিত, ইহাই সে শান্তিকে অনুভব করাইতে আসিত। 

কাস্তি যখন শাস্তির ঘরে ঢুকিল, তখন সে লিখিতেছিল। কান্তিকে দেখিয়া তাড়াতাড়ি 
কাগজপত্রগুলা দেরাজবন্দী করিল--কিন্তু দীর্ঘ কাগজের লিখা প্রষ্ঠাটা কান্তির নজর এড়াইল 
না। কান্তি হাসিয়া বলিল, “কি লিখা হচ্ছিল। আমাকে দেখেই অমনি ঢাক-ঢাক গুড়- 
গুড়! কা'ল বুঝি মেল-ডে?” 

শান্তি হাসিয়া বলিল, “সে খবরটাও ত রাখ দেখছি ।” 

কান্তি বলিল, “তোর জন্যে রাখিনে--আমার টিটবিটটা আসে যে। কিন্ত কাল মেল 
আসবে-মেল যাবে ত সেই পরশু । বাস রে, কি বড় বড় চিঠি। ফেল করাবি দেখছি 
তুই জামাইবাবুকে। কি যে মাথামুণ্ড এত লিখিস, আমি ত ভেবেই পাইনে।” 

“আচ্ছা, তোমার সময় আসুক না, দেখা যাবে তখন তুমি কি কর।” 

“আমাকে এমন 0০০1 পাসনি। সে সময়টা কবিতা লিখলে আমার পরকালের কাষ 
হবে। একটা নতুন কবিতা লিখেছি-শোন দেখি!” ভাবসহযোগে কবিতা পাঠ করিয়া 
শান্তির মুখের দিকে চাহিয়া সে জিজ্ঞাসা করিল, “কেমন লাগলো?” 

শাস্তি বলিল, “বেশ।” 

অপ্রত্যাশিতভাবেও কান্তি এই উত্তরই প্রত্যাশা করিতেছিল। শাস্তি ঠেকিয়া 
শিখিয়াছে, দাদার কবিতার প্রশংসা করিতে পারে না-তাই দাদা এমন চটিয়াছে তাহার 
উপর যে, লাইব্রেরীর বই একখানা চাহিয়া আর সে পায় না। আত্মরক্ষার প্রবৃত্তি মানুষের 
সবর্বাপেক্ষা প্রবল, অতএব আজ আর সে অপ্রিয় সত্য কথা কহিল না; আরও এক 
কথা, তাহার পৃব্রের কবিতা হইতে ইহা অনেক ভাল। 

কান্তি শান্তির প্রশংসালাভে অত্যন্ত আহ্রাদিত হইয়া বলিল, “বিনয়েরও এ কবিতাটা 
খুব ভাল লেগেছে।” 

“সেই আসল কথা। আমি আর সত্যি কবিতার মর্্ম কি বুঝি। শুনে কি বল্লে 
বিনয়?” 

“মে ত একেবারে মসগুল! বল্লে, ঠিক যেন রবিবাবুর কবিতাই সে শুনছে ।” 

এতটা বাড়াবাড়ি শান্তির সহ্য হইল না ; বলিয়া ফেলিল, “তোমরা দশে মিলে দেখছি 
রবিবাবুর অস্তিত্বটাই লোপ ক'রে ফেলবে” 

কান্তি কিন্তু এ কথায় রাগ না করিয়া প্রসন্মুখেই বলিল, “কি যে বলিস? তার 
অনুকরণে তাকে ত আমরা বাড়িয়েই তুলছি।” 

“তা সত্য! কাকের রব নইলে ত সূর্যয প্রকাশ হয় না। আচ্ছা, তোমার সে কবিতাটা 
“ভারতী” কি নিয়েছে!” 

“ভারতী? সে হস্ল মেয়ের কাগজ, হাড়হদ্দ পক্ষপাতী! যদি তোর নাম দিয়ে দিতৃম, 
তা হ'লে হয়ত বা নিত।” 

শান্তি হাসিয়া বলিল, “কোনও এক সময়ে মেয়ের কাগজ ছিল বটে 'ভারতী”, কিন্তু 
এখন ত তোমার স্বজাতিরাই 'ভারতী'র সম্পাদক।” 

“আমার স্বজাতিদের ত বিজাতির প্রতি আরও বেশী মায়া, “ভারতী'র পৃষ্ঠায় 
আমাদের আশা-ভরসা বড়ই কম।” বলিতে বলিতে কাস্তির হাতের কাগজখানা হঠাৎ 


১৮৪ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


নীচে পড়িয়া গেল, সে তুলিতে গিয়া দেখিল--আরও একখানা কাগজ সেখানে পড়িয়া 
আছে। শান্তির খাতা হইতে সেখান! নীচে পড়িয়া গিয়াছিল, শাস্তি তাহা লক্ষ্য করে নাই। 
কাগজখানা হাতে লইয়া কান্তি বলিল, “এও যে কবিতা, তইও দেখছি আমার দেখাদেখি 
কবিতা লিখতে ধরেছিস-তা ভাল ।” 

শান্তি অনুনয় করিয়া কাগজখানা ফিরিয়া চাহিল, কান্তি না দিয়া পড়িতে আরম 
করিল- 


চঞ্চল বায়ু আমি চপল নহি। 
আমি-ভালবাসি ভালবাসাতে 
ভালবাসি সবে হাসাতে 
পুলক রঙ্গে ভাসাতে 

আমি অধীকে বি। 
আমি কাহারও দুঃখ ভুলি না, 
কাহারে কড়ু ত ছলি না, 


কুসুমে ফোটাই গন্ধে 
পাখীরে ডাকাই ছন্দে 
তরদ্গে নাচায়ে তটিনী 
রসেতে ভরায়ে ধরণী 
প্রমোদমন্ত রহি। 


আমি প্রেমের নিপুণ সারথি, 
চির-কৈশোরে চির-নিপুণগতি | 
যৌবন-মদ-রঙ্গে, বরণ ফুটাযে অঙ্গে 
মিলনৈ বিরহ আনিয়া 
সুখেতে দুঃখ টানিয়া 
জীবন স্বপনে মোহি 
কৌতুক-নট আমি কপট নহি। 
সখি কপট নহি।” 
পড়িয়া কান্তি বলিয়া উঠিল, “ভারী মজা ত। আমরা দু'জনেই লিখেছি বাতাসের 
কবিতা । আচ্ছা, মজা করবি একটু, ভাই?” 
“কি মজা?” 
“তোরটা আমার নামে-আর আমারটা তোর নামে 'ভারতী'তে পাঠান যাক-_ দেখ, 
কোনটা তারা নেন? নামের মাহাত্মে তারা চলে কি না, এতেই বুঝতে পারবি।” 
“বেশ! আমার তাতে আপত্তি নেই।” 
রাত্রিতে সাহিত্যসভায় দুই কবিতাই কান্তি তাহার বলিয়া পাঠ করিল। সভায় বাহবা 
রব পড়িয়া গেল এবং সাহিত্যিকরা মিলিয়া তাহার নামকরণ করিলেন, অমৃতানুজনিধি 
কবিব্যসন। 


ছোটগল্প ১৮৫ 


৩ 
“ভারতলক্ষ্ী” কাগজে কান্তি বিজ্ঞাপন দেখিল--একটি ভাল গল্পের জন্য ১০০ টাকা 
পুরস্কার! 

এত দিন সে কবিতাই লিখিতেছিল--এইবার সে গল্প লিখিতে প্রবৃত্ত হইল। শুধু 
কবিতা লিখিয়া বাহিরে সে সাহিত্যিক নাম লাভ করিতে পারিবে না-গল্পও লিখিতে হইবে, 
ইহা সে বুঝিল। কিন্তু গল্প লিখিতে বসিয়া সে দেখিল, কবিতা লিখা তাহার পক্ষে যতটা 
সহজ, গল্প লিখাটা সে রকম নয়। প্লটগুলি মাথায় যেমন আসে, কাগজে কলমে লিখিতে 
গেলেই অন্যরকম হইয়া যায়, একের মুণ্ড অন্যের ধরে গিয়া পড়ে । অনেক কষ্টে একটি 
গল্প শেষ করিয়া সে বিনয়কে শুনাইল ; কিন্তু এ হেন বন্ধু বিনয়-যে তাহার কবিতা 
চোখ বুজিয়া শুনিয়া আহা উহু করে ; সেও কিন্তু আজ কান্তির গল্পের প্রশংসা করিতে 
পারিল না। অগত্যা কান্তি আর একটা লিখিল, খ্যাতনামা লেখকদিগের রচনাংশ বাজেয়াপ্ত 
করিয়া লইয়া নিজের আখ্যানটি কোনরকমে সাজাইয়া তুলিল। তাহার বার বার মনে হইতে 
লাগিল, শান্তি যদি গল্পটি দেখিয়া শুনিয়া তাহার মনের মত করিয়া লিখিয়া দেয়--তবে 
ইহার শ্রী ফিরিতে পারে। কিন্তু তাহা হইলে ত শান্তির কাছে ন্যুনতা স্বীকার করিতে হয়! 
তবে দায়ে পড়িয়া মানুষ কি না করে! অনিচ্ছাসত্তেও গল্পটা হাতে লইয়া সে শান্তির 
ঘরে গেল। গিয়া দেখিল, শান্তি ঘরে নাই-টেবলের উপর তাহার অসমাপ্ত একখানা চিঠি 
পড়িয়া আছে। বুঝিল-লিখিতে লিখিতে সে কোথাও গিয়াছে, এখনি আসিবে। চিঠিটা 
সে পড়িতে আরম্ভ করিল-_ 

“প্রিয়তম--", 

এ কি রকম সম্বোধন? বন্ধু বিনয় তার স্ত্রীর নিকট হইতে যে সব চিঠি পায়_ 
তাহাতে সম্বোধনের কি ১মংপার ঘটা ।- প্রাণ আমার, প্রাণের প্রাণ, আত্মার আত্মা, 
হৃদয়সবর্বস্ব, এইরূপ কত অপরূপ মনমাতান ডাকে ভরা সে চিঠি ! আর শান্তি লিখিতেছে 
শুধু- ছোট্ট একটি প্রিয়তম শব্দ! “ছি!” নিমেষের মধ্যে এইরূপ ভাবিয়া লইয়া আবার 
সে পড়িতে আরম্ভ করিল-_ 

“প্রতি সপ্তাহে তোমার চিঠিখানির জন্য কিরূপ আকুল আগ্রহে অপেক্ষা ক'রে থাকি, 
তা কি বুঝতে পার না তুমি? নিশ্চয়ই তা পার না। পারলে হাজার কাষের মধ্যেও একটু 
সময় ক'রে নিয়ে দু'লাইনও লিখতে । কেন বল দেখি, গত মেলে চিঠি পেলুম না? অসুখ 
করেনি ত? কত রকম ভাবনাই যে হচ্ছে। আসছে মেলে যদি.চিঠি না পাই ত কিযে 
করব জানি না। মিস ক্রিষ্টিকে তা হ'লে চিঠি লিখব। হয় ত বা তার সঙ্গেই তুমি আমোদ 
ক'রে কোথাও বেড়াতে গেছ_আর আমি এ দিকে ভেবে মরছি। তা যদি শুনি, তা 
হ'লে কিন্তু ভয়ানক রাগ করব। 

“আগের চিঠিতে লিখেছিলে, টাকার টানাটানি পড়েছে তোমার। বাড়ী থেকে যত 
টাকা পাবার আশা করেছিলে, তা পাগুনি। টাকা পেলে কি না, জানার জন্য খুবই উৎসুক 
হয়ে আছি। আমি যদি তোমাকে এ সময় কিছু পাঠাতে পারতুম! বার বার সেই কথাই 
ভাবছি। ভাবছি শুধু তা নয়--প্রাণপণ চেষ্টাও করছি। 

“আমার ছোট গল্পগুলি সংগ্রহ ক'রে পাঠালে 'বসুমতী" ছাপতে রাজি আছেন, কিন্তু 


১৮৬ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


তার সঙ্গে দু' একটা নতুন গল্পও দিতে হবে! একটা শেষ ক'রে ফেলেছি। আজ রাতে 
দুপ্টা পরিচ্ছেদ লিখে ফেলতে পারলে আরও একটা শেষ হয়ে যাবে। আমি তা হ'লে 
কালই সমস্তগুলা একসঙ্গে ডাকে দিতে পারব। গল্পগুলা পেলেই তারা আমাকে তিনশ 
টাকা পাঠাবেন বলেছেন। তোমার জন্মদিনে শ্রীচরণে সে উপহার গিয়ে পৌছবে। 
ভাবতেও এত আনন্দ হচ্ছে। 

“ভাল কথা, 'ভারতী”খানা পেয়েছ কি না, লিখলে না ত? তোমার কেমন লাগলো, 
জানবার জন্য আমি যে এ দিকে ছটফট করছি--” 

এই পর্যান্ত লিখিয়া পিয়নের হাকে তাড়াতাড়ি শান্তি নীচে মেল-চিঠি আনিতে 
গিয়াছিল। পদশব্দ শুনিয়া, সে গৃহে ফিরিবার আগেই কান্তি সরিয়া পড়িল। যাইতে যাইতে 
ভাবিল-“বাহা রে মেয়ে! তলে তলে কত কাণ্ডই করছ তুমি,_- পুরুষদের হার মানালে 
দেখছি! এবার আমাদেরই হাতাবেড়ি নিয়ে রান্না-ঘরে গিয়ে বসতে হবে-আর তোমরা 
নিখিল কাব্যের ম্যানেজারি করবে। সেটি কিন্তু হঠাৎ করতে দিচ্ছিনে, ঠাকরুণ।” 


“ও সুমিত্রা, বলি ও সশএারাণি, কোথায় যাওয়া হচ্ছে?” 

সুমিত্রা দাদাবাবুর এই আদরের ডাকে গলিয়া গিয়া হাসিয়া বলিল--“দিদিমণির 
চিঠিপত্র ডাকে দিতে যাউছি, দাদাবাবু।” 

“কি চিঠিপত্র দেখি।” এই বলিয়া সুমিত্রার হাতের কাগজপত্রগুলা কান্তি নিজের 
হাতে উঠাইয়া লইল। 

সুমিত্রা ফিস ফিস করিয়া বলিল-_“দিদিমণি রাগ করবে দাদাবাবু বলো না- তুমি 
দেখিছ চিঠিপত্তর।” 

“তা কেন বলব; সুমিত্রারাণীকে কি আমি বকুনি খাওয়াতে পারি।” 

গল্পগুলি হাতে পাইয়া কান্তির হৃদয় আশানন্দে কাপিয়া উঠিল, সে বলিল, 
“তা তুমি আর কেন যাবে, আমিই ত ডাকঘরে যাচ্ছি-অমনি এগুলোও ডাকে দিয়ে 
দেব।” 

“তা দিও দাদাবাবু, দিদিমণিকে বলিব, মুই ডাকে দিউছি। মালী ডাকুছি কেন, 
শুনিকিরি আসি।” 

কম্পাউও্ড হইতে ঘরে আসিবার সময় কান্তি আকাশপথে চিহি চিহি কাতর 
ক্রন্দনধধবনি শুনিল। উপরে চাহিয়া দেখিল, উড়ন্ত চিলের মুখে একটা মুরগির বাচ্ছা! 
তাহার বক্ষে একটা করুণ কম্পন উপ্িয়া মুহূর্তমধ্যে তাহা মিলাইয়া গেল! 


শাস্তি হা-প্রত্যাশা৷ করিয়া দিন গণিতে লাগিল, সপ্তাহ কাটিল-_-মাস যায়, কই, “বসুমতী"র 
নিকট হইতে ত কোন উত্তর পাওয়া গেল না। স্বামীর জম্মদিন আসিতেও ত আর বেশী 
বিলম্ব নাই- শান্তি সম্পাদককে আর একখানি পত্র লিখিল। উত্তর আসিল-_- লেখিকা 
শান্তিবালার কোন গল্পই আফিসে পৌঁছে নাই। শাস্তির বুকের পাঁজরখানা যেন ভাঙ্গিয়া 
পড়িল। 

কিছুদিন পরে ভারতলক্ষ্মীতে প্রকাশিত “চৌর্য্য-মাহাত্ম্য” নামে একটি গল্পের 


ছোটগল্প ১৮৭ 


প্রশংসা নানা কাগজে বাহির হইতে লাগিল। আর কোন গল্প যদি লেখক নাও লিখেন 
_এই গল্পটিতেই তিনি সাহিত্যজগতে অমর নাম লাত করিবেন, এমন কথাও কেহ কেহ 
বলিয়াছে। ভারতলক্ষ্মী একখানা কিনিয়া শাস্তি গল্পটি পড়িল, এ কি! এ যে তাহারই গল্প, 
কেবল নামের বদল-এবং স্থানে স্থানে দুই চারিটা কথার পরিবর্তন।_লেখক স্বনামধন্য 
শ্রীকমলাকান্ত মন্বমিন্থিত অমৃতানুজকণ্ঠ কবিব্যসন। 


মাসিক বসুমতী, আশ্বিন ১৩৩০ 


১৮৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


তিনটি দৃশ্য 


কর্ণবেধের নিমন্ত্রণ! নহবতে তৈরবীর আলাপ শুনিতে শুনিতে দালানে উঠিলাম ; উঠিয়া 
দেখিলাম, মেয়েকে কলাতলায় বসাইয়া একজন রমণী তাহার কাণ বিধিতেছেন ; অন্য 
সকলে তাহাদিগকে ঘিরিয়া দাড়াইয়া আছেন। উৎসবের দিনে এরূপ চুপচাপে কার্য সম্পন্ন 
কিছু নৃতন বলিয়া ঠেকিল। মেয়েটি ৬/৭ বৎসরের হইবে। তাহার ক্ষুদ্র মুখে প্রকাণ্ড 
গান্তীর্যয। কাণ বিধান হইয়া গেলে রমণী যখন মাকড়ী দুইটা কাণের এফোড় ওফোড় 
করিয়৷ উঠিয়া দাড়াইলেন, তখনও মেয়ে টু-শব্দ করিল না। কন্যার মাতা এতক্ষণ একটু 
আড়ালে ছিলেন, নাপিত আসিয়া রমণীর পরিত্যক্ত স্থান অধিকার করিয়া মাকড়ীর আকড়া 
দুইটা আটকাইয়া দিবার পর তিনি আসিয়া মমতাপূর্ণ চিত্তে মেয়ের কাণে জল দিতে 
লাগিলেন। মেয়ের চোখ দিয়া তখনও এক ফোটা জল পড়িল না। সে বীর-নারীর ন্যায় 
ধীর, মৌনভাবে সময়োচিত গুরুত্ব রক্ষা করিল। ইহার পর হুলুধবনি বাদ্যধবনির মধ্যে 
মাতা তাহাকে হাত ধরিয়া তুলিয়া মাথায় মুকুট পরাইয়া বরণ করিতে লাগিলেন। তখন 
তাহার কচি মুখে যে প্রফুল্লভাব ফুটিয়া উঠিল, তাহার মধ্যেও কিন্তু মেঘ-চাপা বজ্র 
মত প্রচ্ছন্ন আত্মসম্মানের মস্ত একটা আভাস পাওয়া যাইতেছিল। দেখিয়া মনে হইল, 
মুকুট ধারণের দিন কুইন ভিক্টোরিয়াও বুঝি এ হেন তেজোদৃপ্ত ভাব ধারণ করিতে পারেন 
নাই। 

আমার মনে পড়িয়া গেল, বন্ধুবর মিত্র মহাশয়ের কথা । তাহাকে যদি জিজ্ঞাসা করি, 
পৃথিবীর শ্রেষ্ঠ তাজ্জব কি, তিনি অসঙ্কোচে বলিয়া উঠেন, “বাঙ্গালীর মেয়ে। এই দেখ 
না, একজন কুলবধূ-_-সাত চড়ে যার মুখে রা বাহির হয় না, আধ হাত ঘোমটা টানিয়া 
ষ্টেশনের পথে চলিতে চলিতে যিনি প্রতি মুহূর্তে পথ হারাইয়া বসেন, স্বামী বিলাত হইতে 
ফিরিতে না ফিরিতে তাহার পৃবের্বর এত লজ্জা-সরম চলিয়া গেল কোথায়? তিনি এখন 
পরিপূর্ণ মেমসাহেব। স্বামীকে পাশে বসাইয়া নিজে টমটম হাকাইয়া চলেন ; ইংরাজী 
বোলচালে ডিক্রীধারী পুরুষকেও হারাইয়া দেন। 

“কেবল বালিকা বধূ কেন, সেদিন দেখিলাম, পঞ্চাশ বছরের এক বর্ষিয়সী, শিবপূজা 
না করিয়া যিনি জলগ্রহণ করিতেন না, মেম দেখিলে অস্পৃশ্য বস্তু বিবেচনায় নাসিকা 
কুঞ্চিত করিয়! আট হাত দূরে সরিয়া দাড়াইতেন, আজ তিনি অসঙ্কোচে স্বামীর সহিত 
করিয়া দিলেন। ইহাকে তাজ্জব ব্যাপার বলিব না ত কি?” 

মিত্র মহাশয়ের সেই কথা আজ আমার নেহাৎ বেঠিক বলিয়া মনে হইল না। এমন 
ছোট মুখে এত বড় গুরুগন্তীর ভাব অন্য কোনও দেশে কেহ দেখিয়াছে কি? 


মেয়েটির নাম ধনিষ্ঠা। ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করিয়াছিল বলিয়া, গণৎকার তাহার 
এইরূপ নামকরণ করিয়াছিলেন। মাতা ও দিদিমার ইহাতে গবের্বর সীমা রহিল না। দিদিমা 
ভাবিলেন, স্বয়ং লক্ষ্মী তাহাদের গৃহে আবির্ভৃতা হইয়াছেন। মাতা কল্পনার মানসপটে 


ছোটগল্প ১৮৯ 


রাজপুত্র জামাতার ছবি আকিতে লাগিলেন। কন্যা দুণ্ধ পান করিতে করিতে যখন তখন 
অর্-নিমীলিত-নেত্রে “দেয়ালা” করিয়া হাসিয়া উঠে, আবার পরক্ষণেই ফুঁপাইয়া ফুঁপাইয়া 
কাদিতে থাকে, মাতা ইহাতে ভীত হইয়া স্বামীকে এই কথা জানাইলেন। স্বামী স্বল্পবেতনের 
কেরাণী। বাড়ীর মধ্যে কেবল তাহারই কন্যালাভের আনন্দে মক্ত্কি বিকল হয় নাই। বরঞ্চ 
বিপরীত। শিশু ভূমিষ্ঠ হওয়া পর্য্যন্ত তিনি কন্যা পার করিবার চিস্তাতেই বিব্রত-এমন 
কি, পৈতৃক ভিটাখানির দিকে চাহিয়া যখন তখন তাহার দীর্ঘনিশ্বাস পড়ে। হায় রে! 
সবেধন নীলমণি এই সম্পত্তিটুকু কন্যাদায়ে কোন দিন না বাধা পড়িয়া যায়! স্ত্রার কথায় 
বিরক্তিভাব প্রকাশ করিয়া দ্রতপদে তিনি আফিসে চলিয়৷ গেলেন। আমি সখীর মর্মবেদনা 
শুনিয়া গণক ঠাকুরকে ডাকাইয়া স্বস্তযয়নের পরামর্শ দিলাম। সুফল ফলিল-_-মাতার কল্পনা 
সফল হইল। ১২ বৎসর পূর্ণ হইতে না হইতে বংশীপুরের রাজবংশীয় জম্ীদারপুত্রের 
সহিত ধনিষ্ঠার সম্বন্ধ হইল। পিতা অগাধ ভাবনা হইতে নিষ্কৃতি পাইলেন। তাহারা টাকা 
চাহেন না, কুল করিবার অভিপ্রায়ে বিনা পণে শুধু মেয়েটি গ্রহণ করিতে সম্মত হইলেন। 

ইনি রাজপুত্র না হইলেও রাজভ্রাতার পুত্র-তীাহার নিজ বাড়ীতে চাকররা তাহাকে 
“কুমার' বলিয়াই ডাকে ; সুতরাং শ্বশুরবাড়ীর লোকরা যে গবর্ব করিয়া তাহাকে রাজা 
জামাই বলিবে, ইহাতে আশ্চর্যের কিছুই নাই। 

আমরা থাকি বাকীপুরে। আমার স্বামী তথাকার প্রোফেসর। কর্ণবেধের ৬ বৎসর 
পরে আবার ধনিষ্ঠার বিবাহের নিমন্রণ পাইলাম। স্বামী আসিতে পারিলেন না; আমি 
আহারাদি শেষ করিয়া ছেলে-মেয়ে সঙ্গে লইয়া ট্রেনে উঠিবার জন্য প্রস্তুত হইলাম। ও 
মা, গাড়ীতে উঠিবার সময় শুনি, আমার আদুরে গোপালী ধনুদ্ধারী দাসীটিকে খুঁজিয়া 
পাওয়া যুইতেছে না। সে এই দেশেরই লোক, দেশ সুদ্ধ তাহার সাঙ্গাৎ সাঙ্গাতনী ; 
বুঝিলাম, তাহাদের নিকট বিদায় লইতে গিয়া চোখের জলের আধারে পথ হারাইয়া 
ফেলিয়াছে। কিন্তু সে আমার পেয়ারের দাসী। তাহাকে ছাড়িয়া এক পা চলিতে আমি 
নারাজ ; সুতরাং পৌটলা-পুটলী গাাতে উঠাইবার পর “ভোজিয়া কাহা রে, ভোজিয়া 
কাহা” এইরূপ একটা হৈ-চৈ রব পড়িয়া গেল। ইহার প্রায় ঝাড়া ১৫ মিনিট পরে আদরে 
গরবে হেলিতে দুলিতে হাপাইতে হাপাইতে ভোজিয়া আসিয়া দেখা দিল এবং বিনা 
বাক্যব্যয়ে গাড়ীতে উঠিয়া আমার পদতলে বসিল। আমি তখন এতক্ষণকার জমা রাগের 
ঝাল তাহার উপর বর্ষণ করিতে লাগিলাম, সে কিন্তু কথাটি না কহিয়া মৌনভাবে আমার 
পা টিপিতে লাগিল। বকুনীতে কখনও সে কথা কহে না, এই গুপ্তণই আমি তাহার বশ। 

দ্রতবেগে কোচম্যান গাড়ী চালাইয়াও যথাসময়ে ষ্টেশনে পৌছিতে পারিল না, ফলে 
ট্রেন মিস করিলাম। সুতরাং আমার ভাগ্যে বিবাহ-দেখা আর ঘটিল না। পরদিন রওনা 
হইয়া বাসিবিবাহের দিন বিবাহ-বাড়ীতে উপস্থিত হইলাম। 


২ | 
এমন জীকজমক কখন দেখি নাই--কখনও দেখিব না! কি সে দুই ধারে বাধা রোশনাই 
_-কিবা ময়ূরপল্মীর উপর নাচ-গান-কি সে শোভাযাত্রা--কত বা প্রাণ-মাতান গড়ের 
বাদ্যি। বরসজ্জাই বা কি অপরূপ! চতুর্দোলার উপর রাজপোষাক-পরা মণিমাণিক্যে মোড়া 


১৯০ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


বর- দেখিলে মরি মরি, চোখ আর ফিরান যায় না! “দিদিমণির কি জোর বরাত গা!” 
দেউড়ীতে ঢুকিতে না ঢুকিতে এইরূপ বর্ণনা আমার কাণের ভিতর দিয়া মরমে প্রবেশ 
করিতে লাগিল-- আর আপশোষে আমার প্রাণ যেন ফাটিয়া যাইতে লাগিল। হায়--হায়! 
এমন ঘটার বিবাহ কি না আমি দেখিতে পাইলাম না! মনে মনে ভোজিয়াকে অভিসম্পাত 
করিতে করিতে উপরে উঠিলাম। ঘরে প্রবেশ করিয়া কিন্তু বর-দর্শনে এই আপশোষের 
জ্বালা ক্রমশঃ কমিয়া আসিল। বরের বর্ণ যদিও একটু মলিন, কিন্তু মুখশ্রী প্রিয়দর্শন এবং 
রাজপুত্রের মত পোষাকে, হীরা-মুক্তার আভরণে সাজিয়া তাহাকে রূপকথার রাজপুত্রের 
মতই দেখাইতেছিল। বরকন্যাকে মসলন্দের আসনে বসাইয়া মেয়ের দল তখন 
তাহাদিগকে ভাড় খেলাইতেছিলেন। সঙ্গে সঙ্গে রসিকতার ফোয়ারা ছুটিতেছিল। একজন 
রসিকা গান করিতেছিলেন : 


রসিক জামাই বটে দিদি রসিক জামাই বটে! 
কাণ মললেই নৃত্য করেন 
হার মেনে যায় নটে। 
হায় রে, হার মেনে যায় নটে! 
শুনলে তাহার রসের কথা, 
বুকে বাজে শেলের ব্যথা, 
গানের তানে কুত্তা কাদে শিয়াল বনে ছোটে ॥ 
গাধার বাচ্ছা খোস মেজাজে, 
লাফিয়ে ওঠে পথের মাঝে, 
রজক গুপোর দেহ কুপো কাদার উপর লোটে। 
. সাবাস জামাই বলিহারি রঙমহালে রটে॥ 


আমি পাশে দাড়াইয়া আনন্দিতচিত্তে এই সকল দেখিতেছিলাম, এমন সময় একজন 
দাসী আসিয়া বলিল, “ওগো, রাজবাড়ী থেকে কুমার বাহাদুর ও বৌরাণী এসেছেন, 
দিদিমণিকে নিতে ।” ইহা শুনিয়া ধনিষ্ঠার মাতার সহিত আমিও দ্রনতপদে নীচে নামিয়া 
গেলাম। ধনিষ্ঠার পিতা তখন কুমার বাহাদুরকে গাড়ী হইতে নামাইয়া উপরে লইয়া গেলেন 
আর লাল ঘেরাটোপ ঢাকা পাক্কীথানি অন্দরের উঠানে আসিয়া নামিল। সঙ্গের 
আসাসোটাধারী পেয়াদা দুইজন দাসীকে পাঙ্ধীর নিকটে রাখিয়া সরিয়া গেল। আমরা 
বৌরাণীকে সসম্ত্রমে হাত ধরিয়া উপরে লইয়া আসিলাম। দাসী দুইজনের মধ্যে একজনের 
হাতে জরীর ঝালরযুক্ত পাখা ও সোনার পানের পাটা। অন্যজনের হাতে দুইটা হাতীর 
দাতের বাক্স। বৌরাণী ঘরে প্রবেশ করিবামাত্র বর রেহাই পাইয়া বাহিরে চলিয়া গেল। 
আমরা কণেকে ঘিরিয়া বসিয়া তাহার আভরণ-সজ্জা দেখিতে লাগিলাম। বাক্সের মধ্যে 
ডালার ভিতর ডালা; ক্রমশঃ ডালা নামাইয়া৷ বৌরাণী গহনা বাহির করিতে লাগিলেন। 
হীরা-জহরতের আভায় ঘর যেন ঝকমকিয়া উঠিল, মুকুট, ঝাপটা, কাণ, কর্ণফুল, তাবিজ, 
বাজুবন্ধ, খাড়ূ, বণ্ঠী, চিক বালা, চূড়, রতনচত্র, চরণচক্র, আরও কত যে কি, বলিতে 
লজ্জা করে -সে সবের নামও জানি না। সাত রাজার ধন মণিমাণিক্য যেন এই দুইটা 
বান্সের ভিতর বন্দী হইয়া আসিয়াছে! এইরূপ আভরণ-সজ্জিতা ধনিষ্ঠাকে দেখিয়া 


ছোটগল্প ১৯১ 


সকলেই একবাক্যে বলিতে লাগিল, আজ সাক্ষাৎ অন্নপূর্ণা-দর্শন. হইল! মাতা আনন্দে 
নিবর্বাকি হইয়া রহিলেন। কিন্তু দিদিমা সেকেলে মানুষ, তিনি এত আনন্দ নীরবে সহিতে 
পারিলেন না। নিজের পেট চাপড়াইয়া মেয়েকে সম্বোধন করিয়া বলিলেন, “ওরে বিরাজ, 
মোর কোক আর তোর কোক, তোর কোক আর মোর কোক।” 

এইরূপ নিরতিশয় আনন্দের মধ্যে আমার মন সহসা যেন মুহূর্তের জন্য বিষগ্ন 
হইয়া পড়িল। রত্বাভরণ-সঙজ্জিতা ধনিষ্ঠাকে দেখিয়া রূপকথার সেই প্রবাদটি মনে পড়িয়া 
গেল--“পর পর মা, গয়না পর।” কিন্তু অল্পক্ষণের মধ্যেই সে ভাবটা মন হইতে দূর 
হইয়া গেল-নহবতের তান শুনিতে শুনিতে ছেলে-মেয়ে লইয়া বাড়ী ফিরিয়া আসিলাম। 

এখানে আমরা ননদের বাড়ীতে উঠিয়াছিলাম। আসিবামাত্র মেয়েটি যে মন্তব্য প্রকাশ 
করিল, তাহাতে আমার পূ্র্বচিন্তার একটা ধারা দেখিতে পাইয়া মনটা আবার একটু যেন 
দমিয়া গেল। 

ঠাকুরঝি তাহাকে জিজ্ঞাসা করিলেন, “কি রে ফুলি, কেমন বর দেখলি? তোর 
মনে ধরেছে ত??” 

ফুলি সে কথায় কর্ণপাত না করিয়া বলিয়া উঠিল, “পিসীমা, আমি কখ্খনো বিয়ে 
করবো না।” 

ঠাকুরঝি হাসিয়া বলিলেন, “কেন রে, কি হয়েছে?” 

মেয়ে বলিল, “বাপ রে, আমি অত গয়না পরতে পারব না। কি বিশ্রী।” 

আমি মনে মনে বলিলাম, এরই মধ্যে মেয়ের একালের হাওয়া লাগিল যে। আমার 
ছেলেটি পাশে দাঁড়াইয়া ছিল, সে গন্তীর মুখে বলিল, “ইস্‌! গয়না পরবে না! পেলে 
ত! তোমার ত আর রাজপুত্র বর আসছে না?” বলিয়া সে মসমস্‌ করিয়া চলিয়া গেল। 
ফুলি কাদিয়া বলিল, “মা, দাদা কেবল আমার সঙ্গে ঝগড়া করে।” ঠাকুরঝি তাহাকে 
সান্তনা দিয়া বলিলেন, “তোর দাদাকে খুব বকে দেব এখন, তুই কাদিসনি। তোকে আর 
ভারী গয়না পরতে হবে না, এবার তোর জন্মদিনে খুব সরু দৃ"গাছি চুড়ি গড়িয়ে দেব, 
কেমন রে?” বলিয়া তিনি তাহাকে একটা খেলনার বাক্স দিলেন। সে গো হইয়া বসিয়া 
ছবির গরু বানাইতে বসিল। 


৩ 
কাল-স্ত্রোত দ্রুত চলে বা স্মৃতি-শ্রোত,_-তাহা বৈজ্ঞানিকরাই বলিছ্ধে পারেন ; কারণ, কাল 
বহে সমানে সটানে ; স্মৃতি বহে পিছনে উজানে। বিপরীত অঙ্ক ধারাপাতের নিয়মে 
এতদুভয়ের সঠিক মাপবৈচিত্র্য নির্ণয় করা আমার মত আনাড়ীর কর্ম নহে। আমরা তাই 
মনগড়া চালে চলিয়া ম্মৃতিকেই প্রাধান্য দিয়া থাকি। পূব্বঘটনার পর প্রায় ১০ বৎসরকাল 
চলিয়া গিয়াছে। কিন্তু আমার মনে হইতেছে--সে ত সেদিনের কথা। 

প্রথম কিছুদিন ধনিষ্ঠাদের খবর মাঝে মাঝে পাইয়াছিলাম। কিন্তু বিরাজ চিঠিপত্র 
লিখিতে বড়ই অপটু ; আমি দশখানা চিঠি লিখিলে হয়ত বা একখানা চিঠি পাইতাম, 
তাহাও হিজিবিজি অক্ষরে ও নিতান্ত সংক্ষেপে, যথা- 


১৯২ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


“প্রাণের সই, 
অনেকদিন তোমাকে চিঠি লিখতে পারিনি, কিছু মনে করিও না। কি আর লিখব। 
তুমি ত জান, লিখতে গেলে আমার কথা জোগায় না। কবে আসিবে? দেখা হ'লে 
সুখ-দুখ্খুর সব কথা বলব। আমরা 'ভাল আছি। আমি লিখতে পারি না পারি, তোমরা 
কেমন থাক, তাহা লিখতে ভুলো না। ইতি- 
বিরাজ।” 


কিন্তু এক তরফা অনুরাগ যদি বা চলে, তাহার প্রকাশ থামিয়া যায়। অল্পদিনের 
মধ্যে আমাদের চিঠি লেখালিখি বন্ধ হইয়া গেল ; কিন্তু তাই বলিয়া আমি যে তাহাকে 
ভুলিয়া গিয়াছিলাম, তাহা নহে ; সবর্বদাই তাহাদের কথা মনে পড়িত। কালের পরিবর্তনে 
অবস্থার পরিবর্তন ঘটিতে পারে, যেমনটি দেখিয়া গিয়াছিলাম, তেমনটি না-ও দেখিতে 
পারি, এ কথা কিন্তু আমার মনে হইত না। তাহাদেব মনে পড়িলেই সেই বিবাহের আনন্দ- 
দৃশ্যই আমার মনে ভাসিয়া উঠিত। ইতোমধ্যে আমরা কয় বৎসরের জন্য বিলাত 
শিয়াছিলাম। কলিকাতায় ফিরিয়া সখীর বাটা যাইয়া সহসা নিরানন্দ শোকদৃশ্যের মধ্যে 
আসিয়া পড়িলাম ; দেখিলাম, সখীর বৈধব্য-বেশ। কিছুক্ষণ আমরা দুইজনে দুইজনের 
হাত ধরিয়া কতই না কাদিলাম। তাহার পর আমি আগেই বলিলাম, “দিদি, এমন হয়েছে, 
তা ত জানাওনি?” 

তিনি বলিলেন, “কি আর জানাব ; আর তোমরাও ত এখানে ছিলে না।” 

জিজ্ঞাসা করিলাম, “মাকে দেখছি না যে?” 

“তিনি কি আর আছেন, দিদি? আমাকে একলা ফেলে তারা সবাই চলে 
গেছেন।” বলিয়া তিনি আবার অশ্রধারা মুছিতে লাগিলেন। 

আমি একটু পরে "বলিলাম, “মেয়ের খবর ভাল ত? আজ ত পূজার যষ্ঠী ; 
ভেবেছিলাম, তাকে এখানে দেখব, মেয়েকে যে আননি !” 

তিনি নিশ্বাস ফেলিয়া বলিলেন, “দুঃখের কথা কি বলব ভাই! রাজবাড়ীর নিয়ম 
নেই বউ পাঠানর। সেই পর্য্যন্ত মেয়ে আর এ বাড়ী ঢোকেনি।” 

আমি বলিলাম, “কি নিষ্ঠুর গো তারা!” 

তিনি বলিলেন, “সাধের সময় একদিন এনে যে পাঁচ ব্যঞ্ন ভাত খাওয়াব, তা- 
ও হল না। বাড়ী বয়ে সাধ পাঠিয়ে দিলুম।” 

আমি বলিলাম, “না পাঠালেই ত চলত ।” 

“তা ঠিক ; কিন্তু মা'র প্রাণ তা ত বোঝে না৷ প্রসব হবার সময় মান অপমান 
ভুলে সেখানে গিয়ে দুদিন কাটিয়ে এলুম।” 

আমি সান্ত্বনা দিবার জন্য বলিলাম, “তা মেয়ে ত পরের ঘরে যাবার জন্যই জন্মায়। 
সে ত সুখে আছে ভাই?” 

তিনি বলিলেন, “সেই মনে করেই ত এতদিন প্রাণ ধরে ছিলুম, কিন্তু বেহাই যাবার 
পর কু-সঙ্গীর ফাদে পড়ে জামাই একেবারে গোল্লায় গেছে । এক বাইজীর মন যোগাতে 
দু' হাতে টাকা ওড়াচ্ছে। শুন্লুম, বাদরের বিয়ে দিতে সেদিন নাকি লক্ষ টাকা খরচ 


করেছে। 


ছোটগল্প ১৯৩ 


আমি অবাক হইয়া সখীর দুঃখের কাহিনী শুনিতেছি, এমন সময় নীচে পাল্কীর 
শব্দ পাওয়া গেল। একজন দাসী দৌড়িয়া আসিয়া বলিল, “ওমা, দিদিমণি এসেছেন 
গো।” 

“দিদিমণি! হঠাৎ এতদিন পরে? ব্যাপার কি?” 

আমরা ছুটিয়া নামিয়া গিয়া দেখিলাম, সত্যই ধনিষ্ঠা পান্ধী হইতে বাহির হইতেছে। 
সে নামিয়া আমাদিগকে প্রণাম করিল। 

মাতা তাহার হাত ধরিয়া তুলিয়া শিরশ্ম্বন করিলেন, আমি তাহার গাল টিপিয়া 
বলিলাম, “ওমা, ধনী বুড়ী, তুই এতবড় হয়েছিস!” 

সে একটু হাসিল। সে হাসিটুকু কি সুমধুর! 
বলিল, “মাইজী, বাক্স দু'টো সাবধানে তুলিয়া রাখুন।” 

বিরাজের আদেশে দাসী বাক্স দুইটা হাতে লইয়া আমাদের সহিত উপরে আসিল, 
উপরে শয়নকক্ষের পালঙ্কের উপর বাক্স দুইটা রাখিল। বিরাজ তাহার উপর বালিস দুটা 
চাপাইয়া দিলেন, তাহার পর কন্যাকে কাছে টানিয়া লইয়া বলিলেন, “মা, খবর সব ভাল 
ত?” 

কন্যা একটু থামিয়া থামিয়া বলিল, “হ্যা, একরকম সব ভালই। সকলে ভাল 
আছেন।” মাতা বলিলেন, “আজ কি ক'রে এলে মা! জামাই কি এতদিন পরে রাজী 
হলেন?” 

সে বলিল, “না মা, তিনি কিছু জানেন না; বৌরাণী তার একজন দরোয়ান সঙ্গে 
দিয়ে পাঠিয়ে দিয়েছেন।” 

আমি বলিলাম, “বৌরাণীর খুব দয়ার শরীর ত! পুজোর দিন নিজের মাথায় সব 

“হ্যা, তিনি আমাকে খুব ভালবাসেন। এই গয়নার বাক্স দু'টো শ্বশুরমশায় তার 
কাছেই রেখেছিলেন। এখন এই বাক্স ফিরিয়ে নেবার জন্য উনি বৌরাণীকে খুব বিরক্ত 
করছেন। কিন্তু গয়নাগুলো হাতে পেয়ে পাছে দু* দিনে সব নষ্ট ক'রে ফেলে, এই ভয়ে 
তোমার কাছে বাক্স দু'টো রাখবার জন্য আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন।” 

পরে আমার দিকে চাহিয়া বলিল, “মাসীমা, আপনার যে দেখা পাব, এটা ভাবিনি । 
কত যে খুসী হলুম, তা বলতে পারিনে।” 

আমি এতক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া ছিলাম। 'তাহার যৌবনোজ্জবল 
রূপতরঙ্গ বর্ধার ভরা নদীর ন্যায় সব্বাঙ্গে যেন উথলিয়া উঠিতেছিল। হৃদয়ের 
বিষাদরেখাপাতে সেই কমনীয় কাস্তি আরও যেন মহিমান্বিত ভাব ধারণ করিয়াছিল। হায় 
রে! সে জন কি হতভাগ্য-যাহার নিকট এ অতুল রূপের কোন মর্যাদা নাই! 

ধনিষ্ঠার কথার উত্তর দিতে যাইতেছি, হঠাৎ ফটকে সশব্দ গাড়ী থামার আওয়াজে 
নিব্বাক্‌ হইয়া পড়িলাম। কিছু যে একটা অভাবনীয় ঘটনা ঘটিবে, তাহা যেন স্বতঃই 
মনে হইল। বিরাজ আশ্চর্য হইয়া বলিল, “এমন সময় কার গাড়ী-কে এল?” 

ধনিষ্ঠা ধীরভাবে বলিল, “বোধহয় উনি এলেন।” 


স্বর্ণ, র. স.: ১৩ 


১৯৪ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


এসেছেন?” 

তামি বলিলাম, “তাই ত! একটা কোন বিভ্রাট না ঘটে।” 

আমার কথা শেষ হইতে না হইতেই জামাতা বাবাজী সশব্দে গৃহে প্রবেশ করিলেন। 
তাহার মুখে মদের গন্ধ ভূর্ভুর্‌ করিতেছে, নয়নদুটি রক্তবর্ণ। আমাদের দিকে দৃষ্টিপাত 
না করিয়া উগ্রভাবে স্ত্রীকে বলিলেন, “লুকিয়ে চ'লে আসা হয়েছে বড়!” 

স্ত্রী উত্তর করিল, “লুকিয়ে আসিনি, বৌরাণী আমাকে পাঠিয়ে দিয়েছেন।” 

“বোরাণী তোমাকে পাঠাবার কে? আমার অনুমতি নিয়েছিলে?” 

“তুমি থাক কোথায়? আর বাপের বাড়ী আসব, তার আবার অনুমতি কি, আমি 
ত আর এখনও ছোট্ট বউটি নেই?” 

জামাতা বলিল, “আগে বাড়ী চল, তারপর এ কথার বোঝাপড়া হবে।” 

ধনিষ্ঠা বলিল, “বাড়ী? আমার বাড়ী কোথায়? বাড়ীতে ত অন্য লোককে বসিয়েছ। 
আমি ত রাজবাড়ীর এক কোণে প'ড়ে রয়েছি” 

জামাতার এতদূর অধঃপতন হইয়াছে, মাতা তাহা জানিতেন না। তিনি যেন 
হতচেতন হইয়া ক্ষণেক শূন্যদৃষ্টিতে চাহিয়া রহিলেন, তাহার পর কপালে করাঘাত করিয়া 
বসিয়া পড়িলেন। 

জামাতা সেদিকে ভ্রাক্ষেপ না করিয়া বলিল, “বড় যে কথা ফুটছে দেখছি। গয়নার 
বাক্স কোথায়, নিয়ে এস এখনই ।” 

ধনিষ্ঠা অকুষ্ঠিত স্বরে বলিল, “গয়না আমি দেব না। এগুলিই আমার মেয়ের একমাত্র 
সম্বল।” 

জামাতার স্বর আরও চড়িয়া উঠিল, “দেবে না? এখনই নিয়ে এস বলছি, নইলে 
ভাল হবে না। চোর তুমি।” 

ধনিষ্ঠা বলিল, “আমার ধন আমি এনেছি, আমি চোর--আর তুমি তা কেড়ে নিতে 
এসেছ--তুমি সাধু!” 

জামাতা তীব্র স্বরে বলিল, “বটে! তোমার ধন! তোমার বাবাকেলে ধন।” 

আমি থাকিতে না পারিয়া বলিলাম, “বাপের ধন নাই হল ; ওর স্ত্রীধন ; ওতে ত 
তোমার কোন অধিকার নেই, বাছা!” 

জামাতা এ কথায় ভ্রাক্ষেপ না করিয়া স্ত্রীকে উচ্চৈঃস্বরে বলিল, “দেবে না? চোর! 
ছোটলোকের মেয়ে! এখনই দাও বল্ছি।” 

ধনিষ্ঠা দৃপ্তকষ্ঠে বলিল, “দেখ, অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু বাপ-মায়ের 
অপমান সহা করব না। এমন করে যদি বল--” 

তাহার মুখের কথা শেষ হইতে না হইতে স্বামী বলিল, “কি, তোমার কথায় আমি 
ভয় পাব নাকি? একবার কেন-_-একশোবার বল্ব, ছোটলোক--জুয়াচোরের মেয়ে। গহনা 
চুরি করে এনেছিস, ফিরিয়ে নিয়ে আয়।” 

ধনিষ্ঠা ক্ষণকাল পাষাণমূর্তির ন্যায় সোজা হইয়া দাঁড়াইয়া রহিল। তাহার পর 
বালিসের নিশ্ন হইতে বাক্স দুইটা বাহির করিয়া ঝনাং করিয়া স্বামীর পদপ্রান্তে ফেলিয়া 


ছোটগল্প ১৯৫ 


দিল। বাকের ডালা ভাঙ্গিয়া গিয়া তম্মধ্যস্থ মণিমাণিক্যরাশি ঝকমকিয়া উঠিল। সেই 
আভা বিনি্গত হইল। স্বয়ং সূর্যদেব জানালাপথে গৃহমধ্যে রশ্মি প্রেরণ করিয়া তাহার 
শিরে আলোকমুকুট রচনা করিয়া দিলেন। পত্রীর তেজস্বিনী জ্যোতিশ্য়ী মূর্তি দেখিয়া 
জামাতা স্তত্তিত হইয়া গেল, সেই তেজঃকটাক্ষে তাহার মোহত্রান্তি সহসা অপসৃত হইল, 
মন্তক নত হইয়া পড়িল। ধনিষ্ঠার পদতলে নতজানু হইয়া বসিয়া পড়িয়া অনুতপ্ত কণ্ঠে 
কহিল, “বুঝেছি, আমি বুঝেছি, কি পাষণ্ড--কি নরাধম আমি, বুঝেছি! তবুও তুমি ক্ষমা 
কর, দেবি, তুমি আমাকে ত্যাগ করো না, পায়ে রাখ, আশ্রয় দাও। আমাকে পাপপঙ্ক 
হতে উদ্ধার কর।” 
ধনিষ্ঠা তাহার হাত ধরিয়া উঠাইল। আমরা চিত্রার্পিতের ন্যায় দীড়াইয়া রহিলাম। 
দূরে বোধনের বাজনা বাজিয়া উঠিল। পাশের বাড়ীর একটি বালক হারমোনিয়ম 
বাজাইয়া গাহিল : 
চিনিনি তোমারে গো যখন ছিলে কাছে, গৃহপুরে। 
তোমায জানিলাম, বুঝিলাম, 
যখন অনাদরে গেলে দূরে॥ 
আমার-অন্ধনয়ন গেল খুলে, 
আজি তব লাগি সব্্বস্ব তেয়াগি 
আমি উদাসীন ভবঘুবে। 
ওগো দেবি, মোর জীবন-অরুণী, 
কর গো কর করুণা 
বাজিয়ে দাও মোর একতারাটি তোমার প্রেম-সুরে॥ 


বাধিক বসুমতী, আশ্বিন ১৩৩৪ 


বিজ্ঞান 


ভূ-পঞ্জর 


প্রথম প্রস্তাব 


সূর্য হইতে খসিয়া ভ্রমে পৃথিবীর বাষ্পচক্র কিরূপে একটি গ্রহরূপ ধারণ করিয়া পরে 
আবার তাহা উষ্ণ সমুদ্রে মগ্ন হইল, তাহা আমরা “পৃথিবীর উৎপত্তি” নামক প্রবন্ধে 
দেখিয়া আসিয়াছি, পরে সেই আদিম মহাসমুদ্র হইতে কিরূপে আবার অল্পে অল্পে দেশ 
মহাদেশ জীব জন্ত উদ্ভিদ প্রভৃতি উৎপন্ন হইয়াছে-তাহার সংক্ষিপ্ত আলোচনাই এ 
প্রবন্ধের উদ্দেশ্য। 

আমরা বলিয়া আসিয়াছি, যখন পৃথিবীর বাম্পাবরণের উত্তাপ ২০০০ ডিগ্রি 
সেন্টিগ্রেড পরিমাণ ছিল, তখন সেই বাম্পাবরণের লৌহ প্রভৃতি ধাতব ও নানাপ্রকার 
আকরিক পদার্থ বাস্পাকারে মিশ্রিত ছিল। উষ্ণতার হাস সহকারে ক্রমে সেই বাম্পরাশি 
জলরূপে ভূপৃষ্ঠে পড়িয়া যখন সমুদ্র উৎপন্ন করিল, তখন সেই বাম্পাকার ধাতব ও 
আকরিক পদার্থ-রেণুও সেই বৃষ্টিজলের সহিত মিশিয়া ভূপৃষ্ঠে পড়িয়াছিল। সেই সকল 
রেণুই কালে সমুদ্রতলে স্থিতাইয়া স্থিতাইয়া স্তরসংস্থিতি দ্বারা ভ্রমে দেশ মহাদেশ সৃষ্ট 
করিয়াছে। ইহা ছাড়া ভূগর্ভস্থ অগ্নির কার্য হেতুও পৃথিবীর পৃষ্ঠে নানাপ্রকার পরিবর্তন 
উপস্থিত হইয়াছে। 

সকল দ্রব্যই প্রায় তরল হইতে কঠিন অবস্থা প্রাপ্ত হইবার সময় আয়তনে ছোট 
হইতে থাকে। দ্রব ধাতব পদার্থ ঘন হইবার সময় সঙ্কৃচিত হইয়া আয়তনে অনেক কমিয়া 
যায়। সেই নিমিত্ত ভৃগর্ভ কালে শীতল হইয়া ঘন হইবার সঙ্গে সঙ্গে হৃস্বায়তন হইয়া 
পৃথিবীর কঠিন আবরণের সহিত অসন্বন্ধ হইতে লাগিল। যেমন একটি তুলাপূর্ণ বালিসের 
কতকগুলি তুলা খুলিয়া লইলে বালিসটি তুবড়াইয়া যায়, তেমনি পৃথিবীর আভ্যন্তরিক 
পদার্থের আয়তন হ্াসবশতঃ পৃথিবীর কঠিন আবরণ অন্তরে পূর্বের ন্যায় নির্ভর না 
মালায় পরিণত হইল। হিমালয় আল্প প্রভৃতি আধুনিক উচ্চ পর্বত সকল অধিকাংশ 
এইরূপে নিম্মিতি। তাহাদের নিম্বস্থ স্তর প্রথম যুগের নিন্নভূমি কিম্বা সাগরতল বটে, কিন্তু 
ভূ-গর্ভের উষ্ণতার হ্রাস সহকারে, অপেক্ষাকৃত আধুনিক সময়ে হঠাৎ বিপ্লব দ্বারা 
চারিদিকের ভূমি দমিয়া গেলে হিমালয় ও আলপ প্রভৃতি পর্ব তরূপে পরিণত হইয়াছে। 
কিন্তু এই সকল পর্র্বতশ্রেণী দেখিলে আমাদের মনে কি ভাব হয়? আমরা মনে করি, 
চিরকাল হইতেই ইহা এইরূপ উন্নত অবস্থায় বিরাজমান। কত অল্পে অল্পে কত 
যুগযুগান্তের স্তর সংস্থিতি ছারা ইহার ভিত্তি নির্মিতি হইয়া, অবশেষে উপরোক্ত প্রকারে 
উচ্চ হইয়া পর্র্বতশ্রেণীরূপে পরিণত হইয়াছে, ইহা আমরা হঠাৎ কল্পনা করিতে পারি না। 


২০০ স্ব্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


এইরূপ প্রণালী ছাড়া, অন্তরস্থ অগ্নির প্রভাবে কোন কোন অপেক্ষাকৃত পাতলা 
স্থান ফাটিয়া সেই গহৃর দিয়া ধাতুস্রোত নির্গত হওয়াতে কালে তাহা জমিয়াও বড় ছোট 
নানাপ্রকারের পবর্বত হইতে লাগিল। কিন্তু এইরূপে প্রথমে যে সকল পবর্বত হইয়াছিল, 
তাহার অধিকাংশই সমুদ্রজলে পুনরায় বিনষ্ট হইয়াছে ; তাহার ভগ্নাবশিষ্ট মৃত্তিকা ছাড়া 
এখন আর কিছুই নাই। সেই গহুর দিয়া গ্র্যানিট প্রস্তর (81010116) ও অন্যান্য ধাতব পদার্থ 
ব্যতীত, ধাতব ও আকরিক পদার্থ মিশ্রিত উষ্ণ জলম্রোতও বহমান হইতে লাগিল। এ 
জলমিশ্রিত ধাতুরেণুও স্থিতাইয়া কালে ভূ-পঞ্জর গঠিত করিয়াছে। 

নদীতে যে প্রণালীতে চর পড়ে, সেই প্রণালীতে সমুদ্রস্থ পদার্থরেণু স্থানে স্থানে 
স্থিতাইয়া স্থল হইয়া উঠিল, আবার কোন স্থানের বা নবনির্মিত স্তররাশিকে অমনি চুরমার 
করিয়া আপন প্রভাবে সমুদ্র ভাসাইয়া লইয়া গেল। তাহা হইতে কালে আবার অন্যত্রে 
স্থল উৎপন্ন হইয়াছে । কত পব্র্বত সমুদ্র জলে গলিয়া, কত স্তর চুর্ণ-বিচুর্ণ হইয়া সেই 
রেণুরাশিতে অবশেষে এই সকল দেশ মহাদেশ সৃষ্ট হইয়াছে, তাহার ইয়ত্তা নাই। এখন 
আমরা যে সকল দেশ মহাদেশ দেখিতেছি, এইরূপ কত দেশ আবার সমুদ্রগর্ভে ডুবিয়া 
গিয়াছে, তাহারও স্থিরতা নাই। পাবর্বত্য গ্রিক উপদ্বীপ আযাটিকা যে এককালে ভূমধ্যসাগর 
পর্যান্ত বিস্তৃত, নানা বৃক্ষ সমাকুল বনপূর্ণ একটি দেশ ছিল--তাহার অনেক প্রমাণ পাওয়া 
যায়। ভূবেত্তাগণ বলেন, তাহা নহিলে তংস্থানীয় সমুদ্রস্তরে এত বৃহৎ জন্তুর দেহাবশেষ 
কোথা হইতে আসিবে? ভূবেত্তাগণ নানা কারণ দেখাইয়া বলেন, যখন হিমালয় সমুদ্রগর্ভে 
নিহিত ছিল, তখন ভারতবর্ষ মাডাগাস্কার দ্বীপ ও মধ্য-আফ্রিকা সংযুক্ত ছিল এবং ইহার 
পুবের্ব এক সময়ে উক্ত দেশ ভারত সাগরের দ্বীপপুঞ্জ ও অক্ট্রেলেসিয়া এবং এক সময় 
আমেরিকা ও ইয়োরোপ যে যুক্ত ছিল তাহার সন্দেহ নাই। 

যে সকল পদার্থে ভূপঞ্জর গঠিত হইয়াছে, তাহা তিন শ্রেণীতে ভাগ করা হয়। 

প্রথম-_উৎপাত-জনিত মৃত্তিকা ৮ 
(670001৬৩0০5) অর্থাৎ যে সকল তরল পদার্থ সকল যুগেই মাঝে মাঝে ভূগর্ভ 
হইতে সবলে নির্গত হইয়া পূর্্ববর্তী-স্তরের মধ্যে প্রবেশ করিয়াছে, তাহা উৎপাত- 
জনিত মৃত্তিকা। এ মৃত্তিকা ভূপৃষ্ঠের অন্যান্য পদার্থ হইতে বিভিন্ন বটে কিন্তু দ্বিতীয় 
শ্রেণীর মৃত্তিকার মত স্ফটিকাকৃতি দানাদার (051811119)। রাজমহল পাহাড়ে ও 
আসানসোলের ডাকবাংলার নিকট এবং অন্যান্য স্থানে এই জাতীয় মৃত্তিকা দেখিতে 
পাওয়া যায়। 

দ্বিতীয়--মূল মৃত্তিকা । যে উত্তপ্ত পদার্থ সব্বপ্রথমে শীতল হইয়া পৃথিবীর আবরণ 
সৃজিত করিয়াছিল, যোহা আমরা “পৃথিবীর উৎপত্তি'তে বরফের দৃষ্টান্তে উত্তপ্ত ভূগর্ভের 
উপর জমাট বাঁধিতে দেখিয়া আসিয়াছি, সেই সব্বপ্রথমের মুত্তিকা পরে রূপান্তরিত 
হইয়া স্কটিকাকৃতি দানাদার হইয়াছে । এই মুত্তিকাকেই মৌলিক মৃত্তিকা (2801001716110] 
077915$) কহা যায়। এই মৃত্তিকা হাজারিবাগ, ছোটনাগপুর প্রভৃতি ভারতবর্ষের অধিকাংশ 
স্থানে প্রাপ্তব্য। 
* প্রস্তর ধাতুকর্দম ইত্যাদি যত প্রকার পদার্থে পৃথিবীর পঞ্জর গঠিত, তাহার সমস্তই “মৃত্তিকা 
নামের বাচ্য হইবে। 


প্রবন্ধ ২০৯ 


পবর্বত প্রভৃতি যে সকল স্থানে স্তরাবলি পর্যায়ক্রমে মূল দেশ পর্য্যন্ত অনুসন্ধান 
করিতে পারা যায়, সেখানে সব্্বশেষ স্তরে ইহা অবস্থিত বলিয়া এই মৃত্তিকা সব্ববপ্রথম 
উৎপন্ন স্থির করা যায়। 

তৃতীয়-স্থিতান মৃত্তিকা (9০৫1701191 [001)। নানা প্রকার ধাতব ও আকরিক 
পদার্থ যাহা সমুদ্রে স্থিতাইয়া স্থিতাইয়া স্থল উৎপন্ন করিয়াছে--তাহাকেই স্থিতান মৃত্তিকা 
বলা যাইতে পারে। যেমন বালি চুণ ম্যাগনেসিয়া ইত্যাদি। বাঙ্গালার সমুদ্র সন্নিকটস্থ 
প্রদেশমাত্রেই এরূপ মৃত্তিকা অপরিমেয়। 

এই সকল ধাতব ও আকরিক দ্রব্যের দ্বারা সামুদ্রিক স্তর সংস্থিতির এমনি একটি 
পর্যায় দেখিতে পাওয়া যায়, যাহাতে তাহাদের উৎপত্তির সময় স্পষ্টই ব্যক্ত করে। 

প্রত্যেক স্তর যে সকল আকরিক পদার্থে নির্মিত, এবং তাহাতে যে সকল প্রাণী- 
দেহাবশেষ পাওয়া যায়, তাহারা পরস্পর এরূপ অসমধন্মী যে, সে সকল পরীক্ষা করিয়া 
স্তরের উৎপত্তির সময় নিরূপিত হয়। ভূগর্ভ হইতে মাঝে মাঝে গ্র্যানিট পরফায়েরি ইত্যাদি 
প্রস্তর ভূপ্পষ্ঠ ভেদ করিয়া সবলে উঠিবার সময় যদি সমস্ত স্তর-পর্য্যায় লণ্ডভণ্ড না করিত, 
যদি মাঝে মাঝে সমুদ্র দ্বারা সমন্ত স্তর ধৌত হইয়া আবরণ-বিচ্যুত না হইত, তাহা হইলে 
ভূতত্ববিদ্যা আয়াস-সাধ্য হইত না। প্রত্যেক স্তর চিরকাল একই রূপ সাজান থাকিলে 
ভূবেত্তারা মাটি খুঁড়িয়া অতি সহজেই তাহার উৎপত্তির সময় নিরূপণ করিতে পারিতেন। 
কিন্তু সবর্বদা গ্র্যানীটাদির উৎপাত হেতু এবং বন্যা প্রভাবে এ সকল স্তর এত বিপর্যস্ত 
হইয়া পড়িয়াছে যে অনেক কষ্টে ভূবেত্তাদিগকে স্তরের বয়স নির্ণয় করিতে হয়। 

পৃথিবীতে প্রতাহই পরিবর্তন হইতেছে, কিন্তু এক এক সময় কিছু কাল ধরিয়া এক 
প্রকার বিশেষ পরিবর্তন-শঙ্খলা লক্ষিত হয়, এই পরিবর্তন-শৃঙ্খলা তাহার পূর্ব কিন্বা 
পরবর্তী শৃঙ্খলা হইতে বিভিন্ন। এক প্রকার পরিবর্তন-শৃঙ্খলার দ্বারা যে সকল প্রাণী কিন্বা 
মৃত্তিকা উৎপন্ন হইয়াছে, অপর প্রকার পরিবর্তন শৃঙ্খলাদ্বারা তাহা হইতে সম্পূর্ণরূপ বিভিন্ন 
প্রাণী ও মৃত্তিকা উৎপাদিত। এইরূপ এক একটি পরিবর্তন-শৃঙ্খলার সময়কে ভূতত্ৃবিদ্যায় 
এক একটি যুগ কহা যায়। যুগ আবার অন্তর যুগে, ও অন্তর যুগ গর্ভযুগে বিভক্ত । পৃথিবীর 
জীবনকাল দুইটি প্রণালীতে বিভক্ত হইয়া থাকে। প্রথম, যুগের পর্যায় অনুসারে, আর দ্বিতীয়, 
তৎসাময়িক প্রাণীর প্রকৃতি অনুসারে । পৃথিবীর যুগ বিভাগ নিম্নে প্রদর্শিত হইতেছে- 


যুগ অন্তর যুগ 
প্রান্ত বা ইনফ্রা-সাইল্যুরিয়ণ | আদি জীব লরেনসিয়ন বা মৌলিক মৃত্তিকা 
(111118-511001191) কাল বা [01111101017 01120111020101017(01 
(0110155 
2581৩097010 ক্যান্থিয়ান (081701101) 
সাইলুরিয়ন (51101191) 
১ম যুগ (71170151200 017) ডিবোনিয়ান (0)9৬011101)) 
অঙ্গারজনক বা কার্বনিফেরাস 


(0001001111910815) 


২০২ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


মধ্য জীব ট্রায়াসিক বা ত্রিস্তর (71145510) 
বা জুরাসিক (011185510) 


২য় যুগ (560011001% 120001) 1৮1০5097010 ৪ কটেসস বা চা-খড়ি 
(৪ (00101909005) 
নব্য জীব পু ইয়োসীন (12002170) 
বা মায়োসীন ( 1৬1100019) 


৩য় যুগ 00111019 12000011) 09211102010 প্রায়োসীন (101000110) 
৪র্থ যুগ (2০911011191 100901)) বর্তমান কাল 


উপরের তালিকায় দুই প্রণালীতে পৃথিবীর যুগ বিভাগ প্রদর্শিত হইয়াছে । প্রথম 
স্তভ্ে পর্য্যায়-ক্রমানূসারে যুগ-বিভাগ হইয়াছে, আর দ্বিতীয় স্ত্তের বিভাগ তৎসাময়িক 
প্রাণীর প্রকৃতি অনুযায়ী ; তৃতীয় স্তস্তে অন্তর-যুগবিভাগ সন্নিবেশিত । যুগ পরম্পরার মধ্যে 
চারিটি স্পষ্ট লক্ষণাক্রান্ত, তাহাদের পৃর্রবত্তী সময় সে রূপ নহে সেই জন্য তাহাকে 
সাধারণতঃ প্রারস্ত বা সাইল্যরিয়নের পূর্র্ববন্তাঁ 01117-91101101) কাল কহা যায়। দ্বিতীয় 
স্তস্তের নামকরণের আর ব্যাখ্যা আবশ্যক করে না। 

এখন প্রত্যেক যুগ ও তাহার অন্তর যুগ কিরূপ মৃত্তিকাতে নিম্মিতি, কিরূপ জীবজন্তু 
ও উত্তিদ সে যুগের উৎপন্ন তাহার সংক্ষেপে আলোচনা আরম্ভ হইতেছে। 

আদিম কালের সেই ভয়ানক ঝটিকা, সেই ভয়ানক অগ্যুতৎপাৎ যাহা আমরা “পৃথিবীর 
উৎপত্তি*তে দেখিয়া আসিয়াছি, তাহা ক্ষান্ত হইলে প্রকৃতি শান্ত গন্তীর হইয়া পড়িল। প্রারস্ত 
কালে যখন পৃথিবীর প্রথম আবরণ নির্মিত হয়, তখন কোন প্রাণীমাত্রেরই চিহ্ন দেখিতে 
পাওয়া যায় না। তখন পৃথিবীর উত্তাপ এত অধিক ছিল, যে সে উত্তাপে কোন প্রাণী 
জন্মান অসম্ভব। তারাহীন অমাবস্যার রাত্রির ন্যায় নানাপ্রকার বাম্পীয় পদার্থ সমাচ্ছন্্ 
অন্ধকার পৃথিবীর নিবিড় মেঘ ভেদ করিয়া সূর্য তখন কিরণ দিতে পারিত না। সেই 
উত্তপ্ত এবং চিররাত্র অন্ধকার পৃথিবীতে কি করিয়া প্রাণী দেখা দিবে? এই সময়কে &2০1০ 
অর্থাৎ জীবশূন্য সময় কহা যায়। 

ক্রমে একদিকে নিরবচ্ছিন্ন বৃষ্টি হইয়া মেঘমুক্ত সূর্য্য দেখা দিতে লাগিল, আর 
একদিকে পৃথিবীর আবরণ ভ্রমশঃ পরিবর্তিত হইয়া প্রাণীর বাসোপযোগী হইতে লাগিল। 
সূর্যালোকই পৃথিবীর জীবন, সূর্য্যালোক না থাকিলে প্রাণী-উৎপত্তি হইতে পারিত না। 

অগ্রে উত্তিদ কিম্বা অগ্রে জন্তু জন্মাইয়াছিল তাহা নিশ্চিত করা দুরূহ, অতি 
প্রাকালের সমুদ্র কর্দমে (819111009015 5011515) উত্ভিদ ও জন্ত--উভয়েরই দেহাবশেষ 
দেখা যায়। কিন্ত প্রথম যুগের অধিকাংশ সময়ে, বিশেষতঃ অঙ্গারজনক যুগে উদ্তিদই 
অধিক দেখিতে পাওয়া যায়, সে যুগে প্রাণী অতি বিরল। ইহা হইতে এরূপ অনুমান 
করা যায় যে উত্তিদই জীবের অগ্নে জন্মিয়ছিল। বিশেষতঃ, পৃথ্থিবীর জীবন আলোচনা 


* বিজ্ঞানে জীবজন্ত্র ন্যায় উত্তিদেরও প্রাণ আছে বলিয়া নির্দিষ্ট হয়, সৃতরাং এই প্রস্তাবে প্রাণী 
শব্দে উত্তিদাদিও বুঝাইবে। 


প্রবন্ধ ২০৩ 


করিয়া দেখিলে যখন দেখা যায় পৃথিবী অল্পে অল্পে ক্রমশই উন্নতির দিকে গিয়াছে, তখন 
উদ্ভিদ হইতে জীবজন্তু উন্নততর প্রাণী বলিয়া অগ্রে উত্তিদ হইবারই অধিক সন্তাবনা। 


প্রারস্ত বা ইন্ফ্রা-সহল্যুরিয়ান কাল 
ইন্ফ্রা-সাইল্যুরিয়ান, অর্থাৎ সাইল্যুরিয়ান অন্তর-যুগের নিন্ন স্তর দুইভাগে বিভক্ত। প্রথম, 
লরেনসিয়ান বা মৌলিক মৃত্তিকা, দ্বিতীয়, ক্যামব্রিয়ান। 

সেন্ট লরেন্স নদীর নাম হইতে মৌলিক মৃত্তিকার নাম লরেনসিয়ান হইয়াছে । 
পৃথিবীর উৎপত্তি'তে বলা হইয়াছে যে প্রাটান কালে পৃথিবীর বাস্পাবরণের ভার এখনকার 
অপেক্ষা অনেক গুণ অধিক ছিল। এই প্রভূত চাপ ও ভূগর্ভ নিঃসৃত উষ্ণ জলের কার্যযদ্বারা 
প্রথম-উৎপন্ন ভূপৃষ্ঠ মৃত্তিকা এমন পরিবর্তিত হইয়াছে যে তাহার আদিম রূপ এখন স্থির 
করা যায় না, সেইজন্য ইহার আর একটি নাম রূপান্তরিত মৃত্তিকা। এই দ্রবীভূত মৃত্তিকা 
পুনবর্বার ঘন হইবার সময় স্ফটিকাকৃতি দানাদার হইয়াছে। মৌলিক মৃত্তিকা ছাড়া অন্য 
দুই জাতীয় মুত্তিকাও উক্তরূপ কোন নৈসর্ণিক কারণে সময় সময় রূপান্তরিত 
(০18111010)10500) হইয়াছে । লরেনসিয়ান কালে ভারতবর্ষে হিমালয়ের ও আসাম এবং 
ব্রহ্দদেশের স্থানে স্থানে মূল মুত্তিকা মাত্র উৎপন্ন হইয়াছিল। এ সাময়িক স্তরে কোথাও 
কোথাও ফরমানিফেরা (6011710111918) নামক কীটাণুর দেহাবশেষ দেখা যায়। তাহা ছাড়া 
এ মৃত্তিকায় আর কোন প্রাণী-চিহ দেখা যায় না। 


ক্যামব্রিয়ান কাল 
যে সকল পরিবর্তন দ্বারা ভূপৃষ্ঠ বর্তমান আকারে পরিণত হইয়াছে তাহা এই কেমব্রিয়ান 
সময় হইতেই আরম্ত। ওয়েল্‌স্‌ দেশে প্রথমে এইরূপ মৃত্তিকা আবিষ্কৃত হয়, সেই জন্য 
ওয়েল্‌সের প্রাটান নাম কেমব্রিয়া হইতে ইহার নাম ক্যামব্রিয়ান হইয়াছে। 

ভূবেত্তাগণ বিশেষ অনুসন্ধান করিয়া কেমব্রিয়ান যুগের মৃত্তিকায় অতি অল্পই 
জীবনের চিহৃু পাইয়াছেন। 

কেমব্রিয়ান মুত্তিকার কোন কোন স্থানে কেবল কীট-চিহ্ন ও কোন কোন স্থানে 
পুরুভূজের চিহমাত্র পাওয়া যায়। এইরূপ প্রাণী-বিরল স্তরের উপরিভাগেই শম্বুক-জাতীয় 
প্রাণীবহুল স্তর-সংস্থিতি দেখিয়া বোধ হয় ক্যামব্রিয়ান যুগের শেষ সময়ে হঠাৎ ভূপৃষ্ঠের 
বিশেষ অবস্থা পরিবর্তন হইয়াছিল। সেই নিমিত্ত ইহার পরের স্তর-সংস্থিতি হইতেই প্রকৃত 
পক্ষে প্রথম যুগের আরন্ত ধরা যায়। কেননা এই সময় হইতেই পৃথিবীতে প্রকৃত প্রস্তাবে 
প্রাণী সৃষ্টি আরম্ত হইয়াছে। 

কাশ্মীরের উত্তরস্থ ল্যাডাকের সন্নিহিত পীরপঞ্জল এই যুগে উৎপন্ন । 


প্রথম যুগ 

প্রথম যুগে জল দ্বারাই প্রায় সমন্ত পৃথিবী বেষ্টিত ছিল, এবং সেই জলেই আমরা প্রথমে 
উত্তিদ ও জীবের জন্ম দেখিতে পাই। ব্র্যাকিওপোডা (818010179008)--বা বাহুপদী এবং 
অর্থসিরেটাইটীস (01019001410165) বা খজুশূঙ্গ এবং আরো কয়েকটি ভিন্ন ভিন্ন জাতীয় 


২০৪ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


শন্ুক, এবং ট্রাইলোবাইটীস (711001063) বা ত্রিকৃগুলী বলিয়া একরূপ কাকড়া জাতীয় 
প্রাণী অতি পুরাতন সমুদ্র জীব। ইহা ভিন্ন প্রবালকীট অতি পুরাতন কাল হইতে এখন 
পর্য্যন্ত বর্তমান। একরূপ জলজ উত্তিদ এই সকল প্রাণীর সমকালীন। যখন সমুদ্র সরিয়া 
পড়িয়া আরো দেশ মহাদেশ বিস্তৃত হইল, তখন ক্রমে অপেক্ষাকৃত উন্নত জাতীয় উত্তিদ 
যেমন 200150190000 জাতীয় শরগাছ ও দুই একপ্রকার পরীতির (70111) এবং অন্যান্য 
প্রকার উত্তিদ জন্মাইতে লাগিল। 

আমরা পৃবের্বই বলিয়া আসিয়াছি, প্রথম যুগের আবার অন্তর-যুগ আছে। প্রথম 
যুগটি ৪ ভাগে বিভক্ত--সাইল্যুরিয়ান, ডিবোনিয়ান বা লোহিত প্রস্তর, কারবনিফরস বা 
অঙ্গারজনক, পারমিয়ান। 


সাইল্যুরিয়ান অন্তর-যুগ 
সাইল্যুরিয়ান অন্তর-যুগ কেমব্রিয়ান কালের পরবস্তী। এ যুগের মৃত্তিকা পৃথিবীর সবর্বত্রই 
প্রায় দৃষ্ট হয়। ইংলগু দেশের শ্রপসিয়র ও ওয়েলস দেশে এই মৃত্তিকা প্রচুর পরিমাণে 
পাওয়া যায় বলিয়া উক্ত প্রদেশের সাইলিয়োরিস নামক প্রাচীন অধিবাসীদিগের নাম হইতে 
বিখ্যাতনামা ভূবেত্তা মারকিসন এই মৃত্তিকার সাইল্ুরিয়ান নামকরণ করেন। 

সাইল্যুরিয়ান যুগে প্রাণী চিহ্_অর্থাৎ উত্তিদ এবং জীব দেহাবশেষ বহুল-রূপে 
লক্ষিত হয়। এ সময়ে এখনো পৃথিবী অন্ধকার। মেঘ ভেদ করিয়া সূর্য এখনো সম্পূর্ণরূপে 
প্রকাশিত হইতে পারে নাই। তবে অনবরত বৃষ্টি হইয়া পৃথিবীর বাম্পাবরণ পৃবর্বাপেক্ষা 
কিছু পরিষ্কার হইয়াছে, কালে যে সূর্যরশ্ি প্রভাবে পৃথিবীর উন্নত অবস্থা হইবে তাহার 
লক্ষণ আরম্ত হইয়াছে মাত্র। এই যুগের অতি বিস্তৃত স্বপ্প-গভীর সমুদ্রমধ্য দিয়া স্থানে 
স্থানে কোথাও বা অনুবর্বর, কোথাও বা জলজ-উত্তিদ-বেষ্টিত ভূখণ্ড, কোথাও বা অনুচ্চ 
পাহাড়গুলি মস্তক তুলিয়া আছে। নানা জাতীয় শম্বক এবং স্ফুটাঙ্গ (41110819190) জীব 
সেই বিস্তৃত সমুদ্র এবং সেই সন্থীর্ণ ভূভাগের অধীশ্বর। একরূপ পুষ্পহীন জলজ উত্তিদ 
সাইল্যুরিয়ানের সবর্ধ নিন্নস্তরে পাওয়া যায়। সাইল্যুরিয়ান অন্তর যুগ আবার দুই গর্ভ-যুগে 
বিভক্ত। অধঃ-সাইল্যুরিয়ান এবং উর্ধ-সাইল্যুরিয়ান। আমরা এই যুগের অধস্তরে প্রথম 
উত্তিদচিহ্ন দেখিতে পাই। ইহার আগে আর উত্তিদের চিহ্ন পাওয়া যায় না, কেমব্রিয়ান 
যুগে কেবলমাত্র পোকা ও পুরুভুজ ছাড়া আর কিছুই পাওয়া যায় নাই। ইহা হইতে উদ্ভিদ 
যে জীবজন্তুর পরবর্তী, ভূবেত্তারা এরূপ নিষ্পত্তি করেন না। তাহারা বলেন, সম্ভবতঃ 
উত্তিদই অগ্রে জনম্মিয়াছে, তবে উত্তিদ যেরূপ অল্পে বিনষ্ট হয়, তাহাতে সেই বিপ্লবপরায়ণ 
লরেন্সিয়ান ও কেমব্রিয়ান কালে উদ্ভিদ জম্মাইলেও তাহাদের চিহ্ন থাকিবার সম্ভাবনা নাই। 
ডাক্তার হুকার বলেন সাইল্যুরিয়ান যুগের উর্ স্তরে উন্নত জাতীয় একরূপ শৈবাল 
(1,/00109090011) উত্ভিদের অসংখ্য বাজ দেখিতে পাওয়া যায়। অরথোসেরাটাইটিস 
বলিয়া এ সময়ে যে একরূপ সমুদ্রজীব ছিল তাহাদের শারীরিক গঠন দেখিয়া বোধ হয় 
তাহারা অন্যান্য সমুদ্রজীব আহার করিয়া জীবন ধারণ করিত। 

তাহা ছাড়া, এই সময়ে কাকড়া ও শম্বুকজাতীয় বহুসংখ্যক জীব দেখিতে পাওয়া 
যায়। সমের জীবের (৬৪/191/219) মধ্যে সাইল্যুরিয়ানের উর স্তরে এক জাতীয় মৎস্যের 


প্রবন্ধ ২০৫ 


দেহাবশেষ ভিন্ন আর কিছুই পাওয়া যায় না। ইহাই সব্ব্প্রথম মৎস্য। 
সাইল্যুরিয়ান অন্তর-যুগে যেরূপ স্তর বিপ্লব দেখিতে পাওয়া যায়, এমন আর কোন 
যুগে নহে। দবিঞ্ি (0:0)107)) সমুদ্র হইতে ৪৬০০০ ফুট উচ্চ আগ্ডিস পব্র্বত 
শিখরে প্রাণী দেহাবশেষ সহ সাইল্যুরিয়ন মৃত্তিকান্তর পাইয়াছেন। কি ভয়ানক বিপ্লব দ্বারাই 
ইহা এত উচ্চে উঠিয়াছিল! ওয়েলস পবর্বতশ্রেণী সাইল্যুরিয়ান যুগে উৎপন্ন। 
সাইল্যুরিয়ান অন্তর-যুগে পৃথিবীর অধিকাংশ জলমগ্ন ছিল, ইয়োরোপে কেবল 
কয়েকটি দ্বীপ সমুদ্র হইতে মস্তক উত্তোলন করিয়াছিল। ব্রিটনের পশ্চিম প্রান্তে একটি 
দ্বীপ, ফ্রান্সের বর্তমান ব্রিটনি ও ফ্রান্সের মধ্যদেশে অপর কএকটি দ্বীপমাত্র তখন 
হইয়াছিল। উত্তরে নরওয়ে, সুইডেন ও রুসিয়া পরস্পর সংযুক্তভাবে একই মহাদেশের 
অন্তর্গত ছিল। উত্তর আমেরিকায়, নিউ ব্রিটন, দক্ষিণ আমেরিকায় চিলি ও ব্রাজিলের 
কতকাংশ, ভারতবর্ষে বাঙ্গালার কতকাংশ, বুন্দেলখণ্ড, আরবলি পব্র্বতের সন্নিহিত 
প্রদেশ, পঞ্জাব, ছোটনাগপুর ইত্যাদি সাইল্যুরিয়ান অন্তর যুগে বর্তমান ছিল। 


ডিবোনিয়ান বা লোহিত প্রস্তর অন্তর যুগ 
এই দুই জাতীয় মৃত্তিকা একই যুগে উৎপন্ন। ইহাদের মধো বিশেষ প্রভেদ দেখা যায় 
না। সাইল্যুরিয়ান যুগের সমুদ্র ক্রমে যখন আরো শুকাইয়৷ আসিল, যখন স্বল্প গতীর 
সমুদ্র হইতে স্থানে স্থানে কোথাও বা মিষ্ট কোথাও বা লবণাক্ত জলাশয় হইয়া সময়ক্রমে 
আবার সেই জলাশয় সমুদ্র হইতে দূরে স্থিত হৃদরূপে পরিণত হইল, তখন সেই হদে 
যে স্তর-সংস্থিতি হইয়াছিল সেই মুত্তিকাই লোহিত প্রস্তর, অর্থাৎ লাল বেলে পাথর। আর 
সেই একই সময়ে হুদের পরিবর্তে সমুদ্রমধো যে সকল মৃত্তিকা নিম্মিতি হইয়াছিল 
তাহাকেই ডিবোনিয়ান মৃত্তিকা নামে ভূবেত্তারা আখ্যাত করিয়াছেন। ইংলগ্ডের ডিবন 
নামক স্থানে এই মৃত্তিকা প্রচুর পাওয়া যায় বলিয়া এই যুগকে মারকিসন এবং সেজবিক 
ডিবোনিয়ান নাম দিয়াছেন। 

লোহিত-প্রস্তর-মৃত্তিকা-স্তর লাল, এবং তাহাতে প্রাণীচিহ বিরল দেখিয়া অধ্যাপক 
র্যামজে বলেন তাহা সমুদ্রজাত নহে, হৃদজাত। 

ডিবোনিয়ান অন্তর যুগের যে সকল প্রাণী দেহাবশেষ পাওয়া যায় তাহা পূর্ব্বাপেক্ষা 
উন্নততর। পৃথিবীর বয়ঃক্রমের সঙ্গে সঙ্গে প্রাণীসকল যে ক্রমশ উৎকর্ষ লাভ করিয়া 
আসিয়াছে, তাহা স্পষ্ট দেখা যায়। সব্ব্প্রথম লরেনসিয়ান কালে ভারতবর্ষ প্রভৃতি দুই 
একস্থানে কীটাণুর চিহৃই পাওয়া যায়, কেমব্রিয়ান কালে কেবলমাত্র পোকা ও পুরুতুজের 
চিহ পাওয়া যায়, তাহার পর সাইল্যুরিয়ান অন্তর-যুগে জলজ উত্তিদ, শহ্বুক, কাকড়া 
ইত্যাদি দেখা যায়। ডিবোনিয়ান অন্তর যুগে শন্বুক কাকড়া ও মংস্যজাতীয় জীব অপেক্ষা 
উচ্চতর জীব জন্মে নাই বটে, কিন্তু ইহারা পৃবর্বাপেক্ষা পূর্ণ তর। বাহুপদী শন্বকই এ সময়ের 
প্রধান জীব। এখন ইহারা যেমন বহুসংখাক তেমনি বদ্ধিতায়তন। অন্যান্য মৎস্য ছাড়া 
এখন অর্ভাগ আইস ও অর কঠিন চর্মাচ্ছাদিত একরূপ আশ্চর্যজনক মংস্য ছিল। 
. পূর্ব্ববন্তী উত্তিদ ছাড়া ক্যালেমাইট ও ব্যাঙ্গের ছাতার ন্যায় একপ্রকার উদ্ভিদ এ সময়ে 
প্রথম জন্মে। সাইল্যুরিয়ান যুগের ক্রমশ অল্প অল্প পরিবর্তন দ্বারা হঠাৎ আর একটি 


২০৬ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


ভিন্ন যুগ আসাতে সাইল্যুরিয়ানের শেষভাগ ও ডিবোনিয়ানের প্রথমাংশ এত মিশিয়া 
গিয়াছে, যে ডিবোনিয়ানের আরম্তস্থান নির্ণয় করা বড় সহজ নয়। 


কারবনিফরস্‌ বা অঙ্গারজনক অন্তর যুগ 

অঙ্গাজনক অন্তর-যুগ ডিবোনিয়নের পরবতী । এই সময়ের উদ্ভিদ হইতেই মুদঙ্গারের 
উৎপত্তি। কাব্বনিফরস দুই গর্ভযুগে বিভক্ত, ম্দঙ্গার গর্ভ-যুগ, এবং চুণে পাথর 
(0010110910115 ][.177051010) গর্ভ যুগ। কাব্বনিফরসের যে সময়ে উত্তিদ হইতে ক্রমে 
মৃদঙ্গার হইয়াছে সেই বিভাগেই মৃদঙ্গার গর্ভ-যু। এবং যে সময় সামুদ্রিক জীবের 
দেহাবশেষ-সঙ্কুল-স্তরের সংস্থিতি হইয়াছে তাহাই লাইমস্টোন অর্থাৎ চুনে পাথর গর্ভ- 
যুগ। ভূপৃষ্ঠ ভেদ করিয়া গ্র্যানিট পরফায়েরি প্রভৃতি দ্রব্যের সহিত নির্গত উষ্ণ জল, 
চুণ ও বালি পূর্ণ ছিল। সমুদ্র জলে মিশ্রিত সেই চুণ দ্বারা শম্বুক জাতীয় জীবের কঠিন 
আচ্ছাদন নির্মিত। সুতরাং এই আচ্ছাদন হইতেই আবার পরে চুণ উৎপন্ন হয়। চুণে 
পাথরের স্তরগুলি মৃদঙ্গার স্তরের নিন্নস্থিত, অতএব ইহা তাহার পৃবর্ব-সাময়িক। চুণে 
পাথরের পর্বত সকল সমুদ্রের স্থিতান মুত্তিকা হইতে নির্মিত। এই সকল পবর্বতে 
পুরুভুজ ও দুই তিনপ্রকার শম্ুকজাতীয় জীবের এবং মংস্যের দেহাবশেষ পাওয়া যায়, 
তাহাতেই এই সকল পর্বতের সামুদ্রিক উৎপত্তি প্রমাণীকৃত হইয়াছে । উত্তিদ-বহুলত্বই 
কার্বনিফরসের বিশেষ লক্ষণ। ইহার পূর্র্ববত্তী কাল যেমন উদ্ত্িদ বিরল, ইহা তেমনি 
উত্তিদ-বহুল। ইহাতে দেখিতে পাওয়া যায় যে পৃবের্বর অসীম সমুদ্রবক্ষে এখন উদ্তিদাবৃত 
বহুসংখ্যক দ্বীপপুঞ্জ উঠিয়া স্থলের পরিমাণ বাড়াইয়াছিল। 

এ সময়ের জলবাতাস নিতান্ত স্যাতসেতে ও গরম ; নহিলে যে প্রকার উত্ভিদ হইতে 
মৃদঙ্গার জন্মিয়াছে, তাহার উৎপত্তি অসম্ভব হইত। তখনকার উত্তিদাদি পরীক্ষা দ্বারা স্থির 
হইয়াছে যে তখন খতুর বিশেষ পরিবর্তন হইত না, সমস্ত বৎসরেই একটিমাত্র গ্রীষ্ম 
ঝতু প্রবল থাকিত। তখন পৃথিবীর কোন অংশেই শীতাতপের বৈষম্য ছিল না, প্রায় 
সকল অংশেই সমান গরম ছিল। ইহার অনেক পরে, তৃতীয় যুগেই শীতের প্রাধান্য 
দেখা যায়। তখন আভ্যন্তরিক উত্তাপেই সমস্ত পৃথিবী এত উত্তপ্ত ছিল যে সূর্যের উত্তাপে 
তাহার বিশেষ কোন হ্থাসবৃদ্ধি হইত না। বিসুব রেখার সন্নিহিত গ্রীন্মপ্রধান দেশ হইতে 
উত্তর মহাসাগরের চিরতুষারময় মেলবিল দ্বীপ পর্যাস্ত এবং স্পিউজবর্জেন হইতে আফ্রিকা 
পর্য্যন্ত সমস্ত দেশেই এ সময়ে সমজাতীয় উদ্ভিদ দেখা যায়। 

পৃথিবীর এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যস্ত উত্ভিদ-প্রাচুর্্য এই সময়ের একটি 
বিশেষ লক্ষণ, এবং মৃদঙ্গারের তৈলময় পদার্থে (01107170891718116) অধিক পরিমাণে 
অঙ্গারাত্র এবং জলজান বাম্প দেখিয়া বোধ হয় এ গর্ভযুগে অঙ্গারাম্র বাস্পের প্রাচুর্যাবশতই 
প্রাণীর সংখ্যা এত বিরল। যাহা হউক, কেবল অনুমান ছাড়া এ সম্বন্ধে নিশ্চিত কোন 
প্রমাণ পাওয়া যায় না। কেবল এইটুক আমরা নিশ্চিত বলিতে পারি যে, আমাদের বর্তমান 
যুগে যে সকল জাতীয় পর্ণীতিরু (2011) নিতান্ত ক্ষুদ্র, অঙ্গারজনক অন্তর যুগে সেই সকল 
জাতিই অতি বৃহৎ বৃহৎ সুন্দর বৃক্ষ ছিল। এখনকার যে সকল শৈবাল-লতা ([.১০০০৫) 
দুই হাতের অধিক দীর্ঘ হইতে দেখা যায় না, তখন সেই জাতীয়েরাই আশি নব্বই ফুট 


প্রবন্ধ ২০৭ 


উচ্চ বৃক্ষ হইত। একপ্রকার শক্ষদেহী বৃক্ষ 0.07900001010175) দ্বারাই তখন প্রায় সমস্ত 
জঙ্গল পরিপূর্ণ ছিল। ইহার এক একটি পাতা ২০ ইঞ্চি লম্বা, এবং স্কন্ধ দুই হাত পরিমাণ 
পর্য্যন্ত দেখা যায়। এইজাতীয় আর একরপ বৃক্ষ ইহা অপেক্ষাও দীর্ঘায়তনের। এ সময়ের 
আর একরপ বৃক্ষ (51501101195) কখন কখন দৈর্ঘে ১০০ ফুট ছাড়াইয়া উঠিত। এই 
সকল বৃহৎ বৃক্ষ এবং অন্যান্য ক্ষুদ্র পর্ণীতরু দ্বারা তখনকার জঙ্গল পূর্ণ ছিল। সমুদ্রতীরও 
এই সময় নানাপ্রকার ক্ষুদ্র বৃক্ষে আবৃত থাকিত। ক্যালামাইট নামে একপ্রকার শরগাছ 
তখন উর্ধে বিশ কি ত্রিশ ফুট এবং বেড়ে এক কিম্বা দুই ফুট হইতে দেখা গিয়াছে। 
ইহাদের ক্ষুদ্রায়তন বংশজ এখন ইংলগ্ডে অশ্বপুচ্ছ (165 911) নামে বিখ্যাত। এ 
সময়ে ঝাউজাতীয় একপ্রকার বৃক্ষও দেখিতে পাওয়া যায়, কিন্তু পুষ্টিকর কোন ফল কিন্বা 
ফুল তখনো জন্মে নাই। ফুলহীন ফলহীন বৃক্ষাদিপূর্ণ হরি€ক্ষেত্রই চতুদ্দিকে বিস্তৃত। বৃক্ষা্দি 
সংখ্যায় বহুল, অথচ জাতিতে অত্যল্প। এই অন্তর-যুগের শেষভাগে কাকড়াজাতীয় 
ট্রাইলোবাইট জীব একেবারে লোপ পাইয়াছিল। 

মৃদঙ্গার গর্ভ যুগের পৃব্র্ববত্তী যে ভাগে জীব-দেহ-সঙ্কুল স্তর হইয়াছিল তাহা চুণে 
প্রস্তর গর্ভ যুগ। শম্বুক জাতীয় ৪০০ প্রকার প্রাণী, কাকড়া ও মৎস্য জাতীয় অল্পসংখ্যক 
প্রাণী, এবং পুরুভূজ এই সময়ের অধিবাসী । এ সময়ে একরূপ জলজ সরীসৃপের 
(10119095900105) কেবল মস্তক মাত্র পাওয়া গিয়াছে, তাহা হইতে মনে হয়, এই সময়েই 
প্রথম সরীসৃপ জম্মে। এতদিন যতপ্রকার জীব জন্মিয়াছে, তাহার মধ্যে এ সময়ের 
গ্যানয়েড (09011014) নামে একপ্রকার মৎস্য দেখিতে অতি সুন্দর। এ সময়ের উদ্ভিদ 
হইতেও অল্প পরিমাণে মৃদঙ্গার উৎপন্ন হইয়াছে। 

এই চুণে পাথরের স্তর নিম্মিত হইতে যে বহু সহশ্র সহস্র বসর লাগিয়াছে, তাহার 
সন্দেহ নাই। প্রোফেসর ফিলিপস গণনা করিয়া বলেন যে এক লক্ষ ২২ হাজার ৪০০ 
বৎসরে ৬০ ফুট মাত্র মুদঙ্গার কিম্বা চুণে পাথরের স্তর নির্মিত হইতে পারে। এইরূপ 
মদঙ্গারের স্তরের উপরস্তর নিশ্মিতি হইতে কত সহস্র বসরই লাগিয়াছে। এতাবৎকাল 
কোন বিশেষ ভৌতিক বিপ্লব লক্ষিত হয় না। কিন্তু মৃদঙ্গার গর্ভ যুগের শেষকালে ভূপৃষ্ঠের 
প্রবল বিপ্রব দ্বারা অঙ্গারশৈল সকল উৎপাদিত রূপান্তরিত ও ভগ্মাবয়ব হইয়া ভিন্ন অন্তর 
যুগ উৎপন্ন হইয়াছে। 


পারমিয়ান অন্তর যুগ 

স্তর-সংস্থিতি দেখিয়া মারকিসন ইহার এই নাম দিয়াছেন। সার়েনাইট ও পরফাইরি প্রস্তর 
এই যুগে উৎক্ষিপ্ত হয়। এই উৎপাৎজনিত উত্তাপে সমুদ্র হইতে বহুল পরিমাণ বাষ্প 
উ্থিত হইতে লাগিল, এই বাষ্প উপরে উঠিতে উঠিতে শীতল হইয়া বৃষ্টিরূপে আবার 
পৃথিবীতে পড়িল। সেই ঝষ্টি-সিক্ত মাটিতে সরীসৃপ জাতির পদচিহ্ন লক্ষিত হয়। 
পারমিয়ানের প্রাণী প্রায় কার্বনিফরসেরই অনুরূপ, কিন্তু ইহার পরবর্তী যুগের জীব দু 
একটিও এই যুগে দেখা যায়। এ যুগেই প্রথম ঝিনুক জন্মে। শহ্বুক প্রভৃতি অন্যান্য জীব 
ছাড়া গ্যানয়েড ও প্লাসয়েড মৎস্য এ সময়ে অনেক দেখা যায়। এ সময়ের আবহাওয়া 


২০৮ স্ব্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


অনেকটা পূর্ব্ববস্তী অস্তর-যুগের ন্যায়, কিন্তু অধ্যাপক র্যামজে দেখাইয়াছেন যে এ সময়ে 
দুই এক স্থানে হিমশৈলের কার্য (81018 9001017) লক্ষিত হয়। 

এই তো প্রথম যুগের সংক্ষিপ্ত আলোচনা করিয়া দেখা গেল, প্রাণীর প্রথম 
আবির্ভাবই বর্তমান যুগের বিশেষ লক্ষণ । প্রাণীদিগের মধ্যে মনুষ্য এখন যেমন শ্রেষ্ঠ 
জীব তেমনি এ যুগের সমুদ্রে গেনইড নামক যে উজ্জ্বলবর্ণ মৎস্য বাস করিত, তাহারা 
তখনকার মধ্যে শ্রেষ্ঠ। ট্রাইলোবাইট জাতীয় কাকড়া এই যুগে জন্মে এবং এই যুগে তাহা 
লোপ পায়। পক্ষী কিন্বা স্তন্যপায়ী জীব এখনো জন্মে নাই। উত্তিদাদি বিশেষ উৎকর্ষ লাভ 
করে নাই, এ যুগের শেষদিকে দু-একটি সরীসৃপের পদচিহ্ন পাওয়া যায়। এই কালের 
পৃথিবীর সবর্বত্রই প্রায় আবহাওয়া একরূপ, মেরুসন্নিহিত প্রদেশেও যেরূপ আর 
বিষুবরেখা-সন্নিহিত প্রদেশেও সেইরূপ । পৃথিবী নিজে এই যুগে এত উষ্ণ ছিল যে তাহার 
উপর সূর্য্য-উত্তাপের বিশেষ প্রভাব ছিল না। পথিবীর উত্তপ্ত তরল গর্ভ হইতে প্রথমে 
গ্রযানিট (0179111০) তৎপরে পরফায়েরি এবং শেষে সায়েনাইট উৎক্ষিপ্ত হয়। স্কটল্যাণ্ডের 
বেন নেবিস পব্্বতে ইহা অতিসুন্দর রূপ দেখিতে পাওয়া যায়। এই পব্বতশ্রেণীর মূল 
প্রদেশ গ্র্যানিটের ; তম্মধ্য দিয়া পরফায়েরি উৎক্ষিপ্ত হইয়াছে, এবং এই পব্্বতের 
সকে্র্বোপরিস্থ সায়েনাইট স্তর পরফায়েরি ভেদ করিয়া উৎপন্ন । 


দ্বিতীয় প্রস্তাব 


প্রথম যুগের শেষভাগে পৃথিবীর অধিকাংশই জলমগ্ন ছিল। 

পৃর্ববস্তী সময়োৎপন্ন স্কটল্যাণ্ড, উত্তর রূষ ও স্কানডিনেবিয়াকে উত্তরে রাখিয়া 
পারমিয়ান অন্তরযুগের যুরোপীয় সমুদ্র একদিকে আয়ারল্যাণ্ড হইতে ইয়ুরেল পবর্বত 
পর্যান্ত এবং সম্ভবতঃ স্পিটজবার্জেন পর্যন্ত বিস্তৃত ছিল। অন্য ভাগে সম্ভবতঃ পিরিনীসের 
উপত্যকা পরাস্ত বিস্তৃত ফ্রান্সের মধ্যদেশ লইয়া একটি দ্বীপ, আধুনিক ব্রিটনি লইয়া আর 
একটি দ্বীপ, এবং পাঃদে ক্যালে ও দুনর প্রদেশ হইতে রাইন নদীর বিপরীত কৃল পর্য্স্ত 
বিস্তৃত বেলজিয়াম আর ইংলগ্ডে রথ অন্তরীপ হইতে ল্যাগ্ডস এগু অন্তরীপ পর্য্যন্ত বিস্তৃত 
ভূখণ্ডই, এ সময়ে যুরোপের স্থলভাগ। 

ভারতবর্ষে বাঙ্গলার কতকাংশ, বুন্দেলখণ্ড, আরাবলি পব্র্বতের সন্নিহিত প্রদেশ, 
ছোটনাগপুর প্রভৃতি ব্যতীতও পঞ্জাব, সিকিম, ভূটান ও কাশ্মীরের কতকাংশ এবং 
ব্রহ্দেশের মুলমেন প্রদেশ--পারমিয়ান অন্তর যুগে বর্তমান ছিল, সুতরাং যুরোপে ও 
ভারতবর্ষে এই সকল দেশই কেবল দ্বিতীয় যুগের প্রারন্ত দেখিয়াছে। 

জীবদিগের মধ্যে কাকড়া ও মৎস্যই যেমন প্রথম যুগে প্রধান, তেমনি দ্বিতীয় যুগে 
সরীসৃপই প্রধান জীব। এই নিমিত্ত প্রথম যুগকে মৎস্যের এবং দ্বিতীয় যুগকে সরীস্পের 
যুগ বলা যাইতে পারে। এই যুগের আশ্চর্যরূপ বৃহদায়তন অসংখ্য সরীসৃপ দেখিলে 
মনে হয় ইহারাই এ সময়ের রাজা । জীবরাজত্বের প্রভাব বৃদ্ধি হেতু এ সময়ে উত্তিদরাজ্যের 
প্রাধান্য হ্রাস হইয়াছিল। ভূবেস্তাগণ দ্বিতীয় যুগকে তিন ভাগে বিভক্ত করিয়াছেন-_ 

১। ত্রিস্তর বা নূতন লোহিত প্রস্তর অন্তরযুগ (117185510 01-1715৬/ 760 [৩110) 


প্রবন্ধ ২০৯ 


২। জুরাসিক অন্তরযুগ (712551৫) 
৩। চা-খড়ি বা ক্রিটেসস অন্তরযুগ (01009090015) 


্রিস্তর অন্তরযুগ (78550) 
এই অন্তর যুগের মৃত্তিকা তিন স্তর বিশিষ্ট বলিয়া ভূবেত্তগণ ইহার ত্রিস্তর নাম দিয়াছেন। 

ইহার সবর্বনিন্রভাগ নৃতন লোহিত প্রস্তর স্তর, মধ্যভাগ কৃষ্তবর্ণ চুণে-প্রস্তর ও শেষ 
অর্থাৎ সব্রোপিরিভাগ লোনা বেলে প্রস্তর স্তরে নিম্মিত। এই অন্তর যুগের প্রথম অর্থাৎ 
লোহিত প্রস্তর স্তরে পৃবর্ববন্তী যুগের বাহুপদী ও মস্তকপদী শম্বুক, গেনইড ও প্লাকইড 
মৎস্য অল্পই পাওয়া যায়। 

এখন জীবজগতের পরিবর্তনের সহিত উত্তিদেরও পরিবর্তন লক্ষিত হয়। যে সকল 
বৃক্ষ ও লতা অঙ্গারজনক যুগে বিশেষ বৃদ্ধিলাভ করিয়াছিল, তাহাদের স্থান এখন অন্য 
জাতি আসিয়া গ্রহণ করিয়াছে। পব্ববস্তী যুগের উদ্ভিদ এখন অল্প সংখ্যক, কেবল ঝাউ- 
জাতীয় বৃক্ষই (0011101) কিছু অধিক। 

কতক পুরাতন জীবজাতির এ সময় যেমন লোপ পাইয়াছে, তেমনি অসংখ্য অসংখ্য 
নৃতন জাতীয় জীব তাহাদের স্থান গ্রহণ করিয়াছে । এই অন্তর যুগের লোহিত প্রন্তর স্তর 

ংস্থিতির সময়ে কচ্ছপের প্রথম জন্ম ও এই সময় হইতেই সরীসৃপদিগের আধিপত্য 

আরন্ত। 

পরে কৃষ্ণবর্ণ চুণে প্রস্তর স্তর সংস্থিতি হইবার সময়ে সমুদ্রে অসংখ্য নৃতন শন্বুক 
জাতীয় জীব ও কচ্ছপ, বার প্রকার ভিন্ন ভিন্ন জাতীয় সরীসুপ এবং কঠিন আচ্ছাদন 
বিশিষ্ট ছয় প্রকার নৃতন মৎস্য উৎপন্ন হয়। উত্তর আমেরিকার কনেকটিকাট নদীর লোণা 
বেলে পাথর স্তরে উষ্টপক্ষীর মত বৃহৎ পক্ষীর তিনটি পদাঙ্গুল চিহ্ন দেখিয়া এই সময়েই 
প্রথম পক্ষীর আবির্ভাব অনুমান করা হয়। কিন্তু পক্ষীর কঙ্কাল না পাওয়াতে অনুমান 
ছাড়া ইহার অন্য প্রমাণ নাই। এ সময়ের মুত্তিকাতে অনেক প্রকার সরীসৃপের পদচিহ্ন 
পাওয়া যায়, তাহার মধ্যে ভেকজাতীয় (01161109611011811) 011.90111101)0001) একরাপ 
সরীসৃপ অত্যন্ত অদ্তুত আকার। এই সময়ে অন্য একরূপ বৃহদায়তন অদ্ভুত কুস্তীর 
(01105901815) জন্মিয়া ইহার পরবস্তীকালে আরো বৃদ্ধি লাভ করিয়াছিল। 

হদ-শুষ্ক ভিজা মাটিতেই, এই সকল সরীসৃপের পদচিহ্ন পাওয়া গিয়াছে। জোয়ারের 
জল সরিয়া যে মাটি ভিজা থাকে তাহাতে কোন চিহ্ন নিবদ্ধ রহিতে পারে না, অঙ্কিত 
চিহ্ন আবার জোয়ার আসিলেই ধৌত হইয়া যায়। আমেরিকার লৌণা হৃদের শুষ্কতটে 
এখনো এইরূপ চিহ্ু নিবদ্ধ হইতে দেখা যায়। 

দ্বিকোষক মুক্তবীজ বৃক্ষজাতি (01011001085 01011091010) এই সময়েই 
প্রথম উৎপন্ন। এ সময়ের জঙ্গল ভিন্ন ভিন্নপ্রকার ঝাউবৃক্ষ এবং পণীতিরু ও ক্যালেমাইট 
শরগাছ দ্বারাই পূর্ণ। 

লোণা বেলেমাটির স্তর কৃষ্ণবর্ণ চুণে প্রস্তর স্তরের পরবর্তী । এই মৃত্তিকাতে যে বহুল 
পরিমাণে লবণ দেখিতে পাওয়া যায়, তাহা কোথা হইতে আসিল? নিশ্চয়ই সমুদ্রের জলীয় 
ভাগ বাম্পাকারে উঠিয়া যাইলে অবশিষ্ট লবণাদি পদার্থ এই সকল স্তরে জমাট রহিয়াছে । 


স্বর্ণ, র. স.: ১৪ 


২১০ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


সিন্ধু নদের ব-দ্বীপের সন্নিকটস্থ একটি স্থানে এখনো এইরূপে লবণ সঞ্চিত হইতে দেখা 
যায়। কচ্ছ-রণ ঠিক সমুদ্রও নহে, শুষ্ক স্থলও নহে। গ্রীষ্মকালে এ স্থানের জল শুকাইয়া 
স্তরে স্তরে লবণ জমিতে থাকে, বৎসরের অপর সময়ে আবার ইহা জলে আবৃত হয়। 
একবার সমুদ্রের কার্যা ছারা এই ভূখণ্ডের চতুদ্দিক বালুকার প্রাটীরে বদ্ধ হইলে ইহা আর 
সবর্বদা জলগপ্লাবিত হইবে না। সেই সময় সমস্ত আবদ্ধ জল শুষ্ক হইয়া লবণস্তর নির্মিত 
উপকরণ যোগাইবে। ত্রিস্তরের লোণা বেলেমাটির স্তরও উপরোক্ত প্রকারে উৎপন্ন। এই 
স্তরের অতি অন্স্থানেই প্রাণী-চিহন পাওয়া যায়-তাহাও কোন নৃতন জাতির নহে। এই 
সময়ে বৃহৎ হ্দবেষ্টিত দ্বীপ উপদ্বীপে মাঝে মাঝে দুই চারিটি পব্বতও দেখিতে পাওয়া 
যায়। সমুদ্রকূলে উত্তিদের অভাব নাই, সেই উত্তিদাবশেষ এখনো অর্পয্যাপ্ত। লোণাস্তরের 
উত্তিদ অনেকটা পরবস্তী অন্তর যুগের ন্যায়। 

কটক হইতে ত্রিরুঞ্চিনাপল্লী এবং পুণা হইতে ত্রিবান্কুর পর্য্যন্ত মধ্যে মধ্যে ত্রিস্তর 
যুগের প্রস্তর পাওয়া যায় বলিয়া ভূবেত্তাগণ ঠিক করিয়াছেন, ভারতবর্ষে দাক্ষিণাত্যের 
উভয়পার্স্থ সমুদ্র উপকূল এই সময়ে উৎপন্ন। এই সময়ে সিকিম ও ভূটান লইয়া প্রায় 
চীন পর্যান্ত বিস্তৃত ভূখণ্ড উৎপন্ন হইয়াছিল। 


জুরাসিক অন্তরযুগ 
এই যুগের অব্যবহিত পুবের্ব এবং ত্রিস্তর অন্তর যুগের অব্যবহিত পরে উভয়ের মধ্যে 
আর একটি মুত্তিকান্তর পাওয়া যায়। ইহা দুই যুগের কোন যুগেরি অন্তর্গত নহে। এই 
স্তর অতি অল্পই গভীর বলিয়া ইহার আর বিশেষ বিবরণের আবশ্যক বোধ হইল না, 
ভূবেত্তারা ইহাকে রিটিক অথবা পেনার্থ গর্ভযুগ বলেন। 

পৃথিবীর ইতিহাসে জুরাসিক অন্তরযু একটি প্রধান। ফ্রান্সের জুরা নামক 
পবর্বতশ্রেণী এই যুগের মৃত্তিকাদ্বারা নির্মিত বলিয়া এই যুগের নাম জুরাসিক হইয়াছে । 
জুরাসিক যুগ আবার দুই ভাগে বিভক্ত। লায়াস-- অর্থাৎ কর্দমিময় চুণস্তর, এবং ওয়োলাইট 
অর্থাৎ ডিম্বাকার প্রস্তর-স্তর। এই দুইরূপ বিভাগ জুরা পবর্বতে দেখিতে পাওয়া যায় বলিয়া 
এই দুই ভাগে জুরাযুগকে ভাগ করা গিয়াছে। জুরাসিক যুগের উত্তিদ ও জীবসমূহে একটি 
বৈশিষ্ট্য দেখা যায়। 

পূর্ব সময়ের অনেক জাতীয় জীব এ যুগে লোপ পাইয়া নূতন জীবের সৃষ্টি হইয়াছে। 
৪০০০ প্রকারের ভিন্ন ভিন্ন নৃতন জাতীয় জীব এ-সময়ে উৎপন্ন। দানাদার চুণে পাথর 
ও চুণযুক্ত বেলে-কর্দম দ্বারা জুরা যুগের প্রথম স্তর লায়াস মৃত্তিকা নির্মিত। লায়াস গর্ভযুগ 
আবার দুই তিনটি স্তর-বিশিষ্ট। প্রত্যেক স্তরে মৃত্তিকার কিছু কিছু বৈশিষ্ট্য দেখা যায়। 

আমোনাইট * ও বেলেম্নাইনট 1 নামক শন্ুক এবং ঝিনুক এই সময়ের সমুদ্রে 
প্রচুর। অনেক প্রকার নূতন জাতীয় শদ্ুক, মৎস্য, পুরুভুজ, ঝিনুক প্রভৃতি সামুদ্রিক 


* অর্থাৎ মেবশৃঙ্গের ন্যায় বক্রাকার। 
? অর্থাৎ তীরবৎ সুষ্ষাগ্র। 


প্রবন্ধ ২১১ 


জীব ব্যতীত, অসংখ্য অদ্ত্ুদাকার সরীসৃপ এই সময়ে উৎপন্ন। এই অদ্ভুত সরীসৃপদিগের 
মধ্যে তিনটি প্রধান। এক প্রকার সরীসৃপের (10101105915) শরীর বড় আশ্চর্য্যরূপে 
নিম্মিত ; এখনকার ভিন্ন ভিন্ন জন্তুর ভিন্ন ভিন্ন অঙগ ইহাতে সন্নিবেশিত দেখা যায়। ইহার 
মস্তক কৃকলাসের ন্যায়, দন্ত কুস্তীরের ন্যায়, শরীর ও লেজ চতুষ্পদ জীবের ন্যায়, অস্থি 
গ্রন্থি (৬০1০৫) মতস্যের ন্যায় এবং পাখ্না তিমি মৎস্যের ন্যায়। 

ইংলগ্ডের লাইম রিজিস নামক স্থানে মেরি আনিং নামক একটি গ্রাম্য বালিকা 
তৎস্থানীয় পার্বত্য প্রদেশ হইতে ভিন্ন ভিন্ন জন্তুর কঙ্কাল আনিয়া বিক্রয় করিত। সে 
১৮১১ খৃষ্টাব্দে জীব-কঙ্কাল খুঁজিতে খুঁজিতে প্রস্তরের মধ্য হইতে নির্গত একখণ্ড অস্থি 
দেখিতে পায়, এবং পরীক্ষা দ্বারা ইহা একটা প্রস্তরীভূত প্রকাণ্ড জীবের দেহাবশেষ বুঝিয়া 
লোক দ্বারা তাহাকে স্থানান্তরিত করে। এ প্রকার প্রকাণ্ড জীব এইরূপে প্রথমে মানুষের 
নেত্রগোচর হইল। এই অদ্ভুত জীব প্রায় ৩০ ফুট লম্বা। ইহার চোয়াল প্রায় ৬ ফুট এবং 
চক্ষুদ্ধয় এক একটা বড় রেকাবির মত। ইহার চক্ষৃদ্ধয় এমনি সুন্দর অবস্থায় প্রস্তরীভূত 
হইয়াছিল যে তাহাকে খণ্ড খণ্ড করিয়া অনুবীক্ষণ যন্ত্রের কাচ নিশ্ম্িতি হইয়াছে। ইহা 
এমনি হিংস্র জন্তু যে নিজের জাতিকেই নিজে ভক্ষণ করিত। 

দ্বিতীয় প্রকার সরীসুপ (1০51059115) আরো অদ্ভুত, ইহাও সামুদ্রিক হিংত্র-জন্ত। 
মত, অথচ লম্বায় অনেক বড়। ইহার পঞ্জর বহুরূপী ন্যায়, এবং তিমি মৎস্যের পাখনার 
ন্যায় ইহার চারিটি পাখনা । ইহার দেহ ও লেজ হুস্ব বলিয়া, দেখিতে ইহা অনেকটা কচ্ছপের 
ন্যায়। এই সরীসৃপের তুলনার দ্বারা বোধ হয় যে প্রথমোক্তটি গভীর জলবাসী ও 
শেষোক্তটি কুলের নিকটে থাকিত। 

তৃতীয় প্রকার সরীসৃপ (10100901115) কতকটা বাদুড়ের মত, কিন্তু ইহার ঠোট 
কুকুটের মত লম্বা, দন্ত কুন্তীরের ওগ্টাগ্রের মত, অস্থি-গ্রন্থি, পঞ্জর ও পদাদি কৃকলাসের 
মত। ইহার শরীরে ডানা আছে অথচ পক্ষীদিগের পালক কিম্বা বাদুড়ের ন্যায় লোম ছিল 
না। বাদুড়দিগের ন্যায় ইহাও রাত্রিচর ও পতঙ্গভুক, কিন্তু ইহার শরীরের প্রধান প্রধান 
অস্থির গঠন সরীসৃপের ন্যায়। এই জন্তুর শারীরিক গঠন দেখিয়া বোধ হয় পক্ষ সত্তেও 
ইহা উড়িতে পারিত না । এই সকল সরীসৃপ-জীবদেহ যেরূপ অবস্থায় পাওয়া যায় তাহাতে 
ইহারা হঠাৎ কোন বিপ্রবে বিনষ্ট হইয়াছে বোধ হয়। এই সময়কার উত্তিদ ইহার পূর্ব 
অন্তরযুগের মত। কেবল এক জাতীয় নৃতন উত্তিদ (0)০০20) এই যুগে প্রথম জন্মে। 


ওয়োলাইট গর্ভ যুগ্গ 

এই গর্ভ যুগের মত্তিকা গোল-গোল দানা-বিশিষ্ট, সেই নিমিত্ত গ্রীক ভাষায় ইহা উয়োলাইট 
অর্থাৎ ডিম্বাকৃতি গর্ভ যুগ আখ্যাত হইয়াছে । এই যুগের বিশেষ লক্ষণ স্তন্যপায়ী জীবের 
আবির্ভাব। স্তন্যপায়ী জীবের সন্তান জীবিত অবস্থায় প্রসৃত হয়, অন্যপ্রকার জীব অগুজ। 
সবর্ব প্রথমে যে সকল স্তন্যপায়ী জীব জন্মে তাহারা এতদুভয়ের মধ্যবস্তী। এ প্রকার 
এবং সেইখান হইতে স্তন পান করিয়া বড় হইলে বাহির হয়, যেমন আধুনিক কাঙ্গার। 


২১২ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


এইরূপ স্তন্যপায়ী জীবকে মারসূপিয়াল জাতি (/01510181) কহে। ওয়োলাইট গর্ভযুগে 
এইরূপ স্তন্যপায়ী জাতিরই জন্ম হয়। পূবর্ব অন্তর যুগের ন্যায় এ যুগেও শম্বুক ঝিনুক 
ইত্যাদি নানাপ্রকার নৃতন সামুদ্রিক জীব ও প্রবালকীট জন্মে। এই যুগেও আবার 
৩/৪ প্রকার প্রকাণ্ড নূতন সরীসৃপ-কষ্কাল দেখা যায়। ইহারা অনেকটা আমাদের গাঙ্গেয় 
কুস্তীরের মত। ইহার মধ্যে একটি (09190590015) পঞ্যশ ফুট লম্বা, এই প্রকাণ্ড তিমি 
মৎস্যাকার সরীসৃপ দেখিয়া অধ্যাপক ফিলিপস বলেন যে ইহার ন্যায় বলবান ও 
প্রকাগডকায় জীব পৃথিবীতে কখনো জন্মে নাই। 

এই সময়ে ভিন্ন ভিন্ন জাতীয় নানাপ্রকার বৃহৎ আরণ্যবৃক্ষ উৎপন্ন হইয়াছিল। 

পৃবর্ব গর্ভ যুগের ন্যায় এ গর্ভ যুগও তিন স্তরে বিভক্ত। ওয়োলাইট যুগের চুণে 
প্রস্তর কি প্রকারে দানাদার হইয়াছে তাহা এখনো সম্পূর্ণরূপে স্থির হয় নাই। অনেকে 
বলেন, যেমন এখন টেনেরীফ জলমগ্ন শৈলে এবং ইটালির ত্রিবলির জলপ্রপাতে জল 
ঘর্ষণ দ্বারা মৃত্তিকা দানাদার হয়, তেমনি জলের ঘর্ষণ দ্বারাই ওয়োলাইট মৃত্তিকা দানাদার 
হইয়াছে। কিন্তু যেখানে জলের ঘর্ষণ সম্ভাবনা নাই, সেখানেও যখন এরূপ মুত্তিকা দেখিতে 
পাওয়া যায়, তখন বোধ হয়, যেমন অপরিজ্ঞাত প্রাকৃতিক নিয়মানুসারে স্ফাটিক পদার্থের 
একটি বিশেষ আকৃতি হয়, ইহাও সেইরূপ একটি নিয়মের বশবর্তাঁ। এই জুরাসিক যুগ 
পর্য্যন্ত পৃথিবী নিয়মিত সমানরূপে শীতল হইয়া আসিতেছিল এবং এখন অবারিত বৃষ্টির 
প্রাচ্য অনেক কম। পূর্বোক্ত নানাপ্রকার অদ্তুত জন্তুই এখনকার পৃথিবীর প্রধান 
অধিবাসী ; সমুদ্র শস্বুকবহুল এবং প্রকাণ্ড কচ্ছপে পরিপূর্ণ। 

কেবল এক জাতীয় স্তন্যপায়ী জীবমাত্র এখন জন্মিয়াছে, পতঙ্গাদি জীবই শুন্যের 
অধিপতি, পক্ষী এখনো জন্মায় নাই। ভারতবর্ষে রাজমহল কচ্ছদেশ শ্রীহউ ও ব্রহ্গদেশের 
কিয়দংশ এই সময় উৎপন্ন। 


চা-খড়ি বা ক্রিটেসস্‌ অন্তরযুগ 
এই যুগের সমস্ত স্তরই প্রায় চা-খড়ি নিম্মিতি বলিয়া ইহার নাম চা-খড়ি অন্তর যুগ। কিন্তু 
এই সময়েই যে প্রথম পৃথিবীতে চা-খড়ি দেখা দেয় এমন নহে, সাইল্যুরিয়ান অন্তরযুগ 
হইতে ক্রমাগতই চা-খড়ি উৎপন্ন হইয়াছে। কিন্তু চা-খড়ি স্তর সংস্থিতিই এই সময়ের 
একটি বিশেষ লক্ষণ বলিয়া ইহার এই নাম দেওয়া হইয়াছে। 

শনুক জাতীয় জীবের কঠিন আচ্ছাদনের উপর উষ্ণ জলের প্রাকৃতিক কার্য্য দ্বারা 
বহুকাল ধরিয়া সমুদ্রগর্ভে চা-খড়ির স্তর জমিতেছিল। পরে কি প্রকারে এই সকল স্তর 
সমুদ্র-গর্ভ হইতে উন্নমিত হইয়া শৈলশ্রেণীতে পরিণত হইয়াছে তাহা দেখা যাউক। 
এবিষয়ের যথার্থ কারণ এখনো নিশ্চিতরূপ নির্ধারিত হয় নাই। তবে সর চারল্স্‌ লায়েল 
এবং অধ্যাপক রামজে ইংলগ্ডের চতুষ্পার্স্থ চা-খড়ি পর্বত উৎপত্তি সম্বন্ধে এই বলেন 
যে, এখনকার গ্রেট ব্রিটন ও তৎসন্নিহিত দেশ পুরাকালের কোন এক বৃহৎ মহাদেশের 
মধ্য দিয়া বহমান প্রকাণ্ড নদীর জলমগ্ন বদ্ধীপের অবশেষ মাত্র। জোয়ার ভাটার 
কার্যাবশতঃ সমুদ্রজলের সহিত মিশ্রিত চা-খড়ি, সেই নন্দীর মোহানায় জমিয়া জমিয়া 
ক্রমে বৃহৎ বৃহৎ পব্বতরূপে পরিণত হইয়াছে। পৃৰ্োক্ত বৃহৎ মহাদেশ যুরোপ নহে, 


প্রবন্ধ ২১৯৩ 


উহা এক্ষণে জলমগ্ন হইয়াছে । লায়েলের মতে উহা আমেরিকা কিম্বা আসিয়া অপেক্ষাও 
বৃহত্তর ছিল ; তিনি আরো বলেন যে, পৃথিবীর ইতিহাসে এইরূপ অনেক মহাদেশ বারম্বার 
জলগগ্ন হইয়াছে । চা-খড়ির যে পবর্বতগুলি স্থানে স্থানে দেখা যায় তাহা সেই মহাদেশের 
চিহবশেষ মাত্র । এই সময় হইতে পৃথিবীর বর্তমান আকৃতির সৃত্রপাত। ফরাসী ভূবেস্তা 
লিকক বলেন যতই আমরা বর্তমান কালের নিকট আসিতেছি, ততই দেখিতে পাই যে 
মেরুসন্নিহিত প্রদেশে মৃত্তিকা স্তর সংস্থিতি বন্ধ হইয়া মধ্যদেশই নৃতন মৃত্তিকা সংস্থিতি 
দ্বারা ফুলিয়া উঠিতেছে। এখনকার শীতাতপ প্রধানতঃ পৃথিবীর আভ্যন্তরিক উত্তাপের 
উপর নির্ভর করে না। সুতরাং এখন বংসরে তুর বিভাগ আরম্ত হইল। শীতাতপের 
বৈষম্য হেতু পৃথিবীর উপরিভাগে কোটিবন্ধ প্রথম উৎপন্ন হইল। এখনকার উত্ভিদ 
আমাদের বর্তমান উদ্ভিদের প্রথম সোপানস্বরূপ। এ অন্তর যুগের উত্তিদজাতিই ক্রমে 
উন্নতি লাভ করিয়া আমাদের বর্তমান উত্তিদরূপে পরিণত হইয়াছে । কিন্তু এখনকার ও 
তখনকার জীবজন্তুর মধ্যে সেরূপ সাদৃশ্য দেখা যায় না। তালজাতীয় বৃক্ষ পৃথিবীতে এই 
প্রথম উৎপন্ন হইল এবং এই সময়ে উৎপন্ন ওক আকরোট ও বটবৃক্ষ এখনো পৃথিবীতে 
বর্তমান। এ সময় পর্ণীতরু খুব কমিয়া আসিয়াছিল। জন্তুর মধ্যে এখন সরীসৃপ প্রধান। 
এখন প্রকাণ্ড দুই জাতির সরীসৃপ দেখা যায়। 

একটি (1600110001) লম্বায় ৫০/৬০ ফুট এবং ইহার দেহ একটি বৃহদাকার হস্তার 
ন্যায়। অপরটি ইহা অপেক্ষাও লম্বা। বৈজ্ঞানিকমণগ্ডলীতে অনেক বাদানুবাদের পর দ্বিতীয়টি 
(11089105911105) সামুদ্রিক সরীসৃপ বলিয়া স্থির হইয়াছিল। ইহা লঙ্বে প্রায় ৬০/৭০ 
ফুট, এবং দেখিতে কতকটা কুস্তীরের মত। 

এই সময়েই প্রথম পক্ষী দেখিতে পাওয়া যায়। ভারতবর্ষে নর্মদা প্রদেশ এবং 
দক্ষিণ আফ্রিকা সংলগ্ন উপকূল, এই সময়ে উৎপন্ন। 


তৃতীয় প্রস্তাব 


তৃতীয় যুগ 
তৃতীয় যুগের প্রারস্তে ভারতবর্ষ আফ্রিকা সংলগ্ন একটি মহাদেশভুক্ত ছিল। ভারতবর্ষের 
উত্তর পৃবের্ব আধুনিক আসামের অধিকাংশ, পশ্চিমে সম্পূর্ণ না হউক প্রায় সমস্ত পারস্য, 
বেলুচিস্তান ও সিন্ধু নদীর সন্নিহিত প্রদেশ, এবং গাঙ্গেয় প্রদেশের উত্তরাংশ অধিকার 
করিয়া সমুদ্র অবস্থিত ছিল। এই পশ্চিম সমুদ্রের এক শাখা কাশ্মীরের মধ্য দিয়া ল্যাডাক 
উপত্যকা পর্য্যন্ত বিস্তৃত ছিল। 
পরে যে বিপ্লব দ্বারা ক্রমশ হিমালয় উন্নত হইয়াছে, যাহার দ্বারা হিমালয়ের স্তর সকল 
লগ্ুভগু হইয়া রূপান্তরিত হইয়াছে, তাহা ইয়োসিন অন্তরযুগের শেষ ভাগ হইতে আরম্ত 
হইয়া বর্তমান কালেও চলিতেছে । 

হিমালয় পর্বত আসাম প্রদেশ ব্রহ্দদেশ কচ্ছ ও সিন্ধদেশে মাঝে মাঝে এখনো 
যে প্রবল ভূকম্পন দেখা যায় তাহা সেই বিপ্লবের ধারাবাহিত্যের প্রমাণ। এই বিপ্লবের 


২১৪ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


কারণ সম্বন্ধে অনেক মতভেদ সর্তেও এইরূপ বলা যাইতে পারে যে, হিমালয়-সন্নিহিত 
প্রদেশের অভ্যন্তর শীতল হইয়া সঙ্কচিত হওয়াতে সেই সকল স্থান দমিয়া হিমালয়কে 
উচ্চ করিয়া তুলিয়াছে। 

এ সময়ে ভারতবর্ষের উত্তর প্রদেশ দাক্ষিণাত্যের সহিত সংলগ্ন ছিল কি না নিশ্চয় 
বলা যায় না, তবে সংলগ্ন থাকাই আধুনিক ভূবেত্তাগণ সম্ভবপর মনে করেন। 

অনেক ভূবেত্তাদের মত যে এতাবৎকাল দাক্ষিণাত্য ও হিমালয়-সন্নিহিত প্রদেশ 
পরম্পর বিচ্ছিন্ন ছিল, পরে ইয়োসিন অন্তরযুগের শেষ দিক হইতে আরম্ভ হইয়া 
তৃতীয়যুগেই প্রথম গঙ্গা ও সিন্ধু মধ্যবর্তী সমুদ্র শুকাইয়া উপরোক্ত উভয় প্রদেশ সংলগ্ন 
হইল। কিন্তু ভূবেত্তা ব্র্যানফর্ড বলেন * সম্ভবতঃ চা-খড়ি অন্তর যুগের শেষ হইতেই 
ভারতবর্ষ-উপকূল স্থলতঃ আধুনিক আকার ধারণ করিয়াছে। এ সম্বন্ধে তিনি যে সকল 
যুক্তি দেখাইয়াছেন তাহা হইতে দুইটি নিম্নে উদ্ধৃত হইতেছে। একটি, যদি চা-খড়ি অন্তর 
যুগের শেষে ভারতবর্ষের উত্তর দক্ষিণ একই-সংলগ্ন-ভূখণ্ড না হইয়া সমুদ্রদ্ধারা বিচ্ছিন্ন 
থাকিত, তাহা হইলে তৃতীয় যুগের প্রারস্তে উৎপন্ন সমুদ্র-মৃত্তিকা-স্তরে সামুদ্রিক জীব 
কঙ্কাল পাওয়া যাইত, কিন্তু রাজমহেন্দ্রী হইতে গারো পব্র্বত পর্য্যন্ত এ সময়ের মুত্তিকায় 
সামুদ্রিক জীবের কঙ্কাল পাওয়া যায় না। 

দ্বিতীয়, ভারতবর্ষের দক্ষিণভাগে স্থুলচ্মী জন্তু (2801)/0017) হৃস্তী মহিষ ইত্যাদি 
জনম্মিবার আগে ভারতবর্ষের উত্তরভাগেই এই সকল জন্ত্র উৎপন্ন হয়, কেননা উত্তরেই 
তৃতীয় যুগের প্রথম ভাগ ইয়োসিন অন্তর যুগের মৃত্তিকায় হস্তী মহিষ জাতীয় স্থুলচ্ী 
জীব কঙ্কাল পাওয়া গিয়াছে । পরে শীতের তাড়নে উহারা উত্তর হইতে দক্ষিণে পলায়ন 
করে। যে সকল প্রাণী উত্তরে লোপ পাইয়াছে, তাহারা ভারতবর্ষের দাক্ষিণাত্যে এবং 
ইহার সম-নিরক্ষান্তর প্রদেশে এখনো বর্তমান, এবং দাক্ষিণাত্যে আবার যে সকল জীব 
এখন বিলুপ্ত, তাহা আফ্রিকায় দেখা যায়। যদি চা-খড়ির শেষে ভারতবর্ষ উপকূল সংলগ্ন 
না থাকিত, তাহা হইলে তৃতীয় যুগের প্রথমেও সমুদ্র দ্বারা উত্তর দক্ষিণ বিচ্ছিন্ন থাকিলে 
কি করিয়া স্থুলচন্মী জাতি দক্ষিণে উপস্থিত হইবে? তাহা হইলে তৃতীয় যুগের মধ্য অন্তর 
যুগ মায়োসিন কালে দাক্ষিণাত্য প্রদেশের মৃত্তিকাতে হস্তী মহিষ কঙ্কাল পাওয়া যাইত 
না। 

ব্লানফর্ডের মতে ভারতবর্ষের উপকূল চা-খড়ি অন্তর যুগের শেষাংশ হইতে স্থুলতঃ 
প্রায় একইরূপ আছে, তবে চা-খড়ি অন্তর যুগে ভারতবর্ষের উপকূলে মাঝে মাঝে যে 
সকল সমুদ্র শাখা প্রবিষ্ট ছিল তাহা কালে শুকাইয়া স্থলে পরিণত হইয়াছে। 

কচ্ছ ও কিবার প্রদেশ পৃরেে দ্বীপাকার ছিল, ইহা তৃতীয় যুগেই বর্তমান আকারে 
পরিবর্তিত হইয়াছে। কিন্তু সিন্ধুগাঙ্গ প্রদেশ তৃতীয় যুগের পৃবের্ব উৎপন্ন হইলে তাহা এরূপ 
সমতল ক্ষেত্র কি করিয়া হইল? সমুদ্র-গর্ভ শুকাইয়া মাটী হইলে সেই নৃতন স্থল প্রথমে 
পার্ববন্তী স্থান অপেক্ষা নীচু হয় এবং প্রায় সব্বব্রই একরূপ উচ্চ বলিয়া সমতল ক্ষেত্র 
হইয়া পড়ে। কিন্তু সিন্ধু-গাঙ্গ প্রদেশ দি বহুদিন উৎপন্নস্থল হয় তবে ইহা কি করিয়া 


সমতল হইল? 
*. 56০11611000 000 31017010105 14917501015 02008) 0 /1714. ৬০| 1-111. 


প্রবন্ধ ১৫ 


যে কারণে হিমালয় উচ্চ হইয়াছে সেই কারণে সিন্ধুগাঙ্গ প্রদেশও সমতল হইয়াছে। 
একটা গোলাকার বস্তুর কোন স্থান নীচু হইয়া চেপটা হইয়া পড়িলে অর্থাৎ কোন গোলাকার 
পদার্থ ভ্রমশঃ সরলরেখার অনুরূপ হইতে সচেষ্ট হইলে তাহা পৃবর্বাপেক্ষা অধিক স্থান 
অধিঝার করিতে প্রবৃত্ত হয় এবং অধিক স্থানের অভাব হইলে একদিক উচ্চ ও একদিক 
নীচু হইয়া পড়ে। সেই নিয়ম অনুসারে ভূগর্ভের সঙ্কোচন হেতু সিন্ধু-গাঙ্গ প্রদেশ নীচু 
ও হিমালয় উন্নত হইয়াছে! 

কিন্তু গণনা দ্বারা দেখা যায় যে, সিন্ধু-গাঙ্গ প্রদেশের অবনতিবশতঃ হিমালয়ের 
বর্তমান উচ্চতা উৎপন্ন হইতে পারে না; উহাতে হিমালয়কে উর্দসংখ্যা সাত হাজার 
ফুট উন্নত করিতে পারে। সুতরাং সিন্ধু-গাঙ্গ প্রদেশের অবনতি ও হিমালয়ের উন্নতির 
পরস্পর কার্যাকারণ সম্বন্ধ নাই-এতদুভয়ই পৃথিবীর আভ্যান্তরিক শক্তির ক্রিয়াফল। 

তৃতীয় যুগের প্রারস্তে ইয়োরোপের ভূপৃষ্ঠ অবস্থা কিরূপ ছিল এইবার দেখা যাউক। 

ক্রিটেসস অন্তর যুগের শেষে ইয়োরোপে সমুদ্রভাগই অধিক। স্পেন এবং ইটালির 
অধিকাংশ, হলাগু, সুইজারলাগু, প্রসিয়া, হানগেরি, ওয়ালেকিয়া, উত্তর রুসিয়া ও 
পারিসের কতকাংশ লইয়া চা-খড়ি অন্তর যুগের শেষে সমুদ্র বিস্তৃত ছিল। এ সময় 
জুরাসিক যুগ উৎপন্ন সারবর্গের (07970901£) ভূখণ্ডের দ্বারা ইংলগু ও ফ্রান্স সংযুক্ত 
ছিল। পরে এঁ ভূখণ্ড সমুগ্গ্রস্ত হওয়াতে অধুনা ফ্রান্স ও ইংলগু পৃথক হইয়া পড়িয়াছে। 

তৃতীয় যুগে ভ্রমশঃ ক্রিটেসস অন্তর যুগের এই বিস্তৃত মহাসমুদ্র শুকাইতে আরম্ত 
করিয়া ইয়োরোপের আধুনিক স্থলভাগ উৎপন্ন হইয়াছে। 

এ যুগের একটি বিশেষ লক্ষণ-_সম্পূর্ণরূপে নৃতন প্রাণীজাতির আবির্ভাব। এ সময় 
প্রায় সমস্ত পুরাতন স্থলচর প্রাণী অন্তহিতি করিয়া স্তন্যপায়ী জীবের ছারাই পৃথিবীর স্থলভাগ 
পূর্ণ হইল। প্রথম যুগে কাকড়া, মৎস্য ও দ্বিতীয় যুগে সরীসৃপদিগের যেমন বিশেষ রূপ 
প্রাদুর্ভাব, তেমনি এই যুগে স্তন্যপায়ী জীবই প্রধান, সেইজন্য ইহার আর একটি নাম 
নযপারী যুগ। এই সময়ে যে কত আকৃতির কত অসংখ্য প্রকারের স্তন্যপায়ী জীব ছিল 
তাহা এখন পর্যান্ত কেহ নির্ণয়ই করিতে পারেন না। 

আমরা দ্বিতীয় যুগের জুরাসিক সময়ের যে কাঙ্গারু জাতীয় স্তন্যপায়ী জীবের কথা 
বলিয়াছি, তাহাকে ছাড়িয়া দিলে তৃতীয় যুগের স্থুলচম্মী অর্থাৎ হস্তী মহিষ প্রভৃতি জাতীয় 
জীবই পৃথিবীর প্রথম স্তন্যপায়ী জীব বলিয়া ধরা যাইতে পারে। তৃতীয় যুগকে যে তিন 
ভাগে ভাগ করা যায় তাহার প্রথম ভাগে এই জাতীয় জীবেরই অধিক প্রাধান্য লক্ষিত 
হয়। এবং আর দুই ভাগের স্তন্যপায়ী জীব সকল এত প্রকাণ্ড ও অদ্ভুত গঠনের যে, 
তাহাদের জাতীয় সাদৃশ্যও এখনকার জীবে পাওয়া যায় না, সে সকল জাতীয় জীর এখন 
সম্পূর্ণরূপে লুপ্ত। কেবল তৃতীয় যুগের শেষাংশে যে সকল জীব জন্মিয়াছে, তাহার 
অধিকাংশ এখনও বর্তমান। এ যুগের শেষ দিকে অনেক পক্ষী ছিল বটে কিন্তু তাহারা 
স্তন্যপায়ী জীবের মত বহুসংখ্যক নহে। কুস্তীরাকার একরপ প্রকাণ্ড সরীসূপ তৃতীয় যুগের 
সকল সময়েই দেখা যায়। আমাদের বর্তমান সময়ের মত তৃতীয় যুগের সমুদ্রে নানা 
জাতীয় নানাপ্রকার জীবের বসতি, কিন্তু দ্বিতীয় যুগে আমরা আমোনাইট বেলেমনাইট 
ইত্যাদি যে সকল শম্ুকজাতির প্রাচুর্য দেখিয়াছি তাহা আর এখনকার সমুদ্রে নাই। এ 


২১৬ . স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


যুগের শম্বুকজাতীয় যে সকল জীব দেখা যায়, তাহা অনেকটা আমাদের সময়ের মত। 

এ যুগের আশ্চর্যরূপ প্রাণী প্রাচুর্য দেখিয়া বিস্মিত হইতে হয়। এ সময়ে 
ফারমিনিফেরা ও নিউমিলাইট নামক শশ্বুকজাতীয় ক্ষুদ্র জীব এত বহুসংখ্যক একত্রে 
বিচরণ করিত যে ইহাদের দেহাবশেষ দ্বারা এক এক স্থানে শতাধিক ফুট পরিমাণ স্তর 
নির্মিত হইয়াছে। ইহারা এত ক্ষুদ্র যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নহিলে ইহাদের দেখাই 
যায় না। 

এই যুগের কতক উত্তিদ আমাদের উত্তিদের কাছাকাছি, আর কতক একেবারে 
আমাদের মত।* দ্বি-পত্র উদ্ভিদ এ যুগে বিশেষ উৎকর্ষ লাভ করিয়াছিল। ফুল ও ফল 
এই প্রথম হইল। নানা বর্ণের ফুল ও নানারূপ ফল দ্বারা এখন চৌদিক সুশোভিত । বনফুল 
শোভিত হরিবর্ণ বিস্তৃত ক্ষেত্রে কীটপতঙ্গের সীমা নাই। বৃহৎ বৃহৎ ফুল-বৃক্ষ সঙ্কুল বনে 
নানা প্রকার পাখীদের বসতি। বৃষ্টিদ্বারা পৃথিবীর মেঘান্ধ বাম্পাবরণ ক্রমে পরিষ্কৃত হইয়া 
এই সকল সূক্ষ্ম ফুসফুস বিশিষ্ট ()০11091 0011101791/) জীবের বাসোপযোগী হইয়াছে। 
ভূ-পঞ্জর এখন এত স্থুল যে আভ্যন্তরিক উত্তাপ আর বড় উপরে উঠিতে পারে না। 
তৃতীয় যুগে পৃথিবীর উত্তাপ স্থলতঃ বর্তমান সময়ের শ্রীন্মপ্রধান দেশের ন্যায় ছিল, কিন্তু 
সূর্যের উত্তাপের ন্যনাধিক্য বশতঃ পৃথিবীর দ্রাঘিমা ভেদে শীতাতপের বৈষম্য উপস্থিত 
হইয়াছে, এবং মেরুদেশে অল্প অল্প শীত দেখা দিয়াছে। 

প্রচুর বৃষ্টি দ্বারা এই সময়ে যে সকল প্রধান প্রধান নদী ও পরিষ্কার জলের হুদ 
উৎপন্ন হইয়াছিল পরে সেই সকল প্রকাণ্ড নদী-মোহানার ব-দ্বীপই ক্রমে নৃতন নৃতন 
দেশরূপে পরিণত হইল। আমরা পৃথিবীর পৃষ্ঠে এখন জল ও স্থল যে অবস্থায় দেখিতেছি, 
ইহা তৃতীয় যুগেরই শেষভাগে এইরূপ আকার ধারণ করিয়াছে। 

তৃতীয় যুগটি বিখ্যাত লায়েল তিন ভাগে বিভক্ত করেন। ইয়োসিন মায়োসিন ও 
প্লায়োসিন। ইয়োসিন অর্থাৎ বর্তমান সময়ের প্রারন্ত, মায়োসিন অর্থাৎ অল্লাধুনিক, 
প্লায়োসিন অর্থাৎ অধিকাধুনিক। এই সকল আখাযদ্বারা বর্তমান সময়ের জীবজন্তর হইতে 
তৎসাময়িক জীবজন্তুর প্রভেদ দর্শইতে তিনি এইরূপ নামকরণ করিয়াছেন। 

এখন এই তিন ভাগের স্থুল লক্ষণ সংক্ষেপে কিছু বলিয়া এ অংশ শেষ করা যাউক। 


ইয়োসিন অন্তর যুগ 
পৃবের্বর সেই মহা সমুদ্রের অনেক অংশ এখন স্থলে পরিণত। নানা নদ নদী হুদ ও তড়াগে 
শোভিত-স্থল এখন নানা প্রকার উত্ভিদ ও জীবজন্তপূর্ণ। পূরর্ববন্তী যুগের উত্ভিদ, এবং পরবর্তী 
অর্থাৎ আমাদের বর্তমান যুগের উত্তিদ এই যুগে একত্রে উৎপন্ন দেখিতে পাওয়া যায়। 
নানা জাতীয় লুপ্ত বৃক্ষের সহিত আধুনিক বার্চ আকরোট ওক কেলু ও ঝাউ জাতীয় 
দেবদারু, ফার, ইউ, সাইপ্রেস ইত্যাদি নানাপ্রকার বৃক্ষ একত্রে বিরাজমান। 
নানা জাতীয় পর্ীতরু শৈবাললতা ও জল-উত্তিদের অভাব নাই। আশ্চর্য এই, 
* যে বৃক্ষের অঙ্কুর উদগমকালে একটিমাত্র পত্র উদগত হয় তাহা একপত্র অর্থাৎ 
1+101109001165001, যথা, পেঁয়াজ যব ছোলা ইত্যাদি। যাহার দুইটি পত্র উদগত হয় তাহা 
দ্বি-পত্র অর্থাৎ 191001)1001 যথা, মটর পোন্ত কুল পেয়ারা ইত্যাদি। 


প্রবন্ধ ২১৭ 


তখনকার সরোবরে আধুনিক জলজ উত্ভিদ অনেক দেখা যায়, যেমন একরূপ পানিফল 
(৬/০101 0%1000)। তখনকার উত্ভতিদের মধ্যে ২০০০ জাতি বিদিত। ১৪৩ দ্বি-পত্র 
( [)01০01/101017) জাতি ১৩৩ এক-পত্র 071017000160011) ; ৩৩ পুস্পহীন (01101089111) 
জাতি, যথা, শৈবাল, পণীতিরু, ঝাউ, সাইক্যাড ইত্যাদি । স্তন্যপায়ী, পক্ষী, সরীসৃপ, মস, 
পতঙ্গ, কীট, কচ্ছপ, শম্ুক ইত্যাদি এই যুগের জীব। এ সময়ে ইয়োরোপের উত্তাপ 
গ্বীন্মপ্রধান দেশের মত ছিল বলিয়া আধুনিক গ্রীষ্ম দেশের জীব কঙ্কাল এ সময়ে 
ইয়োরোপের মুত্তিকাতে অনেক পাওয়া যায়। এই যুগের স্তন্যপায়ী জীবের মধ্যে 
স্থলচন্মীরাই প্রধান। এই সময়ে প্যালিওথেরিয়াম অর্থাৎ পুরাতন জন্ত, আনোপ্রথেরিয়াম 
অর্থাৎ নিরস্ত্র জন্তু ও জিফাডেন (১917001701101), /৯100101101181), 56101700011) 
বলিয়া যে সকল স্থুলচম্মী জন্তু ছিল তাহারা উদ্ভিদাহারী এবং পালে পালে থাকিত। 
তাহাদের শারীরিক আকার ঘোড়া গণ্ডার ও শুকরের মধ্যবস্তী। এই জাতীয় নানা প্রকার 
ও নানা আয়তনের জীব কঙ্কাল এই যুগে দেখা যায়। পেলিওথেয়েরিয়াম, টেপার নামক 
শুকর ও গপণ্ডারের মধ্যবর্তী, ইহার অতি প্রকাণ্ড চক্ষু, ক্ষুদ্র কলেবর, চারিটা পা প্রকাণ্ড, 
খবর্ব ও মাংসাল, উচ্চতায় ইহা বৃহৎ ঘোড়ার ন্যায়। ইহার শৃণ্ড টেপার শুকরের মত ক্ষুদ্র 
এবং দন্ত গণ্ডারের মত। 

আনোপ্রথেরিয়ম জন্তুর খুর গরুর ন্যায় দ্বিধা বিভক্ত, পদের অগ্রভাগ উষ্ট্রের ন্যায় 
ও দন্ত গণ্ডারের ন্যায় : আয়তনে ইহা গর্দভের মত, ইহার লাঙ্গুল অতি বৃহৎ, এবং গোড়া 
মোটা। জলে সন্তরণের সময় এই বৃহৎ লাঙ্গুল হালের কাজ করিত। 

জিফডনের আয়তন অনেকটা শামা হরিণের ন্যায়। ইহাদের লাঙ্গুল ছোট এবং কর্ণ 
হরিণের ন্যায় বৃহৎ, কিন্তু ইহাদের গাত্র লোমাচ্ছাদিত নহে। 

এই সকল জন্তু ছাড়া ইয়োসিন অন্তর যুগে উৎপন্ন প্যারিসের সন্নিহিত সোহাগার 
আকরে শুকর প্রভৃতি অন্যান্য প্রকার স্থুলচন্্রী জীব কঙ্কাল এবং শ্বাপদ পশুর পদচিহ্ন 
পাওয়া গিয়াছে। 

এই সময়েই নিউমিউলাইট নামক অতি ক্ষুদ্র ক্ষুদ্র শনুকদ্বারা সমুদ্র পূর্ণ ছিল এবং 
এই সকল মুত জীব-স্তর দ্বারা পিরিনিস পব্্বতশ্রেণী স্থানে স্থানে নির্মিত, এবং এই স্তর 
দ্বারাই ইজিপ্টের লোকেরা পিরামিড নির্মাণ করিয়াছেন। এই ক্ষুদ্র ক্ষুদ্র জীবের কঙ্কাল 
দ্বারা শত শত ফুট উচ্চন্তর হইতে কত শত শত বৎসর লাগিয়াছে তাহার ঠিক নাই। 
তৃতীয় যুগের এই নিউমিউলাইট মৃত্তিকা-স্তর ইয়োরোপ আসিয়া আফ্রিকা প্রভৃতি পৃথিবীর 
সকল স্থানেই পাওয়া যায়। এক এক স্থানে নিউমিউলাইট স্তক্ন সহস্র ফুট উচ্চ। 

ইয়োসিন মৃত্তিকার মধ্যভাগে নিউমিউলাইট স্তর সন্নিবেশিত, কিন্তু এই স্তর হিমালয়, 
কারপেথিয়ান, আল্প, পিরানিস পবর্বতের অতি উচ্চাংশে দেখিয়া মনে হয় এই যুগে 
পৃথিবীতে কি ভয়ানক বিপ্লব উপস্থিত হইয়াছিল । সেই বিপ্রবের দ্বারাই এ সকল পব্র্বতের 
উচ্চ প্রদেশ নির্ম্মিত। 

ইয়োসিন অন্তর যুগে ভারতবর্ষে, সিন্ধু আসামের কতকাংশ এবং ব্রহ্গদেশে চুণে 
প্রস্তর স্তর উৎপন্ন । হিমালয় যে এই যুগ হইতেই পর্বত রূপ ধারণ করিতে আরন্ত 
করিয়াছে তাহা পৃবে্রেই বলা হইয়াছে। 


২১৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


মায়োসিন অন্তর যুগ 
শীত গ্রীষ্ম উভয়দেশের উত্তিদ এই অন্তর যুগে একত্রে জম্মিয়া ইহাকে ইহার পূর্ববস্তী 
অন্তরযুগ হইতে ভিন্ন করিয়াছে । গ্রীন্মপ্রধান আফ্রিকা দেশের নানাপ্রকার বৃক্ষ এবং শীত 
দেশের ম্যাপল আকরোট পিচ এলম ওক, ও বাশ তাল প্রভৃতি বৃক্ষাদি ইয়োরপে এই 
অন্তর যুগে একসঙ্গে জন্মে। ইহা ছাড়া এ সময়ে ডুম্ুর বটবৃক্ষ প্রভৃতিও অনেক দেখিতে 
পাওয়া যায়। এক-পত্র বৃক্ষ শৈবাল-উত্ভিদ-পর্ণী-তরু এবং ঝাউজাতীয় বৃক্ষ পৃরর্ব অন্তর 
যুগ অপেক্ষা এখন সংখ্যায় অল্প এবং তালজাতীয় বৃক্ষই বহু সংখ্যক। পূবর্ব অন্তর যুগের 
বক্ষাদি ছাড়া এ সময়ে ঝাউ ও তালজাতীয় অনেক নৃতন গাছ উৎপন্ন হইয়াছে। সংক্ষেপে 
বর্তমান সময়ের সমস্ত বৃহৎ বৃক্ষেরই প্রথম ছাচ এই অন্তর যুগে দেখিয়া মনে হয় 
উদ্তিদরাজা এ সময়ে তাহার উন্নততম অবস্থায় উঠিয়াছে। এই যুগের বৃক্ষাদি হইতে 
একপ্রকার নিকৃষ্ট অঙ্গার উৎপন্ন । * 

স্তন্যপায়ী, পক্ষী এবং সরীসৃপ এ সময়ের প্রধান জীব। এ সময় অনেক নৃতন 
স্তন্যপায়ী জন্মিয়াছে। এ সময়ে উৎপন্ন পশুদের মধ্যে বানর বাদুড় কাঙ্গার জাতীয় 
নানাবিধ জন্তু, মাংসাশী ও রোমন্থক জীব, কুকুর ইদুর কাটবিড়াল এবং খরগোস জাতীয় 
অনেক প্রকার জীব ; পক্ষীদিগের মধ্যে চড়াই বক কাক ইত্যাদি, সরীসৃপদিগের মধ্যে 
সাপ ব্যাং গিরগিটি এখনো বর্তমান। কিন্তু এ সময়ের প্রধান প্রাণী স্থুলচন্মী স্তন্যপায়ী, 
এখন লোপ পাইয়াছে, তাহাদের কঙ্কালমাত্র এখন অবশিষ্ট। তাহারা এ সময়ে যেমন 
অসংখ্যক তেমনি অদ্ভতুতদাকার ও বৃহদায়তন। 

এসময়ের একরকম প্রকাণ্ড অদ্ভুত স্থলচন্মী জন্তুর কঙ্কাল দেখিয়া প্রাণীবেত্তারা 
তাহার নাম ভয়ঙ্কর জীব (01110111011811) রাখিয়াছেন। ইহার আকার অনেকটা হস্তীর 
ন্যায়, কিন্তু হস্তী হইতে ইহা অনেক প্রকাণ্ড, এবং ইহার নিম্নের দস্তন্তর হইতে দুইটি দন্ত 
মহিষশূঙ্গের ন্যায় নিম্নে বন্রু হইয়া নির্গত। ইহা দেখিতে যদিও ভয়ানক, কিন্তু শষ্যাহারী। 
এই সময়ের হস্তীজাতীয় আর একরপ স্থুলচম্মীকে মাশটডন অর্থাৎ স্তননিভকার 
দন্তৃবিশিষ্ট) কহা যায়। ইহাদের বাহ্যিক আকার অনেকটা হাতীর মত, তবে হাতী অপেক্ষাও 
ইহারা স্থুলচ্মীঁ এবং লম্বা। ইহাদের কসের দাতের বিভিন্ন গড়নই আধুনিক হস্তী হইতে 
ইহাদিগকে বিশেষরূপে ভিন্ন করিয়াছে। 

পেনসিলভেনিয়া ইউনিভারশিটির অধ্যাপক বারটন, খড়ি মৃত্তিকাস্তরের ৬ ফুট নীচে 
যে মাশটডন কঙ্কাল পাইয়াছিলেন, তাহার একটি দন্ত সতের পাউও ওজনে হইয়াছিল। 
উত্তর আমেরিকার আদিমবাসীরা ইহাকে বৃষের পিতা বলে। ফাব্রি নামে একজন ফরাসী, 
প্রাণীবেত্তা বুফকে লেখেন, ক্যানেডা এবং লুইশিইনা প্রদেশে যেখানে মাশটডন কঙ্কাল 
প্রচুর পাওয়া যায়, সেই প্রদেশ-বাসীদের প্রত্যেক শ্রুতি পরম্পরায় ও পুরাণ গানে এই 
জন্তুর কথা উল্লিখিত। তাহাদের একটি গানে আছে যখন মনিটর অর্থাৎ সৃষ্টিকর্তা পৃথিবীতে 
* সুইজরল্যাণ্ডের এ অন্তর যুগের মৃত্তিকা এরূপ উদ্ভিদাবশেষ সমাকীর্ণ, যে অধ্যাপক হিয়ারের 
(1196) মতে এস্থান তৎকালে ব্রেজিল ও জ্যামেকার সদৃশ নিবিড় অরণ্যময় ছিল। ইহার মধ্যে 
বর্তমান আমেরিক উত্ভিদ এত প্রচুর পাওয়া যায় যে উঙ্গের (078) বলেন মায়োসিন অন্তরযুগে 
আ্যটল্যান্টিক মহাসাগর স্থলরূপে আমেরিকা ও ইয়োরোপকে সংযুক্ত রাখিয়াছিল। 


প্রবন্ধ ২১৯ 


নামিয়া, তাহার সৃষ্ট জন্তসকল, কে কেমন সুখে আছে জিজ্ঞাসা করিলেন, তখন বাইসন 
অর্থাৎ আমেরিক মহিষ বলিল, “এ ভয়ানক বৃষপিতা পব্বত হইতে গর্জিতে গর্জিতে 
নামিয়া আমাদের কখন খাইতে আসেন, তাহার দিকে লক্ষ্য না রাখিতে হইলে আমরা 
এই তৃণপূর্ণ ক্ষেত্রে চরিতে পাইয়া সম্পূর্ণ রূপে সুখী হইতে পারিতাম।” আমেরিকার 
চৈন নামক প্রাটান জাতির একটি প্রবাদ যে, পূর্বে এই প্রকাণ্ড জন্তরা, তাহাদের সমান 
প্রকাণ্ডাকার মনুষ্যের সহিত বাস করিত। কিন্তু ঈশ্বর অনবরত বজ্রাঘাত দ্বারা সেই সকল 
মানুষ ও জন্তু এককালে বিনাশ করিলেন। বর্জিনিয়ার আদিম অধিবাসীদের আবার 
অন্যরূপ গল্প আছে। তাহারা বলে, এই ভয়ানক জন্তু অন্য জন্তদের বধ করিত বলিয়া 
ঈশ্বর বজ্রদ্ধারা সকলকে বিনষ্ট করিলেন, কেবল একটিমাত্র পুং মাশটডন বজ্র পড়িবার 
ব্জ্জ পতন দ্বারা আহত হইয়া যে হুদে সে লুকাইয়াছিল, সেইখানেই মরিয়া যায়। এই 
সকল গল্প হইতে মনে হয় মাশটাউন, মামথ হৃস্তীর সমকালীন, হয় আদিম মনুষ্য 
ইহা দেখিয়াছে, কিম্বা ঠিক মনুষ্য জম্মাইবার আগেই ইহা লোপ পাইয়াছে। যাহা হউক, 
ইহা যে মানুষ জন্মের বহুকাল পুকের্ব নহে, তাহা এই সকল গল্প হইতে প্রকাশ পায়। 
এই মাশটাডন হস্তী সম্বন্ধে আর একটি এঁতিহাসিক সত্য গল্প আছে। রোন নদীর বাম 
পার্থে ডফিনি প্রদেশে সোর্ম নামক দুর্গের সন্নিহিত বালুকা স্তর খুঁড়িতে খুঁড়িতে 
১৬১৩ খৃষ্টাব্দের ৯১ই জানুয়ারিতে সেই খননকারীা লোকেরা একটি হস্তির কতকগুলি 
অস্থি পায়। তখন এইরূপ পুরাতন জন্তুর অস্তিত্ব সম্পূর্ণ অবিদিত ছিল। সেই দেশীয় 
মাজুইয়ার (1492১) নামক একজন চিকিৎসক এই অস্থি সকল কিনিয়া রটনা 
করিলেন যে টিউটবকাশ রাজার (10010190105 (২০1) নামাঙ্কিত ৩০ ফুট লম্বা এবং 
১৫ ফুট চওড়া একটি কবরে তিনি এই অস্থি সকল পাইয়াছেন এবং আরো বলিলেন 
যে সেই কবরস্থিত মারিয়াস (14197183) মূর্তি অঙ্কিত পঞণ্ঝাশ মুদ্রা তাহার অধিকারে 
আসিয়াছে। 

টিউট্লোবোকাস কিস্তি নামক প্রাচীন জঙ্মানি জাতির সেনাপতি হইয়া গল আক্রমণ 
করিতে গমন করেন এবং প্রভেন্স প্রদেশের আই নামক নগরে মারিয়াস কর্তৃক পরাজিত 
ও ধৃত হইয়া রোমে আনিত হয়েন। মাজুইয়ার ২৫ ফুট লম্বা দশ ফুট চওড়া একটি 
অস্থি কঙ্কাল দেখাইয়া বলিলেন, ইহাই মৃত টিউটোবকাস দেহাবশেষ। তিনি এই মিথ্যা 
টিউটোবকাসের দেহ্‌ ফ্রান্স ও জার্্মনির প্রায় সবর্বত্রই প্রদর্শন করাইতে লাগিলেন। ফ্রান্সের 
রাজা চতুদ্দশি লুই পর্যন্ত এই অদ্ভুত কঙ্কাল দেখিয়া আশ্চর্য্য হ্ইলেন। এই কঙ্কাল লইয়া 
মহা বাকবিতগ্ডা চলিতে লাগিল। শরীরতত্ববিদ রিয়োল্যা টিউটোবোকাসের এই দেহ হস্তী 
কঙ্কাল ছাড়া কিছুই নহে এই প্রমাণ করিবার জন্য হারবিকট নামক এক চিকিৎসকের 
বিরুদ্ধে তর্ক করিয়া মহা প্রতিষ্ঠা লাভ করিলেন। পরস্পর মহা লেখনীযুদ্ধ চলিতে লাগিল। 
গাসেনডি (08559701) বলিয়া আর একজন পণ্ডিত প্রমাণ করিলেন যে মারিয়সের মূর্তি- 
অঙ্কিত মুদ্রাও মাজুইয়ারের প্রবর্ধনা, কেন না সে মুদ্রায় গথিক অক্ষর অঙ্কিত। 

এই মিথ্যা টিউটোবকাস-দেহ ১৮৩২ খৃষ্টাব্দ পর্য্যস্ত বোর্দোতে রক্ষিত হইয়াছিল, 
পরে ইহা পারিসের মিউজিয়ামে প্রেরিত হয়। ব্ল্যাভিল ইহা দেখিযা মাশটডন অস্থি স্থির 


২২০ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


করেন। এবং যাহারা এ অস্থি একবার দেখিয়াছেন তাহারা বলেন এক মুহুর্তের জন্যও 
ইহা মনুষ্য কঙ্কাল বলিয়া ভ্রম হওয়া অত্যন্ত আশ্চর্য-জনক। 

এই অন্তরযুগেই প্রথম বানরের জন্ম। এ সময়ের দুই তিন প্রকার বানর কঙ্কাল 
পাওয়া যায়। মায়োসিন সমুদ্রে ৯০ জাতীয় ভিন্ন ভিন্ন নূতন জীব জন্মে। তাহার মধ্যে 
কয়েক জাতীয় জীব এখনো বর্তমান, যেমন এখনকার কাকড়া, চিংড়িমাছ ইত্যাদি 

এই যুগের কয়লায় আর এক অপরূপ দ্রব্য পাওয়া যায়, তাহা হলদে ধূনা, £71)611 

তৃতীয় যুগের লুপ্ত দেবদারু জাতীয় বৃক্ষ নির্যাস অনেকদিন ভূমধ্যে প্রোথিত থাকিয়া 
এইরূপ আকরিক ধূনা হইয়াছে । বালুকা ও কর্দম-মধ্যস্থিত এই ধূনা ব্যালটিক-সমুদ্র- 
তরঙ্গ-ধৌত হইয়া কৃলে নিক্ষিপ্ত হয়, এবং ইহা দ্বারা বহুকাল হইতে বাণিজ্য চলিয়া 
আসিতেছে । পৃব্র্ব ফৈনিসিয়েরা বাণিজ্যার্থে এই ধূনা কুড়াইতে ব্যালটিক-সমুদ্র-তীরে 
আরোহণ করিত। এখন গভর্ণমেন্টে ইহা নিজস্ব করিয়া লইয়াছেন। এই ধূনা এখন প্রধানত 
ডান্তসিক ও মেমেলের মধ্যস্থিত জর্ম্মান উপকূলে প্রাপ্তব্য। অন্য মূল্য ছাড়া ইহার একটি 
বিশেষ মূল্য এই, তৃতীয় যুগের যে সকল প্রকার কীটপতঙ্গ-দেহ ইহাতে রক্ষিত, তাহাদের 
বর্ণ এবং আকৃতির কিছুমাত্র বৈলক্ষণ্য হয় নাই। 

মায়োসিন অন্তর যুগে ভারতবর্ষে, ব্রহ্দেশের পেগু, আসাম ও সিন্ধুর কতকাংশ 
এবং মারি প্রদেশ উৎপন্ন। 


প্লায়োসিন অন্তর যুগ 
তৃতীয় যুগের এই শেষ অন্তর যুগে বিষম বিপ্লব চিহ্‌ পাওয়া যায়। সকল সময়ের বিপ্লবের 
যে কারণ, ইহারও তাই। ভূগর্ভ শীতল হইয়া এই সময় এত সঙ্কৃচিত হইয়াছিল, যে 
কঠিন ভূপৃষ্ঠ নিম্নে নির্ভর না পাইয়া তুবড়াইয়া উচ্চনীচ্চ হইতে লাশিল, এবং কোন কোন 
স্থান ফাটিয়া সেই গহুর-নিঃসৃত আভ্যন্তরিক দ্রব পদার্থ পব্বতমালায় পরিণত হইল। 
প্লায়োসিন অন্তর যুগের এইরূপ উৎপাৎজনিত পব্বতমালা ইয়োরোপে অনেক দৃষ্ট হয়। 
এই অন্তর যুগে হঠাৎ শীতের প্রাধান্য দেখা যায়। এখন পব্র্বতচুড়া তৃষারাচ্ছন্্ন। দেশ 
মহাদেশ এই সময় হইতেই বর্তমান আকার ধারণ করিয়াছে, কিন্তু এই অন্তর যুগের অনেক 
প্রকাণ্ড প্রকাণ্ড হুদ এখন শুঙ্ক। এই সময়ের উদ্ভিদ প্রায় ইহার পরবর্তী সময়ের মত। 
পর্ণীতরুজাতির এখন আর আধিক্য নাই। শীতাতপ বৈষম্য হেতু ভিন্ন দেশে এখন ভিন্ন 
ভিন্ন উত্তিদ জন্মিয়াছে। ইয়োরপে আর গ্রীষ্মদেশের বৃক্ষের তত প্রাচুর্য নাই। এ অন্তর 
যুগেও নানা প্রকার অদ্ভুত স্থলচর জন্ত্র দেখা যায়। তবে এ সময়ে স্তন্যপায়ী এবং 
ভেকজাতীয় সরীসৃপেরই প্রাধান্য অধিক। এ অন্তর যুগের শেষ ভাগে মাস্টডন আর বড় 
দেখা যায় না। এ যুগের নৃতন উৎপন্ন জন্তুর মধ্যে, জল-হন্তী, উন্টর, অশ্ব, বৃষ, শুকর 
ও হরিণ এখনো বর্তমান। এ অন্তর যুগের অশ্ব আধুনিক জাতি অপেক্ষা আকারে ছোট, 
ইহা প্রায় গর্দভের সমান। 

এখন নান জাতীয় অসংখ্য বানর দেখা যায়। মায়োসিন অন্তর যুগে গণ্ডারের প্রথম 
উৎপত্তি, এ সময়ে তাহার সংখ্যা অনেক বৃদ্ধি হইয়াছে । এ সময় একরূপ দ্বি-খড়গী 
গণ্ডার (11700010815 71017017175) দেখিতে পাওয়া যায়, তাহা সুমাত্রা ও আফ্রিকার 


প্রবন্ধ ২২৯ 


আধুনিক দ্বি-খড়গী জাতি হইতে অনেক ভিন্ন । ইহাদের নাসারন্দ্ধয়ের মধ্যে একটা হাড়ের 
ব্যবধান আছে, আধুনিক জাতিতে তাহা নাই। 

এই পুরাতন অদ্তুত-গগ্ার-কস্কাল হইতে নানাবিধ অদ্ভুত গল্পের উৎপত্তি। আরব্য 
উপন্যাসে যে রকপক্ষীর গল্প পড়া যায়, ভূগর্ভে এই গগ্ডারশূঙ্গ পাইয়াই সেই অদ্তুত পক্ষীর 
গল্প সৃষ্টি হইয়াছে। ইয়োরপের বিখ্যাত ভ্যাগনের গল্পও ইহা হইতে সৃষ্ট। 

ক্যারিনথিয়া প্রদেশের ক্ল্যাগেনভূর্থ নগরের ফোয়ারায় প্রকাণ্ড ৬ ফুট পরিমাণ এক- 
শূঙ্গ-ড্যাগন মন্তক অঙ্কিত আছে। 

প্রবাদ এই যে, এই ভ্যাগন পৃব্র্ব এক পব্্বতগুহায় বাস করিত এবং মধ্যে মধ্যে 
গুহা নির্গত হইয়া দেশ ছারখার করিত। এক সাহসী বীর নিজ-প্রাণ দিয়া এই ড্র্যাগনকে 
হত্যা করেন। ক্লাগেনভূর্থের টৌনহলে রক্ষিত এই ভ্র্াগনমস্তক হইতে শেষে ফোয়ারায় 
তাহার অনুরূপ অঙ্কিত হয়। ভিয়েনাব হের উঙ্গের (10া [07401 ) এই মস্তক-চিত্র 
দেখিবামাত্রেই গণ্ডার মস্তক বলিয়া চিনিতে পারেন। 

কোন পব্বত গুহায় এই মস্তক পাইয়া হয় তো এই অদ্ভুত গল্পের সৃষ্টি হইয়াছিল। 
হিমালয়ের মার্কগুড উপত্যকায় এই সময়কার একরূপ অদ্ভুত রোমস্থনকারী জন্তুর কঙ্কাল 
পাওয়া গিয়াছে । ইংরাজেরা শিবের নাম হইতে ইহার নাম শিবথেরিয়াম রাখিয়াছেন। ইহার 
শরীর বৃষের ন্যায় প্রকাণ্ড এবং আকারে অনেকটা আধুনিক এন্ক (510) জাতীয় হরিণের 
মত। ভিন্ন ভিন্ন শষ্যাহারী-জন্তুর অবয়ব মিশ্রণ সত্তেও ইহার একটি নিজত্ব লক্ষিত হয়। 
ইহার বৃহৎ মন্তকে বর্তমান সময়ের একজাতীয় আমেরিক হরিণের (99141301) শঙ্গের 
মত শাখা প্রশাখা-বিশিষ্ট ৪টি শূন্যগর্ভ শৃঙ্গ। 

বর্তমান কালে জীবিত ভেকজাতীয় উভচর সরীসৃপ (যেথা, গোসাপ ইত্যাদি) ২০ 
ইঞ্চের অধিক দীর্ঘ নহে। কিন্তু তৃতীয় যুগে এই জাতীয় এক একটি সরীসৃপ কুস্তীরের 
ন্যায় দীর্ঘায়তন ছিল। 

পৃবের্ব এইসকল সরীসৃপ কক্কালকে চতুর্থ যুগের বন্যাহত মনুষ্য কঙ্কাল বলিয়া বিশ্বাস 
ছিল। এই ভ্রম বিশ্বাসটি ঘুচাইবার জন্য ক্যাপে ও কুভিয়ের অনেক কষ্ট পাইতে হইয়াছে। 

হোরেশ দে সোস্যর (71017900 40 545581০) তার আল্প পরিভ্রমণ (9748০ 475 
/6541/)6$) নামক গ্রন্থে লিখিয়াছেন, ১৭২৫ খৃষ্টাব্দে সুইজারল্যাণ্ডে রাইননদীর বামপার্ে 
ইনিংগেন গ্রামের নিকটে একস্থানে প্রস্তর-তলে একটি অস্থি-কঙ্কাল পাইয়া মনুষ্য কঙ্কাল 
বোধে শ্যুকজার (১০100011701) নামক একজন সুইশ প্রাণীবেত্া ১৭২৬ বৃষ্টাব্দে লগনের 
ফিলজফিক্যাল ট্র্যানজ্যাকসন পত্রিকায় ইহার বিশেষরূপ বর্ণনা ঝরিয়া এক প্রবন্ধ লেখেন। 
এবং ১৭৩১ খুঃ অব্দে তিনি আবার এই সম্বন্ধে “মনুষ্য বন্যার সাক্ষী” (10719 46170 
1০51) নামক একখানি পুস্তক লেখেন। পবিত্র ভৌতিকবিদ্যা ( /9/1)'5104 54014) নামক 
তাহার আর একখানি পুন্তকেও এ সম্বন্ধে অনেক কথা আছে। 

“মনুষ্য বন্যার সাক্ষী” এই কথা লইয়া জান্মনিতে মহা হুলস্থুল চলিল, কিন্ত প্রসিদ্ধ 
ধর্ম উপদেষ্টা ও প্রাণীবেত্ত সুইজ পণ্ডিত স্যুকজারের বিরুদ্ধে কেহ কোন কথা কহিতে 
সাহস করিলেন না-কেবল পিয়ার ক্যাপার একাকী এই মতের বিরুদ্ধে যুদ্ধ করিয়া, 
১৭৮৭ খৃস্টান নিজে এনিংগেন (02111801) পর্য্যন্ত গিয়া এই কঙ্কাল পরীক্ষা দ্বারা 


২২২ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


সরীসৃপ কঙ্কাল বলিয়া স্থির করেন। কিন্তু কোন জাতীয় সরীসৃপ তাহা ক্যাপার ঠিক ধরিতে 
পারেন নাই ; কুভিয়ে পরে সে মীমাংসা করিলেন। এযুগের পক্ষীর মধ্যে শকুনি, ঈগল, 
ছাতারি, শুকজাতীয় ফেজ্যান্ট, কুকুট, হংস ইত্যাদি এখনো জীবিত। 

এই সময়ে প্রথম আমরা জলচর স্তন্যপায়ী দেখিতে পাই, ডলফিন এবং তিমি মংস্য 
এই সময়ে জন্মে। জিফিউস (21117185) বলিয়া আর একরূপ জলচর-জীবদের কুভিয়ে 
স্তন্যপায়ী জলচর শ্রেণীভুক্ত করিয়াছেন। ভূমধ্যসাগরে এই জাতি এখনো বর্তমান। এই 
সময়ে বহুসংখ্যক নৃতন শন্বুক জাতীয় জীব জন্মে এবং পৃথিবী ফলতঃ আধুনিক আকারে 
পরিণত হয়। 


চতুর্থ যুগ বা বর্তমান কাল 


তৃতীয় যুগের শেষ হইতে আরম্ত হইয়া এখন পর্য্যন্ত চতুর্থ যুগ চলিয়া আসিতেছে। দু- 
একটি বিশেষ স্থানীয় ঘটনা ছাড়া পৃথিবীর সাব্্বভৌমিক বিশেষ কোন পরিবর্তন এ-যুগে 
ৃষ্ট হয না। বন্যা এবং হিমশৈলের কার্যই এ যুগের বিশেষ লক্ষণ, এবং ইহা অপেক্ষাও 
এ যুগের আর একটি বিশেষ লক্ষণ মনুষ্যের উৎপত্তি। এই যে তিনটি বিশেষ ঘটনা 
দ্বারা পূর্ব পূর্ব যুগ হইতে এই যুগটি ভিন্ন তাহাদের পর্যায় এইরূপ- 

প্রথম - ইয়োরোপীয় বন্যা; 

দ্বিতীয় _ হিমশৈলের কার্য্য ; 

তৃতীয়-মনুষ্যের উৎপত্তি এবং আসিয়ার বন্যা ; 

চতুর্থ যুগের এই ঘটনাত্রয় বর্ণনা করিবার অগ্রে ইয়োরোগীয় বন্যার পৃর্ববস্তী সময়ের 
প্রাণী ও প্রাকৃতিক পরিবর্তনের কথা সংক্ষেপে বলা আবশ্যক। ভূবেত্তাগণ চতুর্থ-যুগকে 
দুইভাগে ভাগ করেন, প্রথম, প্লায়োসিনের পরবস্তী বা চতুর্থ যুগের প্রারস্তকাল ; দ্বিতীয়, 
আধুনিক কাল। 

চতুর্থ যুগের শেষাংশ আধুনিক কালেই পৃব্বোক্তি তিনটি ঘটনার জন্ম। 


প্লায়োসিনের পরবর্তী কাল (051-7191000176 70100) 
এই সময়ের উদ্ভিদের কথা বলা এখন বাহুল্য । চতুর্থ যুগের প্রারস্তের ও আধুনিক সময়ের 
উত্তিদের মধ্যে বিশেষ জাতিভেদ লক্ষিত হয় না। জন্তু সম্পর্কেও সাধারণতঃ এই কথা 
বলা যাইতে পারে। তখনকার তিনচারি জাতীয় জীবমাত্র এখন সম্পূর্ণরূপে বিলুপ্ত ; এবং 
পরে শীতাতপ বৈষম্য হেতু স্থান বিশেষের জন্তু বিশেষ লোপ পাইয়াছে বটে, কিন্তু সে 
সকল জাতীয় জন্তু পৃথিবীর অন্যত্র বর্তমান। 

চতুর্থ যুগের প্রারস্তেও ইয়োরোপ যে, সিংহ, ব্যা্র, হস্তী, মহিষ প্রভৃতি গ্রীন্ম দেশীয় 
জন্তর নিবাসভূমি ছিল তাহার অনেক প্রমাণ আছে । ধীবরেরা শুক্তি সংগ্রহ করিতে গিয়া 
কেবলমাত্র নরফোক (01011) তীরে আঠার হাজারেরও অধিক হাতীয় কষের দাত 
উঠাইয়াছিল। হস্তীদের সংখ্যা বৃদ্ধি হইতে যেরূপ সময় সাপেক্ষ, তাহাতে এই বহু-সংখ্যক 
দত্ত জমিতে নিশ্চয়ই বহু সহম্ত্র সহস্র বৎসর লাগিয়াছে। 


প্রবন্ধ ২২৩ 


আমেরিকাতে চতুর্থ যুগের প্রারস্তে মিগেথেরিয়াম (১) মিগেলনিকস্‌ 
(২) মাইলডন (৩) গ্লরিপটোডন (৪) বলিয়া যে সকল জন্তু ছিল তাহা লোপ পাইয়াছে। 

ভারতবর্ষের এরূপ পুরাতন লুপ্ত জন্তুর কঙ্কাল যদিও আজ পর্যাস্ত আবিষ্কৃত হয় 
নাই, তথাপি বোধ হয় এখানেও এরূপ অনেক পুরাতন জাতির লোপ হইয়াছে । মকর 
বলিয়া আমরা পুরাতন গ্রন্থে যে জলজন্তুর উল্লেখ পাই, উহা যে কেবলমাত্র কল্পনা-সম্তৃত 
জীব, তাহা কে নিশ্চয় বলিতে পারে? হয়তো সত্য সত্যই এরূপ কোনপ্রকার জীব 
পুরাকালে এদেশে বর্তমান ছিল। 

মামথ বলিয়া একরপ হস্তী এই সময় পৃথিবীর প্রায় সকল স্থানেই ছিল, তাহারা 
এখন লোপ পাইয়াছে, ইহা আধুনিক বৃহত্তর হস্তী হইতেও প্রকাণ্ড। দস্তের গঠন প্রভেদ 
হেতুই মাশটডন হইতে মামথ ভিন্ন। মামথের দস্তবিন্যাস আমাদের হস্তীর ন্যায়। এই হস্তীর 
কঙ্কাল পুরাতন কালে কেহবা দেবতা কেহবা রাক্ষস দেহাবশেষ বলিয়া মনে করিত। 
শ্ীক-গণ এই হস্তীর একটা জানুর অস্থিকে গ্রীকযোদ্ধা এজ্যাকস্রে (4145) জানু:অস্থি 
ভাবিয়াছিল এবং এইরূপ কোন অস্থি হইতেই এজকসপুত্র আযস্টেরিয়াস (/5(011015) 
এবং আরো সহম্র সহশ্র প্রকাণ্ড শরীরী মনুষ্যের গল্প নিম্মিতি। 

ইয়োরোপীয় ইতিহাসের মধ্যযুগে 0৮11০ /৯005) রচিত 0129/1918). বলিয়া 
প্রকাণ্ড শরীরীদিগের যে বিবরণ পুস্তক পাওয়া যায়, তাহাতে এইরূপ অসংখ্য অসংখ্য 
অদ্ভুত গল্প সন্নিবেশিত : সে সকলই যে এইরূপ হস্তী-কঙ্কাল হইতে উৎপন্ন তাহার আর 
সন্দেহ নাই। স্পেনের ইতিহাসেও এইরূপ অনেক গল্প পাওয়া যায়। ক্রিস্টফার নামক 
সেন্টেব একটি দাত বলিয়া ভেলেন্সের গির্জায় যে অস্থি রক্ষিত আছে তাহা এ হস্তীর 
কষের দাত। ১৭৪৯ খৃষ্টাব্দে বৃষ্টি কামনায় সেন্ট ভিনসেন্ট গির্জার পাদরিরা যে একটা 
কল্পিত রাক্ষসের হাত ক্কন্ধে করিয়া নগর প্রদক্ষিণ করিয়াছিলেন, তাহা এইরূপ প্রকাণ্ড 
হস্তীর পার্খাস্থি (20171) মাত্র। ফ্রান্সেও এইরূপ অনেক গল্প প্রচলিত। ্‌ 

১৮শ শতাব্দীতে মামথ হস্তীর কঙ্কাল ইয়োরোপের নানা স্থানে পাওয়া যায়। প্রথমে 
লোকের বিশ্বাস ছিল ইহা আধুনিক হস্তী-কঙ্কাল। কোন কোন বিদ্যাভিমানী বলিতেন, 
হানিবল ইটালি আক্রমণকালে, এই সকল হস্তী কার্থেজ হইতে লইয়া আসেন। ইহার ভ্রম 
সপ্রমাণ করিতে কুভিয়ের অল্পই প্রয়াস পাইতে হইয়াছিল। ইয়োরোপ আমেরিকা আসিয়া 
ও আফ্রিকার সকল স্থানেই এইরূপ হস্তী-কঙ্কাল দেখিতে পাওয়া যায়। . 

লেনানদীর মোহানায় নৃতন সাইবিরিয়া ও লাটৌ ছীপপুঞ্জের অধিকাংশস্থান বালি 
তুষার ও হস্তীদন্তময়। প্রত্যেক ঝড়ে সমুদ্র তরঙ্গাঘাতে যে সকল মামথ হস্তী-দস্ত তীরে 
নিক্ষিপ্ত হয় তাহা দ্বারা তদ্দেশবাসীদের লভ্যজনক বাণিজ্য চলে। প্রত্যেক শ্রীম্মকালে 
অসংখা যাত্রী, নৌকাপথে এই অস্থি-দ্বীপাভিমুখে গমন করে এবং প্রত্যেক শীতকালে 


141০8011010) অর্থাৎ প্রকাণ্ড জীব। 
11629101197 অর্থাৎ লম্ব-নখর। 
1+19100017 অর্থাৎ জীতাদস্ত। 
01)700011 অর্থাৎ খোদিতদন্ত। 


00 তে 4 ০ 


২২৪ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


অসংখ্য কুন্কুর-শকট হস্তী-দস্ত-পূর্ণ করিয়া প্রত্যাগমন করে। এক একটি দস্তের ওজন 
৫০ হইতে ১০০ মণ পর্য্যস্ত। ৫০০ বৎসর ধরিয়া চীনেরা এই দ্বীপপুঞ্জ হইতে বাণিজ্যের 
নিমিত্ত হস্তী-দন্ত আহরণ করিতেছে । এবং ১০০বৎসর ধরিয়া ইহা ইয়োরপে ও অন্যান্য 
দেশে প্রেরিত হইতেছে, তথাপি ইহার এখনো শেষ নাই। এই অপরিমেয় অস্থি-রাশি 
স্তুপীকৃত হইতে কত অসংখ্য অসংখ্য বসরই লাগিয়াছে! 

সাইবীরিয়-ভাষা হইতেই এই হস্তীর নাম মামথ হইয়াছে । বিখ্যাত রুসিয়ান পণ্ডিত 
প্যালাশ যিনি প্রথমে মামথের রীতিমত বর্ণনা করেন, তিনি বলেন, তাতারেরা পৃথিবীকে 
মামা কহে, এই মামা হইতে মামথ উৎপন্ন, মামথ অর্থাৎ পৃথিবী-বিবরবাসী। অন্য মতে, 
আরবিক মেহিমথ হইতে মামথ উৎপন্ন, মেহিমথ অর্থাৎ অসাধারণ আকার। আশ্চর্যের 
বিষয়, টীনের মধ্যেও এই সকল জন্তু বিবর-বাসী বলিয়া প্রবাদ, টানে ইহাদের নাম 
টিয়েনসিউ অর্থাৎ যাহারা মাটিতে লুকায়। 

এই সময়ে উৎপন্ন হিমালয়ের নিন্স্তরে কয়েকটি কচ্ছপদেহ পাওয়া গিয়াছে, তাহার 
উদর-নিশ্রস্থ কঠিন-আচ্ছাদনী-অস্থি বার ফুট লম্বা ও ছয় ফুট চওড়া ; এবং ইহার পায়ের 
হাড় গণ্ডারের ন্যায় দৃঢ় ও প্রকাণ্ড । 

এই সময়ের নানাপ্রকার স্তন্যপায়ী জন্ত্-কঙ্কাল ইংলগ্ডের ইয়র্কসায়ারস্থ বিখ্যাত 
কার্কডেল গহুরে এবং ডিবনসিয়ারে টর্কির নিকটস্থ কেন্ট গহুরে পাওয়া গিয়াছে। এই 
গহুর আবিষ্কৃত কঙ্কাল রাশি হইতে কত অনুমানই উথ্থিত হইয়াছে তাহার ঠিক নাই। 
সাধারণত এই বিশ্বাস, ইহা কোন মাংসাশী পশুর গহুর এবং সেই মাংসাশী পশু কর্তৃক 
আনীত অন্যান্য পশুদের দ্বারা গহুর পূর্ণ। কেহ কেহ আবার বলেন, রুগ্ন অসামর্থা পশুগণ 
শত্রুর হাত এড়াইতে এই ভয়শুন্য গুহায় আসিয়া মরিত ; অপর কেহ বলেন, বন্যাতে 
মৃত পশু কঙ্কাল ভাসিয়া এই গুহায় আসিয়া জমিয়াছে। যে অনুমানটিই সত্য হউক না 
কেন, ইহা নিশ্চয় যে, চতুর্থ যুগের প্রারস্তে এই সকল পশু ইংলগ্ডের অধিবাসী ছিল। 
গ্রীষ্ম প্রধান আফ্রিকা দেশে এখন যেরূপ বৃহৎ জলহন্তী আছে সেইরূপ জলহস্তী, দ্বি-খড়গী- 
গণ্ডার, নানা জাতীয় হরিণ, বৃষ, মহিষ, ঘোড়া, গাধা, ভলুক, সিংহ, হায়েনা, বিবর প্রভৃতি 
যে সকল জন্তুর মধ্যে অধিকাংশই এখন ইংলগ্ে নাই, তাহা তৎকালে ইংলগ্ডের অধিবাসী 
ছিল। তখন ম্যাকাইরডশ (1$100101109015) নামে ভল্লুক জাতীয় একরপ হিংশ্রক জন্তু 
ছিল, তাহা সিংহ ব্যাঘ্র হইতেও ভয়ানক । এখন জিজ্ঞাস্য এই, ইয়োরোপস্থ চতুর্থ যুগের 
এই সকল পশু কেমন করিয়া হঠাৎ লোপ পাইল। 

কুভিয়ে এবং পুরাতন ভূবেত্তারা বলেন, হঠাৎ কোন দুর্ঘটনা দ্বারা একেবারে এই 
সমস্ত পুরাতন জন্ত্ব বিনষ্ট হইয়াছিল। কিন্তু আধুনিক ভূবেত্াগণের মতে ক্রমে ক্রমে অল্প 
অল্প প্রাকৃতিক পরিবর্তন দ্বারাই এই সকল জাতি বিলুপ্ত হইয়াছে, হঠাৎ কোন দুর্ঘটনা- 
বশতঃ নহে। বভ্রমশ শীতের আধিক্যই এই বিনাশের প্রধান কারণ। 

তৃতীয় যুগের প্রারস্তে ইয়োসিন অন্তর যুগের ইয়োরোপে তাল, নারিকেল ইত্যাদি 
গ্ীষ্ঘদেশীয় বৃক্ষ প্রচুর দেখা যায়। মায়োসিন অন্তর যুগে ইয়োরোপ গ্রীল্মপ্রধান দেশ 
থাকিলেও পূর্ববর্তী সময় হইতে এস্থানে শীতের আধিক্য বৃদ্ধি হইয়াছিল ; পরে প্লায়োসিন 
অন্তর-যুগে আরো শীতল হইয়া সেই সময় চতুর্থ যুগের ভাবী শীতের লক্ষণ দেখা দিল। 


প্রবন্ধ ২২৫ 


এইরূপে ভ্রমশই ইয়োরোপের উত্তাপ হাস হইয়া ভীষণ শীত-প্রভাবে চতুর্থ যুগে ক্রমে 
হিমশৈলের কার্য আরম্ভ হইল। 

হিমশৈলের পৃবের্ব ইয়োরপে যে মহাবন্যা হইয়াছিল, সেই সমুদ্রবন্যায় ধৌত নানা 
স্থানের ভিন্ন ভিন্ন মুত্তিকাদ্বারা ইয়োরোপের স্থানে স্থানে যে স্তর সংস্থিতি হইয়াছে, সেই 
স্তর সংস্থিতি পরে ইয়োরোপের উত্তাপ একেবারে কমিয়া একটি ভয়ঙ্কর শীতকাল আসিয়া 
পড়িল, সেই শীতকালকেই হিমশৈল কাল বলা যায়। এই সময় ব্রিটিশ দ্বীপপুঞ্জের অধিকাংশ 
এবং সম্ভবতঃ ইয়োরোপের অন্যান্য দেশও একটি ঘন হিমশৈল আবরণে আবৃত হয়। 
ইংলণ্ডে ব্রিশটল চ্যানেলের দক্ষিণে একটি ভূখণ্ড এবং টেমশ নদীগর্ভমাত্র তখন জলের 
উপরিভাগে ছিল। ইংলগ্ডের উত্তরাংশ এবং ব্রিটেনের উচ্চভাগ ও আয়ারলণ্ড এই হিমশৈল 
চালনে পেষিত হইয়া বর্তমান আকার ধারণ করিয়াছে । এই সুদূরব্যাপী বন্যা প্রভাবে টেমশ 
নদীর উত্তর দিক যে সেই সময় হইতে ক্রমশ সমুদ্রগ্রস্ত হইতে আরম্ভ হইল, ইহার প্রমাণ 
অনেক পাওয়া যায়। র্যামজে প্রমাণ করেন ভীষণ শীতের প্রারস্তে ইয়োরোপের স্থলভাগ 
এখনকার অপেক্ষা অধিক ছিল; তাহার পর, বন্যা আসিয়া ইয়োরোপের অধিকাংশ 
সমুদ্রমগ্ন করিয়াছিল, পরে আবার তাহা সমুদ্র হইতে উঠিয়া হিমশৈল-আবৃত হইল। 


আধুনিক কাল 
চতুর্থ যুগের শেষ ভাগ-_বর্তমান কাল--তিন ভাগে বিভক্ত। (১) ইয়োরোপের বন্যা, 


(২) হিমশৈলকাল, (৩) মনুষ্ের জম্ম ও আসিয়ার বন্যা। 


ইয়োরোপীয় বন্যা 
ইয়োরোপের অনেক স্থানে তৃতীয় যুগের স্তরের উপরে নানা জাতীয় মৃত্তিকা মিশ্রিত স্তর 
নির্ম্মিত হইয়াছে। ইয়োরোপ সন্নিহিত ভিন্ন ভিন্ন দেশীয় মৃত্তিকাই এই স্তরে প্রচুর। 
ইয়োরোপস্থ পাহাড় নিশ্বের ক্ষয়-গ্রস্ত খোদিত ও বিস্তৃত উপত্যকাভূমি এবং স্থানে স্থানের 
স্তরীভূত মসৃণ গোলাকার কম্কররাশি দেখিলে তাহার উপর অনবরত জল-ঘর্ষণ-কার্য্য 
লক্ষিত হয়। এই সকল কঙ্কররাশি প্রবল বন্যাপ্রভাবে ধৌত ও স্থানভ্রষ্ট হইয়া নিক্ষিপ্ত 
হইয়াছে সন্দেহ নাই। ইহা দেখিলে মনে হয়, সমুদ্রের একটি মহা তরঙ্গ স্থল-পৃষ্ঠে পড়িয়া 
সমস্ত চুরমার করিয়া দূর দূরান্তরে নিক্ষেপ করিয়াছে । এই ভীষণ বন্যা-নিক্ষিপ্ত পদার্থরাশির 
স্তরকে বন্যাসম্তৃত স্তর বলা যায়। 

সহসা এই ভয়ঙ্কর বন্যানতোত আসিয়া ইয়োরোপ আক্রমণ করিল কেন? সম্ভবতঃ 
ইয়োরপের সমুদ্রগর্ভে কিম্বা এই সমুদ্র সন্নিহিত ভূগর্ভের আভ্যন্তরিক অগ্নির কার্যবশতঃ 
কোন ভূখণ্ড উচ্চ হইয়া উঠিবার সময় সমুদ্র-আন্দোলন দ্বারা এইরূপ বন্যার আবির্ভাব 
হইয়াছিল। এই ভূখণ্ড উঠিবার সময় তরঙ্গিত সমুদ্র জলরাশি ভূপৃষ্ঠে পড়িয়া দেশ, 
মহাদেশ, উপত্যকা, ছারখার করিয়া দেয়। অগ্নি-সম্ভৃত (৬০1০211০) পবর্বত কিন্বা 
পব্বতমালা যেমন হঠাৎ নির্মিত হয়, এই বন্যা তেমনি সহসা হইয়াছিল; একবার হইয়াই 
ইহা ক্ষান্ত হয় নাই, এইরূপ বন্যা যে এক সময়ে একের অধিকবার ইয়োরোপ আক্রমণ 
করিয়াছিল, এই মহাদেশের অনেক স্থানের স্তর সংস্থিতি তাহার সাক্ষী। 


স্বর্ণ. র. স.: ১৫ 


২২৬ স্বর্ণঝুমারী দেবীর রচনা-সংকলন 


এই স্তর সংস্থিতিই যে ইয়োরপের বন্যার কেবলমাত্র সাক্ষী এমন নহে, বস্থান বিচ্যুত 
আকরিক পদার্থের চাপড়াও এই বন্যার একটি বিশেষ প্রমাণ। 

চতুর্থ যুগের এই বন্যার পৃবের্ব অন্যান্য যুগেও যে এইরূপ অনেক বন্যা হইয়াছিল 
তাহার সন্দেহ নাই। পৃথিবীর আভ্যন্তরিক উত্তাপ হাাসবশতঃ ভূগর্ভ শীতল হইয়া হৃস্বায়তন 
হইলে ভূপৃষ্ঠ কুঞ্চিত হইয়া সকল যুগেই প্রায় পর্বত ও পর্বতমালা উৎপন্ন হইয়াছে । 
এরূপ পব্র্বত সৃষ্টি হইবার সময় প্রত্যেকবার ভূগর্ভ আন্দোলন হেতু সমুদ্র উচ্ছাসিত 
হইয়া বন্যা উৎপন্ন করিয়াছে । কিন্তু চতুর্থ যুগের বন্যার যেরূপ প্রত্যক্ষ স্পষ্ট প্রমাণ পাওয়া 
যায়, এমন আর কোন যুগের নহে। 

পৃবের্বই বলা হইয়াছে, চতুর্থ যুগে দুই সময়ে দুইটি বন্যা হয়, প্রথম, ইয়োরপীয় 
বন্যা, দ্বিতীয়, আসিয়ার বন্যা । ইয়োরপ এক সময়ের মধ্যে দুইবার বন্যাক্রান্ত হয়। নরওয়ের 
পর্বতমালা সৃষ্ট হইবার সময় ইয়োরপের প্রথম বন্যা আরম্ত। স্ক্যানডিনেভিয়ায় বন্যা 
উথ্থিত হইয়া সুইডেন নরওয়ে ইয়োরপ-রুসিয়া এবং জার্ম্মানির উত্তরের সমস্ত স্থলিত 
মৃত্তিকা একত্রে জলমিশ্রিত হইল। 

ভূগর্ভের অগ্নির প্রভাবে এই জলমধ্য দিয়া নরওয়ের পবর্তমালা উঠিতে লাগিল। 
স্থানে ভাঙ্গিয়া কর্দম কঙ্কর ইত্যাদির সহিত অন্যত্রে ভাসাইয়া লইয়া চলিল। সেই হিমশিলার 
দারুণ আঘাতে মৃত্তিকা আরো সবলে চূর্ণ বিচূর্ণ হইতে লাগিল। 

উত্তর ইয়োরপের সম-ভূমি ও নিম্নভূমিতে যেরূপ বিপর্যাস্ত স্তরসমূহ দেখা যায়, 
তাহাই উত্তর ইয়োরপের এই বন্যার প্রাকৃতিক প্রমাণ। এই লগুভগু মৃত্তিকাস্তরে 
(01501801590 ৫9195105) যে সকল চাপড়া (91০9০) পাওয়া যায় তাহা সাধারণত 
বৃহদায়তন। যে বন্যা-ভঙ্গ গ্রেনিট চাপড়ার উপর রুসিয়ার সেন্ট পিটরসবর্গে পিটরের 
মূর্তি দণ্ডায়মান তাহা" অত্যন্ত প্রকাণ্ড। 

জর্মনি পোলণ্ড এবং ব্রিটেনের ভিন্ন জাতীয় মৃত্তিকার মধ্যে নরোয়েদেশ-উৎপন্ন 
প্রকাণ্ড প্রস্তরখণ্ড দেখিয়া বোধ হয় তাহারা নিশ্চয়ই বন্যা দ্বারা আনীত। 

উত্তর প্রুসিয়ায় ৩৪০ টন ওজনের একটি এই জাতীয় গ্রেনিট চাপড়া পাওয়া গিয়াছে। 

এই সমস্ত প্রকাণ্ড প্রস্তর নরোয়ে হইতে উক্ত সকল দেশে আনিতে কতই না জানি 
বলের আবশ্যক হইয়াছিল! 

আল্প পবর্বতশ্রেণীর কোন কোন অংশ উঠিবার সময় ইয়োরোপের দ্বিতীয় বন্যা হয়। 
আলপের চতুদ্দিকিস্থ প্রদেশ যথা, ফ্রান্স, ইটালি, জারমানির উপত্যকাভমি এই বন্যা 
নিক্ষিপ্ত পদার্থরাশিতে পূর্ণ। পূৃরের্বক্তি বন্যা হইতে ইহা যে অপেক্ষাকৃত আধুনিক সময়ের, 
তাহার অনেক প্রমাণ পাওয়া যায়। এই পব্্বতশ্রেণীর পূব্াংশে প্রাণীদেহ স্কুল প্রথম 
যুগের স্তর এবং ওয়োলাইট, ভ্রিটেসস, এবং তৃতীয় যুগেরও স্তর দেখা যায়- কিন্তু মধ্য 
আল্পে এ-সকল কিছুই দেখা যায় না, এস্থানে অপেক্ষাকৃত আধুনিক ইয়োসিন মৃত্তিকার 
অনেক স্থান রূপান্তরিত দেখিয়া মনে হয় এ সময়ে ক্রমাগত ভূগর্ভ হইতে নৃতন নূতন 
উৎপাৎবশতঃ নৃতন মস্তিকা উৎপন্ন হইয়াছে এবং এই উৎপাৎবশতই ইয়োরোপে বন্যার 
দ্বিতীয় সংস্করণ। . 


মহ ২২৭ 


হিমশৈল কার্যকাল 
প্রাণী-জগৎ যখন উন্নতির শেষ সোপানে উঠিতে যত্ববান, তখন সহসা উপরি উপরি 
পৃর্রোক্ত দুই বন্যা দ্বারা সমস্ত ইয়োরোপ জলমগ্ন হইল ; সঙ্গে সঙ্গে প্রাণীজগতেরও 
উন্নতির পদে কন্টক পড়িল। এই বিপদ না সামলাইতে সামলাইতে আর একটি বিপদ 
আসিয়া ইয়োরপের পুরাতন প্রাণীদের আর উঠিতে দিল না। 

স্কান্ডিনেভিয়া হইতে ভূমধ্যসাগর ও ড্যানুব পর্যান্ত বিস্তৃত ভূখণ্ডে অর্থাৎ 'মধ্য ও 
উত্তর ইয়োরপে সহসা একটি অভূতপুবর্ব অসাধারণ প্রচণ্ড শীতকাল দেখা দিল, 
মেরুপ্রদেশের শীত সহসা ইয়োরপে উপস্থিত। ইয়োরোপের গ্রীম্মদেশীয় সুন্দর বৃক্ষা্দি 
দ্বারা সজ্জিত শ্যামলক্ষেত্র, যাহাতে আসিয়া ও আফ্রিকার বৃহৎ হস্তী, গণ্ডার, সিংহ, ব্যাঘ, 
অশ্ব প্রভৃতি পশু বিচরণ করিত, সেই সকল ক্ষেত্র সহসা দারুণ শীতে হিমশৈলাবৃত 
হইয়া পড়িল। বহমান নদীর পরিবর্তে জমাট নীহাররাশি বহিতে লাগিল। বেগে বহমান 
এইরূপ নীহারনদীর ঘর্ষণে চতুষ্পার্স্থ মৃত্তিকা কি ভয়ানক রূপে পরিবর্তিত হইতে লাগিল 
তাহা অনুভব করাও দুষ্তর। এই দারুণ শীতের অখগুনীয় কারণ এখন পর্য্যন্ত নিশ্চিত 
হয় নাই। 

শীত গ্রীষ্ম খতু পরিবর্তনের প্রধান কারণ সূর্য্োত্তাপ, সেই নিমিত্ত সহসা সূর্যের 
উষ্ণতার হাস না হইলে আর ওরূপ শীত আসিবার সম্ভাবনা নাই, কিন্তু আমরা যখনকার 
কথা বলিতেছি, তখন কেবলমাত্র সূর্যের উপরেই পৃথিবীর উত্তাপ নির্ভর করিত না, ভূগর্ভ 
তখনও প্রচুর পরিমাণে পৃথিবীকে উত্তাপ দিত। 

তবে ইয়োরোগীয় সমুদ্রের উত্তাপের কারণ ওঁপসাগরিক উষ্ক শ্রোত কি হঠাৎ 
বিমুখে বহমান হইয়া ইয়োরপকে দারুণ শীতে মগ্ন করিয়াছিল? এরূপ অনুমানেরও কোন 
কারণ নাই। 

এই প্রচণ্ড শীতকাল সম্বন্ধে যে জ্োতিষিক কারণ অনুমানিত হইয়াছে তাহাই কেবল 
অপেক্ষাকৃত যুক্তিসিদ্ধ। 

বর্তমান অবস্থায় পৃথিবীর উত্তরার্ধে শীতকালের সময় পৃথিবীর নিজের অয়নমণগ্ডলের 
যে অংশ সবর্বাপেক্ষা সূর্যের সন্নিকটস্থ, তথায় উপনীত হয়। সেই হেতু অর্থাৎ পৃথিবীর 
সূর্যা-সান্নিকট্য হেতু উত্তরার্ে এখন শীতের প্রাদুর্ভাব কম, শীতকালে যে পরিমাণে 
হিমশিলা জন্মে, গ্রীষ্মকালে তাহার অধিকাংশ দ্রবীভূত হয়। কিন্তু পৃথিবীর অয়নমণ্ডল 
চিরকাল একভাবে নাই। পৃথিবীর এমন একটি মূদুগতি আছে যাহার দ্বারা পৃথিবীর 
অয়নমণ্ডল অল্পে অল্পে ক্রমশ দিন দিন সরিয়া যাইতেছে । এই গতি হেতু ২৫৮০০ 
বৎসরে কোহারো কাহারো মতে ২১০০০ বৎসরে), পৃথিবীর অয়নমণ্ডল সম্পূর্ণরূপে 
ঘুরিয়া যায়, তখন উত্তরার্ধের পরিবর্তে দক্ষিণার্ঘ বৎসরের মধ্যে শীতকালে সূর্যের 
সবর্বাপেক্ষা সন্নিকটে আসে, উত্তরার্ঘ বৎসরের মধ্যে শীতকালে সূর্য্য হইতে সবর্বাপেক্ষা 
দূরে পড়ে। এই ২৫৮০০ বৎসরে একবার পৃথিবীর দক্ষিণ, একবার পৃথিবীর উত্তর 
সূর্যের সন্নিকটস্থ হয়। ভ্রমে আবার অল্পে অল্পে সরিতে থাকে। যে ভাগ শীতকালে সূর্য 
হইতে দূরে থাকে সেইভাগে শীতের ভীষণ প্রভাব বৃদ্ধি ও উত্তাপের হাস হেতু শীতকাল 
উৎপন্ন সমস্ত হিমশিলা গ্রীন্মকালে দ্রবীভূত না হইয়া উত্তরোত্তর জমিতে থাকে। এখন 


২২৮ স্বর্ণকুমারী দেবীর রটনা-সংকলন 


পৃথিবীর দক্ষিণার্ধ শীতকালে সূর্য হইতে দূরে থাকে বলিয়া, সেখানে শীতের প্রভাব 
অধিক, কিন্তু উত্তরার্ঘ শীতকালে সূর্যের নিকটস্থ হয় বলিয়া অপেক্ষাকৃত শীত কম। 
দক্ষিণে অধিকাংশ স্থান চিরতুষারাবৃত ; হিমশৈলের কার্য্য দক্ষিণে অধিক বলবান। সুমেরু 
পৌছিবার আমাদের আশা আছে, কুমেরু পৌছিবার আশা নাই। পৃথিবীর উপরোক্ত গতি 
দ্বারা উত্তরার্ঘ সূর্য হইতে তখন দূরে পড়িয়া ক্রমশঃ ভীষণ শীতাক্রান্ত হইয়াছিল-এই 
যুক্তি ছাড়া এ সম্বন্ধে আর কোন যুক্তি এখনো পাওয়া যায় নাই। | 

ইয়োরোপের এই প্রচণ্ড শীতে জীবজগতে বিনাশ আরম্ভ হইল, সমস্ত নদনদী, হৃদ, 
সমুদ্র, হিমশৈলাকারে জমাট বাধিয়া গেল। মূর্তিমান মৃত্যু সমস্ত ইয়োরোপকে অধিকার 
করিল। শত শত হস্তী গণ্ডার ইত্যাদি জীব একেবারে যে লোপ পাইল, আর ইয়োরপে 
সে জাতি জনম্মাইল না। কতদিন ধরিয়া এই দারুণ শীত ইয়োরোপের অধিকাংশ স্থান 
হিমশৈলাবৃত করিয়া রাখিয়াছিল, নির্ধারিত করা অসম্ভব। 


ভারতী, পৌষ-চৈত্র ১২৮৭ 


প্রুলয় 


পৃথিবীর বুঝি একটি পুটিমাছের প্রাণ, তাই হাতের টিপে সকলে এক একবার ইহার 
প্রাণ পরীক্ষা করিতে যান। কখন যে ইহাকে কার হাতে মরিতে হয় বেচারা সদাই ভয়ে 
ভয়ে সারা। একবারে মরিয়া গেলে ছাই বিপদ চুকিয়া যায়--তাহাও হইবে না, কাপুরুষের 
মৃত্যুভয়ের ন্যায়_সদাসব্বদা ভয়ে ভয়েই পৃথিবী মরিতেছেন। কেন না লোকের কথায় 
ইহার মৃত্যু, লোকও অগণ্য, কথা ফেলিতেও মূল্য লাগে না, সুতরাং পৃথিবীর আর নিস্তার 
নাই। তা যদি পৃথিবীর একার ঘাড়ের উপর দিয়াই সব চুকিয়া যাইত, তো কোন গোলযোগ 
ছিল না, দিনের মধ্যে সহশ্রবার করিয়া মারিয়া পোড়াইতে গেলেও আমরা কথা কহিতাম 
না, দুঃখের মধ্যে পৃথিবী তাহার সঙ্গে সঙ্গে আমাদেরও টানেন। আমাদের এই ক্ষুদ্রজীবনের 
মধ্যেই যে কতবার আমরা পৃথিবীকে মরিতে মরিতে বাঁচিয়া উঠিতে দেখিলাম, পৃথিবীর 
কত ফাড়াই যে উতরিয়৷ গেল, তাহার ঠিক নাই। মাদার শিপটন, ন্যায়চাদ পরামাণিক, 
গোবদ্ধন দাস প্রভৃতি বাজে লোকের কথায় তো অসংখ্যবার পৃথিবীকে ত্রাহি ত্রাহি করিতে 
ইহার প্রতি অস্ত্র তুলিতে ত্রুটি করেন নাই। এইরূপে এক ধূমকেতু হইতে কতবার যে 
পৃথিবীর প্রলয় আশঙ্কা উপস্থিত হইয়াছে তাহার ঠিক নাই। 

১৭৭৩ খ্স্টাব্দে ফ্রান্সে এই কারণে পৃথিবীর প্রলয়ের যেরূপ দারুণ আশঙ্কা 
উপস্থিত হইয়াছিল সে রূপ বোধ হয় আর কখন হয় নাই। একটি কথা উঠিল, অন্কশান্ত্র 
বিশারদ লালাদ ভবিষ্যদ্বাণী করিয়াছেন যে, সেই খৃষ্টাব্দে মে মাসের ২০ কিম্বা ২১ তারিখে 
একটি ধূমকেতু আঘাতে পৃথিবী নষ্ট হইবে। কথাটা উঠিবার তাৎপর্যা এই মাত্র দেখা 
যায়-যে সকল ধূমকেতু পৃথিবীতে গৌছিতে পারে-তাহাদের সম্বন্ধে ফ্রান্সের বিজ্ঞান- 


প্রবন্ধ ২২৯ 


সভায় লালাদ একটি বক্তৃতা পাঠ করিবেন, এইরূপ একটি বিজ্ঞাপন দেওয়া হইয়াছিল। 
ইহাতেই কথা উঠিয়া গেল ১২মে পৃথিবী ধূমকেতু আঘাতে নষ্ট হইবে। সকলে থরহরি 
কাপিতে লাগিল-লালাদ এই আশঙ্কা নিবারণ করিবার জন্য আবার বিজ্ঞাপন দিলেন 
_“যে সকল ধূমকেতু পৃথিবীতে পৌছিতে পারে, এবং তাহার গতির পরিবর্তন করিতে 
পারে, তাহাদের সম্বন্ধে লালাদের আর কিছু বলিবার সময় নাই-তিনি এইটুকু মাত্র 
বলিতেছেন- এইরূপ সংশ্রবের সময় নির্ণয় করা অসম্ভব। সম্প্রতি যে ধূমকেতু আঠার 
বৎসর পরে উদয় হইবে তাহা দ্বারা পৃথিবীর অনিষ্টের কোন সম্ভাবনা নাই।” 

এই বিজ্ঞাপনে সাধারণ অশিক্ষিত ফরাসীদিগের কিছুই শাস্তি হইল না-২৪ ঘণ্টা 
প্রার্থনা করিয়া এই দুর্ঘটনা নিবারণ করিতে সকলে প্যারিসের আর্চবিসপকে ব্যতিব্যস্ত 
করিয়া তুলিল, বিসপ অগত্যা তাহাতে সম্মতি দিয়া আবার হাস্যাম্পদ হইবার ভয়ে 
পিছাইয়া দাড়াইলেন। ফরাসী তত্তৃজ্ঞানী ভলতেয়ার সেই প্রলয়ের ধূমকেতু সম্বন্ধে এই 
রূপে বিদ্রুপ করিয়াছিলেন-_ 

“কতকগুলি প্যারিসবাসী যাহারা তত্ৃজ্ঞানী (91111950110) নহেন, এবং কথায় 
বিশ্বাস করিতে হইলে, যাহাদের তত্তৃজ্ঞানী হইবার সময়ও নাই, তাহারা আমাকে সংবাদ 
দিয়াছেন, যে, পৃথিবীর শেষ দিন আসিতেছে, এবং বে-ওজর এই পৃথিবী মে মাসের 
বিশ তারিখে লয় পাইবে। 

“যে ভবিষ্যদ্বাণী কখনো করা হয় নাই, বিজ্ঞানসভার এমন একটি ভবিষ্যদ্বাণী হইতে 
তাহারা এই প্রত্যাশা করিতেছেন যে, সেই দিন আমাদের পৃথিবীর উপর একটি ধূমকেতু 
পড়িয়া ইহাকে চূর্ণ বিচুর্ণ করিয়া দিবে। এই ঘটনা হইতে আর কোন ঘটনাই অধিক সম্ভাব্য 
নহে। কারণ জেমস বারনুই ১৬৮০ খুস্টাব্দের ধূমকেতু সম্বন্ধীয় প্রস্তাবে ভবিষ্যদ্বাণী 
করিয়াছিলেন যে, ১৬৮০ খৃষ্টাব্দের বিখ্যাত ধূমকেতু আবার ১৭১৯ খৃষ্টাব্দে ফিরিয়া 
আসিয়া প্রলয় বাধাইবে-তিনি আমাদের আশ্বাস দিয়াছিলেন যে, “সত্য বলিতে কি তাহার 
শিরোভাগ হইতে কোন আশঙ্কা নাই, তাহার পুচ্ছই বিধাতার রোষের অব্যর্থ সন্ধান হইয়া 
আসিবে ।' জেমস বারনুই যে ভ্রম করিয়াছিলেন তাহা আর বিশেষ কি--তাহা ৫৪ বৎসর 
তিন দিনের প্রভেদ বই তো নয়! 

“এরূপ সামান্য ভূল অঙ্কশান্ত্র-বিশারদগণ এই অনন্তকালের মধ্যে একটি ক্ষুদ্র মুহূর্ত 
মনে করেন। বিশে মে কিম্বা অন্য কোন বৎসরে প্রথিবীর শেষ দিনের যে আশা করা 
যাইতেছে, ইহা যে অতীব যুক্তিসঙ্গত তাহা প্রত্যক্ষ। তবে যদি তাহা না হয়, নাই হইল 
_একটা ঘটনা ঘটিতে বিলম্ব হইল বলিয়া যে, তাহা একেবারেই ঘটিবে না, তাহা নহে। 
(০০ 901 651 01016 10,651 1005 [00100 ) 

১৮৩২ খ্্টাব্দে আবার বিয়েলার ধূমকেতু পৃথিবীর উপর পড়িবে বলিয়া কথা উঠিল 
_কিন্তু তাহা হইতে সেবার জনসাধারণে একটা বিশেষ আশঙ্কা উপস্থিত হইবার আগেই 
কথাটি চাপা পড়িয়া গেল। কিন্তু আবার ১৮৭২ খৃষ্টাব্দে এইরূপ এক আশঙ্কায় ইংলগু 
কম্পমান হইয়া উঠিল। কথা উঠিল, সুইস্‌ জ্যোতিবেরত্তা প্ল্যানটামুর ভবিষ্যদ্বাণী 
করিয়াছেন যে ১৮৭২ খৃস্টাব্দে ১২ অগস্টমাসে পৃথিবী একটি ধূমকেতু আঘাতে বিনষ্ট 
হইবে। কি কথা হইতে যে কি কথা ওঠে, আশ্চর্য! প্ল্যানটামুরের অপরাধের মধ্যে 


২৩০ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


উদ্কাপিণু সম্বন্ধীয় একটি বক্তৃতায় তিনি বলিয়াছিলেন-_“অগস্টমাসের ১০/১১ ও ১২ই 
তারিখে যে সকল উন্ধাপিণ্ড খসিয়া পড়ে, তাহারা একটি ধূমকেতুর অনুচর, সেই 
ধূমকেতুটির কক্ষ পৃথিবীর অতি সন্নিকট।” ইহা হইতে কেমন করিয়া ভয়ের কথা উঠিল 
তাহা বুঝা অসম্ভব। এই আশঙ্কা নিবারণ করিতে জ্যোতি ষীগণ বারম্বার বলিতে লাগিলেন 
যে, ধূমকেতুর কক্ষটি নিকটে বলিয়া পৃথিবীর অনিষ্টের কোন সম্ভাবনা নাই। কিন্তু এখন 
এই আশ্বাস বাক্য ভস্মে ঘৃতাহুতি হইতে লাগিল। সাধারণে একবার শুনিয়াছে পৃথিবীর 
অনিষ্ট হইবে, আর রক্ষা আছে--তাহারা জ্যোতি ষীগণের কথার বিরুদ্ধে সগবের্ব বলিতে 
লাগিল-“বিশেষ গণনা দ্বারা প্ল্যানটামুর জানিয়াছেন ১২ অগস্ট ধূমকেতু আঘাতে পৃথিবী 
নষ্ট হইবে, ইহার কি অন্যথা হইতে পারে ।”-_ একজন শুনিয়াছিল তাহার মাসি মরিয়াছে, 
হঠাৎ মাসিকে দেখিয়া জিজ্ঞাসা করিল, “মাসি, তুই নাকি মরেছিস?” মাসি বার বার 
তাহাকে আশ্বাস প্রদান করিয়া বলিতে লাগিলেন তিনি মরেন নাই, মরিলে আর স্বয়ং 
তিনি কি করিয়া সম্মুখে আসিয়া দেখা দিবেন-_কিন্তু তথাপি তাহার বোনঝির কোনমতে 
বিশ্বাস হইল না, সে বলিল-“তাহা কি করিয়া হইবে--তুই নিশ্চয়ই মরিয়াছিস, তা নহিলে 
কথা ওঠে।” ইংলগের সাধারণ লোকে তাহাই করিল। ফ্র্যাঙ্কেন্ষ্টাইন একবার ভূত জীবিত 
করিয়া তাহাকে পুনরায় মারিতে যেরূপ মুস্কিলে পড়িয়াছিলেন, জ্যোতিষীদিগেরও সেই 
দশা ঘটিল। 

এইরূপে কতবার যে পৃথিবী যাই যাই হইয়াছেন তাহার তালিকা দিতে গেলে পুথি 
বাড়িয়া যায়। সম্প্রতি জ্যোতিবী প্রকটারের ধূমকেতু সম্বন্ধীয় একটি প্রবন্ধ হইতে পৃথিবীর 
আসন্ন মৃত্যুর যে একটি দারুণ আশঙ্কা উপস্থিত হইয়াছিল সেই সম্বন্ধে কিছু বলিয়া এই 
প্রবন্ধটি শেষ করা যাউক। প্রকটারের সেই প্রবন্ধ হইতে ১৫ বৎসর পরেই সকলে 
পৃথিবীকে লয় পাওয়াইতে বসিয়াছিলেন। আশঙ্কা এত প্রবল হইয়াছিল যে আমার বন্ধু 
চন্দ্রশেখর বাবু ত সমস্ত কাজ কর্ম্ম ছাড়িয়া দিয়া পারত্রিক চিন্তার ধ্যানে অহরহ নিমগ্ন 
ছিলেন। একটি কথা কহিতে গেলে মুহূর্তের জন্য ধ্যানভঙ্গ করিয়া বিরক্ত ভাবে বলিতেন, 
“ক্ষমা কর, আর কদিনই বা আছে-- ইহার মধ্যে আর সাংসারিক চিন্তাকে আমি প্রশ্রয় 
দিতে পারি না।” ম্যানচেস্টারের বিসপ ত এই সুযোগে একটি বিষম বক্তৃতা করিয়া 
শ্রোতৃবর্গকে আসন্ন শেষ দিনের জন্য প্রস্তুত হইতে উপদেশ দিলেন। ইংলগ্ডের 
স্পেকটেটর প্রভৃতি বড় বড় কাগজে এই প্রবন্ধ লইয়া মহা আন্দোলন চলিতে লাগিল, 
চারিদিকে মহা হুলস্থুল পড়িয়া গেল, পৃথিবীকে অকালে গঙ্গাযাত্রা করাইবার সমস্তই 
আয়োজন হইয়া গেল, খাটে উঠান মাত্র বাকী রহিল। 

প্রকটারের কি কথা হইতে যে এত হুলস্থুল পড়িয়া গিয়াছিল, এইবার দেখা যাউক। 

সকলেই জানেন, বহুকাল হইতে এখন পর্যাস্ত সময়ে সময়ে এক একটি তারকাকে 
সহসা অল্পদিনের জন্য অত্যুজ্জল গ্রভায় দীপ্তি পাইতে দেখা গিয়াছে। সম্প্রতি দুই বৎসর 
পৃৰের্ব মাত্র [২0107977 010%/7॥ তারকারাশির একটি তারকা এঁ রূপে সহসা ভুলিয়া 
উঠিয়াছিল। একটি ধূমকেতু প্রপাতই এই আকন্মিক দীপ্তির কারণ অনুমান করিয়া প্রকটার 
তাহার প্রবন্ধে এক স্থানে বলিয়াছেন-_-এঁ তারকা যদি আমাদের পৃথিবীর ন্যায় জীবপূর্ণ 
গ্রহ উপগ্রহ বেষ্টিত হয় তো সহসা উহার উত্তাপালোকের প্রাচুর্য সেই জীবগণের প্রাণ 


প্রবন্ধ ২৩১ 


বিনাশ হইয়াছে সন্দেহ নাই। অন্যস্থানে আবার বলিয়াছেন, যদি কখনো বহু-উ্কাবিশিষ্ট 
ধূমকেতু আমাদের সূর্যোর উপর গিয়া পড়ে তো হঠাৎ সূর্যোর উত্তাপ আলোক বৃদ্ধি ' 
হইয়া আমাদের পৃথিবীর জীবগণের প্রাণ নাশ করিবে। পরে আর এক স্থানে বলিতেছেন, 
“১৮৮০ খস্টাব্দের ধূমকেতুটির কক্ষ যেরূপ ছোট হইয়া আসিতেছে, অর্থাৎ তাহার 
কেন্দ্রাতিগ গতি যেরূপ কমিয়া আসিতেছে, তাহাতে সে দুই একবার সূর্য্য প্রদক্ষিণের 
পরেই সূর্যে মিশাইয়া যাইবে।” প্রকটারের তিনস্থানের এই তিনটি কথাকে একত্রে আনিয়া 
সকলে সিদ্ধান্ত করিয়া বসিলেন যে, ১৮৮০ খৃষ্টাব্দের ধূমকেতুর উদয়কাল যখন আর 
১৫ বৎসর পরে আসিতেছে, তবে এ সময় উহা সূর্যে মিশাইয়া পৃথিবীর জীবজস্ত বিনাশ 
করিবে। সিদ্ধান্তটি যে অত্যন্ত ন্যায়সঙ্গত তাহার অবশ্য কোন সন্দেহ নাই--তবে কি না 
প্রকটার যাহা বলেন নাই, তাহা তাহার মুখে না বসাইলেই ভাল হইত। প্রকটার বলিয়াছেন 
বটে বহু-উক্কাপিগুবিশিষ্ট কোন ধূমকেতু আমাদের সূর্যের উপর পড়িলে সেই দ্রুতগামী 
পির গতিবেগ জনিত উত্তাপে আমাদের পৃথিবী জীবশূন্য হইয়া পড়িবে, কিস্তু তিনি 
কোন স্থানে একথা বলেন নাই যে ১৮৮০ খুস্টাব্দের ধূমকেতু হইতে তাহা হইবে। কেন 
না তাহার মতে সূর্যের আলোক ও উত্তাপ বৃদ্ধির নিমিত্ত যেরূপ বহ-উক্কাবিশিষ্ট ধূমকেতু 
সূর্যে পড়া আবশ্যক, ১৮৮০ খৃষ্টাব্দের ধূমকেতু সেরূপ নহে। এস্থলে বলা আবশ্যক, 
ধূমকেতুর শরীর সূর্যে পড়িয়া ভম্ম হইলেই যে উত্তাপ বৃদ্ধি হয় তাহা নহে, যতই সে 
সূর্ধের নিকট আসিতে থাকে ততই তাহার শরীরের বেগ অত্যন্ত বৃদ্ধি হয় এবং সেই 
বেগ হইতেই উত্তাপ জন্মে। এই ধূমকেতুটি সূর্যে পড়িলেও যে পৃথিবীর কিছুমাত্র অনিষ্ট 
আশঙ্কা নাই, তাহার একটি বিশেষ প্রমাণ এই, এই ধূমকেতু ১৮৪৩ খৃষ্টাব্দে প্রতি 
সেকেণ্ডে ৩৫০ মাইল বেগে সূর্যের ছটা মুকুটের ৩ লক্ষ মাইল ভেদ করিয়া চলিয়া 
গিয়াছিল, তথাপি সূর্যের উত্তাপ বৃদ্ধির কোন পরিচয় পাওয়া যায় নাই। যদি ইহা হইতে 
পৃথিবীর কোন অনিষ্ট সম্ভাবনা থাকিত, তাহা হইলে ১৮৪৩ খুস্টাব্দের সেই প্রভূত 
গতিবেগে তাহার আভাষ পাওয়া যাইত। কিন্তু তাহা হইতে সূর্যের স্বাভাবিক কোন 
বৈলক্ষণ্য হওয়া দূরে থাকুক, সূর্য দ্বারা ধূমকেতুটিরই বিলক্ষণ অনিষ্ট ঘটিয়াছে, সূর্যের 
ছটা মুকুট মধ্যে বারম্বার বাধা পাইয়া ধূমকেতুটিরই গতি হাস হইয়া আসিয়াছে । সাধারণের 
আশঙ্কা দেখিয়া প্রকটার যখন সেই ভূল ভাঙ্গাইতে একটি প্রতিবাদ লিখিতে বাধ্য হইলেন 
তখন তাহাতে স্পষ্ট করিয়া বলিয়াছেন, ১৮৮০ খ্স্টাব্দের .ধূমকেতুটি একবার সূর্য্য 
প্রদক্ষিণের পর সূর্যে মিশাইবে ইহা সত্য বটে, ০০০০০০৪৮ 
অনিষ্ট হইবে না। 

১৮৮০ খৃষ্টাব্দের ধূমকেতু হইতে ১৫ বংসর পরে বে পৃথিবী বিন হইতেছে 
না, তাহা যেন সিদ্ধান্ত হইল--কিন্তু প্রকটার যে বলিয়াছেন, বহু উক্কাপিগুবিশিষ্ট ধূমকেতু 
ূর্যে পড়িলে পৃথিবীর একদিন মৃত্যু হইবে, তাহার উত্তর কি? আজ যেন পৃথিবী বাচিয়া 
গেল, কিন্তু তাহার মরিবার সম্ভাবনা ত দূর হইল. না। প্রকটারের প্রতিবাদে আশু আশঙ্কা 
একরূপ শমিত হইলে আবার কিছুদিন হইতে এইরূপ একটি দূর-কল্পিত আশঙ্কার সৃষ্টি 
হইয়াছে। সত্য সত্য এরূপ হইলে মন্দ হইত না বটে, পৃথিবীর দ্বেষ হিংসা ভ্বালা যন্ত্রণা 
হইতে অনন্ত কালের জন্য আমরা সকলে পরিত্রাণ পাইয়া যাইতাম, কিন্তু দুঃখের মধ্যে 


২৩২ . সবর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


তাহার কোনই সস্ভাবনা নাই। প্রকটার বলিতেছেন বটে, কোন বৃহৎ ধূমকেতু সূর্যে পড়িয়া 
তাহার উত্তাপ বাড়িলে নিশ্চয়ই পৃথিবীর অনিষ্ট হইবে, এবং একথা বলিতেও অবশ্য কোন 
দৈবজ্ঞানের আবশ্যক নাই, সূর্যে অস্বাভাবিক উত্তাপ বাড়িলে যে আমরা পুড়িয়া মরিব 
ইহা একজন শিশুও বলিতে পারে, কিন্তু ইহার সম্ভাবনা কতদূর? আমরা এইখানে দুই 
শ্রেণীতে প্রধানতঃ ধূমকেতুদিগকে জমা করিলাম--এক শ্রেণী, সৌর পরিবারতুক্ত, তাহারা 
সূর্যকে প্রদক্ষিণ করিতেছে, দ্বিতীয় শ্রেণী, সৌরজগতের বাহিরে বিচরণ করিতেছে, 
তাহাদের সৌরজগতের সহিত কোন সম্পর্ক নাই। সৌর পরিবারভুক্ত ধূমকেতু হইতেই 
প্রধানতঃ এইরূপ অনিষ্ট আশঙ্কা করা যাইতে পারে, কেন না তাহারাই সূর্যের আকর্ষণের 
বিশেষ রূপ অধীন, যদি সূর্যের অধীনে বহু-উন্কাবিশিষ্ট হানিজনক কোন ধূমকেতু থাকে 
ত কালে কোন কারণে তাহা হুম্বগতি হইয়া সূর্য্য মিশাইতে পারে বটে কিন্তু প্রকৃত পক্ষে 
এইরূপ অনিষ্টোৎপাদক ধূমকেতু সৌরজগতে একটিও দেখা যায় না,_প্রকটার বলেন, 
হয় ত এরূপ ধূমকেতু কোন কালেই সৌরজগতে ছিল না, যদিও বা কোন কালে ছিল 
এমন হয়, ত তাহা বহুকাল পুবের্ব সৌরজগৎ হইতে সরিয়া পড়িয়াছে। সুতরাং সৌর- 
পরিবারভুক্ত কোন ধূমকেতু হইতে এইরূপ অনিষ্টের বিন্দুমাত্র আশঙ্কা নাই। এখন দেখা 
যাক বাহিরের ধূমকেতু সূর্যো পড়িবার কিরূপ সম্তাবনা। 

প্রকটার তাহার 11)115 014 717/15 045170/10/1)তে সৌরজগৎ বহির্ভত 
ধূমকেতু সূর্যে পড়িলে আমাদের অনিষ্টের সম্ভাবনা, এই অকাট্য সত্যটি বলিয়া আবার 
তাহাতেই লিখিয়াছেন--“5/০ 179) ৫1911155 85 81105010101 01111061) 0179 1510 019 
0101 (10 019 5091 0]011)5 10 0811 510) 01) 2 0081752 ০011111% [100 00701 


01790111011 1119 9115 501120০.” প্রকটারের পূর্ব লিখিত এইরূপ কথা হইতে স্পষ্টই 
বুঝা যায় তিনি তাহার প্রবন্ধে রঙ্গচ্ছলে ধূমকেতু লইয়া অনেকটা বকাবকি করিয়াছেন। 
প্রকটার তাহার প্রতিবাদপত্রে স্পষ্টাক্ষরে লিখিয়াছেন আর ১৫ বৎসর কেন, তাহার মতে 
আর ১৫ কোটি বৎসরেও পৃথিবীর মৃত্যুর সম্ভাবনা নাই। 

যদি কেহ বাস্তবিক মুহূর্তের জন্যও সূর্যে ধূমকেতু প্রপাত দ্বারা কালে পৃথিবীর অনিষ্ট 
আশঙ্কা করিয়া থাকেন, ভরষা করি এখন তাহা দূর হইবে। 

কি কথা হইতে যে কি কথা ওঠে উপরের সমস্ত গল্পগুলি হইতে তাহা দেখিয়া 
আশ্চর্য্য হইতে হয়। সব ওয়াল্টর রলি কারাগারে বসিয়া পৃথিবীর ইতিহাস লিখিতে 
লিখিতে বাহিরে দুইজন মিস্ত্রিকে ঝগড়া করিতে দেখিয়াছিলেন--সেইদিনই অমনি প্রতি 
জনের মুখে এ এক ক্ষুদ্র ঘটনার ভিন্ন ভিন্ন কারণ শুনিয়া তিনি আশ্চর্য হইলেন- তাহার 
ইতিহাস লিখিবার উৎসাহ ভঙ্গ হইল, ভাবিলেন তাহার চক্ষের সামনে যাহা ঘটিল তাহারি 
যখন কারণের ঠিক নাই, তখন অতীত কথার সত্যতার প্রমাণ কোথায়? রলি যদি 
তাহাতেই আশ্চর্য্য হইয়া থাকেন, তো বৈজ্ঞানিকদিগের লিখিত একটি কথার মধ্য হইতে 
আর একটি কথা উঠিতে দেখিয়া কে না অধিক আশ্চর্য হইবে? 


ভারতী, আশ্বিন ১২৮৯ 


প্রবন্ধ ২৩৩ 


অন্যান্য গ্রহণ জীবের নিবাসভূমি কি না? 


যাহাদের দেখিতে পাইতেছি না, এমন কত অগণ্য নক্ষত্র তারকায় বিশ্ব পুরিয়া রহিয়াছে । 
উহারা সকলেই এক একটি সূর্য্য, সকলেই এই সূর্যের মত গ্রহ উপগ্রহ বেষ্টিত হইয়া 
অনন্ত ব্রন্মাণ্ডের কোলে ঘুরিয়া বেড়াইতেছে। 

এ লক্ষ লক্ষ, কোটি কোটি, গ্রহণ কি সকলেই পৃথিবীর মত জীবের নিবাসভূমি ! 

বিশ্বের এই অগণ্য তারকাভাগ্ডারে পৃথিবী একটি অণুকণা, অতি সামান্য, অতি ক্ষুদ্র। 
একদিকে এইরূপে অতি ক্ষুদ্র হইতে ক্ষুদ্র হইয়াও পৃথিবী আর একদিকে অতি মহৎ । 
পৃথিবী জীবের নিবাসভূমি, কেবল তাহাই নহে, পৃথিবী মানুষের মত বুদ্ধিমান জীবের 
নিবাসভূমি। 

এ অগণ্য গ্রহ-জ্যোতিষ্ক-মগ্ডলী সকলেই কি প্রথিবীর মত তবে জীবপূর্ণ? সকলেই 
কি জীব প্রতিপালন করিবার উচ্চ উদ্দেশ্য বক্ষে ধারণ করিয়া সেই উদ্দেশ্যকে পোষণ 
করিতে করিতে চলিয়াছে? এ প্রশ্বের মীমাংসা কে করে! এখানে বিজ্ঞান নিরুত্তর। দূর 
দূরান্তর-স্থিত সূর্যমগুলী বেষ্টনকারী গ্রহগণ বিজ্ঞানের প্রত্যক্ষ জ্বানের অতীত। মানুষের 
ৃষ্টিগম্য এই সৌরজগতের গ্রহ কয়েকটিই যখন পূর্ণ মাত্রায় বিজ্ঞানের আয়ত্তাধীন নহে, 
তখন সেই অদৃশ্য গ্রহদিগকে বিজ্ঞান কি প্রকারে আয়ত্ত করিবে! 

সৌরজগতের যে কয়েকটি গ্রহ উপগ্রহ আছে তাহার মধ্যে চন্দ্রই সবর্বাপেক্ষা অধিক 
পরিমাণে বিজ্ঞানের আয়ন্তমধ্যে আসিয়াছে, দূরবীক্ষণ যন্ত্র কতক পরিমাণে চন্দ্রের 
আভ্যন্তরিক অবস্থা ভেদ করিয়াছে । বৈজ্ঞানিকেরা জানিয়াছেন, চন্দ্রে জল নাই, চন্দ্রে বায়ু 
নাই। ইহা হইতে তাহারা বলেন চন্দ্র জীবশূন্য। 

বৃহস্পতি শনি ইয়ুরেনস্‌ ও নেপচুন এত নিবিড় মেঘ ও বাম্পাবৃত যে তাহা ভেদ 
করিয়া দূরবীনের দৃষ্টি চলে না। 

কিন্তু সেই নিবিড় মেঘ ও বাষ্প সম্ভবতঃ গ্রহগণের আত্যন্তরিক বিষম উত্তাপের 
ফল, এবং সেই উত্তাপে মুহূর্মৃহঃ ঘোর ঘনঘটায় বজ বৃষ্টি বিদ্যুৎ উৎপন্ন হইয়া গ্রহদিগকে 
বিপ্লবস্থ করিয়া তুলিতেছে। সুতরাং বৃহস্পতি শনি প্রভৃতি গ্রহগণের সেই বিষম অবস্থা 
পৃথিবীর সাম্য অবস্থা হইতে এত ভিন্ন যে উহারা জীবের নিবাসভূমি নহে বলিয়াই 
বৈজ্ঞানিকেরা অনুমান করেন। 

বুধ, শুক্র ও মঙ্গলের আভ্যন্তরিক অবস্থা যতদূর জানা যায় তাহাতে ইহারা অনেক 
বিষয়ে পৃথিবীর বড় কাছাকাছি, বিশেষতঃ, মঙ্গলের আভ্যন্তরিক অবস্থার সহিত পৃথিবীর 
সব্ব্বাপেক্ষা অধিক এঁক্য দেখা যায়। এ সত্তেও বৈজ্ঞানিকেরা দেখাইয়া থাকেন যে তাহা 
মনুষ্যের বাসের অনুপযোগী । বুধ ও শুক্র সূর্যের অতিরিক্ত নিকট বশতঃ সূর্যের নিকট 
হইতে যেরূপ প্রচুর পরিমাণে উত্তাপ ও আলোক পাইয়া থাকে, সেরূপ প্রচুর 
উত্তাপালোকে কোনরূপ জীবের প্রাণ রক্ষা হইতে পারে বলিয়া তাহারা জানেন না। মঙ্গল 
গ্রহ এ সম্বন্ধে ভাগ্যবান, সূর্যের নিকট পৃথিবী যে পরিমাণে উত্তাপ ও আলোক পাইয়া 


২৩৪ স্বর্ণকুমারী 'দেবীর রচনা-সংকলন 


থাকে, মঙ্গলও প্রায় সেই এক পরিমাণে উত্তাপালোক পায়। সুতরাং উত্তাপালোকের 
পরাচর্যাবশতঃ মঙ্গলগ্রহ জীবদিগের বাসের অনুপযুক্ত নহে। কিন্তু উত্তাপালোক জীবে 
প্রাণরক্ষার প্রধান কারণ হইলেও একমাত্র কারণ নহে। গ্রহের নিজের মাধ্যাকর্ষণ প্রভৃতি 
তাহার চতুষ্পার্থস্থ অবস্থার উপরেও গ্রহস্থ জীবগণ গৌণরূপে নির্ভর করিয়া থাকে। 
অনেকেই জানেন পৃথিবীর আকার ও পদার্থ সমষ্টির উপর পৃথিবীর মাধ্যাকর্ষণ-বলের 
হ্বাসবৃদ্ধি নির্ভর করে। যদি পৃথিবীর পদার্থ সমষ্টির পরিমাণ ঠিক এখনকার মত থাকিয়া 
আকারে ইহা এখানকার অর্ধেক হইত তাহা হইলে ইহার আকর্ষণ-বল এখন যেমন আছে 
তাহার চতুপ্তণ হইত, অর্থাৎ পৃথিবীর প্রত্যেক দ্রব্যের ভার এখনকার অপেক্ষা চতুরুণ 
বাড়িয়া যাইত। 

মঙ্গল গ্রহের পদার্থ সমষ্টির পরিমাণ পৃথিবীর অপেক্ষা অল্প, এবং যে পরিমাণে 
অল্প তাহা হইতে গণনা দ্বারা স্থির করা যায় যে পৃথিবীর যে দ্রব্য এখানে ওজনে ২৭ 
সের সেই দ্রব্য মঙ্গলে লইয়া গেলে ওজনে ১০ সের মাত্র হইবে। পৃথিবীর আকর্ষণ 
হঠাৎ মঙ্গল গ্রহের মত কম হইয়া পড়িলে ইহার জীবদিগের পক্ষে তাহা যে কিরূপ 
হানিজনক তাহা সহজেই বুঝা যায়। হিউএল বলেন পৃথিবীর দ্রব্য সকল তাহা হইলে 
যেখানে রাখা যাইবে সেইখানেই ঠিক হইয়া বসিয়া থাকিবে না, মানুষ জীবজস্ত দাড়াইবার 
সময়, বেড়াইবার সময় ঠিক হইয়া চলিতে পারিবে না, জাহাজ যেমন সমুদ্রে টলমল 
করে সেইরূপ সবর্ধদা টলমল করিতে থাকিবে। এই স্বল্লাকর্ষণে বাতাস অত্যন্ত লঘু হইয়া 
যাইবে । এখন পৃথিবীতে সমুদ্রতীরবর্তী এক বর্গইঞ্চ স্থানের উপর বায়ুর ভার প্রায় সাড়ে 
সাত সের, কিন্তু পৃথিবীর আকর্ষণ মঙ্গলের সমান হইলে, পুবে্রোস্ত পরিমিত স্থানের উপর 
পৃথিবীর বায়ুর ভার প্রায় পৌনে তিন সের মাত্র হইবে। সমুদ্রতীর হইতে ৫ মাইল উর্ধে 
এখন পৃথিবীর এইরূপ লঘু বাতাস দেখা যায়। একরূপ পাখী ছাড়া এ বাতাসে পৃথিবীর 
অন্য কোন জীবজস্তর বাঁচিয়া থাকা অসম্ভব! 

মঙ্গলের চারিপাশে কত পরিমাণ বায়ু তাহা এখনো জ্যোতিষীগণ জানেন না, কিন্তু 
তাহা পরথিবীর বায়ুর সমপরিমাণ হউক আর নাই হউক, পৃথিবীর জীবদিগের পক্ষে উহা 
সকল অবস্থাতেই হানিজনক। পৃবের্ইি বলা হইয়াছে, মঙ্গলের আকর্ষণ পৃথিবীর আকর্ষণ 
অপেক্ষা অল্প, সুতরাং মঙ্গল গ্রহের বায়ুর ঘনত্ব পৃথিবীর বায়ুর ঘনত্বের সমান হইতে 
গেলে মঙ্গলের বাতাসের পরিমাণ--পৃথিবীর অপেক্ষা অনেক অধিক হওয়া আবশ্যক। 
কিন্তু তাহা হইলে আবার মঙ্গলের ন্যায় স্বল্লাক্রণ-বিশিষ্ট গ্রহে যখন ঝড় হইবে তখন 
সেই ঘন বাতাসের বল অত্যন্ত অধিক হইবে। সেই ভীষণ বলে প্রথিবীর মত জীবজস্ত 
সহজেই উড়াইয়া লইয়া যাইবে। অথচ এদিকে মঙ্গলের বায়ু পৃথিবী অপেক্ষা অধিক ঘন 
না হইলে মঙ্গলে অত্যন্ত শীতের প্রভাব বৃদ্ধি হইবে, কেননা পৃথিবী অপেক্ষা মঙ্গল গ্রহ 
সূর্য হইতে অধিক দূরে অবস্থান করিতেছে। মঙ্গলে বায়ুর ঘনাবরণ না থাকিলে 
আভ্যন্তরিক উত্তাপ সহজেই সে বাহিরে ফেলিয়া দিবে। সুতরাং মঙ্গলের বায়ু পরিমাণ 
পৃথিবীর সমান হইতে আরস্ত হইয়া যতই ইহার অধিক হইবে--ততই ঝড়ের প্রভাব বৃদ্ধি 
হইবে-আর যত কম হইবে-ততই শীতের প্রভাব বৃদ্ধি হইবে-কোন অবস্থাতেই 
পৃথিবীর জীবগণ জীবনধারণ করিতে পারে না। তাহার পর মঙ্গল গ্রছের বৎসরের দৈর্ঘ্য 


প্রবন্ধ ২৩৫ 


পৃথিবীর প্রায় দ্বিগুণ। একবার সূর্য্য প্রদক্ষিণ করিতে মঙ্গলের ৬৮৭ দিন লাগে। পৃথিবীর 
বৎসর মঙ্গলের মত দীর্ঘ হইলে তাহাতে উত্তিদ-জগতে বিষম বিপ্লব বাধিবার সম্ভাবনা । 

এইরূপে মঙ্গলের চারিদিকের অবস্থা পৃথিবীর অবস্থা সমূহের সহিত মিলাইয়া 
জ্যোতিষীগণ সিদ্ধান্ত করেন, সম্ভবতঃ মঙ্গল গ্রহও জীব শুন্য। এখন দেখা যাইতেছে, 
বিজ্ঞান, প্রত্যক্ষ প্রমাণ দ্বারা সৌরগ্রহগণে জীব আছে কি না সিদ্ধান্ত করিতে না পারিয়াও 
অন্যরূপে ইহার উত্তর দেন। পৃথিবীর অবস্থা অন্য গ্রহণের সহিত পরিবর্তন করিয়া 
বৈজ্ঞানিকেরা দেখেন যে সে অবস্থায় পৃথিবীর জীবসকল বিনাশপ্রাপ্ত হইবে। পৃথিবীর 
উত্তাপ ও আলোক কিছু অধিক হাস বা বৃদ্ধিপ্রাপ্ত হউক, পৃথিবীর আকর্ষণের কিছু অধিক 
ন্য[নাধিক্য হউক অমনি পৃথিবীর প্রলয় উপস্থিত হইবে। তাহারা এই জ্ঞান দিয়া অন্য 
গ্রহগণের অবস্থাও বিচার করিতে চাহেন। সুতরাং বৈজ্ঞানিকেরা যখন বলেন সৌরজগতের 
অন্য গ্রহগণ জীবশুন্য-তাহার অর্থ এই, পৃথিবীতে যেরূপ জীব দেখা যায়, অন্য গ্রহে 
সেইরূপ প্রকৃতির জীব বর্তমান নাই। ইহার অধিক আর তাহারা কিছু বলিতে পারেন 
না। কিন্তু বৈজ্ঞানিকদিগের এই কথার যথার্থ অর্থ না বুঝিয়া যাহারা নিষ্পত্তি করেন পৃথিবী 
ছাড়া সকল গ্রহই প্রকৃতপক্ষে বসতিহীন-_ তাহাদের নিষ্পত্তির কোনরূপ বৈজ্ঞানিক ভিত্তি 
নাই। এই অবস্থায় জীবন সম্ভব আর এই অবস্থায় জীবন অসম্ভব, এইরূপ একটি সীমা 
আজও পর্যন্ত বিজ্ঞান দিতে পারে নাই। মেরুদেশবর্তী স্থানে ছয় মাস ধরিয়া সূর্য্য দেখা 
দেয় না, সেই হিমশৈলাবৃত খণ্ডে যে মানুষ আছে ইহা না জানিলে কি আমরা তাহা 
মনে করিতে পারিতাম? সেইরূপ দারুণ শীত আমাদের দেশে হঠাৎ আসিয়া পড়িলে 
আমাদের উত্তিদ জীবজন্তু সকলেরি প্রাণবিনাশ করিবে সন্দেহ নাই। সেইজন্য যথার্থ 
চিন্তাশীল যথার্থ বৈজ্ঞানিক ব্যক্তিগণ কি অবস্থায় জীবন সম্ভব আর কি অবস্থায় জীবন 
অসম্ভব-ইহা মীমাংসা করা অসম্ভব মনে করেন। 

বিজ্ঞান এ সম্বন্ধে অল্পদিন হইল অতি কঠোর শিক্ষা পাইয়াছে। সুগভীর সাগর- 
তলের অবস্থা বৈজ্ঞানিকগণ যতদূর আয়ত্ত করিতে পারিয়াছিলেন, তাহা হইতে তাহারা 
এই সিদ্ধান্ত করিয়াছিলেন যে অতি গভীর সাগরতলে কোন প্রাণী থাকিতে পারে না, 
কেন না অধিক গভীর জলম্তর দ্বারা সিন্ধৃতলে যতখানি চাপ পড়িবার কথা ততখানি চাপে 
আমরা যে সকল জীবজন্তর জানি তাহাদিগের কোনটিই বাচিতে পারে না। তাপ সম্বন্ধীয় 
পরীক্ষা হইতে তাহারা প্রতিপন্ন করেন যে সেই ঘোর জল-চাপে কঠিন কুস্তীর-পৃষ্ঠ কিন্বা 
গণ্ডার-চন্্ম কিম্বা কঠিনতম ও ঘনতম কাষ্ঠও চুরমার হইয়া যাইবে। 

অথচ এখন জানা গিয়াছে যে, সেই অতি গভীর সাগরতন্ধল জীবের বসতি আছে, 
কেবল তাহাই নহে, তাহারা সাগরতলের সেই গাঢ় অন্ধকার ভেদ করিয়াও দেখিতে পায়। 
ইহা হইতে দেখা যাইতেছে, কোন স্থানের চতুষ্পার্খস্থ অবস্থা ভেদে সেই অবস্থার অনুযায়ী 
জীব উৎপন্ন হইতে পারে, জীব জম্মিবার জন্য একটি বা কতকগুলি বিশেষ সাব্বভৌমিক 
উপযোগী অবস্থা যে অবশ্য প্রয়োজনীয় তাহা নহে। এ বিষয়ে বৈজ্ঞানিকেরা বলিতে পারেন 
না-যে, “এই পর্যন্ত ইহার সীমা-ইহার অধিক নহে?” 

ইয়োরোপের অনেক চিন্তাশীল পণ্ডিতগণ বৈজ্ঞানিক যুক্তিদ্বারা গ্রহগণ যে জীবের 
নিবাসভূমি ইহাই কল্পনা করিয়া থাকেন। একটি ক্ষুদ্র পৃথিবী ছাড়া-.আর কোটি কোটি- 


২৩৬ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


গ্রহমণ্ডলী যে জীব পালন-রূপ মহৎ উদ্দেশ্যহীন হইয়া অবারিত গতিতে অনস্তপথে 
অনন্তকাল ঘুরিয়া বেড়াইতেছে তাহাদের মতে ইহা যুক্তিসিদ্ধ নহে। 

বিশ্বব্রন্মাণ্ডে রাশি রাশি অগণ্য যে সূর্য রহিয়াছে, তাহারা কত উত্তাপালোক বিকিরণ 
করিতেছে! সে সকলি যে বৃথা ব্যয় হইতেছে, এইরূপ কল্পনাই উচ্চতম বৈজ্ঞানিক কল্পনা 
বলিয়া স্থির হইতে পারে না। 

বরন্মাণ্ডের অগণ্য নক্ষত্রের কথা ছাড়িয়া যদি কেবলমাত্র আমাদের সূর্যের উত্তাপের 
কথা ভাবা যায় তাহাতেই দেখা যাইবে যে, যে উত্তাপ পাইয়া পৃথিবী জীবিত আছে তাহা 
সূর্যের বিকিরিত উত্তাপের ২১, ৭০০, ০০, ০০০ ভাগের এক ভাগ মাত্র। সূর্যের 
এই উত্তাপরাশির অতি সামান্য অংশ পৃথিবীর উপকার সাধন করিয়া অবশিষ্ট সকলি কি 
বৃথা নষ্ট হইতেছে! তাহা নহে, ঈশ্বরের রাজ্যে কিছুই উদ্দেশ্যহীন নহে, কিছুই বৃথা নষ্ট 
হয় না। আমাদের এই সীমাবদ্ধ ধারণা-শক্তির দ্বারা এই বিশ্বজগতের অভিপ্রায় সীমাবদ্ধ 
করিতে গেলেই আমরা ভ্রমে পতিত হইব। জ্যোতিষী প্রকটার এ সম্বন্ধে সুন্দর কথা 
বলিয়াছেন, “ইহা অতি আশ্চর্ধ্;, যে আমরা মুখে বলিবার সময় ঈশ্বরের মঙ্গলময় ভাব 
তাহার সৃষ্ট বস্তুমাত্রেতেই অর্পণ করি এবং তাহাকে অসীম জ্ঞানবান অসীম ক্ষমতাবান 
বলিয়া থাকি, অথচ অন্য লোকে প্রাণী আছে কি না এ বিষয় মীমাংসা করিতে গেলেই 
তখন সেই অসীম ক্ষমতাশালী ঈশ্বরের ক্ষমতা ও জ্ঞান সীমাবদ্ধরূপে ধরিয়া লই। অন্য 
লোকের জীব কল্পনার সময় সেই লোকের স্থানীয়-অবস্থার উপযোগী করিয়া যে তিনি 
সেখানকার জীবদিগকে সৃষ্টি করিবেন ইহা না ভাবিয়া, যেরূপ জীবগণ আমাদের নিকট 
পরিচিত, আমরা তখনো সেইরূপ জীবগণের কল্পনা করিয়া থাকি। কিন্তু প্রকৃতপক্ষে 
পৃথিবী ছাড়া অন্য কোন লোকে সেরূপ জীব বাস করিতেই পারে না, আর যদিই বা 
পারে তবে তাহাদের সেখানে কষ্টের সীমা থাকে না।” 

যদি প্রকৃতির মূল*নিয়ম, সকল বিশ্বব্যাপী হয়, তবে জীব উৎপাদিনী শক্তি এই 
পৃথিবীতেই একমাত্র আবদ্ধ এ কথা কেমন করিয়া বলা যায়। ফরাসী জ্যোতিষী ডাক্তার 
কার্ল ডূ-প্রেল 'গ্রহদিগের নিবাসীগণ' বলিয়া যে পুস্তক লিখিয়াছেন তাহাতে বলেন, অন্য 
গ্রহে তাহার চতুষ্পার্খস্থ অবস্থার উপযোগী আকার ও শরীরযন্ত্রাদি সম্পন্ন জীব উৎপত্তি 
(যেরূপ জীবের অস্তিত্ব আমরা জানি না) যে কেবল সম্ভাবনীয় এমন নহে। যদি উহা 
সৃষ্টির অবশ্য প্রয়োজনীয় নাও হয়--তাহা হইলেও যুক্তি-যুক্তরূপে যে উহা অবশ্য ঘটনীয় 
ইহা বলিতেই হইবে। এখন কথা হইতেছে, অন্য গ্রহে জীব থাকিতে পারে-_কিন্তু পৃথিবীর 
মানুষের ন্যায় জ্ঞানবান জীব আছে কি না? 

যদি অন্য গ্রহে কোনরূপ জীব থাকা সম্ভব হয়--তবে মানুষের মত বুদ্ধিমান জীব 
থাকা কেনই বা সম্ভব না হইবে? তবে গ্রহের অবস্থা ভেদে সে জীবদিগের শারীরিক 
ও মানসিক যন্ত্রাদি পৃথিবীর মানুষ হইতে ভিন্ন হইবে সন্দেহ নাই। জীবগণ যাহাতে বাঁচিয়া 
থাকিতে পারে সেই উদ্দেশে চারিদিকের অবস্থা ভেদে তাহাদিগের আকৃতি ও যন্ত্রাদির 
বিভিন্নতা দেখা যায়; এক লোকে কোন জীবের যে একটি শারীরিক যন্ত্রের আবশ্যক, 
অন্য লোকে তাহারি অনাবশ্যক হইতে পারে। সেই হেতু অন্য লোক নিবাসীদিগের 
আকৃতি, ভার, বল, ইন্দ্রিয়, জীবনের স্থিতিকাল, মানসিক ও আধ্যত্মিক শক্তি এই 


প্রবন্ধ ২৩৭ 


সমুদায়কেই বাসভূমির চতুষ্পার্্স্থ অবস্থার উপযোগী হইতে হইবে। প্রকৃতপক্ষে কোন 
গ্রহের নিবাসীদিগের শারীরিক ও মানসিক গঠন, সেই গ্রহের উত্তাপালোক প্রভৃতি 
চতুষ্পার্স্থ অবস্থার সহস্থায়ী ফল মাত্র। সুতরাং অন্য কোন গ্রহে মানুষের ন্যায় জীব থাকাই 
অধিক সম্ভব, তবে সে জীব পৃথিবীর মানুষ হইতে অনেক বিষয়ে ভিন্ন হইবে এই মাত্র। 

আমরা দেখিতে পাই, উত্ভুবন, ক্রমোন্্রতি, ক্রমবিকাশ সৃষ্টির মূল নিয়ম। 
ভূতত্ববিদেরা আমাদের দেখাইতেছেন ভ্রমোন্রতির নিয়মে জড়ের পর উত্তিদ, উত্তিদের 
পর ইতর জীবজন্ত্, তাহার পর মানুষ এই পৃথিবীতে উৎপন্ন হইয়াছে । ইহা হইতে একটু 
ভাবিয়া দেখিলেই আমরা দেখিতে পাইব, যখনি সৃষ্ট জগতে কোন বস্তু জড়পদার্থ রূপে 
ব্যক্ত হইল তখন প্রাণ উৎপাদিনী শক্তি তাহাতে নিহিতরূপে বিদ্যমান রহিল। এই শক্তি 
যে সে কোন নৃতন স্থান হইতে লইয়া আসিল তাহা নহে, যখন সে জড়রূপে ব্যক্ত 
হয় নাই, যখন সে অতি সূক্ষ্মতম ভাবে বিশ্বে বিলীন ছিল-সেই আদি কাল হইতেই 
সে শক্তি তাহার সঙ্গে ছিল। 

বাস্তবিক পক্ষে আমরা যাহাদের অচেতন পদার্থ বলি, তাহারা যে প্রকৃতপক্ষে 
চেতনাহীন তাহা হইতেই পারে না। তুলনায় মাত্র তাহারা এই নামের বাচ্য। বিজ্ঞান 
বলিতেছে জগতের শক্তি সমষ্টির হাসবৃদ্ধি নাই, বাহির হইতে নৃতন কোন শক্তি আসিয়া 
শক্তি সমষ্টির সংখ্যা বাড়াইতে পারে না, রূপান্তরভাবে মাত্র তাহা প্রকাশ পাইয়া থাকে। 
তবে জড় রাজ্যের বাহির হইতে কি করিয়া হঠাৎ জ্ঞান আসিবে? আমি যে এই দেয়ালে 
ু্ট্যাঘাত করিলাম, আঘাত করিবার শক্তি আগে হইতেই অবশ্য আমাতে বিদ্যমান ছিল, 
তবে সে শক্তি আমাতে লুকাইয়া ছিল মাত্র, এখন তাহাই কার্যকরী শক্তিতে রূপান্তরিত 
হইয়া মুষ্ট্যাঘাত হইয়া দাড়াইল। অচেতন জণৎও চেতনাময়--সমস্ত জগতেই প্রাণ ও 
চেতনা অস্ফুট ভাবে শক্তির আকারে বিরাজ করিতেছে। তাহারি ব্রমোন্নতি দ্বারা ক্রমে 
সে প্রাণ সে জ্ঞান উত্তিদ হইতে ইতর জীবজন্ত্ুতে, ইতর জীবজ্ত হইতে মানবে অধিকতর 
রূপে পরিস্ফুট হইতেছে মাত্র। 

ভাবিয়া দেখিতে গেলে জড় ও প্রাণরাজ্যের বস্তুগত প্রভেদ কিছুই নাই--কেবল 
মাত্র শ্রেণীগত অর্থাৎ সোপানগত বিভেদ। এ যে কতকগুলি সোপান রহিয়াছে, উহারা 
একই পদার্থে নিম্মিতি কেবল উচ্চ নীচতায়, পরস্পর প্রভেদ মাত্র । সেইরূপ জড় পদার্থে 
ও জীবিত পদার্থে সোপানগত প্রভেদ মাত্র। 

জড় ও প্রাণময়, জড় ও চেতনাময় কেবল তাহার চেতনা চারিদিকে ছড়াইয়া পড়িয়া 
আছে, সে চেতনা আপনার চারিদিকে জমাট বাঁধিয়া তেমন ফুটিয়া উঠে নাই। যাহাকে 
আমরা জীব বলি তাহাতে তাহা ফুটিয়া উঠিয়াছে। সুতরাং জড়ের সঙ্গে সঙ্গেই উচ্চতম 
জ্ঞান-বিশিষ্ট প্রাণী-উত্ভুবনের সম্ভাব্যতা বর্তমান রহিল। 

ক্রমোন্নতির এই নিয়মেই পৃথিবীকে আমরা এখনকার এই অবস্থায় দেখিতেছি। প্রথম 
হইতেই ইহার এ অবস্থা ছিল না-- প্রথমেই পৃথিবীতে মানুষ জন্মে নাই। আদিম সৌরজগৎ- 
ব্যাপী সূর্যা নীহারিকা হইতে বিচ্ছিন্ন পৃথিবী-গোলক বাম্পাবস্থা হইতে তরলাবস্থা--তাহা 
হইতে সংহত-কঠিন অবস্থা ধারণ করিল, তাহার পর পৃথিবী বাসোপযোগী হইলে ইহাতে 
ইতর জীব উৎপন্ন হইতে আরম হইয়া ক্রমে মানুষ পর্য্যস্ত আবির্ভাব হইল, এবং এইখানেই 


২৩৮ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


যে সেই উন্নতির চরম সীমা তাহাই বা কে বলিবে? বিজ্ঞান দেখাইতেছে যে ক্রমোন্নতির 
গতি ঘূর্ণ সোপানাবলীর ন্যায় উর্ হইতে উর্দ্ধে উঠিতেছে। এই গতির সঙ্গে সঙ্গে 
জড়জগৎ হইতে প্রাণীজগৎ সকলেরি চলিতে হইতেছে । তবে যাহারা এই গতির সহিত 
সমান বেগে দৌড়িতে পারে তাহারাই উর্ সোপানে উঠে, আর যাহারা তাহা না পারে 
তাহারা নীচে পড়িয়া ক্রমে ক্রমে তখনকার মত লোপ পায়। ডারউইন এই নিমিত্তই 
বলিয়াছেন সবর্বাপেক্ষা যোগ্য জীবেরাই বাঁচিয়া যাইবে। ভূতত্ববিদেরা দেখিতেছেন যে 
চতুষ্পার্শস্থ অবস্থার পরিবর্তন অনুসারে যে সকল জীব আত্মরক্ষার উপযোগী শরীরয,্ত্রাদি 
উদ্ভাবন করিতে না পারে, সে জাতি ক্রমে ক্রমে একেবারে লোপ পাইয়া যায়, কিন্তু 
বাস্তবিক পক্ষে তাহার স্থান শূন্য হইয়া পড়ে না, কেন না অন্য উপযোগী জীব উৎপন্ন 
হইয়া সে স্থান অধিকার করে। অন্য গ্রহগণ জীবের নিবাসভূমি বলিয়া যদি একবার স্বীকার 
করা যায়, তাহা হইলে সেই সঙ্গে আরো অধিক দূর পর্যাস্ত উঠিতে হইবে, এ পর্যন্ত 
আসিয়াই থামিতে পারা যাইবে না। যে লোকে জীব আছে, ত্রমোন্নতির নিয়মে সেখানে 
হইবে। তবে এই আবির্ভাব কোন গ্রহে ঘটিয়া গিয়াছে, কোন গ্রহের জন্য অপেক্ষা 
করিতেছে, এরূপ কল্পনা অসঙ্গত নহে। 


ভারতী, জ্যেষ্ট ১২৯১ 


পদার্থের চতুর্থ অবস্থা বা কিরন্ত পদার্থ 


জগতের সকল পদার্থ আমরা কঠিন, তরল ও বাম্পময়, এই তিনের কোন না কোন 
অবস্থায় অবস্থিত দেখিতে পাই। এতদিন পর্য্যন্ত বৈজ্ঞানিকগণও পদার্থের অবস্থা সম্বন্ধে 
ইহার অধিক আর কিছু জানিতেন না। সম্প্রতি বৈজ্ঞানিক পণ্ডিত ভ্রকশ্‌ পদার্থের চতুর্থ 
অবস্থা আবিষ্কার করিয়াছেন। তাহা যে কি নিম্নে সংক্ষেপে কিছু বলা যাইতেছে। 

পদার্থ জগৎ যে পরমাণু দ্বারা গঠিত ইহা বিজ্ঞানের একটি সামান্য সত্য । মৌলিক 
পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য অংশকেই পরমাণু বলা যায়, কিন্তু এই পরমাণুর অস্তিত্ব 
মনশ্ক্ষু দ্বারাই ধারণা করা যাইতে পারে। অতি ক্ষমতাশালী অণুবীক্ষণও কোন পদার্থের 
পরমাণু রাশি দেখাইতে পারে না। পরমাণুসকল পদার্থ মধ্যে পথক পৃথক রূপে অবস্থান 
করে না। একাধিক পরমাণু একত্রিত হইয়া একটি বিন্দুরূপে স্থিত হয়--এইরূপ পরমাণুর 
সম্মিলিত বিন্দুকে অণু কহে। 

পদার্থ মাত্রেই এইরূপ অতি ক্ষুদ্র ক্ষুদ্র অণুরাশির সমষ্টি, এবং কি কঠিন, কি তরল, 
কি বাম্পীয়, সকল অবস্থাপন্ন পদার্থেরি অণুদিগের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র স্থান ব্যবধান আছে, 
অণুগুলি সেই স্থানমধ্যে বিকম্পন করিতেছে। কঠিন পদার্থের অণু সকল পরস্পর এত 
ঘন সংলগ্ন যে তাহাদের মধ্যে কোন স্থান ব্যবধান আছে বলিয়া মনেই হয় না, কিন্তু 
বাস্তবিক পক্ষে কঠিনতম প্রস্তর আর মসৃণতম ধাতুও অবিচ্ছিন্্-অস্তরায়-বিহীন, অণুময় 


প্রবন্ধ ২৩৯ 


নহে। তবে ইহাদের অণুগুলির মধ্যে স্থান ব্যবধান অতি অল্প, এবং সেই অল্প স্থানেই 
তাহাদের বিকম্পন আবদ্ধ, ইহাই বৈজ্ঞানিক সিদ্ধানস্ত। কোন প্রত্যক্ষ প্রমাণ দ্বারা 
বৈজ্ঞানিকগণ এ সিদ্ধান্তে উপনীত হয়েন নাই-কেন না পরমাণু যেমন দৃষ্টির অতীত 
-_অণুও তেমনি দৃষ্টির অতীত, অণুদিগের বিকম্পন পথও সেইরূপ দৃষ্টির অতীত, সুতরাং 
জ্ঞান দ্বারা উপলব্ধি করিয়াই বিজ্ঞান পূর্বোক্ত রূপ অনুমান সিদ্ধান্তে পৌহ্‌ছিয়াছে। 

যদি কঠিন দ্রব্যের অণুদিগের মধ্যে স্থান ব্যবধান আছে বলিয়া বুঝিতে হয়, তবে 
সঙ্গে সঙ্গে ইহাও বুঝিতে হইবে যে, সাধারণতঃ যে পদার্থের কঠিনত্ব যত অল্প, তাহার 
অণুগুলি তত দূর সন্নিবিষ্ট, অর্থাং সেই অণুগুলির মধ্যে তত স্থান ব্যবধানের মাত্রা অধিক। 
সুতরাং কঠিন পদার্থের অণুবিকম্পনস্থান হইতে তরল পদার্থের অণুবিকম্পনস্থান অধিক, 
কেন না কঠিন পদার্থের অণুসংযোগ যত ঘন, তরল পদার্থের অণুসংযোগ তত ঘন নহে। 
আবার তরল পদার্থ হইতে বাষ্পীয় অণুর বিকম্পন পথ আরো প্রশস্ত, কেন না পৃব্রেক্তি 
তিন অবস্থার মধ্যে বাষ্পীয় অবস্থাতেই অণুসকল সব্বাপেক্ষা অধিক দূরে গমন করে। 

কিন্তু কঠিন পদার্থ-অণুর অতি ক্ষুদ্র বিকম্পন পথ হইতে বায়ু-বিরল কাচ-পাত্র মধ্যস্থ 
অতি লঘু বাষ্পের গ্যোস) সবর্বাপেক্ষা প্রশস্ত অণুবিকম্পন পথও এতদিন বৈজ্ঞানিকগণ 
কর্তৃক বিন্দুমাত্র লক্ষিত হয় নাই। অনুমান ছাড়া প্রত্যক্ষ প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত 
বসাইতে তাহারা এতদিন সম্পূর্ণ অক্ষম ছিলেন। ভ্রকশ্‌ সম্প্রতি ইহাতে কৃতকার্য হইয়া 
বিজ্ঞানকে আর একটি উচ্চ সোপানের উপর দাড় করাইয়াছেন। প্রকৃত পক্ষে এতদিন 
কোন বায়ু-নিষ্কাষণ যন্ত্র দ্বারা কাচনলকে অধিক মাত্রায় বায়ু-বিরল করা যাইত না, ক্রকশ্‌ 
যে নৃতন উপায় বাহির করিয়াছেন তদ্দারা কোন নল হইতে পৃবর্বাপেক্ষা অনেক অধিক 
পরিমাণে বায়ু বাহির করিতে পারা যায়, এবং এইরূপে একটি কাচনলে বায়ু-অণুর সংখ্যা 
এত কমান যাইতে পারে যে, সেই অবস্থায় অভ্যন্তরস্থ অণুদিগের বিকম্পন পথ স্পষ্ট 
অনুভূত হয়। কেবল ইহাই নহে, এই বিকম্পন পথের মাত্রা পর্য্স্ত তখন মাপা যাইতে 
পারে। 

অণুদিগের এইরূপ অতি দৃর-দূর অবস্থিত অবস্থাই পদার্থের চতুর্থ অবস্থা। ইহাকেই 
কিরম্ত পদার্থ (£:9019177180191) বলা যায়। কিরস্ত পদার্থ এস্থলে কিরপ্য় অর্থে ব্যবহৃত 
নহে। চতুর্থ অবস্থাপন্ন পদার্থ কতকগুলি বিশেষ নিয়মে বিকিরণ করিয়া থাকে, এই 
বিকিরণ হইতেই ক্রক্শ্‌ ইহার কিরন্ত অর্থাৎ বৈকিরক--এই নাম দিয়াছেন। অন্য সকল 
অবস্থায়, স্থানাভাবে, চাকসংলগ্ন মৌমাছির ন্যায়, পদার্থ-অণু অবিরত একটির উপর একটি 
আসিয়া ঝাকিয়া পড়িতে থাকে। কিন্তু চতুর্থ অবস্থায় একটি অণু আর একটি অণুর গাত্র 
স্পর্শ করিবার পুবের্ব পথমুক্ত পাইয়া স্বাধীনভাবে খানিক দূরে চলিয়া যায়, চলিয়া গিয়া 
আবার সেখান হইতে ফিরিতে থাকে, এবং এইরূপ গতির সময় সেই গতির পথ স্পষ্ট 
প্রত্যক্ষমান হয়। আরো স্পষ্ট বুঝিবার জন্য, কিরূপ পরীক্ষা দ্বারা এই বিকম্পন পথ 
দেখিতে পাওয়া যায় তাহা একটু বলা আবশ্যক। 

টৌদিক-রুদ্ধ বায়ুপূর্ণ কোন একটি কাচের নলের দুই সীমায় মনে কর দুইটি প্ল্যাটিনম 
তার প্রবিষ্ট করান আছে। এই দুইটি তারকে কোন তড়িৎ উৎপাদক যন্ত্রের সম বিষম 
বিদ্যুৎযুক্ত মেরুর সহিত যুক্ত করিলে নলমধ্যস্থ তারের এক সীমা হইতে আর এক সীমা 


২৪০ স্ব্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


পর্যন্ত সমরেখায় একটি আলোক উৎপন্ন হয়। কিন্তু বায়ু নিষ্কাষণ যন্ত্র দ্বারা যদি এই নল 
বায়-বিরল করা যায়, নলের অভ্যস্তরস্থ বায়ুর ২৫ ভাগের ২৪ ভাগ যদি বাহির করিয়া 
ফেলা যায়, তাহা হইলে তখন এই নলমধ্যে বিদ্যুৎ প্রবাহিত করিলে আর সমরেখায় আলোক 
লক্ষিত হইবে না। তাহার পরিবর্তে তাহাতে নলের সমস্ত অভ্যন্তর সমান রূপে একটি 
গোলাপ বর্ণের আভায় প্রজ্ঘ্বলিত হইবে। কিন্তু ভ্রকশের আবিষ্কৃত উপায় দ্বারা সেই নলে 
অধিকতর বায়ু বিরলতা উৎপাদন করিলে আর একটি সম্পূর্ণ নূতন ফল দেখা যাইবে। 

যদি ২৫ ভাগের ২৪ ভাগ বায়ু বাহির না করিয়া নৃতনাবিষ্কত উপায় দ্বারা পুর্বোক্ত 
নলবায়ুর ৪০ ভাগের ৩৯ ভাগ বায়ু বাহির করা যায়, তাহা হইলে সমস্ত নলের অভ্যন্তর- 
দেশ একরূপ অস্পষ্ট আলোকপূর্ণ হইবে, কেবল বিষম মেরু-তারের কাছাকাছি একটা 
স্থানে অন্ধকার দেখা যাইবে। কিন্তু এই অন্ধকার স্থান ও বিষম মেরুবিন্দুর মধ্যবর্তী স্থানে 
গাঢ় নীলবর্ণের একটা আলোকের টুকরা দেখা যাইবে। ইহার পর যদি ৪০ ভাগের ৩৯ 
ভাগের স্থলে ১৬০ ভাগের ১৫৯ ভাগ বায়ু নল হইতে বাহির করিয়া ফেলা যায়, তবে 
সমমেরুর বিস্তৃত আলোকের মাঝে মাঝে কাল রেখা পড়িতে থাকিবে- এবং পৃব্বেক্তি 
বিষম মেরু-তারের অন্ধকারটির কলেবর আরো বর্ধিত হইবে। ইহার পর আরো বায়ু 
বাহির করিয়া লইলে- সমমেরু-তারের মাঝে মাঝে যে কাল রেখা দেখা গিয়াছে, তাহার 
বিস্তৃতি ভ্রমেই বাড়িতে থাকিবে-এবং বিষম মেরুর অন্ধকারটিও আরো বিস্তৃত হইবে। 
তাহার পর নলটি আরো বায়ু বিরল কর, বিষম মেরু-তারের নিকট, পুবের্ব যেমন একটি 
অন্ধকার হইয়াছে, তাহার কাছাকাছি এরূপ আর একটি অন্ধকার হইবে, কিন্তু এই উভয় 
অন্ধকার স্থানের মধ্যে একটু আলো দেখা যাইবে। পশ্চাদুক্ত এই দ্বিতীয় অন্ধকারময় 
স্থানটি, ভ্রকশের নামে অভিহিত, কারণ তিনিই ইহার বিশেষ ধর্ম্ম সম্বন্ধে সবিশেষ 
অনুসন্ধান করিয়াছেন। ভ্রমে আরো বায়ু বাহির করিয়া লইতে লইতে শেষোক্ত অন্ধকারটি 
বাড়িয়া বাড়িয়া সমস্ত নলটি অন্ধকারে আচ্ছন্ন করিয়া ফেলিবে। এই অবস্থাতেও নলটি 
সম্পূর্ণ বায়ুশূন্য নহে। এখন এঁ নলের ভিতর বায়ু যে অবস্থায় থাকে, তাহা পদার্থের 
চতুর্থ অবস্থা নামে কথিত হয়--এই অবস্থায় নলাভ্যন্তরস্থিত বায়ু লঘু অপেক্ষাও লঘৃতম, 
এবং এই অবস্থাপন্ন বায়ুর অণুগুলির বিকম্পন পথ এত বর্ধিত হইয়াছে যে তাহা মাপা 
যাইতে পারে। নলটি উপরিউক্ত রূপে অন্ধকারে আচ্ছন্ন হইবার কারণ কি তাহা এইবার 
দেখা যাউক। ইহা একটি বৈদ্যুতিক নিয়ম যে, যে দ্রব্যে বিদ্যুৎ আছে, তাহাকে স্পর্শ দ্বারা 
অন্য দ্রব্য বিদ্যুৎযুক্ত হয়--এবং এইরূপ বিদ্যুত্যুক্ত হইয়া সে দ্রব্য অন্য কোন দ্রব্য স্পর্শ 
করিবামাত্র তাহাকে সেই বিদ্যুৎ দান করে-এবং এইরূপে বিদ্যুগ্রহণ করিবার সময় 
একবার--ও দান করিবার সময় আর একবার আলোক উৎপন্ন হয়। এখন নল-মধ্যস্থিত 
বায়ু-অণু এইরূপে মেরু-তারকে স্পর্শ করিবামাত্র একটি আলোক উৎপন্ন হয় :--তাহার 
পর সেখান হইতে চলিয়া আসিয়া অন্য অণুকে স্পর্শ করিবামাত্র একটি আলোক উৎপন্ন 
হয়। যখন নল বায়ুপূর্ণ থাকে, তখন একটি অণু আর একটিকে এবং সে আর একটিকে, 
এইরূপে একের নিকট অন্যে এত অল্প'সময়ের মধ্যে বিদ্যুৎ গ্রহণ করে--যে নলটির 
ভিতর এক মেরু-তার হইতে আর এক তার পর্যন্ত আলোক প্রবাহিত হইতে দেখা যায়। 
কিন্তু নলটির বায়ু-অণুর সংখ্যা ক্রমে ক্রমে যতই বিরল করিয়া ফেলা যায়-ততই একটি 


প্রবন্ধ ২৪৯ 


অণুর, মেরু-তার হইতে বিদ্যুৎ গ্রহণ করিয়া অন্যটির কাছে যাইতে কিছু দেরী হয় এবং 
তাহাকে বিদ্যুৎ দিয়া আবার মেরু-তারের নিকট ফিরিয়া আসিতেও সময় লাগে, এই 
মধ্যবর্তী দুই সময় আলোক উৎপন্ন হয় না, কাজেই মেরুর কাছে ও নলের স্থানে স্থানে 
অন্ধকার উৎপন্ন হইতে থাকে। ক্রমে ক্রমে নলমধ্যে যতই বায়ু কমিতে থাকে, যতই 
অণুগুলির চলিবার পথ বাড়িতে থাকে, ততই একটির সহিত একটির সংঘটন বিরল 
হয় এবং সংঘটনজনিত আলোক উৎপাদনও ভ্রমে কমিয়া মেরুতে অন্ধকার ঘনাইতে 
থাকে আর এই অন্ধকারের গাঢ়ত্বের নৃনাধিক্য অনুসারে অণুর সংখ্যা পরিমাণ করা যাইতে 
পারে। এইরূপে পাত্রমধ্যে বায়-অণুর সংখ্যা কমিতে কমিতে যখন নল-বায়ু একেবারে 
চতুর্থ অবস্থায় আসিয়া সম্পূর্ণরূপে উহার নিয়মাধীন হয়, তখন বিদ্যুতপ্রবাহ একেবারে 
নিশ্চল হইয়া পড়ে, তখন নলাভ্যন্তর একেবারে সম্পূর্ণ অন্ধকারে আচ্ছন্ন হয়, তখন অণু 
সকল এত স্বক্পতম হইয়াছে যে একটি অণুর এক মেরু হইতে অন্য মেরুতে আসিবার 
সময় পথে আর কোন অণুর সহিত স্পর্শলাভ ঘটে না। 

একেবারে এইরূপ অন্ধকার হইবার পুবের্ব সেই নলমধাস্থিত আলোক পরীক্ষা দ্বারা 
পদার্থের অনাবিস্তৃত কতকগুলি গুণ জানা গিয়াছে। 

নলমধ্যস্থিত প্লাটিনম তারের অগ্রভাগ যদি একটি ক্ষুদ্রবিন্দু না হইয়া একটি চাকতির 
মত হয়, এবং সেই চাকতি নিশ্্রাভিমুখী করিয়া রাখা হয়, তবে সেই অণুগুলি, দর্পণ 
হইতে আলোক বিক্ষিপ্ত হইবার ন্যায়, চাকতির গাত্র স্পর্শ করিয়া সমরেখায় বিক্ষিপ্ত হইতে 
থাকে। অন্য কথায়, স্ব-অঙ্গের বিদ্যতালোক নলের গাত্রে নিক্ষেপ করিয়া, নলের মধ্যে 
উহারা নির্বর প্রবাহে খেলিতে থাকে। এই সময় আলোক বিশ্রেষণী যন্ত্র দ্বারা এই আলোক 
বিশ্লেষণ করিয়াই পদার্থের অনেক গুপ্ত ধর্ম আবিষ্কৃত হইতেছে। এই উপায় দ্বারা ইন্রিয়াম 
নামে একটি নূতন ধাতু আবিষ্কৃত হইয়াছে। এবং ভবিষ্যতে যে ইহা দ্বারা পদার্থ বিজ্ঞানের 
জ্ঞান আরো বর্ধিত হইবে, ইয়োরোপীয় পণ্ডিতগণ এইরূপ আশা করিতেছেন। 

পদার্থের অবস্থা সম্বন্ধে আজ ইয়োরপ এই এক নূতন জ্ঞান লাভ করিল, কিন্তু এ 
জ্ঞানও যে ভারতের বহু পুরাতন, তাহা শাস্ত্রের নানাস্থানীয় উল্লেখ হইতে স্পষ্ট প্রতীয়মান 
হয়।বৈশেষিক দর্শনের মতে পদার্থের দুই রূপ, সংঘাতরূপ ও পরমাণুরূপ : “তত্র তাবৎ 
পৃথিব্যাদয়ঃ নিত্যা অনিত্যা চ। পরমাণুরূপা নিত্যা, সংঘাতরূপা অনিত্যা” (পদার্থ- 
তত্বগ্রন্থ)। যাহা কিছু পরমাণুর সংহতিতে গঠিত তাহাই এ মতে পদার্থের সংঘাতরূপ, 
সুতরাং কঠিন তরল ও বাষ্পীয় এই তিন অবস্থাই পদার্থের সংঘাত্রূপ, কেন না এই 
তিনই পরমাণুর সংযোগ অবস্থা-কেবল এই তিনের অবস্থা ভেদে এই সংযোগের 
পরিমাণমাত্র প্রভেদ। যোগশান্ত্র ইহা হইতে আরো অধিক দূর গিয়াছে। এই শাস্ত্রের মতে 
পদার্থের সপ্তবিধ অবস্থা। 

স্থল কেঠিন তরল ও বায়বীয়) স্বরূপ,_সূক্স্স অন্বয় ও অথর্বত্ব।* 

কঠিন, তরল ও বায়বীয় এই ত্রিবিধ অবস্থাসম্পন্ন পদার্থই আমাদের স্থুল ইন্দ্রিয় 
দ্বারা দৃষ্ট হয়--সেই জন্য এই তিন অবস্থাই স্থুল বলিয়া গণ্য। এ অবস্থাপন্ন পদার্থ যখন 


* মাননীয় কালীবর বেদান্তবাগীশ মহাশয় এই প্রমাণগুলি সংগ্রহ করিয়া দিয়া উপকৃত করিয়াছেন। 


স্বর্ণ, র. স.: ১৬ 


২৪২ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


কার্য করে-তখন উহাদের স্বরূপ-অবস্থা। যাহা পরমাণুত্ব প্রাপ্ত হইল তাহা সূক্ষ্ম অবস্থা 
- অবশিষ্ট দুই অবস্থাকে আত্মার সুখ দুঃখাদিদায়ক সম্বন্ধ ধরিয়া অন্যগুলি হইতে প্রভেদ 
করা হয়। এইরূপে আমরা ইয়োরপের নবাবিষ্কৃত সত্য সম্বন্ধে আর্ধদিগের স্থুল জ্ঞানের 
পরিচয় পাইতেছি। 

কিন্ত প্রশ্ন এই, যদি বাস্তবিক প্রাচীন আর্ধাগণ বিজ্ঞানে এত অভিজ্ঞতা লাভ 
করিয়াছিলেন, তবে ইয়োরগীয় শান্ত্রকারগণের ন্যায় তাহারা কেন সে সকল বিষয় অতি 
সুস্পষ্ট বিশদরূপে লিপিবদ্ধ করেন নাই? শাস্ত্রমধ্যে তাহা এত প্রহেলিকাময় কুত্মটিকায় 
আবদ্ধ কেন? প্রথমতঃ, আমরা যে সকল শান্ত্রমধ্যে বিজ্ঞান সম্বন্ধীয় উল্লেখ দেখিতে 
পাই তাহা বিজ্ঞান বিষয়ক পুস্তক নহে। দর্শন, পুরাণ প্রভৃতিতে, অন্য বিষয়ের আলোচনার 
মধ্যে, প্রস্ক্রমে মাত্র বিজ্ঞান সম্বন্ধীয় উল্লেখ দেখিতে পাই-- সুতরাং এরূপ স্থলে ও- 
সকল বিষয়ের বিবৃত আলোচনা কিরূপে প্রত্যাশা করা যাইতে পারে? ইহার উত্তরে কেহ 
বলিতে পারেন, বেশ তাহা যেন হইল, কিন্তু বিজ্ঞান বিষয়ক যে সকল প্রাচীন লুপ্তাবশিষ্ট 
পুস্তক পাওয়া যায়, তাহাতেও ত ইয়োরপ শাস্ত্রের ন্যায় আলোচ্য বিষয় পুঙ্থানুপুঙ্থরূপে 
বিবৃত হয় নাই। সুতরাং বিজ্ঞানের যে সমস্ত পুস্তক বিনষ্ট হইয়াছে, তাহাতেও যে বিজ্ঞানের 
বিস্তীর্ণ আলোচনা ছিল, এমন সম্ভবে না। বিজ্ঞানের যথার্থ উন্নতি হইলে কি এরূপ হইত? 

কিন্তু বাস্তব পক্ষে ইহা বিজ্ঞানের অপেক্ষাকৃত অবনতির পরিচয় নহে। সত্য বটে 
সংস্কৃত শাস্ত্র মাত্রেরি প্রকাশ প্রণালী ইয়োরণীয় শাস্ত্র প্রণালী হইতে ভিন্ন। কি দর্শন কি 
বিজ্ঞান প্রত্যেক বিষয়েই ইয়োরপ শান্ত্রকারগণ যে সিদ্ধান্তে আসিতেছেন তাহার প্রত্যেক 
ক্ষুদ্র ক্ষুদ্র সোপান এবং সোপানগুলিতে উঠিবার নিয়ম দেখাইতেছেন-_কিন্তু আর্ধাগণ 
কোন সিদ্ধান্তে উপনীত হইবার সোপান-_তাহার প্রণালী, কিছু না বলিয়া কেবল সিদ্ধান্তটি 
বলিয়াই যেন নিশ্চিন্ত হইয়াছেন। ইহাতে তাহাদের জ্ঞানের অভাব প্রকাশ পাইতেছে না 
_কেবল সেই জ্ঞান্ন প্রকাশের প্রণালীর অসম্পূর্ণতা প্রকাশ পাইতেছে। কিন্তু সেই 
জ্বানশালী পণ্ডিতদিগের পুস্তকে এ অসম্পূর্ণ তাটুকই কেন? একটু ভাবিয়া দেখিলেই ইহার 
কারণ নির্দেশ করা যাইতে পারে। তখন পণ্ডিতদিগের যে সকল জ্ঞান লিপিবদ্ধ করা হইত, 
সে কাহাদিগের জন্য? সাধারণ পাঠকদিগের জন্য। যাহারা যথার্থ বিদ্যাপ্রয়াসী তাহাদের 
জন্য নহে? যাহারা প্রকৃতপক্ষে বিদ্যালাভের আকাঙ্ী হইত, তাহারা পুস্তক মাত্র পাঠে 
তাহা লাভ করিত না, গুরু স্বয়ং তাহাদিগকে শিক্ষা দিতেন। যাহারা তত গভীর রূপে 
বিদ্যাশিক্ষা করিতে অপারক কিন্বা শিখিতে ইচ্ছা করে না--তাহাদিগকে স্থুল জ্ঞান দিবার 
জন্যই বিশেষ রূপে শাস্ত্র প্রণয়ন হইত। সুতরাং এরূপ স্থলে--সকল সিদ্ধান্তের পুষ্থানুপুঙ্থ 
সোপান শাস্ত্রে সবিস্তার আলোচনার সার্থকতাই তাহারা দেখিতেন না-কেন না-কত কষ্টে 
কত পরিশ্রমে তাহারা যাহা জানিয়াছেন; পুস্তকে তাহা বুঝান অসম্ভব। সুতরাং তাহাদের 
পরিশ্রমের ফলমাত্র জ্ঞানের সারাংশ মাত্র সাধারণকে জানাইয়া ক্ষান্ত থাকিতেন। 

ইহা ছাড়া তখন সমাজের গঠন ভিন্ন ছিল, সভ্যতার প্রকৃতি স্বতন্ত্র ছিল। তখন 
বাহক পদার্থগত উন্নতি যথার্থ সভ্যতা বলিয়া গণ্য হইত না-আত্মার উন্নতিই সভ্যতার 
মূল ও যথার্থ সভ্যতা বলিয়া গণ্য হইত। 

যেরূপ জ্ঞান প্রকৃতপক্ষে আত্মার উৎকর্ষ সাধন করে--তাহাই পণ্ডিতগণ সাধারণের 


প্রবন্ধ ২৪৩ 


শিক্ষার উপযোগী ভাবিতেন, বিজ্ঞানের যে সকল অংশ, যে সকল সোপান কেবল পার্থিব 
পদার্থের অন্তর্গত, যাহাতে পার্থিব জ্ঞানের মাত্র উৎকর্ষ সাধন করে--তাহা তাহারা 
সাধারণকে তন্ন তন্ন রূপে বুঝাইবার আবশ্যকতাই বুঝিতেন না। বিজ্ঞান-জ্ঞানকে পার্থিব 
সুখ স্বচ্ছন্দতা বৃদ্ধির উপায় স্বরূপ করিতে তাহারা যেন ঘৃণা করিতেন। আর্ধগণের আচার, 
অনুষ্ঠান-পদ্ধতি, বিদ্যাশিক্ষা, জ্ঞানোপার্জনের প্রণালী প্রভৃতি সকলরূপ সামাজিক নিয়ম 
হইতেই দেখিতে পাওয়া যায়, আধ্যাত্মিক উৎকর্ষ সাধনই আর্ধাগণের চরম লক্ষ্য ছিল। 
তাহারা জানিতেন, মনের উন্নতির সঙ্গে সঙ্গেই পার্থিব সুখ শাস্তি লাভ হইবে-কিন্তু 
কেবলমাত্র সাংসারিক সুখ স্বচ্ছন্দতার দিকেই যদি লোকের দৃষ্টি পড়ে, তাহাতে বিপরীত 
ফল দর্শিবে। সুতরাং পদার্থ বিজ্ঞানে অভিজ্ঞতা লাভ করিলেও, তাহা তাহারা সাধারণের 
জন্য ব্যাখ্যা করিবার উপকারিতা দেখিতেন না, তাহা কেবল পণ্ডিত সম্প্রদায়ের মধ্যেই 
সেই জন্য আবদ্ধ হইয়া যাইত। সাধারণ যাহা সহজে বুঝিতে পারিবে, যাহাতে তাহাদের 
যথার্থ উপকার হইবে, আত্মার উৎকর্ষ সাধনের যাহা সাহাযা করিবে, তাহাই তাহারা 
বিশেষরূপে পুস্তকের আলোচ্য বলিয়া মনে করিতেন। 

সাংখ্য প্রণয়িতা কপিল বলিতেছেন সংসারের বা গৃহকার্যের উন্নতিসাধক 
জড়পিণ্ডের গুণাগুণ ও স্থিতি প্রকার জানিলে কি হইবে? উহা অনর্থের মূল, উহা অসার, 
এবং বিবেকজ্ঞানের বা তত্ৃজ্ঞানের বাধক ভিন্্র সাধক নহে। সংসার একপ্রকার রজ্জব 
বিশেষ, সুতরাং আপনিই আপনার বন্ধনের নিমিত্ত আয়োজন করা মূর্খের কার্যয। অতএব 
যাহাদের কুতৃহল নিবৃত্তি করাই অভিলষিত, শিল্প সাধন করাই যাহাদের পুরুষার্থ, চিরকাল 
বন্ধন দশায় থাকিতে যাহারা ক্লেশ বোধ করে না, তাহারাই উহার অনুষ্ঠান করুক, কিন্তু 
যাহারা জ্ঞান ভোগ করিবে, অধ্যাত্মতত্ে নিমগ্ন হইয়া আত্মাকে মুক্ত করিবে, তাহারা উহা 
করিবেও না, জানিবেও না। বিশেষতঃ, প্রত্যক্ষের উপর আবার ভাসমান পদার্থের উপদেশ 
কি? মনুষ্য বুদ্ধিবলই তাহার স্বরূপ অনুভব করিতে পারিবে। উৎপ্রেক্ষা বা উদ্ধার করিতে 
পারিবে। * কপিল ত একজন দার্শনিক, তিনি একথা বলা কিছু আশ্চর্যের বিষয় নহে, 
কিন্তু ইনি একা নহেন, শাস্ত্রকার মাত্রেরি যেন উহা মনোগত ভাব। তখনকার বিজ্ঞান, 
দর্শন ছাড়া নহে, কেন না যাহারা বিজ্ঞান আবিষ্বর্তা, তাহারাই প্রায় দার্শনিক ছিলেন। 
কোন বিষয়ের অনুসন্ধানে কৃতকার্য্য হইতে, কোন সিদ্ধান্তে উপনীত হইতে, তাহাদের 
যে সকল ক্ষুদ্র পথ অতিক্রম করিতে হইত, তাহাতে যেরূপ কষ্ট ও পরিশ্রম স্বীকার 
করিতে হইত, সেই কষ্ট ও পরিশ্রম যাহারা স্বীকার করিবে না, তাহারা তাহাদের পরিশ্রমের 
ফল মাত্র ভোগ করুক, একের সিদ্ধান্ত অন্যে গ্রহণ করুক, প্রতি ক্ষুদ্র পথ দিয়া চলিতে 
সকলের যে সময় ক্ষেপ হইবে, বৃথা সময় ক্ষেপ হইবে, (কেন না তাহাদের বিশ্বাস 
ছিল গুরুর সাহায্য ব্যতীত কেবল শাস্ত্রপাঠে সম্পূর্ণ জ্ঞান লাভ হইবে না) সেই সময় 
পরমার্থ চিন্তায় ক্ষেপণ করিয়া মনের উন্নতি সাধন করুক, এই অভিপ্রায়েই আর্্শাস্ত্রের 
প্রকাশ প্রণালী ইয়োরোপশাস্ত্রের প্রকাশ প্রণালী হইতে ভিন্ন-এইরূপ ধারণা হয়। 


ভারতী, শ্রাবণ ১২৯১ 
* সাংখ্য দর্শন। শ্রীকালীবর বেদান্তবাগীশ প্রণীত। 


২৪৪ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


মঙ্গলে জীব থাকিতে পারে কি না 


এ পর্য্যন্ত সৌরজগতের যতগুলি গ্রহ আবিষ্কৃত হইয়াছে, তম্মধ্যে মঙ্গলের আত্যন্তরিক 
অবস্থার সহিত পৃথিবীর সবর্বাপেক্ষা অধিক এঁক্য দেখা যায় ; সুতরাং যদি কোন গ্রহ পৃথিবীর 
জীবের মত জীবের বাসোপযোগী হয় ত সে মঙ্গল গ্রহ। আমরা দেখিতে পাই, উত্তাপ, 
আলোক, জল ও বায়ুই উদ্ভিদ হইতে পশু মনুষ্য সকল জীবের প্রাণরক্ষার প্রধান কারণ। 
যতদূর জানা গিয়াছে, এ সকল বিষয়েই মঙ্গল পৃথিবীর মতন। মঙ্গলে দিবসের দৈর্ঘ্য 
প্রায় পৃথিবীর সমান, এজন্য পৃথিবী সূর্যের নিকট যে পরিমাণে উত্তাপ আলোক পাইয়া 
থাকে মঙ্গলও প্রায় সেই পরিমাণে উত্তাপালোক পায় ; সুতরাং উত্তাপালোকের প্রাচ্য 
কি অপ্রাচুর্যাবশতঃ মঙ্গল জীবের বাসানুপযোগী নহে। তবে মঙ্গলে জল বায়ু আছে কি না? 

এ সম্বন্ধে বিজ্ঞান কিরূপ সিদ্ধান্তে পৌছিয়াছে তাহা স্পষ্টর্ূপে দেখাইবার জন্য 
আমরা জ্যোতিষী প্রকটার লিখিত একটি প্রবন্ধের স্থুল মর্ম নিশ্্ে প্রকাশ করিতেছি। 

মঙ্গলে জল আছে। দূরবীন দিয়া দেখিলে মঙ্গলের দুই প্রান্তভাগ অন্য সকল স্থান 
অপেক্ষা শুভ্র এবং উজ্জ্বল দেখা যায়। ইহা হইতে আধুনিক বৈজ্ঞানিকগণ এই সিদ্ধান্ত 
করিয়াছেন যে পৃথিবীর মত মঙ্গলের দুই মেরুও বরফে ঢাকা। ম্যারাল্ডি প্রথমে এই 
বিন্দু দুইটি দেখিতে পান, এবং সেই সময় তিনি ইহাও লক্ষ্য করেন যে উহাদের মধ্যে 
একটি বিন্দু ক্রমে ক্ষুদ্রায়তন হইয়া পড়িতেছে। 

কিন্তু ইহাতেও তিনি আসল কারণটি ধরিতে পারেন নাই। সেই বিন্দুদুটি সম্ভবতঃ 
পৃথিবীর মেরুর মত বরফাবৃত-স্থান বলিয়াই এইরূপ উজ্জ্বল দেখাইতেছে এবং তন্মধ্যে 
না; তিনি যথার্থ কারণ না ধরিতে পারিয়া এইরূপ এক অদ্ভুত নিষ্পত্তি করিয়া বসিলেন 
_যে এ শ্বেত উজ্জ্বল বিন্দুটি যখন আয়তনে ক্রমে কমিয়া যাইতেছে তখন ক্রমে ক্রমে 
একেবারেই উহা লোপ পাইয়া যাইবে-এমন কি কমিতে কমিতে কোনদিন উহা একেবারে 
লয় পাইয়া যাইবে, তাহার দিন পর্য্যন্ত তিনি গণিয়া রাখিয়াছিলেন। কিন্তু তথাপি তাহা 
মিলাইয়া গেল না, ইহার অর্ধশতাব্দী পরে সার উইলিয়ম হারসেল দূরবীণ দিয়া যখন 
মঙ্গল পর্যবেক্ষণ করেন তখনও উহা দেখা যাইতেছিল। এবং তিনিই ইহার যে কারণ 
নিশি করেন তাহাই এখন বিজ্ঞান সমাজে গৃহীত। সকলেই জানেন, আমাদের গ্রীষ্মকালে 
আটলান্টিক সমুদ্রের যতদূর পর্য্যন্ত যাওয়া যাইতে পারে, শীতকালে বরফের জন্য ততদূর 
যাওয়া যায় না, সেইরূপ শীত গ্রীষ্মের পরিবর্তনেই মঙ্গলের মেরুদেশ-বন্তী বরফাবৃত 
স্থানের আয়তন হাসবৃদ্ধি হয়। 

এখানে একটি কথা উঠিতে পারে, কেহ বলিতে পারেন-পৃথথিবার মেরু বরফ- 
মণ্ডিত বলিয়া মঙ্গলের মেরুও যে বরফ-মগ্ডিত হইবে তাহার প্রমাণ কি? উহার 
প্রান্তভাগস্থিত উজ্জ্বল বিন্দু দুইটির কি অন্য কোন কারণ থাকিতে পারে না? 

ইহা মীমাংসা করিতে হইলে আমাদের দেখা আবশ্যক মঙ্গলে সমুদ্র আছে কি না? 
আমরা সকলেই জানি মঙ্গলের আলোক অন্য সকল গ্রহ অপেক্ষা রক্তবর্ণ। অথচ দূরবীন 


প্রবন্ধ ২৪৫ 


দিয়া দেখিলে গ্রহের সমস্তভাগ লাল দেখিতে পাইবে না। তাহার দুই প্রান্তভাগে যে শ্বেত 
বিন্দ্ব দুইটির কথা বলা হইয়াছে, তাহা ছাড়া মঙ্গলের মাঝে মাঝে পৃথিবীর সমুদ্রের বর্ণের 
মত সবুজ নীলবর্ণের নানা অপরূপ গঠনযুক্ত স্থান দেখা যায়। এই স্থানগুলি সমুদ্র হইলে 
মঙ্গলের স্থল ও জলের অংশ প্রায় সমপরিমাণ, আর তাহা হইলে মঙ্গলের মেরুর বরফ- 
আবরণের অস্তিত্ব সন্বন্ধেও আমরা নিঃসন্দেহ হইতে পারি। 

কিন্তু এ সবুজ স্থানগুলি যে সমুদ্র তাহা সপ্রমাণ করিবার উপায় কি? যখন কোন 
জ্যোতিষী মঙ্গলে গিয়া ইহার সত্য মিথ্যা নির্ণয় করিতে অপারক-তখন এ সমস্যা কি 
প্রকারে পূরণ হইতে পারে? এক উপায় আছে, বর্ণ-বিশ্রেষণী-যন্ত্র দ্বারা অব্যবহিতভাবে 
ইহার সিদ্ধান্তে আসা যাইতে পারে, আর তাহাই হইয়াছে । কিরূপ পদার্থ হইতে এই সবুজ 
বর্ণ প্রতিফলিত হইতেছে-এ যন্ত্র তাহা বলিতে পারে না-কিন্তু মঙ্গলের এ সবুজ 
স্থানগুলি যদি সমুদ্ধ ও উজ্জল স্থান দুইটি যদি বরফাবৃত স্থান হয়--তাহা হইলে উহা 
দ্বারা যেরূপ ফল হইবে,_সেই ফল দেখিয়াই জোতিষী ও বিজ্ঞানবিদেরা ইহার শেষ 
সিদ্ধান্তে গৌছিতে পারেন। গ্রহে যদি দূর-বিস্তৃত সমুদ্র থাকে ও নীহারমণগ্ডিত স্থান থাকে, 
তাহা হইলে ইহা নিশ্চয় বুঝিতে হইবে, যে সমুদ্র-উথ্থিত-বাম্পরাশি বায়ু আনীত হইয়াই 
নীহার-রূপে পরিণত হইতেছে । বর্ণ-বিশ্লেষণী-যন্ত্র দ্বারা এই জলীয় বাষ্পরাশির অস্তিত্বের 
পরিচয় পাওয়া যায়। 

যে আলোক প্রচুর জলীয়-বাস্প-রাশি অতিক্রম করিয়া আসে, বর্ণ-বিশ্রেষণী-যন্্রে 
তাহা নিক্ষিপ্ত হইলে সেই বিশ্লিষ্ট-বর্ণ-সমূহের (3০০1%17) মধ্যে কতকগুলি বিশেষ 
রকমের কাল কাল দাগ পড়ে । এখন মঙ্গল হইতে আমরা যে আলোক পাই তাহা সূর্যের 
প্রতিফলিত আলোক মাত্র। কিন্তু পৃথিবীতে আসিবার আগে এই আলোককে দুইবার মঙ্গলের 
বাম্পাবরণ ভেদ করিতে হয়। একবার সূর্য হইতে মঙ্গল-পৃষ্ঠে যাইবার সময়, আর একবার 
মঙ্গল-পৃষ্ঠ হইতে ফিরিয়া পৃথিবীতে আসিবার সময়। এইরূপে মঙ্গল-পৃষ্ঠে গিয়া সেখান 
হইতে আবার ফিরিয়া আসিবার সময় সে আলোক জলীয়বাম্প অতিক্রম করিয়াছে কি 
না, বর্ণ-বিশ্রেষণীষন্ত্র তাহা নিশ্চিতরূপে বলিয়া দিতে পারে। ডাক্তার হাগিংশ ইহার 
পরীক্ষায় কিরূপ কৃতকার্য হইয়াছেন এইখানে দেখা যাউক। 

তিনি ১৮৬৮ খৃষ্টাব্দের ১৮ই মার্চে বর্ণ-বিশ্লেষণী-যন্ত্রে মঙ্গল আলোক বিশ্রেষণ 
করিবামাত্র সেই বিশ্রিষ্ট-বর্ণসমূহে উল্লিখিত প্রকার কাল কাল দাগ দেখিতে পাইলেন। 

সূর্য যখন দিগ্বলয়ের কাছাকাছি আসিয়া জলীয়বাম্প-ভারক্রান্ত বাস্পাবরণের মধ্য 
দিয়া আলোক প্রদান করে-তখন সেই আলোক বিশ্লেষণ করিলে যেরূপ কাল দাগ দেখা 
যায়, মঙ্গল-আলোক বিশ্রিষ্ট বর্ণসমূহেও সেইরূপ দাগ পড়িল। কিন্তু উহা মঙ্গলের কিন্বা 
পথিবীর জলীয়বাষ্পের চিহ্ন তাহা ঠিক করিবার জন্য তখন তিনি সেই যন্ত্র মঙ্গল হইতে 
সরাইয়া চন্দ্রের দিকে উখিত করিলেন। তখন চন্দ্র মঙ্গল অপেক্ষা দিকবলয়ের আরো 
কাছে ছিল--সুতরাং পূবর্বকার কাল দাগ পৃথিবীর বাষ্পের হইলে--চন্দ্রের আলোক- 
পরীক্ষার সময় আরো সুস্পষ্টরূপে তাহা দেখা যাইত, কিন্তু চন্দ্রের আলোক বিশ্লেষণ 
করিয়া একেবারেই সে দাগ পাওয়া গেল না। ইহা হইতে স্পষ্ট বুঝা গেল, সে দাগ মঙ্গলের 
বাম্প-চিহ্, পৃথিবীর নহে। তাহা হইলে সেই সবৃজ স্থানগুলি যে সমুদ্র, আর মেরুদেশের 


২৪৬ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


ক্ষুদ্র বিন্দু দুইটি যে হিমশৈলাবৃত-স্থান সে সম্বন্ধে কোনই সন্দেহ থাকিতে পারে না। 
ইহা হইতে দেখা যাইতেছে, এ সকল বিষয়ে মঙ্গল পৃথিবীরই মতন। মঙ্গলে পৃথিবীর 
মত সমুদ্র আছে, মঙ্গলে বাষ্প উঠিয়া খতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে মেরদেশে বরফ 
জমিতেছে-আবার গলিয়া সে বরফ আয়তনে ছোট হইয়া পড়িতেছে। কেবল ইহাই 
নহে--হাগিংশের পরীক্ষায় আর একটি বিষয় জানা যাইতেছে । মঙ্গলের সমুদ্র-উথিত সেই 
জলীয় বাষ্পরাশি এক উপায়ে মাত্র মেরুদেশে পৌছিতে পারে। যদি মঙ্গলের বাম্পাবরণ 
থাকে-তাহার মধ্য দিয়াই সে জল-বাম্প-রাশি মেরুতে পৌছিতে পারে। ইহাতে প্রমাণ 
হইতেছে মঙ্গলে পৃথিবীর মত বাম্পাবরণও আছে। যদিও সে বাস্পাবরণের প্রকৃতি ঠিক 
আমাদের পৃথিবীর বায়ুর মত কি না তাহা এখনো নির্ণীত হয় নাই, তবে যখন বর্ণ-বিশ্লেষণী 
যন্ত্রে মঙ্গল-আলোক বিশ্লেষণ করিয়া কোন অপরিচিত দাগ এ পর্যান্ত দেখা যাইতেছে 
না, তখন ইহা অনুমান করা যাইতে পারে যে পৃথিবীর বাম্পাবরণে যে সকল গ্যাস আছে 
তাহা ছাড়া মঙ্গলের বাম্পাবরণে অন্য কোন গ্যাস নাই। প্রথম প্রথম দূরবীণ দিয়া যাহারা 
মঙ্গল পরীক্ষা করেন, তাহারা মঙ্গলের বাম্পাবরণ সম্বন্ধে এক বিষয়ে ভ্রমে পড়িয়াছিলেন। 
গ্রহটি নিরীক্ষণকালে বহুদূর লইয়া তাহার আশপাশ চারিদিকে অন্য কোন তারা না দেখিতে 
পাইয়া তাহারা ভাবিয়াছিলেন, মঙ্গলের বাম্পাবরণ বহু শত ক্রোশ বিস্তৃত, কিন্তু উহা যে 
ৃষ্টিভ্রম মাত্র (00০81) সে বিষয়ে এখন আর সন্দেহ নাই। 

গ্রহে জীবের প্রাণরক্ষার জন্য যাহা যাহা বিশেষ আবশ্যক মঙ্গলে আমরা সবই দেখিয়া 
আঙ্সিলাম। এখানে প্রকটারের আর একটি কথা বলিয়া আমরা প্রবন্ধটির উপসংহার করি। 
তিনি বলেন, মঙ্গলগ্রহের উত্তর ও দক্ষিণার্ে শীতশ্রীম্মের আবির্ভাব, সেখানে প্রাতঃকাল 
হইতে সন্ধ্যা পর্যন্ত প্রতি দিবসের কার্যফল, এমন কি প্রতি ঘণ্টায় সেখানে যেরূপ 
পরিবর্তন ঘটিতেছে-যেমন মেঘ জমা, বৃষ্টি পড়া, রৌদ্রকিরণে কখনো মেঘ ছড়াইয়া 
পড়া-- প্রভৃতি যে সকল পরিবর্তন পৃথিবীর আকাশে আমরা সবর্বদা দেখিতে পাই, সে 
সকলি একটি ক্ষমতাশালী দূরবীণের সাহায্যে মঙ্গলে ঘটিতে দেখা যায়। 


ভারতী, বৈশাখ ১২৯২ 


তারকা-বর্ণ ও তারকার নির্মাণ উপাদান 


সকল তারকার যেমন সমান জ্যোতি নহে, তেমনি সমান বর্ণও নহে। নীল, লাল, হরিৎ, 
গীত প্রভৃতি নানা বর্ণের তারকা দেখিতে পাওয়া যায়। প্রকৃত পক্ষে আকাশে এত ভিন্ন 
ভিন্ন বর্ণের তারকা আছে, আর একের বর্ণ এত মৃদু ভাবে অন্যের বর্ণের সহিত তফাৎ 
হইয়া পড়িয়াছে, যে দর্শকেরা সহজে .তাহাদের স্বাতন্ত্য উপলব্ধি করিতে পারেন না। 

যমক ও বহুসঙ্গিক" তারকাদিগের মধ্যে আশ্চর্যারূপ বর্ণ স্বাতন্ত্য দেখা যায়। 


গত বৎসরের একাদশ সংখ্যক ভারতী দেখ। 


প্রবন্ধ ২৪৭ 


সাদার্ণ ক্রস-রাশির তারকাগুচ্ছের বর্ণ বৈচিত্র্য দেখিয়া স্যর জন হারসেল মুগ্ধ হইয়া 
গিয়াছিলেন। এই তারকাগুচ্ছে এক শত তারারও অধিক তারা আছে। ইহার মধ্যে সাতটি 
মাত্র দশম শ্রেণীরও কিছু অধিক উজ্ম্বল। ইহার দুইটি লাল, দুইটি সবুজ, তিনটি ধানি, 
এবং একটি সবুজাভ নীল। এই ভিন্ন-বর্ণধারী তারাগুলি একখানি কারুকার্যখচিত 
অলঙ্কারের ন্যায় তাহার নয়নে প্রকাশ পাইয়াছিল। তারাদিগের জ্যোতির ন্যায় বর্ণও 
পরিবর্তিত হইয়া থাকে। পুরাতন কালের জ্যোতিবীগণ সিরিয়াসকে লাল বলিয়া উল্লেখ 
করিয়াছেন, কিন্তু এখন তাহা সবুজাভ, এবং ক্যাপেলা যাহা এখন ফিকে নীল তাহা তখন 
লাল ছিল। 
কতকগুলি পরিবর্তনশীল + তারকার বর্ণের আশ্চর্যারূপ পরিবর্তন দেখা গিয়াছে। 
১৫৭২ খৃষ্টাব্দে নৃতন তারকা প্রথমে শ্বেত, পরে গীত, অবশেষে লোহিত বর্ণ 
হইয়া উঠে। 
জ্যোতিবির্দগণের মতে যখন তারাদিগের উজ্জ্বলতা হাস হইতে থাকে তখনি 
সাধারণত তাহাদের বর্ণের লোহিতত্ব বাড়িয়া উঠে। 
প্রধান কয়েকটি ভিন্নবর্ণ তারকার বর্ণ নিম্নে প্রকাশিত হইল। 
সিরিযাস 
বেগা 
আটেয়ার হরিৎবর্ণ 
ডেনেব 


আালডিবেরণ 
আযনটেয়ার্স লালবর্ণ 


বেটেলগুস 


রেগুলাস 
ডেনেবোলা 

ফোমালহট শ্বেতবর্ণ 
ধুব তারা 


আর্কটরাস পীতবর্ণ রর 
তারকাদিগের আয়তন অথবা ব্যাস নিতান্ত ক্ষমতাশালী দূরবীন দিয়াও 
জ্যোতিবির্বদগণ ধরিতে পারেন না, পৃথিবী হইতে তাহারা এতই দূরে অবস্থিত যে তাহাদের 
মাপা অসম্ভব। তবে তারকাগণ যে কি উপাদানে নির্মিত ইহা তাহারা অনেক পরিমাণে 
জানিতে পারিয়াছেন। তারকাদিগের অন্তরে যাহাই থাকুক, প্রথমতঃ তাহাদের উপরিভাগে 
যে উজ্জ্বল আবরণ দেখা যায়” তাহা তারাদিগের আলোকাবরণ নামে কথিত। পৃথিবীর 
1 সময়ে সময়ে যে সকল তারকার ওজ্বল্যের পরিবর্তন হইয়া থাকে তাহাদিগকে 
পরিবর্তনশীল তারকা কহে। গত বৎসরের চৈত্র সংখ্যক ভারতী দেখ। 
* সূর্যের যে উজ্জ্বল গোলাকার মূর্তি আমরা দেখিতে পাই তাহা সূর্ধযোর আলোকাবরণ। 


২৪৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


উপরে যেমন বাস্পাবরণ আছে, এই আলোকাবরণের উপরিভাগে আবার সেইরূপ 
বাস্পাবরণ আছে। 

আলোকাবরণের উপাদান পদার্থ এতই প্রচণ্ড-উত্তপ্ত অবস্থায় অবস্থিত যে যদিও 
আলোকাবরণে ধাতু প্রভৃতি পদার্থ বিদ্যমান তথাপি তাহা তরল বা বাম্পময়। 

ধাতুদ্রব্য গলাইতে যে কিরূপ প্রচণ্ড উত্তাপের প্রয়োজন, তাহা মনে করিয়া দেখিলে 
আলোকাবরণের উত্তপ্ততা কিরূপ ভয়ঙ্কর তাহা কতকটা অনুমান করা যাইতে পারে। 
নিরেট লৌহ ও নিরেট জল অর্থাৎ বরফ এ উভয়কেই উত্তাপ দ্বারা গলান যায়। সেনটিগ্রেড 
থারমমিটারের শূন্য ডিগ্রি পরিমিত উষ্ণতায় বরফ জল হয় আর উক্ত থারমমিটারের 
১০০ ডিগ্রি পরিমাণ উষ্ণতায় জল বাম্প হইতে আরম্ত হয়। কিন্তু লৌহকে তরলাবস্থায় 
আনিতে হইলে সেনটিগ্রেড থারমমিটারের প্রায় দেড় হাজার ডিগ্রি উষ্ণতার আবশ্যক। 
আর কত পরিমাণ উষ্ততা দিতে পারিলে যে লৌহ বাম্প হয় তাহা এখনো অজ্াত। সুতরাং 
তারাদিগের আলোকাবরণে কত পরিমাণ উষ্ণতা আছে অর্থাৎ সেখানে উত্তাপের প্রখরতা 
কিরূপ মাত্রায় অবস্থিত, তাহা এখনো জ্যোতিবির্বদগণ পরিমাণ করিতে পারেন নাই। 

তবে তারাদিগের আলোক পরীক্ষা দ্বারা আলোকাবরণ কিরূপ উপাদান-পদার্থে 
গঠিত জ্যোতিবির্দগণ তাহা কতকটা বলিতে পারেন। 

যেমন, হেগিংসের কথানুসারে) সিরিয়াস হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম, সোডিয়ম, 
এবং সম্ভবতঃ লৌহ বাম্পময়, ক-লাইরা বা বেগা হাইড্রোজেন, ম্যাগনেসিয়ম, সোডিয়ম 
এবং লৌহ বাম্পময়-ইত্যাদি। 

তারাদিগের বাম্পাবরণে বাস্পসকল যখন জমাট বাধে, তখন তাহা আলোকাবরণে 
পরিণত হয়, আবার আলোকাবরণ যে আলোক নিক্ষেপ করে তাহা বাম্পাবরণ কর্তৃক 
শোষিত হয়। 

আলোক শোষণক্রিয়া কিরূপ তাহা রঙ্গিণ কাচ দ্বারা সহজে বুঝান যায়। একটা সবুজ 
গ্লাস সবুজ, কেননা সবুজ বর্ণ ছাড়া অন্য সকল বর্ণের জ্যোতি ইহা নিজের মধো শোষণ 
করিয়া লয়। ইহা যেন এক রকম চালুনি, সেই চালুনির ভিতর দিয়া সবুজ রং মাত্র বাহিরে 
আসে আর সকল রং তাহার মধ্যে লুক্কায়িত থাকে, কাজেই আমরা তাহাকে সবুজ দেখি। 
কেবল গ্রাস বলিয়া নহে, কঠিন, তরল, বাম্প সকলরূপ পদার্থ আলোক শোষণ করে৷ 
তারকাদিগের আলোকাবরণের উত্তাপ-পরিমাণ ভেদেই যে একমাত্র তাহাদিগের বর্ণের 
তারতম্য ঘটে তাহা নহে, বাম্পাবরণ কর্তৃক কোন তারকার আলোক কি পরিমাণে শোষিত 
হয় তাহার উপরও তাহাদের বর্ণ বৈষম্য নির্ভর করে। 

দৃষ্টান্ত স্বরূপ, সূর্য্য অস্তে যাইবার সময় কখনো কখনো রক্ত-লোহিত বর্ণ ধারণ করে 
_ ইহার কারণ পৃথিবীর বাম্পাবরণ কর্তৃক সূর্যের আলোক তখন অধিক পরিমাণে শোষিত 
হয়। বিকালের পরিবর্তে যদি দ্বিপ্রহরে সূর্য্য রক্তবর্ণ হইত তাহা হইলে আমাদের বুঝিতে 
হইত--সূর্যোর বাম্পাবরণে তাহা শোষিত হইয়াছে। কেননা নিশ্নদিকে পৃথিবীর বায়ুস্তরের 
চাপ ক্রমশই অধিক এবং উপরের দিকে ক্রমশঃই কম, সুতরাং যখন সূর্য আমাদের 
মাথার উপর দিয়া কিরণ দেয় তখন সে কিরণ পৃথিবীর লঘু বাম্পাবরণ ভেদ করিয়া 
আসে, সেইজন্যই আমরা এত উত্তাপ অনুভব করি আর সেই লঘু বাস্পে অধিক কিরণ 


প্রবন্ধ ২৪৯ 


শোধিত হয় না। কিন্তু অস্তে যাইবার সময় সূর্য্য দিকমণ্ডলের নিকটবন্তী হইলে তখন 
তাহার কিরণরাশির পথিবীর ঘন বায়ুস্তর ভেদ করিয়া আসিতে হয়, সুতরাং তাহাতে অধিক 
মাত্রায় সে কিরণ শোষিত হয়। তবে তারকাদিগের বর্ণ ও জ্যোতির পরিবর্তনের কারণ 
এখনো জ্যোতিবির্বদগণ সবিশেষ আর কিছুই জানেন না। 

এইখানে একটি কথা, যে সকল পদার্থ তারকাদিগের মধ্যে অধিক পরিমাণে 
বিদ্যমান_যেমন হাইড্রোজেন, সোডিয়ম, ম্যাগনেসিয়ম, লৌহ ইত্যাদি-এই সকল 
পদার্থের সহিত আমরা পৃথিবীর প্রাণীর ঘনিষ্ঠ সম্পর্ক দেখিতে পাই--সুতরাং কে বলিতে 
পারে তারকা-জগতেও প্রাণী নাই? 


ভারতী ও বালক, বৈশাখ ১২৯৫ 


বৈজ্ঞানিক সংবাদ 


বুরবুল ওয়াটার্স 03981০81৩ ৬/।৩/১) নামে এক প্রকার নৃতন ধাতব জল নানা রোগের, 
বিশেষতঃ, বাত, শ্বাস, মুখের ব্রণ প্রভৃতি চ্মরোগের ওঁষধ বলিয়া কথিত হইতেছে। 
ডাক্তারগণও পরীক্ষা দ্বারা এই ধাতব জল স্বাস্থ্াজনক বিবেচনা করিয়াছেন। ম্যালেরিয়া 
জ্বরের পৰ শরীরে তাহার যে বিষ অবশিষ্ট থাকে, এই জল পানে তাহাও ধবংস হয়। 

চা পত্রে ট্যানিন্‌ (70101011) নামে স্বাস্থভঙ্গকারক একরূপ পদার্থ আছে। সম্প্রতি 
দার্জিলিংয়ের সানথা (9111) টি কোম্পানি এক প্রকার চা-সার প্রস্তুত কবিয়াছেন 
_তাহাতে ট্যানিন নাই। চা পত্রের পরিবর্তে ইহা উঞ্ণজল ও দুগ্ধাদির সংমিশ্রণে পান 
করিলে আর চা-পানজনিত স্বাস্থ্যহানির সম্ভাবনা নাই। 

ইংলগডে ভিনোলিয়া সোপ (৬100118 5010) নামে এক প্রকার নৃতন সাবান বাহির 
হইয়াছে । ডাক্তারগণ পরীক্ষা করিয়া বলেন অন্য যত প্রকার সাবান আছে--তাহার মধ্যে 
ইহা সবে্র্বাৎকৃষ্ট ; চর্মেরি পক্ষে ইহা বিশেষ উপযোগী । এবার বুঝি পিয়ারকে হার মানিতে 
হয়! 

প্রোফেসর ফোর্লানিনি প্রুরিসি রোগ এক প্রকার ফুসফুস রোগ) আরোগ্য হইবার 
পর সংহত ঘন বাতাস নিশ্বাসে গ্রহণ করিতে বলেন। এই রোগে ফুসফুসে যে জল 
সঞ্চয় হয়_ইহা আরোগ্য হইলে সেই জল শুকাইবার সঙ্গে ফুসফুস সন্কচিত হইয়া পড়ে ; 
উক্তরূপ বায়ু গ্রহণে তাহা আবার বিস্ফারিত হয়। এতদিন এইরূপ চিকিৎসা প্রচলিত 
না হইবার কারণ, এই উপায় অতি জটিল এবং বহু-ব্যয়-সাপেক্ষ ছিল, কিন্তু প্রোফেসর 
ফোর্লানিনির নূতন আবিদ্কিত উপায়ে এই সকল অভাব অনেক পরিমাণে দূর হইয়াছে। 

প্রোফেসর ফ্লাওয়ার সম্প্রতি মনুষ্য বিজ্ঞান সম্বন্ধে লগ্ডন ইনষ্টিটিউসনে এক বন্তৃতা 
প্রদান করিয়াছেন। 

হোমর, হিরোডোটস, আ্যারিষ্টটল্‌, টিসিয়স, প্লিনি প্রভৃতির প্রাীন গ্রন্থের উল্লেখ 
করিয়া তিনি বলেন পিগমি (2109) জাতি অর্থাৎ বালখিল্য ক্ষষেদ্র মনুষ্য)দিগের অস্তিত্বে 


২৫০ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


পৃব্্বকালীয়-লোকের সাধারণ বিশ্বাস ছিল। কিন্তু এ বিশ্বাসের মধ্যে কতদূর সত্য আছে 
_তাহা কেবল গত শতাব্দীর প্রারস্তকাল হইতে মাত্র অনুসন্ধান আরম্ভ হইয়াছে। মনুষ্য- 
বিজ্ঞানের চর্চাধিক্য এবং ক্ষুদ্রতম বানরজাতির আবিষ্কিয়াই এই অনুসন্ধান স্পৃহার মূল। 

পারিসের মনুষ্যতত্ত বিজ্ঞানের প্রধান ও বিখ্যাত প্রোফেসর এম্‌ ডি ক্যাডরফাজ 
প্রমুখ দল গত শতাব্দী হইতে এখন পর্যাস্ত এই বিষয়ের তত্ত নির্ণয়ে যত্ববান হইয়াছেন, 
এবং পুরাতন লেখকগণ কেবলমাত্র তাহাদের কল্পনাশক্তিতে নীত হইয়াই যে মধ্য আফ্রিকা 
ও দক্ষিণ আসিয়াকে পিগমিদিগের আবাসস্থল করিয়া তোলেন নাই--এতন্দ্বারা তাহাও 
প্রমাণ করিয়াছেন। দক্ষিণ আসিয়ার আগ্ামান দ্বীপপুঞ্জে যে ক্ষুদ্র মনুষ্যগণ বাস করিত 
_নবম শতাব্দীর আরব যাত্রীদিগের এতৎসম্বন্ধীয় লেখায় তাহা সপ্রমাণ হয়। উক্ত যাত্রীগণ 
এই দ্বীপবাসীগণকে অতি ভয়ঙ্কর বলিয়া বর্ণনা করিয়াছে, বিদেশীয়ের যম স্বরূপ এবং 
মনুষ্যভক্ষক জাতি বলিয়া ইহারা কথিত হইয়াছে । তাহার পর অনেকদিন পর্য্যন্ত যে আর 
কোন জাতির আগ্ামান যাত্রার কথা পাওয়া যায় না-এই বর্ণনাই সম্ভবতঃ তাহার মূল। 
কিন্তু আগুামান ছ্বীপ নিবর্বাসিত ভারতবাসীর উপনিবেশ হইবার পর ইহাদের সম্বন্ধে অনেক 
কথা জানা গিয়াছে, কিন্তু ইহারা যে মনুষ্যভক্ষক, এরপ প্রমাণ পাওয়া যায় নাই। ১৮৬৭ 
খৃষ্টাব্দে ১২০০০ বার হাজার ভারতবাসী সেখানে উপনিবেশ স্থাপন করে। 
আগ্ামানবাসীগণ প্রথম প্রথম তাহাদিগকে অত্যন্ত ভয় করিত,_এবং দূরে দূরে থাকিত ; 
কিন্ত গবর্ণমেন্টের সদয় ব্যবহারে ক্রমে তাহারা সাহস প্রাপ্ত হওয়াতে তাহাদের আচার 
ব্যবহার অনেক জানিতে পারা গিয়াছে। ইয়োরোগীয়গণের সম্পর্কে আসিবার আগে 
তাহারা চাষ করিতে জানিত না-_জন্ত্ব প্রতিপালনও করিত না। কোন ধাতুদ্রব্য তাহাদের 
ছিল না। বংশপাত্রে তাহারা জলপান করিত, হস্তনিম্মিত যেরূপ মৃত্তিকাপাত্র তাহারা ব্যবহার 
করিত, তাহা ফ্লাওয়ার দেখাইলেন। উত্তম চুপড়ি এবং মৎস্য জাল তাহারা প্রস্তুত করিত। 
তাহারা উত্তম ডুবারি ও সম্ভরণকারী এবং ডোঙ্গা নৌকার নিপুণ মাঝি। ধনুবর্বাণই যদিও 
তাহাদের প্রধান অস্ত্র-কিন্তু বর্ষা, হাপ্পণও তাহারা ব্যবহার করিত। তাহারা কাচা মাংস 
খাইত না; অগ্নিতে রন্ধন করিত, কিন্তু অগ্নির সাহায্যেই তাহারা অগ্নি করিত, প্রস্তুরাদি 
অন্য পদার্থ হইতে অগ্নি করিতে তাহারা জানিত না। মৎস্য, মাংস, ফল, মুল, মধু এই 
সকল দ্রব্য তাহাদের আহার্য্য এবং জল তাহাদের একমাত্র পানীয় ছিল, ক্ষুদ্রাকার ইহাদিগের 
একটি বিশেষত্ব । অনেক আগ্ামানবাসীর পরিমাপ লইয়া দেখা শিয়াছে-গড়ে ইহাদের 
পুরুষেরা ৪ ফুট ৯ ইঞ্চ এবং স্ত্রীলোকেরা ৪ ফুট ৬ ইঞ্চ। ইহাদের বর্ণ ঘনশ্যাম কৃষ্ণবর্ণের 
কাছাকাছি, চুল সজারুর মত খাড়া এবং কৌকড়া। দক্ষিণ আসিয়ায় ভারতবর্ষ, সায়াম, 
কোচিন-টান এবং অন্যান্য স্থলে যে ক্ষুদ্র জাতিদিগের উল্লেখ পাওয়া যায়--তাহাদের মধ্যে 
আগুামানবাসীই একমাত্র অবশিষ্ট । তবে এ সকল স্থানের কোথাও কোথাও কখনো কখনো 
তাহাদের চিহও পাওয়া গিয়াছে । ইহাদের অধিকাংশই উপনিবেশবাসীদিগের দৌরাত্ম্য 
ধবংস হইয়াছে, কোন স্থলে উপনিবেশীদিগের সহিত বিবাহে ভিন্ন জাতি হইয়া পড়িয়াছে। 
অল্প যাহা অবশিষ্ট আছে-অগম্য পব্র্বত প্রদেশেই তাহাদের আশ্রয়, সুতরাং তাহাদের 
দর্শন সহজ ব্যাপার নহে। আগ্মানবাসী ব্যতীত আফ্রিকার দক্ষিণে জংলা নামক 
(30516917011 01385111101) এক ক্ষুদ্র জাতি পাওয়া গিয়াছিল--তাহাদেরও গড় পরিমাপ 


প্রবন্ধ ২৫১ 


আগ্ামানবাসীদিগের মত এবং তাহাদের চুলও উহাদিগের ন্যায় খাড়া ও কোকড়া। তবে 
অন্যান্য অনেক বিষয়ে তাহারা অন্য প্রকারের। 

আফ্রিকার বিষুবরেখার উভয় পার্স্থিত প্রদেশে আর এক ক্ষুদ্র জাতি আবিষ্কৃত 
হইয়াছিল, তাহারা বৃহদায়তন কাফ্রিদিগের সহিত একত্রেই বাস করিত। আক্ত ব্যাটেল 
(/701৩5/13900011) যোড়শ শতাবীতে তাহার লোয়াংগো তীর (10911000991) বর্ণনা 
বৃস্তান্তে ইহাদের কথা বলিয়াছেন এবং দু স্যাইলু (798 0/21018), ট্র্যানলি প্রভৃতি অন্য 
ভ্রমণকারীগণ পরে ইহার অনুমোদন করিয়াছেন। ইহাদের মধ্যে আকা নামক দলগণ 
আযালবার্ট নিয়াপ্জা হৃদের পশ্চিমে বাস করিত। ১৮৭০ খৃষ্টাব্দে সুইনকার্থ কর্তৃক তাহারা 
আবিষ্কৃত হইয়াছিল এবং আরো সম্প্রতি এমিন পাসা তাহাদের অনুসন্ধানে ব্যাপৃত ছিলেন। 
ইহারা জ্ঞাত ক্ষুদ্র জাতির মধ্যে আবার ক্ষুদ্রতম। ইহাদের পূর্ণ বন্দিতি স্ত্রী-পুরুষ চার ফুটের 
অধিক উচ্চ নহে। 
বয়সের সহিত সন্তানের দীর্ঘ জীবনের কিরূপ সম্বন্ধ, এই বিষয়ে এক বক্তৃতা দিয়াছেন। 
এ সম্বন্ধে তিনি ৩০ হাজার দৃষ্টান্ত সংগ্রহ করিয়া তাহা হইতে এই সিদ্ধান্তে আসিয়াছেন 
যে, ২০ বৎসরের মাতা এবং ২৪ বৎসরের পিতার সন্তানগণ অধিক বয়স্ক পিতামাতার 
সন্তানগণ অপেক্ষা দুর্বল হইয়া থাকে। সাধারণতঃ ইহাদিগের শ্বাসরোগ প্রবণতা জন্মে। 
২৫ হইতৈ ৪০ বৎসর বয়স্ক পিতা এবং ২০ হইতে ৩০ বৎসর বয়স্ক মাতার সন্তানেরা 
সবর্বাপেক্ষা সুস্থ সবল। ক্যর্যসি বলেন, স্ত্রী অপেক্ষা স্বামী অধিক বয়স্ক হওয়াই 
মঙ্গলজনক, কিন্তু ৩০ হইতে ৩৫ বৎসর বয়স্ক স্ত্রীলোকগণ আপনাদিগের অপেক্ষা কিছু 
অল্প বয়সের স্বামী গ্রহণ করিলে সন্তান সুস্থতর হয়। ৩০ হইতে ৪০ বৎসর বয়স্ক 
পুরুষের ২০ হইতে ৩০ বংসরের যুবতী নিবর্বাচন করা উচিত। যদি মাতা পিতাপেক্ষা 
পাঁচ বৎসর বয়োজ্যেষ্ঠ হন, তাহা হইলে সন্তানের স্বাস্থ্যহানি হয়। 

ইয়োরোপে একদল লোক বলিতেছেন-অনাবশ্যক প্রাটীন সাহিত্য প্রভৃতি না 
শিখাইয়া তৎপরিবর্তে বিজ্ঞানকেই শিক্ষার ভিত্তিভূমি করা উচিত। তৎসম্বন্ধে বৈজ্ঞানিক 
প্রোফেসর ফায়হিংগর এই বলেন যে, বিকাশ পদ্ধতির (8৬5 91199%০10011011) একটি 
প্রধান নিয়ম। ব্যক্তিগত বিকাশ ও জাতিগত বিকাশের পরস্পর সাপেক্ষতা অর্থাং প্রত্যেক 
ব্ক্তিকেই অতীত ইতিহাসের পথ দিয়া পরিস্কুট হইতে হইবে, পূর্্বপুরুষদিগের উন্নতির 
সমস্ত বিভিন্ন স্তরের মধ্য দিয়া আপনাকে লইয়া যাইতে হইবে। যেমন প্রত্যেক মনুষ্য 
ত্রাণাবস্থায় নিন্নশ্রেণীর প্রাণীমূর্তি পরম্পরাক্রমে উচ্চ মনুষ্যাকারে পরিণত হয়, 
_ডারউইন-আবিষ্কৃত অভিব্যক্তিবাদ মনোরাজ্যে প্রয়োগ করিতে হইলে প্রত্যেক ছাত্রকেই 
প্রাটীন জাতির পূর্ব্ববস্তী সভ্যতার সোপান-পর্য্যায় দিয়! উন্নতির পথে উত্থান করিতে 
হইবে। উদাহরণ স্বরূপ বলেন-ইয়োরোপীয়ের জীবনের মধ্যে তিন সভ্যতার স্তর আছে, 
গ্রীক-রোমীয়, খুষ্টীয়, আধুনিক অর্থাৎ বৈজ্ঞানিক। ইহার মধ্যে কোন একটিকে বাদ দিলে 
কোন ইয়োরোগীয়ের চরম মানসিক উন্নতির সম্ভাবনা নাই। 


ভারতী ও বালক, বৈশাখ ১২৯৬ 


২৫২ স্বর্ণকমারী দেবীর রচনা-সংকলন 


প্রকৃতি 


বঙ্কিমবাবু তাহার কোন এক লেখায়-যতদূর মনে পড়িতেছে কবি রামপ্রসাদ সেনের 
জীবনীর ভূমিকায় বলিয়াছেন-_একদিন তাহারা গঙ্গাতীরে বসিয়াছিলেন, একজন মাঝি 
জলের উপর দিয়া গাহিয়া যাইতেছিল- 
সাধ আছে মা মনে 
দুর্গা বলে প্রাণ ত্যজিব জাহ্বী জীবনে। 

মাতৃভাষার এই সরল সহজ গানটি শুনিয়া তাহার হৃদয় যেরূপ ভক্তিরসে উথলিয়া 
উঠিয়াছিল--এমন ইংরাজি কিম্বা আধুনিক বাঙ্গলার উচ্চতর মহন্তর ভাবযুক্ত কবিতাতে 
হয় নাই। 

প্রকৃতি সম্বন্ধে আমাদের মনের ভাব ঠিক এইরূপ ।- প্রকৃতিতে যে সকল প্রাকৃতিক 
জ্তানের কথা আছে তাহা কিছুই নৃতন কথা নহে; পাশ্চাতাভ্ঞানের সারসঙ্কলনমাত্র। এ 
সকল তত্তের সহিত অল্পবিস্তর পরিমাণে ইতিপৃবের্বই যে আমাদের আলাপ পরিচয় না 
হইয়াছে এমন বলিতে পারি না। অথচ সেইসব কথাই এই বইখানিতে পড়িতে যতখানি 
আনন্দ যতদূর তৃপ্তিলাভ করিলাম, এমন পৃবের্ব করিয়াছি বলিয়া মনে হয় না। কারণ 
আর কিছু নহে-কেবল ভাষার গুণে। বিদেশীয় ভাষায় এ সকল জ্ঞান আয়ত্ত করিতে 
যে শ্রম যে ক্রেশ স্বীকার করিতে হইয়াছিল, ইহাতে সে ক্লেশ নাই সে শ্রম নাই ; আছে 
শুধু জ্বানলাভের আনন্দ--আর কাব্যপাঠের মুগ্ধতা । বস্ততঃই প্রকৃতি পড়িতে এতই ভাল 
লাগে যে ভুলিয়া যাইতে হয় ইহা বৈজ্ঞানিক প্রবন্ধ-মনে হয় যেন কাব্পাঠ করিতেছি । 
লেখক ভূমিকায় হতাশভাবে বলিয়াছেন, “বাঙ্গলাভাষায় সাধারণ পাঠকের নিকট বিজ্ঞান 
প্রচার বোধ হয় অসাধ্য সাধনের চেষ্টা ; সিদ্ধিলাভের ভরসা করি না।” কিন্তু আমরা 
অসঙ্কোচে বলিতেছি-ইহা যদি অসাধ্য সাধন হয় ত তিনি অসাধ্য সাধন করিয়াছেন। 
জগৎ-অভিবাক্তি, প্রাকৃতিক নির্বাচন, আলোক তাড়িৎ তরঙ্গ প্রভৃতি পাশ্চাত্য বিজ্ঞানের 
নিগৃঢ় কঠোর তত্তুসকল বাঙ্গলাভাষায় যে এমন সংক্ষেপে অথচ এত জলের মত পরিষ্কার 
করিয়া প্রকাশ করা যায়, এ বইখানি না পড়িলে তাহা ধারণা করা যায় না। লেখকের 
ভাষার সরলতা ও প্রকাশ সৌন্দর্য্য দেখিয়া বাস্তুবিকই চমৎকৃত হইতে হয়। তিনি একস্থানে 
আক্ষেপ করিয়াছেন, “দীনা বঙ্গভাষা ও বঙ্গসাহিত্য ; অন্যদেশে যাহা সম্পাদিত হইয়াছে 
-এদেশে তাহা বর্ণনারও উপায় নাই।” একথা অস্বীকার করিবার নহে--কিন্ত প্রকৃতির 
ভাষা দেখিয়া এতদূর পর্যান্ত আশা হয় যে, লেখকের ন্যায় কৃতবিদ্য ব্যক্তিগণ যদি এইরূপ 
বিজ্ঞান প্রচার উদ্যমে জীবন উৎসর্গ করেন--তাহা হইলে তাহাদের যত্তে বঙ্গভাষার এ 
কলঙ্ক একদিন মোচন হইবে, বিজ্ঞানের কোন কথা কহিতেই তখন আর শব্দের অভাব 
হইবে না।--নিউটনের বশীভূতা হইয়া প্রকৃতি যেমন তাহার নিকট আপনার যত্ুলুক্ধায়িত 
রহস্য উদঘাটিত করিয়াছিলেন,_তেমনি বঙ্গভাষাও এইরূপ প্রতিভার নিকট আপন 


* প্রকৃতি। শ্রীরামেন্দ্রসুন্দর ত্রিবেদী এম্‌ এ প্রণীত। 


প্রবন্ধ ২৫৩ 


রত্বভাগ্ডার খুলিয়া দিবেন। হেলম হোলমজের “গণিত মূলক বিজ্ঞান' ; “কেলবিনের 
৬০11০ (11601%", যাহা এমন বঙ্গভাষায় বর্ণনা একরূপ অসাধ্যসাধন- তখন তাহাই সহজ 
সিদ্ধির বিষয় হইবে। আমাদের দেশে, বিজ্ঞানের নবচর্চার যুগে এইরূপ বৈজ্ঞানিক 
লেখকের উদয় অত্যাবশ্যক ; নিতান্ত সুখের বিষয়-সেই আবশ্যক সিদ্ধ হইতে আরম্ত 
হইয়াছে । বস্তৃতঃ, ভাল অনুবাদ করা কম ক্ষমতার কাজ নহে। যশে ওরিজিনাল লেখকের 
সিংহাসন অনুবাদকের প্রাপ্য না হইলেও পরবন্তী আসন তাহার, এবং উপকার কল্পে 
উভয়েই সমকক্ষ ; বরঞ্ স্থানবিশেষে অনুবাদকের দ্বারা অধিক উপকার সাধিত হয় ; 
_প্রভেদ এই, একজন নিজের নিকট প্রকাশিত সত্যকে -কলেবর দান করিয়া বাহিরে 
প্রকাশ করেন- অন্যজন পরের ভাব আপনার রূপে আয়ত্ত করিয়া বাহিরে প্রকাশ করেন। 
করিতেও বৈজ্ঞানিক হওয়া আবশ্যক। 

আমাদের দেশে সাহিত্যক্ষেত্র কখনই মরুপরিণত হয় নাই, অল্প বিস্তর পরিমাণে 
কালে কালে তাহার কর্ষণ সম্পাদিত হইয়া আসিয়াছে-তাই আধুনিক যত্বুকর্ষণে এত 
অল্পদিনে সাহিত্যের এমন মধুর শ্রী। কিন্তু বিজ্ঞান সম্বন্ধে আমরা এ কথাও বলিতে পারি 
না। প্রকৃত প্রস্তাবে এতকাল ধরিয়। আমরা বিজ্ঞানবর্জিত, যে ভাস্করাচার্যয আর্ধ্ভট্ট প্রভৃতি 
মনস্ী বৈজ্ঞানিকগণকে স্বজাতি বলিয়া গৌরব করিলেও সে মানুষে ও এ মানুষে আমরা 
ঠিক এক বলিয়া মনে করিতে পারি না। তাহারা আমাদের শুধু ধ্যানধারণার বস্তু--স্বপ্নের 
কল্পনার দেবতা। প্রত্যক্ষ সম্বন্ধে বিজ্ঞানে অনার্য ববর্বরই আমাদের প্রকৃত অভিধান। 
বহুযুগের বিজ্ঞানববর্বব আমরা পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে আসিয়া অতি অক্পদিনমাত্র 
আবার বিজ্ঞান অনুশীলন আরম্ভ করিয়াছি-কিন্তু এ অনুশীলনও অতি অল্পক্ষেত্রে আবদ্ধ । 
ইহা সত্তেও এত অল্পদিনের শিক্ষাতেই আমরা যে এখনি জগদীশ বাবুর মত প্রতিভাসম্পন্ন 
ব্যক্তির আবির্ভাব দেখিতে পাই, ইহা আমাদের কম গৌরবের বিষয় নহে; এবং 
পাই-ইহাও আমাদের কম সৌভাগ্যের কথা নহে। জগদীশ বাবু আমাদের শৌরবভাজন 
_কেননা তাহার প্রতিভা দূরবিস্তৃত-_-তাহার কার্য জগৎ সম্পর্কে, কিন্তু রামেন্দ্সুন্দর 
বাবুর নিকট বঙ্গবাসী খণী অধিক, কেননা তাহার কৃত উপকার কেবল আমাদিগতেই 
আবদ্ধ। পাশ্চাত্য জগৎ বহুকষ্টে এ কয় শতাব্দী ধরিয়া যে সকল সত্য আবিষ্কার করিয়াছে 
_তাহা যতক্ষণ সাধারণভাবে আমাদের দেশের আয়ন্তীভূত না হইবে, ততক্ষণ তাহারি 
ধারাবাহিক উন্নতি স্রোতের নব নব সুক্ষ্মলহরী দেখিয়া চিনিবার, দিব্য দৃষ্টি সে পাইবে কোথা 
হইতে? সুতরাং বিজ্ঞানচষ্চার এই প্রথম যুগে যাহারা দেশে পাশ্চাত্য বিজ্ঞান প্রচারের 
চেষ্টা করেন-এবং সে চেষ্টায় কৃতকার্য হন, তাহারা আমাদের সমধিক কৃতজ্ঞতাভাজন ; 
এবং এই কৃতজ্ঞতা প্রকাশই প্রকৃতির প্রকৃত সমালোচনা । প্রবন্ধগুলির বিশেষ করিয়া 
সমালোচনা করিতে যাওয়া আমাদের পক্ষে ধৃষ্টতা মাত্র,-কেননা আমরা বৈজ্ঞানিক নহি। 
তবে এই মাত্র বলিতে পারি, প্রাকৃতিক নিবর্বচনের ন্যায় প্রবন্ম গুলিতে লেখকের নিব্্বাচন 
ইহা যথেষ্ট অনুকৃূল,-জ্ঞানলাভ ছাড়া ইহাতে স্বাধীন চিন্তা, স্বাধীন কল্পনারও যথেষ্ট অবসর 


২৫৪ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


আছে। প্রলয়, মৃত্যু, ব্লীকোর্টের কীট, জ্ঞানের সীমানা, প্রকৃতির মূর্তি-_ প্রভৃতি প্রবন্ধগুলি 
জ্বানের তরঙ্গ কক্পনাবর্ণে বিশ্লিষ্ট হইয়া নৃতন দিব্য চিন্তা, দিব্য দর্শন সৃজিত করে-সে 
অপৃবর্বভাব আশা বিম্ময় জ্ঞান কল্পনার সমবায় চিত্র। দৃষ্টান্ত স্বরূপ বাইসম্যানের থিওরি 
সম্বন্ধে আমাদের মনের চিত্র অঙ্কিত করা যাইতে পারে। 

বাইসম্যান বলেন--“জীবশরীব্রের স্থুলত দুইটা ভাগ। উহার অস্তিত্বের অন্য এইরূপ 
নি্দেশি প্রত্যেক জীবের ও প্রত্যেক ব্যক্তির পক্ষে খাটে। একটা ভাগকে বীজভাগ বলা 
যাইতে পারে, দ্বিতীয় ভাগকে আবরণ ভাগ বলা যাইতে পারে। বীজভাগটাই প্রকৃত 
প্রাণী ;_ উহাই প্রকৃত জীব। প্রকৃতির নিকট উহারই মূল্য। আবরণ ভাগটার অস্তিত্ব কেবল 
বীজভাগকে রক্ষা করিবার জন্য, উহাকে আবরণ করিয়া ঢাকিয়া রাখিবার জন্য। উহার 
অস্তিত্বের অন্য অর্থ বা উদ্দেশ্য নাই। নাক মুখ চোক কান, স্নায়ু অস্থি পেশী ত্বক শিরাধমনী, 
_ প্রভৃতি লইয়া সাধারণত যেটা জীবের শরীর বা দেহ বলিয়া পরিচিত, সেটা প্রায় সমগ্রই 
এই আবরণ কার্যের জন্য, অর্থাৎ ক্ষুদ্র বীজভাগকে প্রকৃতির আবন্রমণ হইতে রক্ষা করিবার 
জন্য বর্তমান। এই আবরণ ভাগ আবার বীজভাগ হইতে উৎপন্ন হয়। বীজ আপনার 
আবরণ আপনি প্রস্তুত করিয়া লয়। বীজ আপনাকে বিভক্ত করে ; এক ভাগ বীজই থাকে ; 
অপর ভাগ সেই বীজকে বাহ্য প্রকৃতির আক্রমণ হইতে রক্ষা করিবার জন্য গঠিত ও 
নির্মিত হয়। আবরণ-শরীর বীজ-শরীর হইতে উদ্ভূত হয় ; কাজেই বীজের ধর্ম আবরণে 
বর্তমান। যে যেমন বীজ, তদুৎপন্ন আবরণ তেমনি। গাছের বীজ হইতে গাছের দেহ 
- মানুষের বীজ হইতে মানুষের দেহ জন্মে। বীজকে রক্ষা করাই আবরণের কাজ। বহিঃস্থ 
প্রকৃতির সহিত আবরণের কারবার। বহিঃস্থ প্রকৃতির যাহা কিছু অত্যাচার উপদ্রব, তাহা 
আবরণের উপর দিয়াই যায়। আবরণ বাহ্য প্রকৃতির সহিত কারবারের ফলে পীড়িত, 
দলিত, বিকৃত, পরিবর্তিষ্ত হয়। বাহ্য প্রকৃতি আবরণকে ভেদ করিয়া বীজের উপর 
আক্রমণ বা তাহার বিকার সম্পাদন সহজে করিতে পারে না। বীজ আবরণকে সৃষ্টি করে, 
_কিন্তু আবরণ হইতে বীজ জন্মে না। বীজ শষ্য, আবরণ তাহার খোলা মাত্র। আবরণের 
বিকারে বীজের বিকার হয় না। আবরণের উন্নতিতে বীজের উন্নতি হয় না। জীবনের 
প্রথম বয়সে বীজ আবরণের সৃষ্টি করে-আবরণ উত্তরকালে বহিঃপ্রকৃতির সহিত যুদ্ধ 
করিয়া নিজে পুষ্ট বিকৃত বা সংস্কৃত হইয়া বীজকে রক্ষা করে। জীবনে পূর্ণ বয়স উপস্থিত 
হইলে, বীজ জীবনের প্রধান কার্য সাধনে প্রবৃত্ত হয়। আপনি আপনাকে ভাগ করে, 
আপনার খানিকটা ভাগ আপন হইতে বিচ্যুত করে, এই ভাগটা পৃথক হইয়া গিয়া স্বতন্ত 
জীবন লাভ করে ; আপনার স্বভাবানুযায়ী নূতন আবরণ নির্মাণ করিয়া লইয়া আপনার 
জীবলীলা আরম্ভ করে। এই ব্যাপারের নাম সম্তানোৎপাদন। 

“বীজ ভাগ ক ও আবরণ ভাগ খ। ক ও খ উভয় লইয়া সম্পূর্ণ জীব শরীর। ক 
হইতে খয়ের উৎপত্তি। খয়ের উৎপত্তি ককে রক্ষা করিবার জন্য ; বাহিরে যে সকল 
প্রাকৃতিক শক্তি ককে বিনষ্ট করিতে উদ্যঠত আছে, তাহাদিগের অত্যাচার হইতে রক্ষা 
করিবার জন্য। খ বাহির হইতে আহার সংগ্রহ করে, আত্ম পুষ্টি করে, সঙ্গে সঙ্গে ককে 
নিভৃতে সুরক্ষিত ও অবিকৃত রাখে। কয়ে যে সকল ধর্ম বর্তমান, তাহাই জীবের সহজ. 


প্রবন্ধ ২৫৫ 


ধর্ম; খ বাহা প্রকৃতির প্রভাবে যে সকল ধর্ম উপার্জান করে তাহাই জীবের অজ্জিত 
ধন্্ম। খ সহজে বিকৃত হয়, কিন্তু ক সহজে বিকৃত হয় না। খ ক্রমশ পুষ্টি ও বৃদ্ধিলাভ 
করিয়া আপন সামর্ের সীমায় বা পরিণতিতে আসিয়া উপস্থিত হয়। সেই সময় জীবের 
পূর্ণ বয়স বা যৌবনকাল। বাহ্য প্রকৃতির সহিত খয়ের যে সংগ্রাম তাহা চিরকাল চলিতে 
পায় না। যতদিন খয়ের জয় ততদিন উহার বৃদ্ধি ও পুষ্টি। সে সময় আইসে যখন এই 
বৃদ্ধি ও পুষ্টি স্থগিত হয়। তখন বাহ্য প্রকৃতি খয়ের উপর জয়লাভ করিতে আরম্ত করে। 
আবরণ তখন ভ্রমে জীর্ণ হইতে থাকে। খয়ের পুষ্টির ও বৃদ্ধির অবস্থা জীবের বাল্য। 
খয়ের পরিণত অবস্থা জীবের বার্ঘক্য। যৌবনে বার্ধক্যের পৃব্র্বে ক আপন বার্থক্যোম্মুখ 
আবরণ ত্যাগ করিয়া বাহিরে আসিতে চায়। তখন আর প্রাটান বার্ঘক্যোম্মুখ জীর্ণ 
আবরণের উপর বিশ্বাস রাখিয়া থাকিতে পারে না। প্রাচীন আবরণ ত্যাগ করিয়া বাহির 
হইয়া আসে ; অথবা আপনারি খানিকটা অংশ বাহির করিয়া দেয়। ক প্রাটীন খয়ের আবরণ 
হইতে বাহিরে আসিয়া নৃতন ঘর পাতিয়া নৃতন সংসারযাত্রা নিম্মাণ করে। ক, খ হইতে 
এইরূপে মুক্তিলাভ করিয়া বাহিরে আসে ও নৃতন আবরণ নির্মাণ করিয়া লয়। সেই 
নৃতন আবরণের নাম যেন গ। পৃব্বতন পুরুষে খ যেমন ক হইতে নিম্মিতি হইয়াছিল, 
পরবর্তী পুরুষে গ তেমনি.সেই ক হইতেই নিম্মিতি হয়। ক ও খ একত্রযোগে পিতা 
বা মাতা। জীবতত্তে পিতা ও মাতা উভয়ে বিশেষ পার্থক্য নাই ; উভয়েরই সংসারে স্থান 
একরূপ, উভয়েরই জীবনের উদ্দেশ্য একরূপ। ক ও গ একত্রযোগে পুত্র বা কন্যা। ক 
ও খ উভয়ের সমষ্টি পৃর্বপুরুষ-ক ও গ উভয়ের সমষ্টি পরপুরুষ। সহজ ধর্ম্ম যাহা 
পৃকর্বপুরুষে বর্তমান ছিল, তাহা পরপুরুষেও দেখা দেয়। কেননা সহজ ধর্ম কয়ের ধর্ম্ম; 
এবং পূব্্বপুরুষের ক অবিকৃত অবস্থায় পরপুরুষে যায়। পৃব্র্বে ক ছিল এক আবরণের 
ভিতর, এখন সেই ক আছে অন্য আবরণের ভিতর। পিতা ও পত্রে এই মাত্র তফাৎ। 
পূর্বপুরুষের অর্জিত ধর্ম্ম পরপুরুষে যায় না। কেননা গয়ের সহিত খয়ের কোন সম্বন্ধ 
নাই। বাহাপ্রকৃতি খয়ে যে পরিবর্তন সাধিত করে তাহা কয়ে সংক্রামিত হয় না, কাজেই 
তাহা গয়ে যায় না। পরপুরুষের ক এবং গ পূর্বপুরুষের সহজ ধর্ম পায় মাত্র। অর্জিত 
ধর্্ম পায় না। তেমনি আবার গ যে সকল নূতন ধর্ম অর্জন করে, তাহা তৎপরবর্তী 
পুরুষে যায় না; আপন জীবনেই তাহার সমপ্তি হয়।. 

“বীজ ক প্রাচীন জীর্ণ আবরণ খ হইতে মুক্তিলাভ করিয়া নূতন আবরণ গকে নির্মাণ 
করে, ক মুক্তিলাভ করিয়া নৃতন স্বাধীন জীবন আরম্ভ করিলে খয়ের কাজ ফুরাইল। গয়ের 
কাজ যখন আরম্ত হইল, খয়ের কাজ তখন শেষ হইল। প্রকৃতির আর তখন খয়ের উপর 
অণুমাত্র মমতা নাই। পুত্র জন্মিলে পিতা বৃদ্ধ। পিতার জীবনের উদ্দেশ্য এখন সিদ্ধ 
হইয়াছে। এখন তাহার অস্তিত্ব ধরার ভারম্বরূপ। তাহার অস্তিত্ব এখন জীবন সংগ্রামের 
তীব্রতা বাড়ায় মাত্র। শিশু স্ফুর্তি ও আগ্রহ সহকারে নৃতন জীবন আরম্ভ করিয়া নৃতন 
উৎসাহে জীবনসমরে প্রবৃত্ত হইয়াছে । বৃদ্ধের জীবন এখন উদ্দেশ্যহীন ও নিরর্৫থক। প্রকৃতি 
তাহাকে এক পঙ্থা দেখাইয়া দিতেছেন। সে এখন সেই পন্থায় চলুক। সেখানে সে শাস্তি 
লাভ করিবে। সেই পঙ্থার নাম মৃত্যুর পন্থা । বৃদ্ধের মরণই মঙ্গল। বৃদ্ধ যেন জীবিত থাকিয়া 
ভবের বোঝা ভারি না করে।” 


২৫৬ স্বর্ণকৃমারী দেবীর রচনা-সংকলন 


দেখা গেল জীবে বীজভাগই যথার্থ প্রাণী, এবং এই প্রাণীভাগ এক আবরণ হইতে 
অন্য আবরণে স্বাধীন জীবন আরম্ত করিলে জীবের কাজ ফুরাইল ; “প্রকৃতির আর তখন 
তাহার প্রতি অণুমাত্র মায়া মমতা নাই ; পুত্র জম্মিলে পিতা বৃদ্ধ।” মৃত্যুই তখন তাহার 
একমাত্র পন্থা। 

ইহাই যদি,--যদি প্রাণী উৎপাদনেই মাত্র ব্যক্তিগত প্রাণীর উদ্দেশ্য সাধন হয়, এমন 
কি সে তখন প্রকৃতপক্ষে প্রাণহীন আবরণসব্্বস্ব মাত্র হয়, তাহা হইলে জীবের 
সন্তানোৎপাদনরূপ উদ্দেশ্য শেষ হইবামাত্র, অন্য কথায় এক আবরণ হইতে ভিন্ন আবরণে 
পুনর্জম্মগ্রহণ শেষ করিবামাত্র, সেই উদ্দেশ্যহীন প্রাণীহীন আবরণসার জীব প্রকৃতি কর্তৃক 
তৎক্ষণাৎ কেননা ধূলিসাৎ হয়? বৃদ্ধ বৃদ্ধরূপে বাচে কেন? কেবল তাহাই নহে--তাহার 
আত্মরক্ষার প্রবৃত্তিই বা কেন, আর বৃদ্ধের প্রতি সংসারেরই বা দয়া মমতা কেন দেখা 
যায়? 

বোঝা গেল সম্তানে আত্মরক্ষার জন্যই পিতা মাতার মনে স্তরেহ মমতার উদয়, কিন্তু 
বৃদ্ধ পিতামাতার প্রতি ভক্তি কৃতজ্ঞতা দয়ামায়ার প্রবৃত্তিও ত জীবের স্বভাবধন্্ম ;__-যদি 
বৃদ্ধের জীবনের কোন উদ্দেশ্যপূর্ণ স্বতন্ত্র অস্তিত্ব না থাকে, তাহা হইলে সন্তানের বৃদ্ধ 
পিতামাতাকে রক্ষা করিবার অথবা বৃদ্ধের নিজেরই আত্মরক্ষা করিবার প্রবৃত্তির অর্থ কি? 
প্রকৃতিই বা জীবকে বৃদ্ধরূপে ক্রোড়ে আশ্রয়দান কেন করেন? কিন্তু দেখিতে গেলে বাচে 
কে? শৈশব কতটুকু? যৌবন কতটুকু? বাদ্ধক্যই সবর্বাপেক্ষা দীর্ঘায়ু। বাদ্ধক্যিই বাচে 
অধিক। ক্ষুদ্র শৈশব আপন আবরণ পুষ্টি বৃদ্ধি করিতে করিতে অজ্ঞানে যৌবনে আসে, 
যৌবন আত্ম ভুলিয়া সংসারের কাজ করে, বার্ঘক্যই কার্যশেষে আপনাকে উপভোগ 
করে, নিজের অন্তিত্ব-সুখে নিজে ভোর হইয়া থাকে, এইরূপে বার্থক্যই সবর্বাপেক্ষা 
আত্মভোগী। যাহা প্রাকৃতিক ধর্ম তাহার বিপরীতে সমাজধর্্ম টিকিতে পারে না ; যদি 
বার্ধক্যের জীবন নিরর৫থক হুইত, তাহা হইলে সমাজে বৃদ্ধহত্যাই পুণ্যরূপে গণ্য হইত, 
বৃদ্ধও আত্মরক্ষার ইচ্ছা করিত না, কেননা যাহার আত্মা নাই, তাহার আত্মরক্ষার প্রবৃত্তি 
আসিবে কেন? তাহার আত্মা তাহার প্রাণ ত অন্য আবরণে । কিন্তু আসলে বৃদ্ধের জীবনের 
মায়া কিছুমাত্র কম নহে ; বরঞ্চ বেশী! কি শৈশব কি যৌবন কি বার্ধক্য, সকর্ব অবস্থাতেই 
আত্মরক্ষার প্রবৃত্তি জীবের প্রধানতম প্রবৃত্তি। এমন কি পিতা মাতার সস্তানশ্রেহ হইতেও 
ইহা প্রবল। জীবন সংগ্রামে স্বার্থ লইয়া ছন্দ বাধিলে সম্তানকেও পিতামাতা বলিদান দিয়া 
থাকেন। জীবের জীবনের কেবল সম্তানগত উদ্দেশ্য সম্তানগত প্রাণ হইলে এরূপ হইত 
কি? প্রাকৃতিক নিয়মে বর্জিত বিধি নাই। একটি বিপরীত দৃষ্টান্তে বু-যত্ব-গঠিত বৈজ্ঞানিক 
সিদ্ধান্তও অর্থহীন হইয়া পড়ে। 

আর এক কথা, এ সিদ্ধান্ত ঠিক হইলে-যৌবনরক্ষা_করতলস্থ আমলকীবৎ 
মনুষ্ের ইচ্ছাধীন হইত না কি? কিন্তু 

“যত্বে তৃণকাষ্ঠখান--রহে যুগ পরিমাণ 
বহু যত্বে দেহ নাশ ন] হয় বারণ।” 
কোন যতি ব্রহ্মচারী-কোন চিরকুমারী বাদ্ধক্য হইতে ত্রাণ পাইয়াছেন কি? 
বাইসমান এ সকল সমস্যার পূরণ কিরূপে করিয়াছেন--জানিতে ইচ্ছা হয়। অথবা 


প্রবন্ধ ২৫৭ 


ইহা এমনি অবৈজ্ঞানিক মনের প্রশ্ন যে, এ সম্বন্ধে কোন কথা বলাই তিনি আবশ্যক 
বিবেচনা করেন নাই? 

হিন্দু দার্শনিকেরা পিতা, পূত্ররূপে জন্মগ্রহণ করেন বলিয়াও জীবের জীবন রহস্য 
সম্পূর্ণ ভেদ হইল না বিবেচনা করিয়াছিলেন, তাই তাহাদিগকে পরজনম্ম পূর্বজম্মের 
কল্পনা করিতে হইয়াছিল। কিন্তু আধুনিক বিজ্ঞানে যাহা প্রত্যক্ষ প্রমাণ যুক্তির বিষয় নহে, 
তাহা অগ্রাহ্য। তখন ইন্দ্রিয়াতীত অপ্রত্যক্ষ বিজ্ঞানও জ্ঞানগম্য বলিয়া ধারণা ছিল,__ 
অন্তরিন্দ্রয়ের 185 আবিষ্কার কল্পেই সেই জন্য তখনকার বৈজ্ঞানিকগণ জীবনপাত 
করিতেন।-এখন সেকাল নাই, এখন »-48)5ও ইন্দ্রিয়ের বিষয়ীভূত হওয়া চাই; 
১১৪ কন পর তবেই তাহা 
জ্ঞানের বিষয়, বিশ্বাসের বিষয় হইবে। উভয়ের মধ্যবর্তী সেই সৃল্ষ্স শৃঙ্খল প্রকৃতি কাহার 
নয়নে খুলিবেন? 

লেখক তাহার প্রাটান জ্যোতিষে বলিতেছেন--“পৃবের্ব এদেশে যে প্রণালীতে 
গ্রহগণের অবস্থিতি গণিত হইত, এবং এত জটিলতা সত্তেও যেরূপ সূন্ষ্মভাবে ফল 
নিষ্কাষিত হইত তাহাতে বিলক্ষণ বাহাদুরি ও ওস্তাদি আছে। সেই বাহাদুরি ও ওন্তাদি 
দেখিলে একদিকে বাহবা না দিয়া থাকা যায় না, ও অপরদিকে যখন দেখা যায় তাহারা 
অসীম পরিশ্রমে অক্রান্ত অধ্যবসায়ে বনজঙ্গল ভাঙ্গিয়া পাহাড় কাটিয়া সহন্্র পদস্থলন 
এড়াইয়া বিপুলবিক্রমে দুর্গম শৈলশিখরের সমীপবন্তী হইয়াছিলেন, কেবল আর একটা 
লাফ দিতে পারিলেই শৈলশিখরে দণ্ডায়মান হইয়া নির্মল বায়ুস্তরের মধ্য দিয়া দিগন্ত 
পর্য্যন্ত দৃষ্টিরেখাবর্তী ও আলোকিত দেখিতে সমর্থ হইতেন, তখন আর পরিতাপের ইয়স্তা 
থাকে না।” 

এখানেও সেই একটি লাফের মাত্র যেন শুধু বাকী। বিজ্ঞান জড়প্রকৃতি সম্বন্ধে এত 
কথা বলিতেছে, তাহার আকর্ষণ বিকর্ষণ গতিবিধি কৃট প্রণালী কত না আবিষ্কার করিতেছে, 
অথচ এত জ্ঞানের উন্নতিতে আসিয়া স্তক্তিতভাবে অজ্ঞানের মত কহিতেছে-“মন কি 
তাহাও জানি না, জড় কি তাহাও জানি না। একই পদার্থের দুই ভাব- একদিকে জড়ত্ব, 
একদিকে চৈতন্য । সঙ্কেত লইয়া কারবার। টেলিগ্রাফের কেরাণী যেমন সঙ্কেত লইয়া 
কারবার করে, বিদেশের বন্ধুর মনের কথা টানিয়া আনে, চৈতন্য তেমনি কতকগুলা 
সঙ্কেত লইয়া কারবার চালাইতেছে। জড়জগতের অস্তিত্ব কল্পনামাত্র। এই কল্পনা 
জীবনরক্ষার একটা উপায় ও কৌশল। প্রকৃতি করাইতেছেন_বথা নিষুক্তবৎ করিতেছে। 
জড়জগৎ আছে কি নাই মহা সমস্য ।” 

এমন দিন কি আসিবে না যখন এই সমস্যার পূরণ হইবে? কোন ক্ষণজন্মা ব্যক্তি 
জড় ও চৈতন্য জগতের অন্তর্ব্তী শৃঙ্খল আবিষ্কার করিয়া ইহাদের যথাযথ স্বরূপ--যথাযথ 
'সন্বন্ধ নিদ্দেশি করিয়া দিবেন? আশা হয় বিজ্ঞানের সেই নবযুগ আসিবে,--পতগ্রলি, 
কপিল, নিউটন, কান্ট একই আবরণে জন্মগ্রহণ করিয়া দুই তত্বকে এক করিয়া 
দেখাইবেন। বুঝি বা ভারতভূমিই আবার বিজ্ঞানের সেই অপূর্ব আলোকবর্তিকা হস্তে 
জগৎ উজ্জ্বল করিয়া তুলিবে। জানি না ইহা বাতুলের আশা কিনা_ এইমাত্র জানি, বাতুলতা 
হইলেও ইহা আমার আজিকার বাতুলতা নহে; আমার সত্যযুগের প্রপিতামহ ক স্বকীয় 


স্বর্ণ, র. স.: ১৭ 


২৫৮ ্র্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


বাতুল কল্পনা আমাতে বিকশিত তাহারই ব্রহ্গরন্ধ হইতে ধ্বনিত করিতেছেন। 

উপসংহারে একটি কথা এই-_-বইখানির মধ্যে দুই এক স্থূল সাধারণ পাঠকের পক্ষে 
একটু যেন জটিল বোধ হইল। "জ্ঞানের সীমানা” নামক প্রবন্ধে--ন্ত্ী পুরুষ ভেদ 
স্বভাবের নিয়ম নহে; স্ত্রী পুরুষ ভেদ সৃষ্টিরক্ষার একমাত্র উপায় নহে। ব্ক্তিমানরই স্ত্রী 
বা ব্যক্তিমাত্রই পুরুষ, অথবা বাক্তিমাত্রই স্ত্রী ও পুরুষ; কাহারো স্তীত্ব ও পুরুষত্ব উউয়ই 
অবিকশিত , কাহারও বা উভয়ভাবই সমান পরিমাণে বিকাশপ্রাপ্ত, কোন পুরুষে স্ত্রীভাব 
পুরুষত্বে লীন, কোন ব্ক্তিতে পুরুষত্ব স্ত্রীভাবে আচ্ছাদিত। 

“মৃত্যু স্বভাবের ধর্ম নহে, জীবনের অবশাস্তাবী পরিণাম নহে, জাতীয় জীবন বর্ধনে 
উদ্দেশ্যে ব্যক্তিজীবনের উপার্জিত, ব্যক্তিজীবনে অভিব্যক্ত ধর্মমাত্র”-এই সকল 
অংশের আর একটু ব্যাখ্যা করিলে ভাল হইত। 


ভারতী, বৈশাখ ১৩০৪ 


প্রবন্ধ ২৫৯ 
সমাজ/ইতিহাস/রাজলীতি 


একটি প্রস্তাব 


দেশের স্ত্রীলোকেরা সুশিক্ষিত না হইলে প্রকৃত প্রস্তাবে যে দেশের উন্নতি হইতে পারে 
না, ইহা আজকাল অনেকেই বুঝিতে আরম করিয়াছেন। একটি গাছের একদিকে 
সূর্যাকিরণ পড়িলে যেমন গাছটির সব্বাঙ্গীণ স্ুর্তি বিকাশ হয় না, তাহার একদিক দুবর্বল, 
একদিক সবল, একভাগ ফলবান, অপর ভাগ নিষ্কল হইয়া পড়ে, সেইরূপ যে জাতির 
এক ভাগ শিক্ষিত, অন্য ভাগ অশিক্ষিত, একভাগ মাত্র সুস্থ, অন্য ভাগ রুগ্ন, সে জাতির 
পূর্ণ শ্রী কোথায়? একথা কে না বলিবেন, কিন্তু আমি ইহা হইতেও অধিক বলিতে চাহি। 
বাস্তবিক পক্ষে, যেমন দেহের একভাগ রুগ্ন হইলে অন্য ভাগের স্বাস্থ্য অটুট থাকিতে 
পারে না-দেহের সহিত সমস্ত অঙ্গ, প্রত্যঙ্গের এমনি যোগ আছে--যে উহাদের একটি 
ক্ষুদ্র অংশ ব্যথিত হইলে সমস্ত দেহের স্বাস্থাভঙ্গ হয়, সেইরূপ জাতির এক অংশের 
সহিত অপর অংশের এমনি ঘনিষ্ট সম্বন্ধ যে একটিকে অশিক্ষিত রাখিয়া অপরটির শিক্ষা 
কখনই পূর্ণ হইতে পারে না। স্ত্রীলোকেরা সুশিক্ষিত না হইলে সমাজ যে আধাআধি রকমে 
ক্ষতি-্রস্ত হইল এমন নহে, জাতির সম্যক উন্নতিই স্ত্রীলোকের সুশিক্ষার উপর নির্ভর 
করিতেছে, স্ত্রীলোকদিগকে অশিক্ষিত রাখিয়া পুরুষেরা কখনই সুশিক্ষিত হইতে পারেন 
না। স্ত্রীলোকদিগকে নীচে রাখিয়া তাহাদের উচ্চে থাকিবার আশা করা বৃথা, তাহারা স্বর্গের 
যত উচ্চ-ধাপেই থাকুন না কেন, তাহাদের স্বর্গ হইতে রসাতলে তাহা হইলে নামিতেই 
হইবে। 

বাহিরের শিক্ষাই কি পুরুষদের একমাত্র শিক্ষা? ঘরের শিক্ষা কি তাহাদের জীবনের 
উপর কোনই কার্য করে না? 

মাতার দুগ্ধের সহিত, ভগিনীদের খেলাধূলার সহিত, আত্মীয় সম্পকীয় মহিলাদের 
কথাবার্তার সহিত, স্ত্রীর গল্পের সহিত কি পুরুষদের শিক্ষা জড়িত নহে? কিন্তু যেখানে 
এই দুইরূপ শিক্ষা সম্পূর্ণ বিভিন্ন, সেখানে শিক্ষার কি পরিণাম? যেখানে ঘরে মা শেখান 
একরূপ, বাহিরে মাষ্টার শেখান অন্যরূপ, হৃদয় একরকম বুঝিয়াছে, স্ত্রী-বোনরা আর 
একরকম বুঝাইতে চাহেন, যেখানে বাহিরের শিক্ষার সহিত, স্নেহ মমতার শিক্ষার আদপে 
মিল নাই, সেখানে কি শিক্ষার ভিত্তি দৃঢ় হইতে পারে? যদি এই দুই শিক্ষায় সাম্য থাকে 
তবেই সে শিক্ষা যথার্থ কার্যকরী হইতে পারে, নহিলে পুরুষেরা কি শিখিতেছেন, আর 
কি না শিখিতেছেন, তাহা ত বুঝিয়া উঠা যায় না, তাই বলিতেছি ঘরের শিক্ষা গ্রকৃত 
যতদিন না হইতেছে ততদিন পুরুষদেরও প্রকৃত শিক্ষা হইতেছে না। একজন অসংখ্য 
উপাধিধারী হইলেও তাহার শিক্ষার অভাব থাকিয়া যাইতেছে । এখনকার এই কেন্দ্রহীন, 
টলমলে ; বিকল শিক্ষা, শিক্ষার দিকে বেশী ঝুঁকিতেছে কি অশিক্ষার দিকে বেশী 
ঝুঁকিতেছে, তাহা ঠিক করা বড়ই কঠিন। এখন সমাজের অন্য সকলবিষয়ের ন্যায় এ 


২৬০ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


শিক্ষাটাও যেন খেচুড়ি পাকাইতেছে, যতদিন মা সন্তানদিগকে শিক্ষা না দিতে পারেন, 
স্ত্রী সঙ্গিনীর উপযুক্ত না হন, ততদিন এ শিক্ষার ডালে চালে আর মিশিবার আশা 
দেখিতেছি না। সেরূপ শিক্ষার মত শিক্ষা পাইলে কি আর সেদিন সামান্য একটু সুবিধার 
জন্য কলেজের ছাত্রগণ স্বচ্ছন্দে মিথ্যা কথা কহিয়া দেশের মাথা হেট করিতে পারে 
-না আত্মসম্মানের মাথা খাইয়া দেশের মান্যগণ্য লোকগণ শ্বেতহস্তের লগুড় খাইয়া 
মান শুষ্কমুখে গৃহে ফিরিয়া আসেন? 

অসুবিধা, ত্যাগন্থীকার সামান্য বলিয়া মনে করিতে শিক্ষা পাইতেন--তাহা হইলে কি আর 
এরূপ কষ্টকর, হাস্যকর অপমানজনক ব্যাপার ঘটিতে পারিত? যদি আত্মসম্মান হারাইয়া 
গৃহে আসিলে মা বলিতেন, “এমন পুত্র আমার সন্তান নহে, দেশের কলঙ্ক,” স্ত্রী বলিতেন, 
“স্বামী, তোমার এ নিন্দা শুনিবার আগে আমি মরিলাম না কেন”-__-তাহা হইলে কি আর 
দেশের এ ভাব থাকে? কিন্তু কুস্তীর মত মাতারই ভীমার্জুনের মত সন্তান হইতে পারে, 
আর বীরাঙ্গনা রাজপুত-ললনারই যশোবস্তের ন্যায় বীর স্বামী শোভা পায়-যিনি পরাজিত 
মৃত্যু হইয়াছে, আমি অনুমৃতা হইব--আমার স্বামী শত্রুহস্তে পরাজিত হইয়া পলায়ন 
করিয়াছেন--ইহা নিতান্ত অসম্ভব--” 

আর এদেশের মাতাদের গর্ভে ভীমার্জুন হন ত সে ভারতউদ্ধারের বিপিন ও 
কামিনীকুমার। সে ভীমার্জুন অন্ধকার রাত্রে একাকী--“দ্রৌপদী পরাক্রমে” নো সম্ভবে 
বাঙ্গালীর ভীম পরান্রম”) “বাম-জুতাতলে ক্ষিতিতল সংঘর্ষণ” করিয়া, “বিষম বাহু 
বটে-কিন্তবু বাতাসের শব্দে ভয়ে পলাইয়া যান। ইহা না করিয়াই বা পুরুষেরা কি করেন? 
এমন রুগ্ন দুর্বল জাতির নিকট ইহা হইতে অধিক সাহস কিরপে প্রত্যাশা করা যাইতে 
পারে? 

যেখানে আপনার বলের উপর বিশ্বাস নাই, বরং বিপরীত বিশ্বাস, সেখানে কাজেই 
নীতির আদর্শ স্বরূপ হইয়া, এক গালে চড় মারিলে আর একটি গাল পাতিয়া দিতে হয়, 
তবে দুঃখ এই, সে সততার মর্য্যাদা কেহ বুঝিতে পারে না, বীর সবল পুরুষের সেরূপ 
ব্যবহার দু্বলের হৃদয় স্পর্শ করে, কিন্তু সবলের প্রতি দুবর্বলের ওরূপ নিষ্ঠতাচরণ 
হাস্যজনক হইয়া দাঁড়ায়। 

একমাত্র শরীরের বলের অভাবেই যে এরূপ হইয়া থাকে তাহাও নহে, মনের বল 
থাকিলে ভাঙ্গা শরীরও [ সতেজ ] হইয়া উঠে, সাহসী তেজন্থী দুর্বল-কায়ের নিকট একজন 
ভীরু ভীম-মাংসপেশী পালোয়ানেরও অগ্রসর হইবার সাধ্য নাই। শরীরের বল থাকিলে 
স্থল বিশেষে মনের বল বৃদ্ধি করে সন্দেহ নাই, কিন্তু মনের বলের, নৈতিক সাহসের 
প্রভাব আরো অধিক,--তবে যেখানে এ উভয়েই পূর্ণ বিকাশ, সেখানে মণিকাঞ্চন-যোগ! 
বাঙ্গালী জাতির এই দুইরকম বলেরই অভাব। বাল্যকাল হইতে এ জাতির মনের স্বাস্থ ও 
শরীরের স্বাস্থাকে রীতিমত উপায়ে এমন পিশিয়া ফেলা হয় যে পরে যত্ন করিলেও সেই 
ভাঙ্গা শরীর ও নিস্তেজ মনকে আবার গড়িয়া তোলা একরূপ অসাধ্য। বঙ্গদেশের ভদ্র 


প্রবন্ধ ২৬১ 


পরিবারের মাতারা এ বিষয়ে একরকম উল্টাই বুঝিয়া থাকেন। ব্যায়াম প্রভৃতি কোনরূপ 
শারীরিক পরিশ্রমের কাজে, কিম্বা এমন কোনরূপ সাহসের কাজ যাহাতে একটুও বিপদের 
সম্ভাবনা-তাহাতেই ছেলেবেলা হইতে তাহারা সন্তানদিগকে নিরুৎসাহ করিয়া থাকেন। 

ছেলেরা ছুটাছুটি করিলে--কি গাছে চড়িতে গেলে, কি কোনরকম একটা ব্যায়ামের 
মত খেলা করিতে গেলেই সেটা দুরন্তপনা ;-কোন ছেলে কুস্তি করিতে যদি গেল-_ 
অমনি মেয়েরা বলিয়া উঠিলেন--“ভদ্রলোকের ছেলে হয়ে অধঃপাতে গেলি-আরে 
লেখাপড়া কর, শেষ কালে কি দরোয়ানগিরি করে খাবি নাকি ।” মারা চাহেন শিষ্ট শাস্ত 
হইয়া, ছেলেগুলি সারাদিন বই হাতে করিয়া ঘরে চুপটি করিয়া বসিয়া থাকে, ছেলেদের 
লেখাপড়া করিতে হইবে এটা তারা বেশ বুঝিয়াছেন-সেইজন্য আর কিছু না হৌক 
--বাঙ্গালা দেশে ছেলেদের লেখাপড়াটা হইতেছে, কিন্তু যে কাজে কলমের সঙ্গে যোগ 
নাই, তাহাই যেন অপমানের কাজ, ছোটলোকের কাজ। এরূপ শিক্ষায় ছেলেদের মান- 
অপমানের জ্ঞানটা কিরূপ টনটনে হইয়া উঠে--তাহার একটি দৃষ্টান্ত দিই। একজন যুবা 
গল্প করিতেছিলেন--একদিন ট্র্যামগাড়ীতে যাইতে যাইতে ট্র্যামের ঘোঁড়াটা দুষ্টমি করিয়া 
ট্যামের লাইন হইতে গাড়ীখানা সরাইয়া ফেলিল--চালক অনেক কষ্টে লাইনের উপর 
গাড়ী আনিতে পারিতেছে না দেখিয়া যুবক নামিয়া গাড়ী ঠেলিতে গেলেন-ভাবিলেন 
দেখাদেখি আরো দুই একজন যাত্রী নামিয়া তাহাকে সাহায্য করিতে আসিবে। কিন্তু কেহই 
আসিল না, তিনি অশ্ব-চালকের সঙ্গে বহুকষ্টে গাড়ীখানি লাইনের উপর তুলিয়া যখন 
উপরে উঠিলেন তখন আর সকলে মুখ চাওয়া চাওয়ি করিয়া অল্প অল্প হাসিতে লাগিল 
_সে হাসির অর্থ এই, “এত নীচ কাজে তোমার প্রবৃত্তি হইল!--” 

আর এরপ স্থলে ইয়োরপের একজন ডিউকও অপমান জ্ঞান করিতেন না, বরং 
অমন অবস্থায় চুপ করিয়া বসিয়া থাকিতেই তাহার লজ্জা হইত। 
বিধিমত প্রণালীতে শ্রীবৃদ্ধি সাধন করা হয়। মা যদি জানালা হইতে একজন ইংরাজসৈন্যের 
কাছ দিয়া ছেলেকে যাইতে দেখিয়াছেন-অমনি ডাকাডাকি হাকাহীকি করিয়া তাহাকে 
ঘরে আনিয়া তবে নিশ্চিন্ত। বাহিরে কোন গোলযোগ হইলে যুবা পুত্রকে যে মাতা দুবর্বলের 
সাহায্য জন্য পাঠাইবেন তাহা নহে- কোনমতে ছেলে যাহাতে সেখানে না যায় এই তাহার 
চেষ্টা, কি জানি যদি বিপদ ঘটে। 

এইরূপ শিক্ষায় যদি বালকদের “দ্রৌপদী পরাক্রম”ও ব্থাকে, সেও জন্মার্জিত 
পৃণ্যফলে, নহিলে ইহাতে ত পিপীলিকা পরাক্রমও থাকিবার কথা নহে। কাজেই যদি 
একস্থানে একজন ইংরাজ স্বদেশীয়দের প্রতি অত্যাচার করে ত আর দশজন দাঁড়াইয়া 
একটা তামাসার মত দেখিতে থাকিবে- এমন স্থলে যদিও শরীরের বলের অভাব হয় 
না, কেবল সাহসের অভাব ;_নানারকমে মন এমন নিস্তেজ হইয়া পড়িয়াছে যে 
একজনের বিরুদ্ধে দশজন অগ্রসর হইতেও যেন অপারক। ইহাতে হয় এই স্বাভাবিক 
প্রতিশোধ স্পৃহাটা থাকিয়া যায়, আর নিতান্ত অনুপযুক্ত স্থানে গিয়া তাহার তালটা পড়ে। 
খবরের কাগজে দেখিয়াছিলাম, ইলবার্ট বিলের হেঙ্গামার সময় দুবর্ধল ইংরাজ স্ত্রীলোকদের 
একাকী পথে হাঁটিবার যো ছিল না, স্কুলের ছোকরাদের যত রোখ ইহাদের উপর হইত। 


২৬২ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


ইংরাজদের প্রচারিত এ সকল কথা যে সমুদয় সত্য তাহা না হইতে পারে, কিন্তু উহাতে 
যে কিছু সত্য ছিল না এমনও মনে হয় না। ইহা হইতে অশিক্ষা কাপুরুষতা আর কি 
হইতে পারে? স্ত্রীলোকের কেশস্পর্শ পর্য্স্ত অর্থাৎ দুবর্বলের প্রতি ক্ষুদ্র অত্যাচারও যে- 
দেশে পাপ বলিয়া গণিত, সেই দেশের আজ এরূপ কাপূরুষতা, এরূপ নৈতিক অবনতি 
দেখিলে দুঃখের সীমা থাকে না। 

মাতার হৃদয়ের শিক্ষা, ভশিনীর মমতার শিক্ষা, পত্বীর প্রেমের শিক্ষায় ছাড়া এ 
সকল নৈতিক ভাব--আর কিসে হৃদয়ে বদ্ধমূল করিতে পারে? ইহারা ছাড়া আর কাহার 
হইবে? কে আর দুবর্বলের রক্ষক, অত্যাচারের নিবারক হইতে শিখাইবে? যদি ঘরের 
শিক্ষায় এসব না হইল ত বাহিরের শিক্ষায় আর কতদূর হইতে পারে? মাতা যদি বোঝেন, 
পুত্রের লেখাপড়া শিখা যেমন দরকার-_ব্যায়াম শিক্ষা তেমনি দরকার, তাহা হইলে প্রতি 
ঘরে ব্যায়াম শিক্ষা অবশ্যই চলিবে। মাতা যদি বোঝেন-_বুদ্ধির স্ফুর্তি যেমনি আবশ্যক, 
নীতির বিকাশ তেমনি আবশ্যক, শরীরের বল যেমন আবশ্যক, মনের বল, ধর্ম্মের বল 
তেমনি আবশ্যক-_তাহা হইলেই সন্তানদের যথার্থ শিক্ষা হইবে--তাহা হইলেই বঙ্গবাসীকে 
একদিন উচ্চজাতি হইতে দেখিবার আশা করা যাইতে পারে। 
প্রাণে আঘাত লাগে, যদি মহত্ব, মনুষ্যত্ব, আত্মসম্মান রক্ষার জন্য সহম্র বিপদে পড়িয়াও 
মাতার প্রসন্্মুখ, স্ত্রী বোনদিগের উৎসাহ দেখিতে পাওয়া যায়-তবে কোন পুরুষ 
কণ্টকবন দিয়াও দ্বিগুণ বল-সহকারে কর্তব্যের পথে চলিতে না পারেন? যদি পুরুষেরা 
পাত্র হইবেন, এবং কাপুরুষ হইলে তাহাদের কষ্ট্রের কারণ ও ঘৃণার পাত্র হইবেন-_তাহা 
হইলে সাধ্য কি যে তাহারা সে ঘৃণা__সে সন্তুষ্টির দিকে মুখ ফিরাইয়া চলিয়া যাইবেন। 

কেহ মনে করিবেন না-আমি গবর্ব করিতেছি--তাহা নহে-তবে মনুষ্যচরিত্র 
দেখিয়াই একথা বলিতেছি। পুরুষের সন্তোষ সাধনের দিকে যেমন স্ত্রীলোকের লক্ষ্য, 
তেমনি স্ত্রীলোকদের নিন্দা প্রশংসার দ্বারা-জ্ঞোতভাবেই হউক অজ্ঞাতভাবেই হউক) 
পুরুষদের কার্যযও পরিমিত হইয়া থাকে। নহিলে আর দুব্্বলা রমণীদের অন্য উপায় 
ছিল না। স্ত্রীলোকদের অশ্রু-অস্ত্র পুরুষদিগের নিকট শাণিত কৃপাণ হইতেও অধিক ধারাল 
-_এ ভরসাটুকু মনে আছে বলিয়াই আমরা বাচিয়া আছি। তাই বলিতেছি--আমরা যদি 
প্রকৃতরূপে বুঝিয়া তাহাদের কোন কার্ষে প্রবৃত্ত হইতে হইবে--কোন কার্য হইতে নিবৃত্ত 
হইতে হইবে-শিক্ষা দিই, তাহা হইলে অল্পদিনের মধ্যেই কাল ফিরিয়া যায়। 

এইজন্যই স্ত্রীশিক্ষার আবশ্যকতা, এইজন্যই বাঙ্গালায় নগরে নগরে, গ্রামে গ্রামে, 
ঘরে ঘরে স্ত্রীশিক্ষা প্রবর্তন করিতে হইবে। কিন্তু জমি বাঁধিয়া না লইলে যেমন অট্টালিকা 
দীড়ায় না, তেমনি শিক্ষাকে দাড় করাইবার জন্য প্রথমে শিক্ষার ভিত্তি দৃঢ় করা চাই 
-নহিলে কাচা জমিতে যত কেন উঁচু করিয়া শিক্ষা নিম্মাণ কর না কেন-তখনি হুস 
করিয়া পড়িয়া যাইবার সম্ভাবনা! এ শিক্ষার প্রয়োজনীয়তা যতক্ষণ স্ত্রীপুরূষ উভয়ের 


প্রবন্ধ ২৬৩ 


মর্মে মর্মে প্রবেশ না করিতেছে, ততক্ষণ ইহার ভিত্তি দৃঢ় হইবে না, আজকাল স্ত্রীশিক্ষার 
দিকে এত লক্ষ্য পড়িয়াও সে সাধারণতঃ নভেল পড়িতে শেখা মাত্র স্ত্রীশিক্ষার সীমা 
হইয়া দীড়াইতেছে, তাহার আর কোন কারণ নাই, কেবল ইহাদের মনে শিক্ষার আবশ্যক 
তেমন দাঁড়াইতেছে না বলিয়া। টাকার জন্যই বিদ্যা-শিক্ষার প্রয়োজন-__পুরুষানুক্রমবাহী 
এ বিশ্বাস তাহাদের মন হইতে দূর হইতেছে না, সেইজন্যই শিক্ষার এত আড়ম্বরেও 
বঙ্গদেশে স্ত্রীশিক্ষার উন্নতি অল্পই হইয়াছে। 

যাহারা 'শিক্ষিতা' নাম পাইয়াছেন তাহাদের সংখ্যা অতি অল্প, কেবল যে অল্প তাহাও 
নহে, তাহারা যেন বাঙ্গালার একটি স্বতন্ত্র সম্প্রদায় হইয়াছেন। ইহাদের শিক্ষা এতদূর 
ইংরাজি রকমে হইতেছে যে সাধারণ রক্ষণশীল সমাজ- কোনমতেই তাহাদের অনুকরণ 
করিতে প্রস্তুত নহেন, অনেকের আবার ইচ্ছা থাকিলেও--সমাজে থাকিয়া এরপ স্ত্রীশিক্ষার 
সুবিধা হইয়া উঠিতেছে না। এরূপ শিক্ষার উপকার অধিক কি অপকার অধিক, দোষ 
অধিক কি গুণ অধিক, আমি তাহার এখন সমালোচনা করিতেছি না-_কিন্ত্ু কার্যে সে 
শিক্ষার ফল অতি সন্কীর্ণ ক্ষেত্রে আবদ্ধ হইয়া পড়িয়াছে, তাহাই বলিতেছি। ইহাতে আর 
একটি মন্দ ফল এই দেখিতেছি যে স্ত্রীমহলে একটি সাম্প্রদায়িক ভাব আসিয়া প্রবেশ 
করিতেছে, এইরূপ শিক্ষিত আর অস্তঃপুরবদ্ধা স্ত্রীলোকদের মধ্যে একটি পর-পর ভাব 
আসিয়া পড়িতেছে। শিক্ষিত স্ত্রীলোক শুনিলেই কি না জানি একটা অপরূপ জন্তু ভাবিয়া 
একজন অন্তঃপুর মহিলা তাহার কাছ হইতে দূরে থাকিতে চেষ্টা করিবেন-শিক্ষিতারাও 
এই কুসংস্কারাচ্ছন্ন মহিলাদিগকে দীনহীন কৃপানেত্রে দেখিয়া ইহাদের সহিত সমক্ষেত্রে 
দাড়াইতেও কুষ্ঠিত হইবেন। এইরূপে স্ত্রীসমাজের মধ্যেও পুরুষদের সমাজের ন্যায়- 
যা আগে কখনো ছিল না; এমন একটা নিতান্ত অস্বাভাবিক পর-পর দলাদলি ভাব 
আসিয়া ঢুকিয়াছে-ইহাতে সাধারণ স্ত্রীশিক্ষার ভিত্তি দৃঢ় হওয়া দূরে থাকুক, শিক্ষাটা 
আদর্শ হওয়া দূরে থাকুক, বরং কেমন একটা গোলমেলে ব্যাপার হইয়া দীড়াইতেছে, 
ইত্যাদি।-_ 

এখন সুসঙ্গতরপে স্ত্রীশিক্ষা সম্পন্ন করিতে হইলে--্ত্রীশিক্ষার প্রতি আস্থা জম্মাইয়া 
ভিত্তি দৃঢ় করিতে হইবে। এজন্য অনেকে অনেকরূপ উপায় অবলম্বন করিতেছেন, আমিও 
একটি প্রস্তাব উত্থাপন করিতে চাই, প্রস্তাবটি আর কিছু নূহে--অস্তঃপুরের স্ত্রীলোকদিগের 
সহিত শিক্ষিত মহিলাদের সম্মিলন। 

এইরূপ সম্মিলনে পরস্পরের মধ্যে শ্রীতি সংস্থাপিত হইলে পরস্পরের দোষগুলি 
ভুলিয়া পরস্পরের নিকট পরম্পরে অনেক শিক্ষালাভ করিতে পারেন। অস্তঃপুরের 
মহিলাগণ- সমধিক বিদ্যাবততী মহিলাদিগের সহিত সমক্ষেত্রে মিশিলে কথায়বার্তায় 
দেখিয়া শুনিয়া তাহাদের কাছে অনেক বিষয় শিখিতে পারিবেন, স্বাধীনভাবে চিন্তা করিবার 
অনেকটা শক্তি জশ্মিবে, অনেক কুসংস্কার দূর হইবে, এবং এইরূপে শিক্ষার দিকে যথার্থ 
একটা টান হইবে। আর ইহাদের সংশ্রবে আসিয়া শিক্ষিত মহিলাদেরও অনেক ভ্রম ও 
কুসংস্কার দূর হইবে, যাহা কিছু দেশের তাহাই যে ত্যজ্য নহে, অস্তঃপুরের খাঁটি সরলতা, 
দেশীয় অনেক রীতি নীতি আচার ব্যবহারের বিশেষ সৌন্দর্য তাহারা ক্রমে বুঝিতে 


২৬৪ স্ব্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


পারিবেন-এক কথায়, বিদেশের অনুকরণে দেশের যাহা কিছু ভাল হারাইয়াছেন-আবার 
তাহারা তাহা লাভ করিতে পারিবেন-এইরূপে উভয়তঃ উভয়ের কাছেই শিক্ষালাভ 
হইবে। 

আর একটি কথা, কেবল লেখাপড়া শিখিলেই ত আমাদের চলিবে না, ইহার 
আনুষঙ্গিক অনেক বিষয় আমাদের শিখিবার আছে। বর্তমান সমাজের যেরপ বিপ্রবের 
অবস্থা, কালের স্রোতে যেরূপ দিকে সকলে ভাসিয়া চলিয়াছেন, তাহাতে দেশের 
উপযোগী করিয়া, দেশীয় ভাবের সহিত সাম্য রাখিয়া সমাজের পুরাতন আচার ব্যবহার 
কিছু কিছু ভাঙ্গিয়া, গড়িয়া-পিটিয়া না লইলে চলিতে পারে না। তবে যিনি অন্ধ হইয়া 
পারিলে তিনি যেমন হাল ধরিয়া ইচ্ছামত সুপথে যাইতে পারিতেন, তাহাই পারিবেন 
না। আজকাল স্ত্রীস্বাধীনতার পক্ষপাতী অনেকে মহিলাদিগকে প্রকাশ্য স্থানে লইয়া যাইতে 
চান, অনেকে বা ইচ্ছা না থাকিলেও দায়ে পড়িয়া স্ত্রীকে বাহিরে আনেন-অথচ ইহার 
আগে যে সোপান দিয়া উঠিতে হইবে-এজন্য স্ত্রীদের যেরপ প্রস্তুত হওয়া আবশ্যক 
তাহা হয়ত অনেক স্থলে হইয়া উঠে না। ইহাতে দীড়ায় এই, সমাজে একটা দারুণ 
বিশৃঙ্খলতা উপস্থিত হয়--এবং সেই দৃষ্টান্তে বিপক্ষ লোকদিগের হাতে একটা অস্ত্র দেওয়া 
হয়। গত ফাল্গুন মাসের ভারতীতে সমস্যাশীর্ষক প্রবন্ধে লেখক এসশ্বন্ধে যাহা বলিয়াছেন 
-_আমরা তাহা এইখানে না উদ্ধৃত করিয়া থাকিতে পারিতেছি না। “প্রাচীন কালে দেশ 
বিদেশে যাতায়াতের তেমন সুবিধা ছিল না-পথ অধিক এবং পথে বিপদও অনেক ছিল। 
এইজন্য তখনকার রীতি ছিল “পথে নারী বিবর্জিতা', এই জন্য পুরাকালের পথিক- 
বধূজনের বিলাপে কাব্য প্রতিধবনিত হইত। কিন্তু এখন সময়ের পরিবর্তন হইয়াছে ; 
রেলের প্রসাদে পথ সৃগম হইয়াছে, পথেও বিপদ নাই। দেশে বিদেশে বাঙ্গালীদের 
কাজকর্ম্ম হইতেছে । যখন পথ সুগম, ব্যয় অল্প, কোন বিপদ নাই, তখন স্ত্রীপুত্রের বিরহ 
কাহারও সহ্য হয় না। কিন্তু রেলের এক একটি গাড়ি একলা অধিকার করিতে পারেন 
এমন সঙ্গতিও অল্পলোকের আছে। এইজন্য আজকাল প্রায় দেখা যায় পরপুরুষদিগের 
সহিত একত্রে উপবেশন করিয়া অনেক ভদ্রলোকের পরিবার রেলগাড়িতে যাত্রা 
করিতেছেন। উত্তরোত্তর এরূপ উদাহরণ আরও বাড়িতে থাকিবে। ইহা নিবারণ করা 
অসাধ্য। নিয়মের গ্রন্থি দুই চারিবার খুলিয়া ফেলিলেই তাহা শিথিল হইয়া যায়। বিশেষতঃ 
অনভ্যাসের সঙ্কোচ যত গুরুতর, নিয়মের আটাআটি তত গুরুতর নহে। অস্তঃপুর হইতে 
বাধা আর বড় কাজে লাগে না। আর একটা দেখিতে হয়--পৃরব্র্বে অবরোধ প্রথা 
সব্্ধবাদিসম্মত ছিল, সুতরাং তাহার ক্ষমতা অক্ষুগ্ন ছিল। এখন কেহ বা বাহিরে যান, 
কেহ বা যান না। যাহারা না যান তাহারা প্রসঙ্গক্রমে নানা গল্প শুনিতে পান, নানা উদাহরণ 
দেখিতে পান। সুতরাং স্বভাবতই বাহিরে .যাওয়া মাত্রেই তাহাদের তেমন বিভীষিকা বলিয়া 
বোধ হয় না, এমন কি বাহিরে যাইতে অনেক কারণে তাহাদের কৌতৃহলও জনম্মে। কেহ 
অন্বীকার করিতে পারেন না, এবারকার এক্জিবিশনে যত পুরনারী সমাগম হইয়াছিল, 
বিশ বৎসর পৃবের্ব ইহার শিকি হইবারও সম্ভাবনা ছিল না। সমাজের পরিবর্তনের প্রবল 


প্রবন্ধ ৬৫ 


প্রভাবে সেই যদি মেয়েরা বাহির হইতেছেন, তবে মুটের মত ইহা দেখিয়াও, না দেখিবার 
ভান করা বৃথা। ইহার জন্য প্রস্তুত হইতে হইবে। প্রস্তুত না হইলে সমাজের বর্তমান 
অবস্থায় মেয়েরা সেই বাহির হইবেই, তবে অপ্রস্তুতভাবে হইবে। তাহার দৃষ্টান্ত দেখ। 
অনেক ভদ্র পুরনারী রেলগাড়ি প্রভৃতি প্রকাশ্য স্থানে যাত্রা করেন অথচ তাহাদের বেশভৃষা 
অতিশয় লজ্জাজনক । অন্তঃপুরের প্রাচীর যখন আবরণের কাজ করে তখন যাহা হয় 
একটা বন্ত্র পরার উপলক্ষ্য রক্ষা কর আর না কর তোমার রুচির উপর নির্ভর করে। 
কিন্তু বাহির হইতে হইলে সমাজের মুখ চাহিয়া লঙ্জারক্ষার উপায় অবলম্বন করিতে হইবে 
_রীতিমত ভদ্র বেশ পরিতে হইবে। পুরুষদের ভদ্রবেশ পরিতে হইবে অথচ মেয়েদের 
পরিতে হইবে না, ইহা কোন্‌ শাস্ত্রে লেখে? ভদ্র পুরুষরা যখন জামা না পরিয়া বাহির 
হইতে বা ভদ্র সমাজে যাইতে লজ্জা বোধ করেন, তখন ভদ্র স্ত্রীরা কি করিয়া শুদ্ধমাত্র 
একখানি বহু যত্তে সম্বরণীয় সাড়ি পরিয়া ভদ্রসমাজে বাহির হইবেন! আজকাল এরূপ 
রীতিবিগহিত ব্যাপার যে ঘটিতেছে তাহার কারণ অভিভাবকদের এ বিষয়ে মতের স্হ্র্যয 
নাই, একটা হিজিবিজি কাণ্ড হইতেছে। অন্তঃপুর হইতে স্ত্রীলোকদিগকে বাহিরে আনা 
তাহাদের মতও নয়, অথচ আনিতেও হইবে-এইজন্য অত্যন্ত অশোভনভাবে কার্যা- 
নিবর্বাহ করা হয়। গৃহের স্ত্রীলোকদিগকে সব্্বজন সমক্ষে এরূপ ভাবে বাহির করিলে 
তাহাদের অপমান করা হয়। আত্ত্রীয় স্বজন ও প্রতিবেশীদের উপহাস বিদ্রাপ উপেক্ষা 
করিয়া পুরস্ত্রীদিগকে যদি ভদ্রবেশ পরান অভ্যাস করাও তবেই বাহিরে আনিতে পার 
_নতুবা উচকা মত বা উপস্থিত সুবিধার খাতিরে এরূপ ভদ্রজন নিন্দনীয় ভাবে 
সত্রীলোকদিগকে বাহিরে আনিলে সমস্ত ভদ্র বঙ্গ সমাজকে বিষম লজ্জায় ফেলা হয়।” 

কেবল পরিচ্ছদ সম্বন্ধ নহে- স্ত্রীলোকদিগের যদি অন্তঃপুরের বাহির হইতে হয়, 
জনসমাজে মিশিতে হয়-তবে আরো অনেক রূপ উপযোগী শিক্ষার আবশ্যক। যে সকল 
মহিলাগণ এ সকল বিষয়ে সুশিক্ষিত হইয়াছেন, থেকিয়া শিখিয়া ইহার মত পরণ পরিচ্ছদ 
চালচলনে অভ্যস্ত হইয়াছেন, ইচ্ছা করিলে এ সকল বিষয়ে অন্য মহিলাগণ তাহাদের 
নিকট শিক্ষা পাইতে পারেন। 

যাহারা স্ত্রীদিগকে জনসমাজে মিশাইতে চান, তাহারা আগে স্ত্রীলোকে-স্ত্রীলোকে 
মিশাইতে শিখাইয়া তাহার পথ সহজ করিয়া আনুন,-নহিলে “অসূর্য্ম্পশ্যা' অস্তঃপুর 
কামিনীকে কোনমতেই শোভনভাবে বাহিরে আনা যায় না। 

এইরূপ সম্মিলনীতে যে কতদূর উপকার হইতে পারে-তাহা একটু ভাবিয়া 
দেখিলেই বুঝা যাইবে । অনেক পুরুষে চাহেন তাহাদের স্ত্রীরা গান করিতে এবং বাজাইতে 
শিখুন-_কিন্তব সমাজে থাকিয়া সেরূপ শিক্ষার উপায় নাই, এইরূপ সম্মিলনীতে তাহারা 
অনায়াসে এ-সাধ পূর্ণ করিতে পারেন-_মেয়ে মেয়েতে গান বাজনা হইলে তাহাতে কেহই 
দোষ মনে করিবেন না। 
, আরো একটি কথা, এইরূপ সম্মিলনে নিবিরবমে, অনিষ্টের বিন্দুমাত্র বিনা-আশঙ্কায় 
মহিলাদের মনের প্রশস্ততা লাভ হইতে পারে। নিতান্ত সন্ীর্ণক্ষেত্রে আবদ্ধ থাকিয়া 
সাম্প্রদায়িক ভাবে- সংসারের অন্ধকার ভাবে ক্রমেই স্ত্রীলোকদিগের মনের আয়তন ক্ষুদ্র 
হইয়া পন্ডে-তাহারা সম্মুখে যাহা দেখিতে পায় তাহাই কেবল দেখে, দূরের বস্তু তাহাদের 


২৬৬ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


চক্ষে পৌছে না, তাহাদের মনের স্বাধীনতা একেবারে লোপ পাইয়া যায় ; এই সম্মিলনে 
তাহাদের নানারূপ জ্ঞান জনম্মিবার সম্ভাবনা । এইরূপে ভাবিয়া দেখিতে গেলে- আমাদের 
বর্তমান অবস্থায় এই সম্মিলনী দ্বারা স্ত্রীশিক্ষার ভিত্তি যেমন দৃঢ় হইবার সম্ভাবনা, অন্য 
উপায়ে তাহা হওয়া সম্ভব মনে হয় না। সত্রীলোকদের এইরূপ সম্মিলনী যে বঙ্গদেশে একটা 
আকাশ কুসুম মাত্র একটা যে নিতান্ত নৃতন কথা তাহাও নহে। কিছুদিন হইতে বঙ্গ- 
মহিলা সমাজ নামে শিক্ষিত ব্রাহ্ম স্ত্রীলোকদিগের একটি সম্মিলনী সভা স্থাপিত 
হইয়াছে। তবে এ সভায় পুরুষ যাইতে পারেন- এবং অস্ত্পুরের মেয়েদের লইয়া এ 
সভা নহে- সেজন্য এ সভার ক্ষেত্র অতি সন্থীর্ণ--কারণ যে কয়েকটি ব্রাহ্ম মহিলা শিক্ষিত 
বলিয়া অভিহিত, তাহারা আর কয়জন--আর দেশের সমস্ত মহিলাই প্রায় অন্তঃপুর-বদ্ধা 
_ সুতরাং যদি অন্তঃপুর ছাড়িয়া দিয়া কয়েকটি মেয়ে লইয়া সভা করা হয় _তাহা হইলে 
দেশ আর সে উপকার পাইল না-দেশের একটি সামান্য ভাগে মাত্র সে উপকার আবদ্ধ 
থাকিল। তবে ইহাতেও যে লাভ নাই তাহা বলিতেছি না, প্রথমতঃ, বাঙ্গালার একটি 
মহিলার উন্নতি হইলেও দেশের উপকার কল্পনা করিতে হইবে, তাহার পর এমনি করিয়া 
-এক একটি সম্প্রদায়ের দৃষ্টান্তে, এমন কি এক আধটি লোকের দৃষ্টাস্তেও দেশের মধ্যে 
ক্রমে অনুকরণের ঢেউ উঠে। 

সাধারণ মহিলা সম্মিলনী কিরূপ আবশ্যক হইয়াছে তাহা হৃদয়ঙ্গম করিলে, 
শিক্ষিত যে সকল মহিলাগণ দেশের উপকার করিতে যত্বুশীল--তাহারদের যত্বে যে 
শীঘ্রই এইরূপ একটি সম্মিলনীর উপায় হইতে পারে ইহা আমার বিশ্বাস। ইচ্ছা থাকিয়াও 
ক্ষেত্রের সন্কীর্ণতা বশতঃ এখন বরং তাহারা দেশের যতটা কাজ করিতে না পারিতেছেন 
তখন তাহা পারিবেন। এইরূপ সম্মিলনী করিতে হইলে একটি প্রধান নিয়ম এই করা 
চাই : 
যে পুরুষের নামগ্ন্ধ সেখানে থাকিবে না, তাহা হইলেই অন্তঃপুরের স্ত্রীলোকগণ 
অবাধে সেখানে উপস্থিত থাকিতে পারিবেন। তারপর এখানে মহিলাদিগের নানারূপ 
খেলা, গান-বাজনা গল্পশ্বল্প প্রভৃতি নির্দোষ আমোদ প্রমোদের বন্দবস্ত থাকিবে। বিজ্ঞান- 
শিক্ষা, কি বক্তৃতা প্রভৃতি আড়ম্বর এখানে কিছুই থাকিবে না, তাহা হইলেই ক্রমে 
সত্রীলোকদিগের কাছে ইহার আকর্ষণ লোপ পাইবে-কেন না বক্তৃতা, বিজ্ঞান প্রভৃতিতে 
আসক্তি জম্মিবার জন্য যেরূপ রুচির আবশ্যক, আমাদের সাধারণ মহিলাদের ভিতর 
তাহা এখন পর্য্যন্ত জম্মে নাই, তবে ছায়াবাজি, রাসায়নিক পরীক্ষা প্রভৃতি যাহা দেখিতে 
আমোদ হয়--তাহা কোন কোন মহিলা দ্বারা দেখান যাইতে পারে। নিদোঁষি আমোদ 
করিবার বাসনাটা মানুষের এত প্রবল-যে উপযুক্ত উপায়ে যদি সেই আমোদ দেওয়া 
হয়--তাহা হইলে তাহা দ্বারা যেমন যথার্থ শিক্ষা হয়--হাজার বন্তীতাতেও তেমন হয় 
না। যদি শিক্ষিত মহিলাদিগের মনে উদ্দেশ্য থাকে যে তাহারা অনা মহিলাদিগের সুশিক্ষা 
দিবেন, তাহা হইলে তাহারা যে গল্প করিবেন, কথা কহিবেন তাহার মধ্যেই সে সকল 
থাকিতে পারে। তাহা ছাড়া এইখানে মহিলারা অনেক বিষয়ে পরামর্শ করিতে পারেন 
-_কিরপে ছেলেদের শিক্ষা দিতে হইবে, পরণ পরিচ্ছদ কিরূপ করিতে হইবে ইত্যাদি । 
তাহার পর ক্বম্মিলনীটা একবার দীড়াইয়া গেলে তখন মহিলারা কি চাহেন, কিসে তাহাদের 


প্রবন্ধ ২৬৭ 


যথার্থ উপকার হয়-_ক্রমে বেশ বুঝা যাইবে এবং তাহার ক্ষুদ্র ক্ষুদ্র সহন্র উপায়ও বাহির 
হইতে পারিবে। কিন্ত্ত প্রথমেই এইরূপ সম্মিলনীর জন্য একটি সভা স্থাপন করা কিছু 
সহজ নহে, এবং হইলেও প্রথমেই তাহাতে তত বিশেষ কাজ হইবে বলিয়া মনে হয় 
না। আমাদের দেশের মেয়েদের বদ্ধ থাকিয়া থাকিয়া তাহাদের ভাবগতিক এরূপ বদ্ধ 
হইয়া পড়িয়াছে যে হঠাৎ এরূপ সভাতে তাহারা আসিতে চাহিবেন কি না সন্দেহ। 
এজন্যও আবার কতক পরিমাণে তাহাদের রুচিটাকে তৈয়ার করা আবশ্যক । তাহাদের 
এই সঙ্কোচ ভাঙ্গিতে হইলে প্রথমে আর একটি কাজ করিতে হইবে, প্রত্যেক শিক্ষিত 
মহিলা তাহার পিতা, ভ্রাতা এবং স্বামীর আলাগী লোকদিগের বাটীর স্ত্রীদিগকে যৌহারা 
আসিবেন) যদি তার গৃহে মাঝে মাঝে বিকালে নিমন্ত্রণ করেন,_এবং নিমন্ত্রণ করিয়া 
সেইরূপ গল্পসস্বক্প আমোদ প্রমোদ করিয়া মেশামেশি করিতে থাকেন তাহা হইলে 
মহিলাদিগের ক্রমে এরূপ দিকে একটি রুচি জম্মিবে এবং এরূপ স্থলে আসিবার সঙ্কোচও 
ভাঙ্গিয়া যাইবে। দেশীয় মহিলাদিগের সহিত সপ্তাব সংস্থাপিত করিবার জন্য আজকাল 
কোন কোন সন্ত্রস্ত ইংরাজ মহিলা এই উপায় অবলম্বন করিতেছেন, আর আমাদের ঘরে 
ঘরে, সন্তাব-স্থাপন করিতে কি দেশের শিক্ষিত মহিলাগণ এই-কার্ষে অগ্রসর হইবেন 
না? যদি প্রথমে এক একটি গৃহে ইহার সূত্রপাত হইয়া ক্রমে সহর গ্রামের বহু গৃহে 
এইরপ ক্ষুদ্র ক্ষুদ্র সম্মিলনী আরম্ভ হয়, তখন পরে সময় বুঝিয়া পুরুষদের ইগিয়া ব্লুবের 
মত একটি সম্মিলনী সভা করা যাইতে পারে। কিন্তু সে ত দূরের কথা-আপাততঃ সকল 
শিক্ষিত মহিলাগণ অস্তঃপুরের স্ত্রীলোকদিগের সহিত মিশিয়া তাহাদের নিমন্ত্রণ করিয়া, 
তাহাদের নিমন্ত্রণ গ্রহণ করিয়া যদি সমস্ত বঙ্গমহিলা সম্মাজকে এক করিয়া ফেলিতে 
যত্বশীল হন--তবেই যথেষ্ট হয়। 

অনেক আশা করিয়া আমি এই প্রস্তাবটি উপস্থিত করিয়াছি । শিক্ষিত মহিলাগণ এবং 
দেশহিতৈষী পুরুষগণ এ প্রস্তাবটি যদি উৎসাহপূর্ণ হৃদয়ে গ্রহণ করিয়া--ইহা কার্যে 
পরিণত করিতে যত্র করেন, তবে কতদূর আনন্দিত হইব বলিতে পারি না। অন্ততঃ 
বিষয়টির প্রতি একটু মনোযোগ দিয়া তাহারা ইহার ভালমন্দ বিবেচনা করিয়া দেখুন, 
এই প্রার্থনা করি। 


ভারতী, বৈশাখ ১২৯২ 


আর একটি প্রস্তাব 


গত বৈশাখ মাসের ভারতীতে 'একটি প্রস্তাব নামক প্রবন্ধে লেখিকা দেশের স্ত্রীলোকদের 
সুশিক্ষার উপর দেশের উন্নতি কতদূর নির্ভর করে তাহা দেখাইয়া সাধারণ স্ত্রীশিক্ষার 
ভিত্তি ও উপায় স্বরূপ আমাদের দেশের শিক্ষিতা ও অস্তঃপূরবদ্ধা মহিলাদিগের পরস্পর 
মেলামেশা সন্তাব বৃদ্ধির জন্য একটি সমিতি গঠনের প্রস্তাব করেন। কয়েকটি কৃতবিদ্য 
মহিলা সেই প্রস্তাবটি উৎসাহপূর্ণ হ্বদয়ে গ্রহণ করিয়া সেই উদ্দেশে এই বৈশাখ হইতে 


২৬৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


সখিসমিতি নামে একটি সমিতি স্থাপন করিতেছেন। এই সমিতি আজ সাধারণের নিকট 
“আর একটি প্রস্তাব লইয়া আসিয়াছে * 

অল্পবয়স্কা হিন্দু বিধবাদের জন্য সকলেই চিস্তিত। অনেকে তাহাদের দুঃখে দয়ার্র 
চিত্ত হইয়া তাহাদের বিবাহ দিবার নিমিত্তে প্রাণপণ চেষ্টা পাইতেছেন। অনেক বিধবা অল্প 
সঙ্গতিপন্ন গৃহস্থের গলগ্রহ স্বরূপ ; গৃহস্থ অতি কষ্টের সহিত বিধবাকে অন্নবন্ত্র দান করেন ; 
বিধবাও চোখের জল ফেলিতে ফেলিতে সেই দান গ্রহণ করেন ; একটুতেই দুইজনের 
মধ্যে খিটিখিটি বাধিয়া যায় ; গৃহস্থ ভাবেন, আমি প্রাণপণে পরিশ্রম করিয়া ইহার ভাত 
কাপড় যোগাইতেছি তথাপি কিছুতেই ইনি সন্তুষ্ট হন না; বিধবা ভাবেন, হায়! আমার 
কি পোড়া অদৃষ্ট, একমুটা ভাতের জন্যে এত লাঞ্চনা সহা করিতে হইতেছে! 

এক্ষণে সমিতির প্রস্তাবটি এই যে, অল্পবয়স্কা হিন্দু বিধবারা রীতিমত শিক্ষালাভ 
করিয়া, অন্তঃপুরে স্ত্রীলোক ও বালক বালিকাদিগকে শিক্ষাদান ও অন্যান্য দেশহিতকর 
কার্যে নিযুক্ত থাকেন। অনাথা বিধবাগণ এইরূপ সকার্ধয দ্বারা জীবিকা নিকর্বাহে সক্ষম 
হইলে তাহারা অনেক লাঞ্ছনা, গঞ্জনা হইতে অব্যাহতি পাইবেন, তাহাদের আত্মীয় 
স্বজনেরাও সন্তুষ্ট থাকিবে, যে সকল বিধবারা বিবাহ করিতে ইচ্ছুক, তাহাদিগকে আমরা 
নিষেধ করিতেছি না। যাহারা হিন্দুশাস্তরান্যায়ী ধর্ম্মাচরণে বৈধব্যকাল অতিবাহিত করিতে 
চাহেন, তাহাদিগকেই এই অনুরোধ করিতেছি। ইহাতে হিন্দু রীতিনীতির কিছুমাত্র ব্যতিক্রম 
ঘটিবে না। দান-ধন্হি শাস্ত্রানুমোদিত বৈধব্যোচিত কর্ম্ম। বিদ্যাদানের পর দান আর নাই। 
পরোপকার পরম ধর্ম্ম। হিন্দুবিধবারা অন্তঃপুরশিক্ষার ভারগ্রহণ করিলে অশেষ উপকার 
দর্শিবে। এক্ষণে খুঁৈর্্মবিলঙ্বী স্ত্রীলোক দ্বারা এই শিক্ষাকার্য সম্পন্ন হইয়া থাকে। ধর্মের 
জন্যে অনেক পরিবারমধ্যে ইহাদের প্রবেশ নিষেধ। ইহারা বাঙ্গলা ভাল জানেন না। 
অন্যান্য বিষয়েও ইহারা যেরূপ শিক্ষাদান করেন তাহা বড় সন্তোষজনক হয় না। আর 
বিশেষতঃ, আমাদের স্ত্রীতলাকদিগকে যে প্রকার শিক্ষা দেওয়া এখন অত্যন্ত আবশ্যক 
হইয়াছে, সেরূপ শিক্ষা ইহাদের দ্বারা আদবেই হয় না। যে শিক্ষায় স্ত্রীলোকদের মনে 
হিন্দুভাব বজায় রাখিয়া দেশানুরাগ প্রজ্বলিত করিয়া দিতে পারে, সেই শিক্ষাই এখন 
সবর্বাপেক্ষা অধিক আবশ্যক । কি মেয়ে, কি পুরুষ, সকল মানুষেরই বাল্যশিক্ষা স্ত্রীলোকের 
নিকট হইতে । বাল্যশিক্ষাই সকল শিক্ষার ভিত্তিভূমি। স্ত্রীলোকদের মনে প্রবল দেশানুরাগ 
প্রজ্থলিত হইলে তাহা অতি দ্রুত দেশময় ছাইয়া পড়িবে। এ শিক্ষা বিদেশী স্ত্রীলোক 
দ্বারা কখনই সুসম্পন্ন হইতে পারে না। এইজন্য হিন্দু বিধবাদিগকে আমরা বারবার 
অনুরোধ করিতেছি যে, তাহারা সমস্ত অন্তঃকরণের সহিত এই কার্ে প্রবৃত্ত হউন। তাহারা 
যথোপযুক্ত শিক্ষালাভ করিয়া মূর্তিমতী দেশানুরাগের ন্যায় অন্তঃপুরমধ্যে প্রবেশ করুন, 
অন্তঃপুর সকল তাহাদের ভাবে পরিপূর্ণ করুন। ইহাতে তাহাদের বৈধব্যোচিত ধর্ম্মপালন 
হইবে ; নিজের মঙ্গল, আত্মীয়স্বজনের মঙ্গল, সমস্ত দেশের মঙ্গল হইবে। 

যদি কোন অল্পবয়স্কা, সঙ্গতিহীন বিধবা, দেশহিতকর কার্য্য জীবন উৎসর্গ করিবেন 


* ভারতীর উক্ত প্রবন্ধটির সহিত সমিতির উদ্দেশ্য ও নিয়মাবলী একত্রে পুস্তিকাকারে প্রকাশিত 
হইতেছে। যাহারা দেখিতে চাহেন, ভারতী কার্যাধ্যক্ষের নিকট চাহিয়া পাঠাইলেই পাইবেন। 


প্রবন্ধ ২৬৪৯ 


এইরূপ দৃঢ় নিশ্চয় করিয়া শিক্ষা পাইতে চাহেন, ত তাহাকে সাহায্য করা এই সমিতির 
একটি প্রধান উদ্দেশ্য। এই অভিপ্রায়ে এই সমিতিতে দান সংগ্রহ করা হইতেছে, ইহার 
মধ্যেই যতটা অর্থ সঞ্চিত হইয়াছে, তাহাতে আপাততঃ কয়েকটি বিধবাকে বেথুন স্কুলে 
দিতে পারা যায়। বেখথুন স্কুলে দেওয়া অপেক্ষাকৃত অল্পব্যয়-সাধ্য আর সেখানে থাকিলে 
এই সমিতির কন্তীগণ সবর্বদা তত্বাবধারণ করিতে পারেন, এই জন্যই বেথুন স্কুলে দিবার 
কথা বলিতেছি। বিধবারা স্কুলে বাস না করিয়া শুদ্ধ পড়িবার নিমিত্তে সেখানে যাতায়াত 
করিলে বোধ করি তাহাতে ধর্মবিরোধী আচরণ ঘটিবে না। তাহাদের নিজের শিক্ষা শেষ 
হইলে তাহারা যখন অস্তঃপুরে শিক্ষা দিতে আরম্ভ করিবেন, তখন সমিতির নিকট হইতে 
তাহারা বেতন পাইবেন। 

এই প্রস্তাবটি সম্বন্ধে বিধবাদের নিজের এবং তাহাদের আত্রীয় স্বজনদিগের বক্তব্য 
শুনিবার নিমিত্ত আমরা বড়ই উৎসুক রহিলাম। 


ভারতী ও বালক, বৈশাখ ১২৯৩ 


রাণা-বংশে ইরাণীত্ব আরোপ 


কে না জানেন উদয়পুরের রাণাগণ সূর্যবংশ বলিয়া বিখ্যাত। ক্ষত্রিয় রাজাদিগের পাণ্ু- 
লেখ্য ইতিহাসাবলী,* তাহাদের ভাটগ্রস্থ তাহাদের মন্দিরস্থ খোদিত লিপি প্রভৃতি 
হিন্দুদিগের যে সকল লেখা হইতে টড মিবার-রাণাগণের পরিচয় গ্রহণ করিয়াছেন, সে 
সকলেই রাণাগণ সূর্যবংশ বলিয়া উক্ত। মাঝখান হইতে কোন কোন যাবনিক গ্রন্থ কি 


*“ খোমানরস, রাজরত্বাকর, রাজবল্লভ, জয়বল্লভ প্রভৃতি । উল্লিখিত ইতিহাসাদি হইতে টড রাণা 
বংশের মিবারে আসিবার এইরূপ ইতিহাস দিয়াছেন। 

রাজপুত্র নবের বংশজাত একজন রাজপুরুষ নবকোট (আধুনিক লাহোর। নব কর্তৃক স্থাপিত 
বলিয়া নবকোট ।) হইতে সৌরাষ্ট্রে আগমন করিয়া ১৪৪ খৃষ্টাব্দে তথাকার প্রমর বংশীয় একজন 
রাজার রাজ্য অধিকার করিয়া সেই রাজ্যে বীরনগর রাজধানী স্থাপন করেন। তাহার প্রপোত্র-পুত্র 
বিজয়পুর বল্লতীপুর প্রভৃতি কয়েকটি নৃতন রাজধানী স্থাপন করেন। বল্লভীপুরই তন্মধ্যে প্রধান 
হইয়া উঠে। ৫২৪ খৃষ্টাব্দে যবন কর্তৃক বল্লভীপুর অধিকৃত হয়, তাহাদের সহিত যুদ্ধে সৌরাষ্ট্রের 
শেষ রাজা শিলাদিত্য নিহত হন। এই আক্রমণের সময় শিলাদিত্যের অন্তঃসত্ত্বা মহিষী পুষ্পবতী 
পিত্রালয় চন্দ্রবতীতে ভাবী সন্তানের মঙ্গল কামনায় অন্বা ভবানীকে পূজা দিতে গমন 
করিয়াছিলেন। ফিরিবার সময় পথে উক্ত সংবাদ পাইয়া পাহাড়ে আশ্রয় গ্রহণ করিলেন। পাহাড়- 
গুহায় তাহার সন্তানের জন্ম হওয়াতে তাহার গুহা নাম হইল। গুহা ব্রাহ্মণ কন্যা কমলাবতী 
তাহার নাম হইতেই তাহার বংশধরগ্রণ গুহ-লুট আখ্যা প্রাপ্ত হন। তাহার বংশধর গুহলুট বাপ্পাই 
চিতোরের প্রথম রাজা । ৭২০ খৃষ্টাব্দে তিনি চিতোরের যে রাজ সিংহাসনে অধিষ্ঠিত হন, কালে 
সহন্ত্র বিপ্লবের মধ্যে সেই সিংহাসন আজও তাহার বংশধরগণ অধিকার করিয়া আছেন। 


২৭০ স্বর্ণকৃমারী দেবীর রচনা-সংকলন 


রূপ যুক্তিহীন কথায় রাণাদিগের এই সূর্্যকূলে ইরাণীত্ব আরোপ করিয়া পুরাতত্ববিদদিগের 
একটা খোরাক জুটাইয়া গিয়াছে, পাঠকদিগকে আমরা তাহা দেখাইব। 

“মাসার অল ওমরা” নামক গ্রন্থের উক্তি হইতেই প্রধানতঃ উক্তরূপ অনুমানের 
জন্ম। 

শিবজির ইতিহাস লেখক 'লক্ষ্মীনারায়ণ সুফিক আরঙ্গাবাদি' (আরঙ্গাবাদের 
কাব্লেখক) রাণা বংশ বলিয়া শিবজির পরিচয় প্রদান প্রসঙ্গে তাহার পুস্তকে উল্লিখিত 
গ্রন্থের উক্তি উদ্ধাত করিয়াছেন। 1টড আবার এই উদ্ধৃতাংশ অনুবাদ করিয়া রাজস্থানে 
যাহা সন্নিবেশ করিয়াছেন-_আমরা এইখানে সংক্ষেপে তাহার সার মর্ম প্রকাশিত 
করিতেছি। পাঠকগণ এখন দেখুন উক্তরূপ অনুমানের ভিত্তি কতদূর দৃঢ়। 

“হিন্দু রাজকুল প্রধান উদয়পুর রাণাগণ “নসিরান ই আদিলের' ন্যোয়বান) : (যিনি 
হিন্দুস্থানের অনেক প্রদেশ জয় করেন) বংশ বলিয়া পরিচিত। বৈজস্তিয়মের আধুনিক 
কনষ্ট্যানটিনোপল) সম্রাট মরিসের কন্যা মেরিয়ানা পারস্যরাজ নসিরাণের এক মহিষী 
ছিলেন। তাহার গর্ভের সন্তান নসিজাদ পিতার ধর্ম্ম ত্যাগ করিয়া মাতার খৃষ্টান ধর্ম্ম গ্রহণ 
করেন এবং সসৈন্যে হিন্দুস্থানে আসিয়া সেখান হইতে পিতার বিরুদ্ধে ইরাণ যাত্রা করেন, 
সেইখানে তাহার মৃত্যু হয়-_কিন্তু তাহার যে পুত্রকে তিনি হিন্দুস্থানে রাখিয়া যান তাহা 
হইতেই রাণা বংশের উৎপত্তি।” 

এই এক কথা-আর এক- 

“পিতৃ বিদ্রোহী নসিজাদ ইরাণে গিয়া যুদ্ধে নিহত হওয়ায় তাহার বৈমাত্র ভ্রাতা পিতৃ 
সিংহাসনে অধিষ্ঠিত হয়েন। এই ভ্রাতার বংশধর শেষ অগ্নি-উপাসক রাজা এজিদ ১৭ 
হিজরা অন্দে মুসলমানগণ কর্তৃক পরাভূত ও হৃত-রাজ্য হয়েন। এজিদের তিন কন্যা 
ছিল। যুদ্ধের পর দ্বিতীয় কন্যা সাহারবানু ইমাম হোসেনের পত্রী হইলেন, তৃতীয় কন্যা 
বানু একজন আরব কর্তৃক বলপৃবর্কক চিকিক অরণ্যে নীত হইয়া সেইখানে ঈশ্বর শরণ 
করতঃ অদৃশ্য হইলেন (এই জন্য পারসীদের ইহা একটি পুণ্য তীর্থ)। কিন্তু জ্যেষ্ঠা কন্যা 
মহাবানুর যে কি হইল ইরাণী পুস্তকে তাহার কোন উল্লেখ নাই, কিন্তু মহাবানু যে হিন্দুস্থানে 
আসিয়াছিলেন হিন্দু পুস্তক হইতে তাহার" প্রমাণ পাওয়া যায়, মহাবানু হইতেই শশোদিয়া* 

ংশের (রাণা বংশ) উৎপত্তি। এইরূপে যেদিক দিয়াই ধর মিবাররাজগণ হয় নসিরাণ- 
পুত্র নসিজাদের সন্তান, না হয় এজিদ-কন্যা মহাবানুর সম্তান।” 
1716 ৬011. 91101) 1025 (017191)60 211] 0110 1070/16086 ৬/1101) 91505 017 0110 221512) 
81023069 01 0186 1+16৬/] [0111)065 15 110০ 1%195521 ৫1 0102, 01 0181 (11) 005 201017015 
79556551017) 00117000 01) 10917010190 131580 91 08118671), 01400150199 01076 206, ৬/110001 
11 /৯. 11. 1204. 16 ৬1061 01 0015 ৬011 50195 11117756111 এণেগা।। খি27া811) 917006৩1 
/101159109801, 0111)6 41)917)61 01 /10017810907. 116 00101655565 (0 £1৬০ 211 20008017001 91811 
116 00011061 ০7--076 1৬191018006 [21110011670 ৬/11101) [0170956 176 £0995 0960 11700 076 
1176986 01 076 [২2125 01 11০৬/91 [ি0ো। ৬4110] 91%2]1 85 065০0511060, 00001116 2 1011801) 
[17917519556 2] 0108 টিটো) ৮/1)101) 0196 00119118515 81115121 01815181101. 1005 167)251/0 
৬০] 1, 0235. 
* গুহা হইতে প্রথমে রাগাগণ গুহলুট আখ্যা পাইয়াছিলেন, পরে স্থানের নাম হইতে আহারিয়া 
ও শশোদিয়া এই নাম প্রাপ্ত হন। 


প্রবন্ধ ২৭১ 


এই ত “মাসার অল ওমরা'র উক্তি, কিন্তু ইহার মধ্যে মুখের জোর কথা ছাড়া 
রাণাদের ইরাণীত্ব প্রতিপাদন করে এমন এঁতিহাসিক যুক্তি কই? 

ইতিহাস বরঞ্চ ইহার বিপরীতেই যুক্তি প্রদান করে। 

টড বলেন- পারস্য ইতিহাসে নসিজাদের সৌরাষ্ট্র আক্রমণ ও তাহার সিংহাসন 
আরোহণের সময় (৫৩১ খুঃ) যা পাওয়া যায়, তাহার সহিত হিন্দু ইতিহাসের বল্পতীপুর 
লুষণ্ঠনকালের (৫২৪ খঃ) এঁক্য দেখা যায়।” 

আরো বলেন- 

বল্লভীপুরের কাছে বৈজস্তিয়ম নামে একটি নগর ছিল। বৈজস্তিয়ম-সম্রাট-কন্যার 
গর্ভজাত পারস্য-রাজপুত্র নসিজাদ যে এইখানে যুদ্ধ করেন এই নামটিই তাহার প্রমাণ। 
যুদ্ধ জয়ের পর মাতার দেশের নামে এই নগরের নামকরণ করিয়াছেন। ২ 

টডের এই দ্বিতীয় কথাটির সম্বন্ধে আমাদের একটু বক্তব্য আছে। 

টড যে নগরকে বৈজস্তিয়ম নাম দিতেছেন, যতদূর সম্ভব তাহার প্রকৃত নাম বৈজয়ন্তী। 
বৈজয়ন্তী একটি সংস্কৃত কথা, সুতরাং এই নাম হইতেই নগরটি নসিজাদের স্থাপিত এমন 
প্রমাণ হয় না। বিজয়সেন যখন বল্লতীপুর বিজয়পুর প্রভৃতি স্থাপন করেন, তখন বৈজয়ন্তী 
নামে আর একটি নগর তাহা কর্তৃক স্থাপিত হইয়াছিল ইহাই অধিক সম্ভবপর। 

টড যে সংস্কৃত ভাষা জানেন না--“রাজস্থানে'র নানা স্থানে তাহার প্রমাণ পাওয়া 
যায়-ইহাও আর একটি প্রমাণ মাত্র। 

কিন্তু যদি উক্ত নগর নসিজাদের স্থাপিত বৈজস্তিয়ম বলিয়াই মানিয়া লওয়া যায়, 
তাহা হইলে টডের উল্লিখিত দুইটি কথা হইতে ইহাই প্রমাণ হয়_-যে তাতারগণ নহে, 
পারস্য-রাজপুত্র নসিজাদই বল্লভীপুর আক্রমণ করিয়া শিলাদিত্যের রাজ্য অধিকার করেন। 
রাণাগণ যে নসিজাদের বংশ, উপরোক্ত এঁতিহাসিক ঘটনা হইতে তাহার প্রমাণ হয় না, 
বরঞ্চ পারস্যরাজপুত্রের সৌরাষ্ট্র আক্রমণকাল ও শিলাদিত্যের পরাভবকালের এঁক্য হওয়ায় 
শিলাদিত্য যে পারস্যরাজের সন্তান নহেন তাহাই প্রমাণ হইতেছে। 

এইখানে একটি কথা, সূর্য্য উপাসক ইরাণীদিগের সহিত রাণাদিগের পূজা পদ্ধতির 
অনেকটা সাদৃশ্য আছে। উভয়েই সূর্য পূজা করেন-উভয়ের পতাকায় সূর্যের মূর্তি। 
রাণার নগরের প্রধান দ্বার সূর্যাদ্ার নামে খ্যাত, ইত্যাদি। ইহা হইতে কি রাণাগণ পারস্য 
রাজবংশ বলিয়া প্রতিপন্ন হইতে পারেন না? না। ইরাণীগণ যে পুরাতন আর্ধাজাতির 
একটি শাখা-ইহা একটি সিদ্ধান্ত কথা, সুতরাং রাণাদিগের সহিত তাহাদের পূজা পদ্ধতির 
এই যে সাদৃশ্য, তাহাতে কেবল সেই সিদ্ধান্তই অব্যর্থ রহিতেছে, রাণাগণ যে নসিজাদের 
১ গা) 90100 01016118510. 06980185108 0) 1305101280 /170 71001750016 0010176 /১. 
0. 531, ০0176570105 ৯/1] 9101 012 58010 01938120111 /৯. 10. 524. 
২ ৮/9112৬০ ৪ 5117801015010001610 0116521)1500110191105 11 ৪ 29051901)1021 (801, (18801018095 
07 096 5106 01 0১6 8170121, 981801)1 & 010 ০8116 73১29110181 17101. 8170090 800105 
০01010516 701001 01180 101000901)9%5 06০1 086 501) ০1130911721) ৬1১০ ০81000160 381801)1 
2110 038]171 80 0990109/60016 ঠ711) 01511190108 ; 00110 %/0810 06 816510117915 00095101) 


[0 178176 90001) ০0170101651 2061 0116 0117 9/116761)15 (01011501011 171001161 1790 0110). 1005 
/£2/051/2/7, ৬০1 1. 0238. 


২৭২ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


সন্তান, এ সাদৃশ্য তাহার প্রমাণ হয় না। 
এখন দেখা যাক “মাসার অল ওমরা'র দ্বিতীয় উক্তি অর্থাৎ রাণাগণ মহাবানুর সন্তান, 
এই অনুমানটি কিরূপ যুক্তিসঙ্গত। 

“মাসার অল ওমরা' লেখক বলিতেছেন বটে এজিদের জ্যেষ্ঠ কন্যা হিন্দুস্থানে 
আসিয়াছিলেন-হিন্দু পুস্তকে তাহার প্রমাণ পাওয়া যায়, কিন্তু কোন পুস্তক এ সম্বন্ধে 
কি বলিতেছে তাহা কিছুই বলেন নাই, সুতরাং তাহা না জানিলে এ কথার মূল্য আপাততঃ 
অতি সামান্য। তবে টডের মতে “মাসার অল ওমরা"র প্রথম অনুমানটি অপেক্ষা 
দ্বিতীয়টিতে কিছু সত্য থাকিতে পারে। মগধি ভাষায় “উপদেশ প্রধান” নামক গ্রন্থে 
শিলাদিত্যের জম্ম সম্বন্ধে এইরূপ একটি প্রবাদ আছে-_, 

* গুজরাটের একটি নগরে দেবাদিত্য নামক এক ব্রাহ্মণ ছিলেন, সুভগা নামে তাহার 
একমাত্র বালিকা বিধবা কন্যা ছিল। কন্যা পিতার নিকট সূর্য্মন্ত্র শুনিয়া অসাবধানে তাহা 
উচ্চারণ করায় সূর্যদেব তাহার নিকট উপস্থিত হইলেন। 

বিধবা কন্যাকে অন্তঃসত্ত্বা দেখিয়া ব্রাহ্মণের ক্ষোভের সীমা রহিল না- কিন্তু যখন 
শুনিলেন সূর্যদেব তাহার জামাতা-তখন ব্রাহ্মণ অনেকটা শান্ত হইলেন-কিন্তু অন্যে 
কন্যাকে কলঙ্কিত বিবেচনা করিবে, এই ভয়ে গর্ভিনী দুহিতাকে বল্পভীপুর প্রেরণ 
করিলেন। সেখানে তাহার যমজ সন্তান হইল--একটি পুত্র একটি কন্যা । 

পুত্র বড় হইয়া পাঠশালায় যায়, সমপাঠীগণ তাহার পরিচয় জিজ্ঞাসা করে-সে 
বলিতে পারে না-সকলে তাহাকে উপহাস করে-এই উপহাসে একদিন সে ক্রুদ্ধ হইয়া 
মাতাকে হত্যা-ভয় দেখাইয়া তাহার পিতার পরিচয় জিজ্ঞাসা করিল। 

এই সময় সূর্যদেব সন্তানের নিকট প্রকাশিত হইয়া আত্মপরিচয় প্রদান পূর্বক 
তাহাকে একটি শিলাখণ্ড প্রদান করিলেন, এই শিলা স্পর্শ করাইবা মাত্র তাহার 
উপহাসকারী সমপাঠীর মৃত্যু হওয়ায় বালক রাজসমীপে আনীত হইল। রাজা তাহাকে 
দণ্ডভয় দেখাইলে বালক ক্রুদ্ধ হইয়া শিলাখণ্ড দ্বারা তাহাকে নিহত করিয়া তাহার সিংহাসন 
অধিকার করিল। শিলা হইতে তাহার নাম শিলাদিত্য। 

টড এই প্রবাদটির সহিত মহাবানুকে এক করিতে চাহেন। তিনি বলেন, মহাবানুর 
পিতা এজিদ রাজ্য হারাইবার পর সম্ভবতঃ মহাবানু হিন্দুস্থানে তাহার আত্মীয়গণের নিকট 
(পৃবের্বই বলা হইয়াছে নসিজাদের পুত্র হিন্দুস্থানে বসতি স্থাপন করেন) আশ্রয় লইতে 
আসেন। মহাবানুই সুভগা নামে খ্যাত হইয়া থাকিবেন। 1 


*. ১০০700+5 10)251/10/7, ৬০] 1.47710/5 2 71661, 0180121 111. 

1 30001700811 0601111011701811 11790551010 (180 0116 [91145 51101101185 (18011 111109829 
গিটোঁ। 219 71816 0191101) 01 0116 চ015801) 110050, 1 ৬/0010 11006008119 82550110180 1+1819 
381100 01০ (5101৩ 08012100101 % 92008110779 1700118৬৩ (01180 21800902170, 95 ৬/০1| ৪5 
50110002019 ৬/101) 016 [01106 01 92011951108, 70 5106 1789 0০ 006 50001105118 (11010186101 
911190112) ৮/11056 71১5021710105 21708] ৬/101) 016 “5017, ০011160 1১01 10 8081100111701 
19101৬0০010 01168112. 1110 501) 011৬1811011 1090 0601) 11 92111851108 2110 1015 11101001610! 
01111106519 01001701-21217001110 5110010 0101 566161001015001011 11 07675৬61555 01101 91119, 


0. 239. 


প্রবন্ধ ২৭৩ 


পারস্য রাজদুহিতা মহাবানুকে সৌরাষ্ট্ররাজ কেহ যে বিবাহ করিতে না পারেন তাহা 
নয় ; তবে কি এ ঘটনাটি সত্য বলিয়া ধরিয়া লইতে গেলে ইতিহাস বেঠিক হইয়া পড়ে । 
এই মাত্র আমরা দেখিলাম নসিজাদ যখন সৌরাষ্ট্রে আসেন সেই সময়ে বল্লুভীপুরের শেষ 
সূ্য্বংশী রাজা শিলাদিত্য নিহত হন। নসিজাদের আক্রমণের অনেক পরে এজিদ 
মুসলমানদিগের সহিত যুদ্ধে পরাস্ত হন, সুতরাং মহাবানু তখন সৌরাস্ট্রে সিয়া কিছু 
আর শিলাদিত্যের মাতা হইতে পারেন না। 

তারপর, রাণাদিগের বংশের ইতিহাসে এ প্রবাদের কোনই উল্লেখ নাই, তাহাতে 
কনকসেনের বংশ পরম্পরায় ধারাবাহীক্রমে-_শিলাদিত্য সোমাদিত্যের সন্তান বলিয়া 
উক্ত। (কোন কোন ইতিহাসে শিলাদিত্যের পিতার নাম সূরয রাও)। 

টড এ সম্বন্ধে আবুল ফজেলের যে উক্তি উদ্ধত করিয়াছেন--তাহাও এরূপ মুখের 
কথা। “রাণা পরিবার আপনাদিগকে নসিরাণের বংশ মনে করেন”-(91795 (90111) 
001151001- 011011591%95 09500102011 011091)17/217) এই এক লাইনে তাহার উক্তি 
শেষ হইয়াছে। 

সুতরাং কেবল এইরূপ কথা হইতে ভগবান শ্রীরামচন্দ্রের সম্তানকুলোদ্তব বিখ্যাত 
সূ্যযবংশ রাণাগণকে ইরাণী পিতামাতার সন্তান বলিয়া অনুমান করা নিতান্তই অদ্ভুত বলিয়া 
মনে হয়। কিন্তু শিশু যখন প্রশংসাপূর্ণ নেত্রে উজ্জ্বল কিরণশালী চন্দ্রের দিকে চাহিয়া 
আছে, তখন যদি তাহাকে বল--এঁ যে চন্দ্র দেখিতেছ, উহার কিরণ, জ্যোতি সকলি 
মিথ্যা,_ প্রকৃত প্রস্তাবে উহা একটা মুৎপিগুমাত্র_ তখন সে কথা শিশুর ত নিতান্তই অদ্ভূত 
মনে হইতে পারে, তাই বলিয়া উহার মধো সত্যের কি কিছু সম্ভাবনা নাই? কে অস্বীকার 
করিবে? 

তবে সম্ভাবনা যাহ! তাহা পণ্ডিতদিগের তীক্ষদৃষ্টিতৈই পৌছে, শিশু তাহার সহজ 
জ্ঞান ও সহজ বুদ্ধি দিয়া তাহা দেখিতে পায় না। যদি পণ্ডিতগণ, পণ্ডিত প্রবর টডের 
ন্যায় উপরোক্ত প্রমাণে আমাদের খৃষ্টান মহারাণীর সহিত সূর্যবংশ রাণাদিগের রক্ত 
সম্পর্কের সম্ভাবনা দেখিয়া আহাদ প্রকাশ করেন- তাহাতে আমাদের আপত্তি নাই-_কিন্তু 
অজ্ঞ আমাদের টডের এ আহ্রাদ দেখিয়া পিকুইকের পুরাতত্ব আবিষ্কারটিই মনে আসিয়া 
গড়ে 


ভারতী ও বালক, জোষ্ঠ ১২৯৪ 


৬৬101010৬01 010110 [10100১11191 ৬/১201)11 00110 0601111810601 01 0116 08117000111) 
/51011015 0(1117005121791% 41100 070 ১০5০171180৩ 1১ 601 10170 5০০4 61105111790. ১) 01 
ব9111/01) 01 0110100117510100111700, 19021000101 +০/0651101 উউ গা (৬৩ এ এ 511150011 014 
*(711]1119 05070185101, ৬17, (01101 01101111100 ১001738] 00508170101011)1017011701001011105 500৩ 
1110151)810561 0০0৭৬০১৯০01 01 (100 170101115 01 [২0115 0100 00107101011 01 1176 5012171980৩, 1৯ 016 
5551০ 01 20171150101) 10111100১5 :0120015011011011100 2100115010113110105 01111110091 01911) 
0111110 ৬/101 0100 21100101501 4079 17150055 01101)6 ৮0141108517 80 2 01710 ৬/1101) 1001 
8101 1190 ৮/21700 01101)610109171100 10601) 1317১101160 11010111011] 00119 130501)015, 
70৫5 14/51/5774, 0. 239. 


স্বর্ণ র.স : ১৮ 


২৭৪ স্ব্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


সরলতা কি নিন্দাপ্রিয়তা? 


সরলতার নিবাস ব্বর্গে, কুটিলতার বসতি নরকে । সরলতা তাহার সরল সোজা সুগম্য 
একটি মাত্র পথে প্রশস্ত উদার রাজ্যের দিকে মনুষ্যকে অগ্রসর করে, কুটিলতা তাহার 
সহম্ন বাকাচোব৷ ঘোবপ্যাচ, গলি ঘুঁজির মধ্যে মনুষ্যকে দিশাহারা করিয়া তাহার মনুষ্যত্ 
বিনাশ করে। সচ্ছ সরোবরের ন্যায় সরল ব্যক্তির অন্তরে বাহিরে নিম্মলতা বিরাজ করে, 
ঠাহার মনোভাব তাহার ভাষায় পরিব্যক্ত হয়। তাহার সরল মনের সরল ধর্ম দিযা 
বিশবব্রদ্দাগুকে সে বিচার করে, তাহার সহজ সুবুদ্ধি জগৎ সংসারে সে প্রতিফলিত দেখে। 

ধারাল পেঁচাল বাকাবুদ্ধিদিগের ন্যায় সে প্রত্যেকের সোজা কথার মধ্য হইতে বাঁক। 
মংলব, সহজ কাজের মধ্য হইতে গুঢ় উদ্দেশ্য টানিয়া বাহির করিয়া আত্মাভিমানে স্ফীত 
হইস্ত থাকে না। সত্যের প্রতি, মহত্তের প্রতি, মঙ্গলের প্রতি তাহার সহজ হৃদয়ের 
সহজ বিশ্বাস লইয। সে কাজ করে। এই জন্য অনেক সময় তাহার ঠকিতেও হয়, কুটিল 
লোকের মিথ্যা ছলনায় প্রতারিত হইয়া অনেক সময় সে যন্ত্রণ। ভোগ করে, অনেক সময় 
সে প্রাণও হারায়। 

কিন্তু নিজের বাক! নয়নের বাঁক৷ দৃষ্টিতে সমস্তই মন্দ দেখিয়।, পৃথিবীশুদ্ধ লোককে 
অবিশ্বাসী ভাবিয়া দিন দিন ভিল তিল করিয়৷ সংশয়ে আশঙ্কায় প্রাণ হারান অপেক্ষা 
বিশস করিয়৷ প্রতারিত হইয়। যন্্ণাভোগ করা-এমন কি প্রাণ হারানও কি সহশ্র গুণে 
ভাল নহে? বিশ্বাস করিয়া যে যন্ত্রণীভেগ করা যায় সেকি যন্ত্রণা? সে যন্ত্রণার মধ্যে 
কতখানি তৃপ্তি কতখানি সুখ বিরাজ করিতেছে? বিশ্বাস করিয়া যে মরে, মরিবার কষ্ট 
তাহার নাই। সে মরে না, আত্মবিসর্ঞজন করে, যে আত্মবিসর্জন করে সে অমর। 

সরলতা শব্দের প্রকৃত অর্থ যাহা, সরল লোকের প্রকৃত ছবি যাহা, তাহাই উপরে 
বলিলাম। কিন্তু অধিকাংশ সময় প্রকৃত যাহা তাহা কল্পনার রাজ্যেই বিচরণ করে, প্রকৃত 
জগতের সহিত প্রকতের সম্বন্ধ অক্পই দেখা যায়। সরল ব্যক্তির উল্লিখিত পোষাকি ছবি 
_ কল্পনা দ্বা। আমরা যাহা মনশ্চক্ষু দ্বারা প্রত্যক্ষ করি-_তাহার সহিত যদি আমরা 
আমাদের দৈনিক জীবনের আটপৌরে সরল ব্যক্তিদের-যাহাদের আমরা সচরাচর সরল 
নামে সম্বোধন করিয়া থাকি-সাদৃশা অনুসন্ধান করি, তাহা হইলে বিষম অসাদৃশ্য বই 
আর কিছুই দেখিতে পাই না। 

প্রকৃত জগতে সরল শব্দের প্রকৃত অর্থ একেবারেই লোপ পাইয়াছে। লঘ্ুহৃদয়, 
নিব্রবেধ ঝা নিন্দাপ্রিয় ব্যক্তিই সংসারে সরল বলিয়া প্রতিষ্ঠা লাভ করেন। যেখানে 
একাধারর এই সমন্ত গুণগুলি বিরাজ করে, সেখানে সোনায় সোহাগা, তাহার সারলো 
জগৎ বিমুক্ত হয়। 

আমি একজনকে জানি, তাহার প্রকাণ্ড শরীরের উপর ক্ষুদ্র গড়ানে মাথাটি 
দেখিবামাঞ্র তাহাকে নিব্বুদ্ধিতার একটি অবতার বলিয়া মনে হয়। সে ভালুক মূর্তি দেখিলে 
হঠাৎ ডারউইনের অভিব্যক্তিবাদ মনে পড়িয়া যায়, মতটা বিশ্বাস করিতে ইচ্ছা করে। 
সরল বলিয়া ইহার দেশে বিদেশে একটা খ্যাতি আছে! ইনি দুদণ্ডের জন্য পরিচিত 


প্রবন্ধ ২৭৫ 


অপরিচিত যাহাকেই নিকটে পান তাহার কাছেই মুক্ত কণ্ঠ হইয়া কিন্ত অতি গোপনে 
আপনার প্রাণের সমস্ত লুকান কথা প্রকাশ করেন! লুকান কথাটা আর কিছুই নহে 
_তাহার আস্ত্মীয় লোকের নিন্দা, সম্পূর্ণ মিথ্যা নিন্দা। 

যে বেচারীদের নিন্দা লইয়াই এইরূপে তিনি দিন যাপন করেন--তাহারা তাহাব 
নিকট অন্য কোন অপরাধ করেন নাই- অপরাধের মধো আজন্মকাল তাহার উপকারই 
করিযা আসিতেছেন, তাহাকে, তাহার পরিবারগণকে চিরকাল প্রতিপালনই করিয়া 
আসিতেছেন, কেবল তাহাই নহে- আপনার স্ত্রীপত্র ছাড়া মানুষ মানুষকে তেমন যত 
করিয়া কদাচ প্রতিপালন করে। নিজের সম্বন্ধে যেখানে তাহারা হাত গুটাইযা চলেন, 
তাহাব সম্বন্ধে সেখানেও তাহারা মুক্তহস্ত। 

পরের নিন্দা শুনিতে ভাল লাগে না, এমন অল্পই লোক আছে, বিশেষ বড় ঘরের 
নিন্দা_তা আবার ঘরের লোকেরি মুখে। নিন্দাপ্রিয় ব্যক্তিগণ এ নিন্দাগুলা বড়ই আম্বাদে 
ভোগ করেন, এবং চিরস্থায়ী বন্দবস্তে এ মজাটাকে ভোগ দখল কবিবার অভিপ্রায়ে 
নানারূপ প্রশংসা ও উৎসাহবাক্যে উক্ত সরল ব্যক্তির সবলতা প্রবৃক্তিটাকে অনবরত 
প্রবল প্রতাপে বাড়াইয়া তুলিবার প্রয়াস পাইয়া থাকেন। 

মজা এই, যাহারা বাস্তবিক নিন্দাপ্রিয় লোক নহেন, নিন্দার জনাই নিন্দা শুনিয়া 
যাহারা আমোদ প্রাপ্ত হয়েন না-তাহারাও ঘরের লোকের মুখে ঘরের লোকের এরূপ 
গুপ্ত নিন্দা শুনিয়া আপাায়িত হইয়া যান। তাহারা প্রতোকেই মনে করেন-তিনিই একা 
_-কিন্বা তাহারি মত দুচারজন মাত্র এ সরল ব্যক্তির বিশ্বাসভাজন--তাহাদিগকেই মাত্র 
অসাধারণ বিশ্বাস করিয়া লোকটা নিজের ঘরের কথা সব খুলিয়া বলে! এই মুক্তকণ্ঠতায় 
তাহারও দ্রবীভূত হইয়া যান, বন্ধুর সরলতায আহাহা না কবিযা থাকিতে পাবেন না; 

পরের বিশ্বাস লাভ করিয়াছি এই অহঙ্কার বড় অতঙ্কার। ইহাতে ভুলিয়া লোকে 
চারিদিক আর দেখিতে পায় না। যত দিন এ বিশ্বাসটা ভাঙ্িবার কাবণ না ঘটে. ততদিন 
নিন্দাকারীকে যথার্থই তাহার সরল বলিয়া মনে হয এবং তাহার বন্ধত্ব সে উপভোগ 
করে। 

সেদিন আমি একটি বন্ধু লোকের সহিত দেখা করিতে গিবাছিলাম : তিনি সবর্বাঞ্গেই 
আহাদ সহকারে আমাকে খবর দিলেন-যে, “সন্প্রতি হান সহিত একজনের আসাপ 
হইয়াছে, সে লোকটা এতই সরল যে ঘণ্টাকতকেব মাপোই ভাহার পেটের মহ কগা 
সমস্তই তাহাকে খুলিয়া বলিয়াছে।” 

বলা বাহল্য-সেই লুকান কথার অন্ততঃ অদ্ধেক তাহার নিের আত্ঞায়জনের 
নিন্দা। 

আমার বন্ধুটি যদি জানিতেন--তাহার নব-লভ্য বন্ধুটি- তাহার নিকট বলিয়া নে, 
সকলের নিকটেই এরূপ হৃদয় খুলিয়া থাকেন--তাহা হইলে বোধ করি তাহাব আনন্দটা 
অত মারাত্মক হইত না। বসুধা যাহার কুটুম্ব, তাহার প্রেম আদর্শপ্রেম সন্দেহ নাই, কিন্তু 
বসুধার কেহ সে প্রেমের জন্য আকাঙক্ষী হইবে এরূপ বেধ হয় না। 

এইখানে একটি কথা উঠিতে পারে-কেহ বলিতে পারেন, কেন অল্পক্ষণের মধ্যে 
কি প্রকৃত বন্ধুত্ব স্থাপন হইতে পারে না? আর অল্লক্ষণেই হৌক, বেশীক্ণেই হৌক, 


২৭৬ স্র্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


একবার বন্ধু বলিয়া মনে হইলে তাহার কাছে ত প্রাণ খোলাই স্বাভাবিক। নিন্দা বল, 

ংসা বল, সুখ বল, দুঃখ বল--যাহা নিজের মনের ভিতর রহিয়াছে এবং যাহা প্রকাশ 
করিলে লোকের বিশ্বাস ভাঙ্গিতে হয় না-নিজের বন্ধুর কাছে তাহা বলিব না ত কি? 
ওরূপ স্থলে যে নিন্দা-তাহার অভিপ্রায় বাস্তবিক নিন্দা করা নহে,_তাহার অভিপ্রায় 
আপনার মনের কথা খুলিয়া মনের ভার লাঘব করা, সুখ দুঃখ দুজনে একত্র ভোগ করা, 
কথোপকথনে মনুষ্য চরিত্র সমালোচনা করা ইত্যাদি। 

প্রকৃত বন্ধু মনে করিলে তাহাকে সব কথা যোহা বলিলে পরের বিশ্বাস ভঙ্গ হয় 
না) বলা স্বাভাবিক-ইহা আমি অস্বীকার করি না। কিন্তু প্রকৃত বন্ধুত্ব বাস্তবিক দু'দণ্ডের 
মধ্যে যার তার সঙ্গে স্থাপিত হইতে পারে, এরূপ ত মনে হয় না। যাহাকে সম্পূর্ণ বিশ্বাস 
হইতে পারি, তাহাকেই প্রকৃত বন্ধু মনে করিতে পারি, কিন্তু দু'দণ্ডের মধ্যে কি এবপ 
বিশাস স্থাপনের অবসর পাওয়া যায়? আমার ত বিশ্বাস প্রথম দৃষ্টিতে একজনের উপর 
ভালবাসা জন্মাইতে পারে-কিন্তু তাহার সহিত বন্ধুত্ব স্থাপিত হইতে পারে না। 

আর যদিই বা এমন হয়_-সরলতার প্রভাবেই একজন মুহূর্তমধ্যে একজনকে 
অকপট বিশ্বাস করিয়াই ফেলে, সেই বিশ্বাসের সেই বন্ধুতার আরম্ভই কি--পরনিন্দা 
পরচর্চা? তাহা ছাড়া বন্ধতার আর কি কোন কথা, কোন আলাপ নাই? 

যাহার যে প্রবৃত্তি যত প্রবল তাহাই বাহিরে প্রকাশ পাইবার জন্য তত ব্যগ্র। মুহূর্তের 
ভাবে যাহার তাহার গলা জড়াইয়া ধরিয়া এইরূপ যে নিন্দা করা, ইহা সরলতার লক্ষণ 
নহে, লঘু হৃদয়তা, নিন্দাপ্রিয়তা, ঢাক বাজান ম্বভাবেরই লক্ষণ । প্রকৃত সরল ব্যক্তি যে 
কখনো কাহারো নিন্দা করে না তাহা বলিতেছি না। কথা প্রসঙ্গে ভাল মন্দ নিন্দা প্রশংসা 
সকল বথাই উঠিতে পারে, কিন্তু নিন্দা করিবার জন্য প্রাণের যে একটা আকুলি ব্যাকুলি 
_তাহা সে নিন্দা থাকে না ; কাহারো হানি করা সে নিন্দার উদ্দেশা নহে, কিন্বা নিন্দার 
জন্যই সে নিন্দা নহে। সরল হৃদয় মুক্তপ্রাণ বটে, কিন্তু মুক্ত বাতাস যেমন ঝড় নহে, 
মুক্তপ্রাণ তেমনি লঘুহৃদয় নিন্দুক ব্যক্তি নহে। সরল ব্যক্তির মনে এক মুখে আর নাই, 
তাই সে মুক্তপ্রাণ, অযথা লুকোচুরি করিয়া কথায় কার্যো ভাবে ভঙ্গীতে সে কাহারো 
নিকট হেয়ালি হইয়া দাড়ায় না, সরল ভাবে সরল প্রাণে সে কথা কহে, সরল ভাবে 
সরল প্রাণে সে জগংকে বিশ্বাস করে, তাই সে মুক্তপ্রাণ। 

সরোবর যেমন পীকডোবা নহে, মুক্ত বাতাস যেমন ঝড় নহে, ভালবাসা যেমন 
ইন্দ্রিয়পবতা নহে, পরের নামে ঢাক বাজানই তেমনি সরলহদয় মুক্তপ্রাণ ব্যক্তির লক্ষণ 
নহে। অথচ ইন্দ্িয়পরতাকেই আমরা ভালবাসা বলি, নিন্দাপ্রিয়তাকেই আমরা সরলতা 
বলি। পৃথিবাতে ইহার অপেক্ষা স্বভাবে অভাব আর কি হইতে পারে? 


ভারতী ও বালক, শ্রাবণ ১২৯৪ 


প্রবন্ধ ২৭৭ 


আমাদের সমাজ 


কে না বড় হইতে চায়--আমরাও চাই। আমরা ধন চাই, মান চাই, গভর্ণমেন্টের নিকট 
বড় বড় চাকরী চাই, আমরা ইংরাজের সমকক্ষ হইতে চাই, এক কথায় অধীন হইয়া 
আমরা স্বাধীন হইতে চাই। বেশ কথা, কিন্তু এ আকাঙ্ক্ষা কি ভিক্ষার ঝুলি কাধে করিয়া 
জয় হউক বলিয়। গভর্ণমেন্টের দ্বারে কাদিয়া বেড়াইলেই আমাদের পূর্ণ হইবে? ভিক্ষা 
করিয়া শাক ভাতের কড়ি মিলিতে পারে-তাহাই আমাদের মিলিতেছে--কিন্তু ভিক্ষায় 
কি আকাঙ্ক্ষা মেটে-বড়লোক হওয়া যায়? 

তুমি বলিবে-কেন আমরা কি ভিক্ষা করিতেছি- আমাদের নিজের ধন নিজের 
অধিকার ফিরিয়া চাহিতেছি, ইহা কি ভিক্ষা? ইহা পাইব না কেন? 

সংসার সেরূপ উদারতার উপর স্থাপিত নহে, যতক্ষণ চাহিতে হয় ততক্ষণ নিজের 
জিনিসও তোমার অধিকারের ধন নহে--তাহাও ভিক্ষা-আর ভিক্ষায় অধিকার মেলে 
না। যে আর্ধাজাতির বংশ বলিয়া তুমি গৌরব কর, যাহার উদারতা জগৎংবিখ্যাত, সেই 
জাতি যখন ভারতের আদিমজাতিকে পরাজিত করিয়া তাহাদের সবর্বস্ব গ্রহণ 
করিয়াছিলেন-_ তখন তাহারা পরাজিতের প্রতি কিরূপ উদারতা দেখাইয়াছিলেন? সেই 
উদারতার গুণে এখনো তাহারা দাসের জাতি, শূদ্র। আর সেই বেদস্পর্শনিষিদ্ধ শুদ্র জাতি 
আজ নিজের যোগ্যতাবলে বেদ প্রকাশ করিয়া ধন্য নাম লাভ করিতেছেন- কোন ব্রাহ্মণ 
আর্ধয তাহার বিরুদ্ধে কথা কহিতে সমর্থ? যেদিন যোগ্য হইবে, সেদিন ভিক্ষার প্রয়োজন 
হইবে না, আপনা হইতে তোমাদের অধিকার তোমাদের হাতে আসিবে। যদি যোগ্য হইতে 
চাও ত সমাজকে মানুষ করিয়া তোল, সত্যের উপর, মহত্ের উপর, জ্ঞানের উপর 
সমাজের প্রাণ প্রতিষ্ঠা কর। 

এখন আমরা কথায় কথায় সমাজ সমাজ করি, প্রতিকার্যো সমাজের দোহাই দিই, 
কিন্তু প্রকৃত পক্ষে আমাদের সমাজ আছে কি? সমাজের নৈতিক উন্নতি সাধিত করিয়া 
সমাজের উদ্দেশ্য। কিন্তু সমাজশাসন ভয়ে কে আজ কোন অন্যায় কম্মটা করিতে বাকী 
রাখিতেছে? কিছুদিন পৃবের্ব বরং সমাজের একটা শাসন ছিল, কেহ কোন দুষ্কম্ম করিলে 
সমাজ তাহার ধোপা নাপিত বন্ধ করিতে পারিত,-এবং করিত, কিন্তু এখন? এখন 
সমাজের ভয়ে অন্যায় কার্য করিতে কাহাকে কুঠ্ঠিত হইতে হয় ম্বা, কিন্তু ন্যায়কার্য্য করিতে 
কুণ্ঠিত হইতে হয়। মিথ্যার উপরেই এখনকার সমাজের প্রতিষ্ঠা, অন্যায়ই এই সমাজের 
যদি সমাজ মানিয়া চল তবে তাহার বিপরীত তোমাকে করিতেই হইবে ।- সমাজ ন্যায়কে 
দণ্ড বিধান করে-_ অন্যায়কে প্রশ্রয় দেয়। বিধবা বিবাহ অন্যায়_-কিন্তব গু প্রভাবে শত সহস্র 
অপরাধ কর, তাহা মার্জনীয়, নিয়মিত হোটেলে গিয়া অথবা মুসলমান চাকর রাখিয়া 
খানা খাও--তাহা সমাজ দেখিয়াও দেখিবে না--তাহা দেখিলেই ঠক বাছিতে গীঁ উজাড় 
হইয়া যায়--সুতরাং তাহা অপ্রকাশ্য। আর বিলাত যে যায়-- সে মার্কামারা,_-নিয়মিত 


২৭৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


যবনান্নাহারী আর্য হিন্দুগণ সেই প্রকাশ্য শ্রেচ্ছ-স্পৃষ্ট বিলাতীকে জাতিচ্যুত করিয়া তবে 
অন্য কথা কহেন। এই ত সমাজের অবস্থা। আমাদের শিরা-বিশিরার মধ্যে মিথ্যা প্রবিষ্ট 
করাইয়া সমাজ হাড়ে হাড়ে আমাদিগকে মিথ্যানুরাগী করিয়া তুলিতেছে-ইহার দিকে 
কাহার দৃষ্টি? মেকলে আমাদের মিথ্যাবাদী বলিয়াছিলেন বলিয়া আমরা তর্জান গর্জন 
করিয়া থাকি, কিন্তু সমাজের এই মিথ্যা পালন করিতে আমরা কতদূর বিরক্তি প্রকাশ করি? 

তোমরা বলিবে, এ সমস্তই পাশ্চাত্য সভ্যতার ফল-ইংরাজ সমাজের আদর্শ। 
পাশ্চাত্য সভ্যতায় যে দোষ নাই তাহা নহে, কিন্তু তাহার গুণগুলির স্থানে আমরা দোষই 
অধিক গ্রহণ করি কেন? তাহা ছাড়া, পাশ্চাত্য সভ্যতার ফল আমাদের উপর যেরূপই 
হউক না কেন--কিন্কু তাই বলিয়া ইংরাজ সমাজের আদর্শ-_যে মিথ্যা-সমাজ সমাজের 
একটা ভান মাত্র ছায়া সমাজ, ইহা বলিতে পারি না। ইংরাজ সমাজের আর সহন্্র দোষ 
থাক, ইহা প্রকৃত সমাজ, তাই তাহাদের এত উন্নতি। একজন পরস্ত্রীহারকের সহিত 
আমাদের সমাজ শ্বচ্ছন্দে একসঙ্গে বসিয়া পানাহার করিবে, কিন্তু ইংরাজ সমাজের এরূপ 
লোকের প্রতি কিরপ আচরণ! সমাজের ঘৃণা কি ভয়ানক তাহা ইংরাজ সমাজই বুঝে, 
আমাদের সেরূপ সমাজও নাই, অন্যায়ের প্রতি হাড়ে হাড়ে ঘুণাও আমরা অনুভব করিতে 
জানি না! 

রাজনৈতিক ব্যবহারে আমরা তাহাদের যথেষ্ট অন্যায়াচরণ দেখিতে পাই সত্য, 
_কিন্তু তাহাদের এই কার্যগত অন্যায়ের মধ্যে ন্যায়ের দিকে ভাবগত একটা দৃঢ় অনুরাগ 
দেখা যায়। এই অনুরাগবলে কত মহাত্মা ইংরাজ তাহাদের জাতির অনায় মর্মে মর্নে 
বুঝেন, বুঝিয়া প্রতিকারের চেষ্টা করেন, বিজিতের হইয়া নিজ জাতির সহিত প্রাণপণে 
সংগ্রাম করেন। এই মহাত্মাদিগের অভ্যুদয়ই তাহাদের সমাজের ফল, সমাজের মহত্। 
এইখানেই তাহাদের জাতিগত উদারতা, এই মহত্বে আমরা তাহাদের সহম্্র সঙ্গীর্ণতা 
অন্যায়াচরণ ভুলিয়া তাহাদের প্রতি কৃতজ্ঞ। 

আমাদের যদি বড়লোক হইতে হয়ত, আমাদের প্রকৃত সমাজ গঠন করা 
আবশ্যক। রাজনৈতিক উন্নতির উদ্দেশ্যে যেমন রাজনৈতিক-কনগ্রেস স্থাপিত হইয়াছে 
_সামাজিক উন্নতির অভিপ্রায়ে এইরূপ একটা কিছু না করা হয় কেন? 


ভারতী ও বালক, ফাল্গুন ১২৯৪ 


বিবিধ প্রসঙ্গ 


১ 
ছোট নহিলে বড় হয় না, ছোট আগে বড় পিছে। তিল হইতে তাল হয়, কিন্তু একেবারেই 
তালটা হইয়া উঠিবার খুব কমই সম্ভাবনা। 

তবে ছোট কাজের, অল্প কাজের এত অনাদর কেন? যাহারা এতটুক কাজ 
করিতেছে তাহারাও কাজ করিতেছে, আর যিনি প্রকাণ্ড একটা কাজ করিবার আশায় 


প্রবন্ধ ২৭৯ 


চুপ করিয়া বসিয়া এ ছোট কাজগুলির দিকে চাহিয়া ভ্রা কুকড়িয়া৷ হাছিতেছেন আর 
বলিতেছেন “ভারী ত কাজ, তাহার কাজ হইবার ত কোনই সম্ভাবনা দেখিতেছি না। 

পাখীরা যখন বাসা করে, এক একটি ক্ষুদ্র কুটা বহন করিয়া আনে, কুটা কড়াইতে 
যাহার লঙ্গীা, সে কি কোন জন্মে বাসা বানাইতে পারে! তাই বলিতেছি, ছোট কাজ 
বলিযা উপেক্ষা করিও না, মহৎ উদ্দেশ্য চোখের সামনে ধরিয়া ছোট হইতে আরম্ত কর, 
বড় আপনা হইতে হইবে-না হয় তাহাতেও ক্ষতি নাই। 


“সিদ্ধি নহে মানুষের আঙ্গর অধীন, 
তা বলে মানৃষ কি গো হবে লক্ষ্যহীন? 
শুধুই কি স্বপনেতে কাটাবে জ ৰা 
উদ্দেশ্যে দোষিব কি গো সিদ্ধির শিখবে 
উঠিবারে মামি আজ বিফল বলিয়া? 
অন্যে ত উঠিতে পারে উপরে চডিয়া!” 


জীবনের বাকী কখনো পুরে না। বাকীতেই জীবন। মুহূর্তের বাকী পুরাইতে দিবস, দিবসের 
বাকী পুরাইতে মাস, মাসের বাকী পুরাইতে বৎসর চলিয়া যায়, এইরূপে ক্ষুদ্র বাকীর 
স্থলে কেবল অসংখ্য বাকী জমা হইতে থাকে, জীবনের বাকী পুরাইতে শেষে জীবনটাই 
বাকী পড়িয়া যায়। সেই ভাগ্যবান যাহার জীবনের মুহূর্ত বাকী পড়ে নাই। 


ভাব কোথা? অভাবে। 
মিলনের অভাব বিরহ,_-বিরহে যতখানি প্রেমের ভাব, এমন কি মিলনে? যে মিলন 
বিরহ-ছাড়া নয় অর্থাৎ মিলনকালেও যেখানে বিরহের অনুভাব, সেইখানেই মিলনের 
যথার্থ তৃপ্তি, বাস্তবিক পক্ষে এ তৃপ্তি মিলনের নহে, যত বিরহের। তাই ভাবুক কবি 
গাহিয়াছেন_ 
সঙ্গম বিরহ বিকল্প 
বয়মিহ বিরহো ন সঙ্গমস্ত্ণ্যা ; 
সঙ্গে সৈব যদেকা 
ত্রিভুবনমপি তন্ময়ং বিরহে। 
তাই চণ্ডাদাস বলিয়াছেন-_ 
রজনী দিবসে হব পরবশে 
স্বপনে রাখিব লেহা 
একত্র থাকিব নাহি পরশিব 
ভাবিনী ভাবের দেহা। 
একত্র থাকিব অথচ তাহাকে স্পর্শ করিব না! কি মধুর! কি সুন্দর! কি পবিত্র! 
বাহিরের মিলনের অভাবে অন্তরের মিলন, কবিই ইহা বুঝেন। 


২৮০ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


যে কবিতায় হাদয় যত অভাবের ভাবে পূর্ণ করে, সেই কবিতাই তত ভাবময়, 
তত শ্রেষ্ঠ। অর্থাৎ একটি কবিতা পড়িয়া যাহা পড়ি নাই এমন শত শত ভাবে যখন 
হৃদয় ভরিয়া তাহার সেই দৃশ্যত অভাবের সহিত অদৃশ্য ভাবের বন্ধনে হৃদয় এক হইয়া 
উঠে, তখনই কবিতা পড়িয়া তৃপ্তি হয়, নহিলে যে কবিতায় সেই কবিতাট্ুক মাত্র পড়ি, 
তাহা হইতে আর কোন অভাব হৃদয়ে জাগে না,-তখন সেই অভাবের অভাবে কবিত্বের 
অভাব দেখা যায়। 

তাই বলিতেছি, বৈষম্যের মধ্যে যেমন সাম্যের, স্বপ্নের মধ্যে যেমন সত্যের 
অধিষ্ঠান, তেমনি অভাবের মধ্যেই ভাব বিরাজমান। 


স্বপ্নের মধ্যেই সত্য, এ বড় বিষম কথা, হইলে কি হয়--কথাটি সত্য। সত্য স্বপ্রজগতের 
ধন, যাহাকে আমরা সত্য জগৎ বলি তাহার সহিত সত্যের বড় কমই সম্পর্ক। আমরা 
সত্য জগৎ বলি কাহাকে? ইন্দ্রিয় জগৎকে। ইন্দ্রিয় দ্বারা যাহা আমরা গ্রাহ্য করিতে পারি 
তাহাই আমাদের নিকট সত্য জগৎ। সংসারই আমাদের নিকট সত্য। কিন্ত সংসারে সত্য 
কোথায়? সংসারে পৃণ্যের নামে পাপ, মঙ্গলের নামে অমঙ্গলেরই আধিপত্া, সংসার 
মিথ্যাতেই জর-জর। সংসারে সত্য কেবল স্বপ্নরাজ্যে, কল্পনায়। যদি সত্য দেখিতে চাও, 
তোমাদের সত্যরাজ্য ছাড়িয়া সংসারাতীত ইন্দ্রিয়াতীত স্বপ্ররাজ্যে সত্য অনুসন্ধান কর। 


ভারতী ও বালক, আষাঢ় ১২৯৫ 


্‌ 
গ্লিন ডাউয়ার। “আমি বলিতেছি--গতীর সমুদ্রের ভূত আমি ডাকিতে পারি।” 

হটস্পার।“কে না পারে? আমিও পারি, প্রত্যেক মানুষেই পারে। কিন্তু তুমি ডাকিলে 
তাহারা কি আসিবে?” 

গ্রিন ডাউয়ার। “আমি বলিতেছি--ভূঁতকে কি করিয়া আজ্ঞা করিতে হয় আমি তাহা 
তোমাকে শিখাইতে পারি।” 

হটস্পার। “আর সত্য কথা বলিয়া কিরূপে ভূত তাড়াইতে হয় আমিও তাহা 
তোমাকে শিখাইতে পারি। সত্য কথা বলিলেই ভূত লজ্জায় পলাইবে। যদি ভূতকে 
জাগাইতে তোমার ক্ষমতা থাকে--তাহাকে এখানে আন- আমিও শপথ করিয়া বলিতেছি 
-আমি তাহাকে লজ্জা দিয়া এখান হইতে তাড়াইব। যতদিন বাচিয়া থাক সত্য কথা 
বল, আর ভূতকে লজ্জা দাও।” 

আমরাও গ্রিন ডাউয়ারের মত অবিরত বৃথা গবর্ব দ্বারা ভূত ডাকিতেছি, কিন্তু তফাৎ 
এই, কেহ সত্য কথা বলিলে আমরা ভূত ছাড়া হই না। আমাদের ভূতের লজ্জা নাই। 


যেখানে কম কাজ সেইখানেই বৃথা গবর্ব। কিন্তু আমাদের দেখিতেছি উল্টা। আমাদের 
যেমন লম্বা চৌড়া গবর্ব-তেমনি লম্বা টৌড়া কাজ। ছোট কাজের ভার আমরা বহিতে 


প্রবন্ধ ২৮১ 


পারি না, বড় কাজের বেলুনের মধ্যে চড়িয়া সবর্বদা আপনাকে উড়াইয়া লইয়া চলি। 
আমরা নিজের কুসংস্কার দূর করিতে চাহি না, পরের কুসংস্কারের প্রতি সদাই দৃষ্টি রাখি, 
তিমির দূর করিতে আমরা সবর্ধদাই ব্যস্ত! তাই কাজের ভিড় আমাদের বড় বেশী। একটি 
গল্প আছে, একজনের বাগানের একটি গাছে অত্যন্ত মুকুল ধরিত, কিন্তু ফল কিছুই হইত 
* না, ইহা দেখিয়া তাহার বন্ধু পরামর্শ দিলেন, “গাছটির কতকগুলি শাখা কাটিয়া ফেল, 
মুকল কম ধরিবে_ কিন্তু সেই মুকুলে ফল ফলিবে।” তাহাই হইল। আমাদেরও সেই 
দশা। আমাদের কাজ বড় বেশীরকম ফলাও হইয়া পড়িয়াছে-কিছু কমান আবশ্যক। 


একজন ধোবার একটি গাধা ছিল। গাধা একদিন তাহার গলার আলগা বাঁধা দড়ি খুলিয়া 
নদীর ধারে গিয়া পড়িল। নদীর কিনারায় একখানি জেলে-নৌকা ছিল, গাধা নদীতে জল 
খাইবার জন্য নৌকাখানিতে যেমন লাফাইয়া পড়িল-নৌকাখানি অমনি ভাসিয়া গেল। 
এইরূপে নৌকা ও গাধা উভয়ে মিলিয়া মিশিয়া ত গঙ্গাযাত্রা করিলেন, আর এদিকে ধোবা 
ও জেলে উভয়ে বিবাদ আরম্ত করিল। ধোব। বলিল, “তোর দোষে আমার গাধা গেল, 
দুই কেন নৌকা অমন আলগা করিয়া বাধিয়াছিলি? 

জেলে বলিল-“তোর দোষে আমার নৌকা গেল, তোর গাধা আমার নৌকায় না 
চডিলে ত আর আমার নৌকা যাইত না।” 

এখন দোষ কার? দোষ যাহারই হৌক- প্রত্যেকেই যদি আপনার দোষ বুঝিয়া 
ভবিষ্যতে তাহা হইতে সাবধান হইতে চেষ্টা করে-তাহা হইলে কাজ অনেক সোজা হইয়া 
আসে, কাজের বোঝাও হালকা হইয়া পড়ে। কিন্তু উল্লিখিত ধোবা ও গাধার মত আমরা 
কেহ নিজের দোষ দেখি না, কেবল পরস্পরকে দোষারোপ করি "মাত্র, তাই আমাদের 
কাজের কিছু অভাব নাই, কিন্তু কাজও কিছু হয় না। 


সবাই বলে প্রাণের মত মূল্যবান রস্তু আর কিছু নাই। অথচ প্রাণটা লোকে যেমন কথায় 
কথায় দিয়া ফেলে-_এমন অন্য কিছু ত দিতে দেখি না। 

আমার একজন বন্ধু গল্প করিতেছিলেন, তিনি একদিন একজনের কাছে চাদা 
চাহিতে গিয়াছিলেন ; চাহিতেই সে বাক্তি উত্তর করিল, “টাকা ত আর প্রাণ নয় যে 
চাহিলেই দিব।” 

ঠিক কথা, মৃত্যুটা লোকে যেমন কঠিন ভাবে- আসলে ত্বাহা নয়। আমরা যে বাচিয়া 
থাকি, তাহা কেবল মরিবার আশায়। 

সেন্ট ফিলিপ নেরি রোমের রাস্তায় একজন যুবককে দেখিয়া জিজ্ঞাসা করিলেন 
-_“হে বিনয়ী যুবক, আমাকে বল ভুমি কেন রোমে আসিয়াছ? 

যুবক। মহাশয়, আমি পণ্ডত হইতে আসিয়াছি। 

ফিলিপ। যখন তুমি পণ্ডিত হইবে, তখন কি করিবে? 

যুবক। আমি একজন পাদরি হইতে ইচ্ছা করি। 

ফিলিপ। মনে কর তুমি হইলে--তাহার পর? 


২৮২ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


যুবক। তারপর আমি উচ্চ ক্যানন হইতে পারি। 

ফিলিপ। আচ্ছা, তাহাই যেন হইলে? তারপর? 

যুবক। তারপর? আমি একজন বিসপও হইতে পারি। 

ফিলিপ। আচ্ছা তাহাই হউক, তারপর? 

যুবক । কার্ডিনেল, তাহার অপেক্ষাও উচ্চ পদ--ওরূপ সৌভাগ্যও আমার হইতে 
পারে। 

ফিলিপ। অনুমান কর তাহাই হইল, তারপর? 

যুবক। কে বলিতে পারে-আমি একজন পোপই বা কেন না হইব? 

ফিলিপ। বেশ--পোপের দণ্ড, লাল ট্রপি, আর ত্রিকোণ মুকুট ধারণ যেন করিলে, 
তারপর? 

যুবক। এই পৃথিবীতে ইহা অপেক্ষা উচ্চ বাসনা আর কিছু দেখিতেছি না। ঈশ্বর 
যতদিন এই পদমর্যাদা উপভোগ করিতে দিবেন তাহা করিয়া তাহার পর আমাকে মরিতে 
হইবে।” 

তখন সেন্ট নেরি বলিলেন-_ 


৬৬101 1 11001১1 01 ৫10) 10110 
১০411) 1 010 01 1170 10১ 
13011 ৬৬151) 0110 11000 0110 1105 03 011 010 1091 ! 
1416 19 0410৩--৬100১৮০1 1799 1)৩0100, 
[001 11001 ৮1101 100১1 100, 11191 01 ৭11 1019১140, 
71৩1 1011115 01017901 ৬1101117101 0৩, 9114 11740৩4, 
৬৬1) ৬৮৩|| 101000104 ৬৮110 10105 ৬৬10011712১ ১0০০০০৫ 
131 90) 110 100 05 904 010 [019১০৫ (0 1100৩ 
[711১1 4:01)611 101511000), ০0141101014 17019৩, 


সবাই বলে ধার করিও না। কিন্তু ধার না লইলে চলে কই; ধারে ধারেই ত সংসার 
চলিতেছে । ধার না লইয়া জগতে আসিবারই যো নাই। পিতা মাতার ধার লইয়া তবে 
সন্তান জন্মগ্রহণ করে। 

এই ধার শোধের নিয়ম কিন্তু বড় চমৎকার, যাহার কাছ হইতে যে ধার করে 
_তাহাকে আর সে ধার ফিরাইয়া দিতে হয় না, তাহাকে সুদের যদি কিছু অংশ দাও, 
তবেই যথেষ্ট, তাহা না দিলেও চলে। কিন্তু তাই বলিয়া তুমি যে ফাকি দিবে, তোমার 
যে ধার শুধিতে হইবে না, তাহা নহে। ধার নিলেই অবশ্য শোধ দিতে হইবে, দ্বিগুণ 
ত্রিগুণ চতুর্ণরূপে তোমাকে শোধ দিতে হইবে-_তবে যাহার কাছ হইতে ধার লইয়াছ, 
তাহাকে না দিয়া আর একজনকে দিবে এই মাত্র। তোমার পিতার তুমি খণী--কিন্তু তুমি 
সুদে আসলে তোমার পুত্রকে তাহা ফিরাইয়া দিলে। তোমার স্ত্রী তোমাকে ভালবাসেন, 
সেই প্রেমের উত্তেজনায় জগতের কাজ করিয়া তুমি তাহার ধার শোধ দিলে। যে রাজা 
এক রাজার নিকট জেতেন--তিনি অন্য রাজার নিকট পরাস্ত হইয়া তাহার শোধ দেন। 
এক দেশের এশ্বর্ধ লইয়া অন্য দেশ আর এক দেশকে বড় করে। এইরূপে আমরা ধার 


প্রবন্ধ ২৮৩ 


দিয়া শোধ দিই, শোধ দিয়া ধার দিই। কিন্তু লইবার সময় মনে করি না, ধার লইলাম, 
ফিরাইবার সময় ভাবি-ধার দিলাম। সেইজন্যই পৃথিবীতে এত নিরাশা! সমন্ত অবস্থা 
বুঝিয়া দেখিলে নিরাশ হইতে হয় না, সংসারের নিয়মই এই যে, যে ধার দেয় সে শোধ 
পায় না, পায় আর একজন। সুতরাং জানিয়া শুনিয়াই ধার দেওয়া ভাল। তাহা হইলে 


নিরাশ হইতে হয় না। 
ভারতী ও বালক, অগ্রহায়ণ ১২৯৫ 


৩ 
ক 

পৃথিবী একটা নীরব দুঃখময় মহানট্য। মনুষ্যের প্রতোক বাসনা, প্রত্যেক অনুভতি, 
প্রতোক হদকম্পনের সঙ্গে সঙ্গে যে দুঃখাভিনয় হইতেছে-ইহা শোনাও যা-অন্কুর 
উদগমের শব্দ শোনাও ত|। যদি আমরা অন্যের দুঃখ নিজের মত করিয়া অনুভব করিতে 
পারিতাম, তাহা হইলে পথিবা হয় স্বর্ণ, নয় নরক হইয়া উঠিত। 


খ 

আমাদের জীবন তৃতীয় খণ্ড উপন্যাসের মধ্য ভাগ। গোড়া নাই আগা নাই- মাঝের 
খানিকটা ; আর, ভূত ভবিষ্যৎ সমস্তই কল্পনা। এই অবোধ-গম্য রহস্যের মধ্যে যে একটা 
বিস্ময় উৎসুক্য আছে তাহাতেই জীবনের জীবনত্ব ; যখনি সে উৎসূক্য দূর হইবে, 
অনুধাবনা শেষ হইবে, তখনি আমাদের সুখ দুঃখের অবসান- তখনি নিবর্বাণ। সুতরাং 
পূর্ণ জ্ঞান সৃষ্টিতে নাই, শ্রষ্টারই তাহা একমাত্র উপাদান। 


গা 
স্থির নিরাশা ভাল, না সন্দেহ ভাল? সন্দেহে আশা আছে, কিন্তু নিরাশা আশাহীন,_ 
তবুও নিরাশা ভাল, কেন না সন্দেহে যে আশা আছে তাহা নিরাশা হইতেও ভয়ানক। 
জর্জ এলিয়টের কথায়, ৬1701 ৬৩ 01101 0011 1০১9111510011108 1001 0110 50171000 
০৪401110+১ 01:001041101৩. এই ক্ষুধার্ত আশা ও নৈরাশ্যের বঙ্গে তফাৎ এই যে একটা 
কষ্টের মধ্যে মুক্তি, অবশ্যন্তাবী অনিবার্য; অদৃষ্টের প্রতি নির্ভরবল; আর একটা 
কুলকিনারাহীন যন্ত্রণার আর্ততনাদ। লোকে যখন খেলায় যথাসব্বস্ব পণ করে, তখন 
হৃদকম্পমান অবস্থায় যেমন হার জিতের জন্য প্রতীক্ষা করিয়া থাকে, বাজি হারিয়৷ গেলে 
তাহা হইতে অনেক প্রশান্ত হইয়া আসে। আমরা জীবনের অধিকাংশ সময়েই জুয়া 
খেলিতেছি,-সময়ে সময়ে সামান্য জিনিষের জন্য আমাদের সমস্ত সুখ শান্তি, আমাদের 
যথাসবর্বন্ব পণ রাখিতেছি, কিন্তু হাত উঠিয়া গেলে যখন দেখি আমরা সব্ববস্থান্ত, তখন 
আমরা রুদ্ধ নিশ্বাস ফেলিয়া বাঁটি। যাহারা হারিবে জানিয়াও সমস্ত পণ করে তাহারা পাগল, 


২৮৪ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


কিন্তু এরূপ পাগলের সংখ্যা পৃথিবীতে অল্প নহে, অন্ততঃ অঙ্ধেক_কেন না রমণীরা 
কি? 


সূর্যামুখী সকালে উর্মুখী হইয়া ফুটে, তাহার পর সমস্ত দিন সূর্যোর আশায় থাকিয়া 
সম্ধ্যাবেলা হতাশ্বীসভাবে নিম্নমুখী হইয়া ঝরিয়া পড়ে । কতকগুলো মানুষ তেমনি জগতে 
আছে; তারা সারা জীবন হা করে কোন মুখের পানে চেয়ে শেষে ঝরে যায়_-সে চোখ 
আর তার দিকে এক মুহূর্তের জন্যও ফেরে ন|। কিন্তু গোলাপ জুই প্রভৃতির মত 
কতকগুলি ফুল আছে যাদের সকলেই আদর করে বুকে পরে । ইহাই সংসারের নিয়ম। 
তবে সূর্যমুখী, কাদিয়া মরে কেন? সহত্র ক্রন্দনেও সে ত আর গোলাপ হইয়া ফুটিবে 
না? সূর্যামুখী সে চিরদিন সূর্যমুখই থাকিবে! 


ভারতী ও বালক, বৈশাখ ১২৯৮ 


8 

ক 

লোকে ভালবাসে-বাসিয়া ভাবে, তাহার ভালবাসার ব্যক্তিকে কিনিয়া রাখিতেছে। কি 
নিবের্বাধ! তুমি ভালবাসিতেছ বলিয়াই যে, তাহার তোমাকে ভালবাসিতে হইবে, এমন 
কি কথা! তুমি ভালবাস, অতএব তোমার কষ্টের জন্য সে দায়ী, এ কোন দেশী যুক্তি? 
তুমি তাহার মুখের দিকে চাহিয়া আছ, সেইজন্যই সে তোমার প্রতি হাসিয়া চাহিবে, এ 
কিরূপ প্রত্যাশা? তুমি আদর চাহ, সে আদর করে না, অতএব সে নিষ্টুর! তুমি আদর 
করিতে যাও, সে ভ্রা কুঞ্চিত করিয়া ক্রোধ দৃষ্টিতে চাহে; তুমি অপমানিত হইয়া ভাব, 
সে 7111, কিন্তু ভাবিয়া দেখ 1 কে? তুমি ভালবাস বলিয়াই ভালবাসা চাহ, ইহা 
হইতে 11117) কোথায়? যদি ভাল চাও, এ কুবুদ্ধি ত্যাগ কর। যদি প্রত্যাশাহীন হইয়া 
হাসিমুখে ভালবাসিতে পার ত বাস--কাহারো ক্ষতিবৃদ্ধি নাই, নইলে সরিয়া পড়--মর, 
যাহা ইচ্ছা কর, কিন্তু এই উপদেশটি মনে রাখিও, আপনাকে কাহারও উপর 11701 
করিও না। 


খ 
অসুখ কাহাকে বলে? অর্থাৎ অভাব। শারীরিক অসুখ অর্থাং শরীরের স্বাস্ত্বের অভাব ; 
মনের অসুখ, আকাঙ্ক্ষা অপরিতৃপ্তিজনিত অভাব। অনেক সময় মনে হয়, এ অভাব, 
এ আকাঙক্ষা পূরণ হতো--যদি কেবল 'অন্যের অনুগ্রহ পাওয়া যেত। কি তুল; ভিক্ষার 
উপর নির্ভর করিয়া জীবন রক্ষা করিতে যাওয়া! তার চেয়ে মরণ ভাল, এটা কেন লোকে 
ভাবে না। পড়ে আছি একলা, জানালার দিকে চেয়ে। গাছপালা আকাশের দিকে চেয়ে 


প্রবন্ধ ২৮৫ 


উদ্বমুখে প্রেমাকাঙ্ক্া করিছে। আকাশ তারি মধ্যে ব্যাপ্ত! সে কেবল বুঝতে পারে না, 
কেবল উর্দ দৃষ্টিতে পিপাসিত নেত্রে চেয়ে আছে। আমরাও এরূপ করি। কেবল হাহাকার! 
কি যে চাই বুঝি বুঝিনে? মমতা, করুণা, সহানুভূতি, প্রেম,-একি আকৃতিময় বস্তু! যে 
তাকে ধরতে চাওয়া? সে ত সমস্ত বিশ্বে পরিব্যাপ্ত ; তবে কেন? শুধু কটাক্ষের জন্য, 
শুধু কথার জন্য, শুধু ভাষার জন্য, শুধু প্রকাশিত ভাবের জন্য ব্যাকুলতা। 


গী 

যদি আমরা আমাদের কাতর আর্ত্নাদের সময় চারিদিক প্রফুল্ল দেখি-তখন আমাদের 
হৃদয় আরো শুষ্ক হয়ে যায় ; সে প্রফুল্লতা কেবল মরুর প্রজ্জলন্ত হাসি বলিয়া মনে 
হয়, আমরা তখন মৃত্যুকে একমাত্র বন্ধু বলিয়া তাহারই ক্রোড়ে আশ্রয় গ্রহণ করিতে 
চাই! কিন্তু কেহ কেহ বলেন, সংসাব 01১1[9117000 নয়, সংসারে ক্রন্দন বৃথা যায় 
না; তবে মিথ্যার ভ্রমে পড়িয়া যাহারা কাদে-যেমন শিশুর চাদের জনা ভ্রন্দন--তাহারি 
অদৃষ্টে সহানুভূতি নাই। কিন্তু বাসনা মিথ্যা হইলেও কষ্ট মিথ্যা নহে। শিশু যদি তাহার 
অকারণ কষ্টেও সে মাতার শ্নেহ-সাস্তবনা না পায়, তাহা হইলে কাদিয়া তাহার জীবন শেষ 
হইতে পারে ; আর আমরা ত জীবনে প্রতিদিনই দেখিতেছি, সহানুভূতির অভাবে মানুষ 
নিঃশব্দে জীবন ত্যাগ করিতেছে! তবে কি করিয়া বল সংসারে ক্রন্দন বৃথা যায় না? 


ঘ 
আঃ কি প্রশান্তি! মৃত-মুখ কি প্রশান্ত! সংসারে প্রার্থনা করার কিছু নেই, আদরণীয় কিছু 
নেই, কেবল মৃত্যু! মুহূর্তে সকল জ্বালা যন্ত্রণার অবসান। আচ্ছা জ্বালা যন্ত্রণা! সংসারে 
কি আনন্দ নেই? আছে মৃত্যুতে । সেই আনন্দের ছায়া মাত্র জীবনে অনুভব করা যায়। 
যদি অত আনন্দ সম্মুখে, যদি অত প্রশান্তি সম্মুখে, তাহা হইলে কষ্টই বা কেন? এ 
সমন্তই দুদিনের জন্য, তাহার পর চিরনিকর্বাণ! দুদিনের জন্য কেন হিংসা দ্বেষ, কেন 
মানাভিমান, কেন অহংকার, কেন বাসনা কামনা? প্রশান্তি, আনন্দ-পূর্ণানন্দ আমাদের 
সম্মুখে বিরাজিত! আর সমস্ত ভুলিয়া যাও, কেবল মৃত্যুর প্রশান্ত মূর্তি ধ্যান কর। 


ভারতী ও বালক, মাঘ ১২৯৮ 


৫ 
আকাশ-কুসুম 

বৈশাখের মধ্যাহুসূর্যের খরতাপে উত্তপ্ত বালুকাময় পথে অনাবৃতপদে তৈলকুস্ত মন্তকে 
করিয়া চলিতে চলিতে নিব্রোধ কলু কত সুখ-স্বপ্র দেখিতেছে ; তৈল বিক্রয় করিয়া 
কিরূপে ভবিষ্যতে সুখৈশ্বর্যের দুরস্ত কামনা পূর্ণ করিবে, তাহাই ভাবিতেছে; কল্পনা 
বর্তমান ছাড়িয়া ভবিষাতের অনুসরণ করিল, বর্তমান তিরোহিত হইল--ভবিষ্যৎ 


২৮৬ স্ব্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


করতলগত ;_অমনই সূর্যের প্রথর উত্তাপ মধুর স্লিগ্ধতা বর্ষণ করিতে লাগিল, উত্তপ্ত 
বালুকা কুসুম-সুকোমল, স্নিগ্ধ মর্্মরে পরিণত হইল। সুখের তীব্র দংশন সহ্য করিতে 
না পারিয়া অভিমানে মন্তক নড়িল, অমনই তৈলকুন্ত ভূমিসাং হইল, সুখস্বপ্ন মুহূর্তে শূন্য 
অগ্নিম্ুলিঙ্গে পরিণত হইল। ললাটে মৃত্যু-স্বেদ দেখা দিল। ক্ষুধার্ত সন্তানের মুখে অন্ন- 
গ্রাস দিবার আর সম্বল নাই! সুখ-স্বপ্নের সঙ্গে সঙ্গেই কেন জীবন-লীলা শেষ হয় না? 

এই সুখ-ন্বপ্নের নামই আকাশ-কুসুম। যাহারা সুখ-স্বপ্র দেখে, যাহারা আকাশ- 
কুসুমের রূপ দেখিয়া বিয়গ্ধ হয়, তাহারাই সংসার পথে নিতান্ত অব্্বাচীন ; তাহারা সুখের 
অন্বেষণে যাইয়া দুঃখের ভার লইয়া ফিরিয়া আইসে, সংসারাতীত শ্রীতি বিতরণ করিতে 
যাইয়া কেবল অপ্রেমের বীজ বপন করে ; ক্ষীরোদ সমুদ্র মন্থন করিতে যাইয়া তাহাদের 
ভাগো কেবল তীব্র হলাহলই উঠিয়া থাকে। এই কল্পনাপ্রিয় আকাশ-কুসুম-মুগ্ধ লোক 
বাস্তবের অলঙ্ঘ্য সীমা বিস্মৃত হইয়া পদে পদে প্রতিহত ও লাঙ্কিত হইয়া থাকে। 

কিন্ত্র মানুষ স্বপ্ন দেখে কেন? স্বপ্ন না দেখিলে চলে না? বর্তমানের বাস্তব লইয়া 
কেন মানুষ সন্থুষ্ট হয় না? মেঘরাজ্যের জন্য কেন মানুষ লালায়িত হয়? ভবিষ্যতের 
কুহকজালে কেন মানুষ অন্ধ হয়? 

এ “কেন'র উত্তর, স্বপ্ন দেখা মানুষের স্বভাব ; স্বপ্ন না দেখিয়া মানুষ থাকিতে পারে 
না, বোধ হয় তাহা হইলে মানুষ নিশ্বাস বন্ধ হইয়া মরিয়াই যাইত । এই ক্ষুদ্র বর্তমান 
মুহূর্তের হস্তগত বাস্তব লইয়া সারাটা জীবন অতিবাহিত করা!--ভাবিতে হৃদয়ের 
শোণিতস্রোত রুদ্ধ হইয়া আইসে। অনস্তাভিমুখী মানবাত্মা অল্পে সন্তুষ্ট হইতে পারে না, 
তাই বর্তমান ছাড়িয়া অপরিসীম ভবিষ্যতের অনুসরণ করে। যে অভীষ্টলাভে আজ মানুষ 
ব্থ-মনোরথ হইতেছে, কালে তাহা লাভ হইবে ;₹-এই আশায় বুক বাধিয়া মানুষ. 
কর্মক্ষেত্রে আপন শক্তি নিয়োগ করিতেছে । এ আশা না থাকিলে কোন্‌ মানুষ কাজ করিতে 
সমর্থ হইত? মুহূর্তের জন্যও কে জীবনপথে স্থির থাকিতে পারিত? তাই বর্তমানের বাস্তব 
হইয়াছে। এ কল্পনা ছাড়িলে আর জীবন কি? 

তবে আকাশ কুসুম এত উপহাসের বিষয় কেন? কল্পনা-জীবী লোক সাধারণের 
এতটা কৃপাপাত্র কেন? আকাশ-কুসুম দেখে না কে?--তবে স্থানবিশেষে তজ্জন্য এতটা 
নিন্দা কেন? 

দশজনে থে স্বপ্ন দেখে, তাহা বাস্তবের আকার ধারণ করে ; তাই, তাহা যে স্বপ্ন, 
সে কথা ক্রমে লোকে বিস্মৃত হয়। তোমার স্বপ্ন যদি দশজনের স্বপ্নের সহিত না মিলিল, 
তাহা হইলে অমনই দশ দিক হইতে দশজনে বলিয়া উঠিল, “লোকটা ক্ষেপিয়াছে, চোক 
চাহিয়াই স্বপ্ন দেখিতেছে!” অমনই লোক-সাধারণ তোমাকে অবজ্ঞার চক্ষে সন্দেহের 
চক্ষে দেখিতে লাগিল। এই দশের সহিত তোমার স্বপ্নের পাথক্য যত বেশী, ততই তোমার 
বাতুলতা সুনিশ্চিত । দশজনে যাহা চায়, 'তুমি তাহা যদি পরিহার কর, দশজনে যাহার 
বিষয় ভাবে না, তুমি যদি স্বপ্ন-চরের ন্যায় তাহারই অনুসরণ কর, তাহা হইলে তোমার 
মতিচ্ছন্নের আর অধিক প্রমাণের প্রয়োজন কি? তাই অভিজ্ঞ বাক্তিরা বলেন, যদি স্বপ্ন 


প্রবন্ধ ২৮৭ 


দেখিতেই হয়, তবে দশজনের মত স্বপ্ন দেখিবে, নহিলে ডন্‌ কুইক্সোটের কথা স্মরণ 
থাকে যেন! নেহাৎ যদি সৃষ্টিছাড়া স্বপ্ন দেখ, তাহা হইলে, তাহা মনে মনেই রাখিবে। 
সাবধান, যেন লোকের কাছে প্রকাশ করিও না। স্বপ্ন জীবনে পরিণত করা?_সে ত 
বাতুলের কথা। আকাশ-কুসুম আকাশেই শোভা পায়, পৃথিবীর মাটিতে তাহা রোপণ 
করিবার বৃথা প্রয়াস কেন? তাহা! হইলে পদে পদে লাঞ্কন।! কল্পনার কথা কবিতাতেই 
শোভা পায়, জীবনের কঠোর কার্যাক্ষেত্রে সে সব কেন? তোমাদের শেলী যদি আপনার 
আকাশ-কুসুম কাব্যেই রাখিয়া যাইতেন, তবে কে তাহার নিন্দা করিতে সাহসী হইত? 
কিন্তু তিনি, আকাশ-কুসুম পৃথিবীতে ফুটাইতে চাহিয়াছিলেন, তাই ত তিনি এত কষ্ট, 
এত লাঞ্কুনা ভোগ করিলেন, নিবর্বাসিত হইয়াই জীবন যাপন করিলেন। তুমি যদি 
দশজনের মত না হও, তবে দশজনের বিচারের হাত এড়াইবে কিরূপে? বলিবে, অন্যায় 
বিচার। দোষ কাহার? তুমি কেন দশ জনের মত হইলে না? তাহা হইলে ত লোকে 
তোমায় ভূল বুঝিত না। 

যাহা কিছু আমাদের বুদ্ধির অতীত, যাহা কিছু তমসাচ্ছন্ন, তাহার সহিতই ভয়ের 
কারণ মিশিয়! থাকে। তুমি যদি এমন কথা বল, যাহা সাধারণ লোকে বুঝিতে পারে 
না,_ তোমার প্রাণের ভাবের গতি যদি এমন হয়, যে সাধারণ হৃদয় তাহার বক্র ও জটিল 
গতির অনুসরণ করিতে পারে না, তবে সাধারণ লোক তোমায় ভুল বুঝিলে তুমি দোষ 
দিবে কেন? অবিচারে বা নির্যাতনে কাতর হইবে কেন? যদি অদৃষ্টের বিষদৃষ্টিতে পড়িয়া 
সাধারণ বুদ্ধির অতীত কোন ভাবের অধিকারী হইয়া থাক ; যদি এঁকান্তিক, আত্মহারা 
ভালবাসায় হৃদয় অনুপ্রাণিত হইয়া থাকে, তবে যদি সুখে শান্তিতে থাকিতে চাও, তাহা 
লোক-চক্ষুর অন্তরালে, আপন হৃদয়ের নিভৃতকন্দরে গোপনে রক্ষা করিবে। “অতিভক্তি 
চোরের লক্ষণ।” কে তোমার সততায় বিশ্বাস করিবে? সংসার দশজনের জন্য, দশজনের 
উপযোগী- তোমার ও-অসাধারণ ভাব সংসারের বাজারে চলে না। যদি মানে মানে 
থাকিতে চাও, ও জিনিস বাহির করিও না। সংসারের কষ্টিপাথরে উহা টিকিবে না। লোকে 
হিতে বিপরীত বুঝিবে। 

তবে 00111) 50 50095510105 5100955.” একবার যদি সেই সব্বজনপৃজিত 
সাফল্য লাভ করিতে পার, ত সে স্বতন্ত্র কথা; তখন তোমার সে আকাশ-কুসুম আর 
উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা হইবে না, তুমি সংসার-সংগ্রামে বিজয়ী, সকলে বিম্ময়-বিস্ফারিত 
নেত্রে তোমার দিকে চাহিয়া থাকিবে ; তখন তাহা মহাপ্রাণতা ও দূরদৃষ্টিতে পরিণত হইবে। 
একদিন বুদ্ধ ও খৃষ্টের, আলেকজাগ্ডার ও আকবরের আকাশ-কুসুম আকাশ-কুসুমই ছিল। 
সে স্বপ্নের কথা শুনিয়া একদিন কে উপহাস করে নাই? আর আজ? সে স্বতন্ত্র কথা। 

"এত বড় আকাশ-কুসুন দেখিলে কে নিন্দা করে? ক্ষুদ্র ক্ষুদ্র কল্পনা লইয়৷ থাক 
কেন?” 

ফুল ছোট বড় আছে, মানুষ ছোট বড় আছে, আকাশ-কুসুম কেন ছোট বড় হইবে 
না? আর তাই বা কি? বিফল-কাম লোকের আকাশ-কুসুম কি বড় হইলেই রক্ষা 
পাইয়াছে? ভারতের লুপ্ত গৌরব পুনরুদ্ধারের জন্য কি কখন কোন চেষ্টা করা হয় নাই? 
কেহ কি সে সুখ-শ্বপ্ন দেখে নাই? কিন্তু বিফল চেষ্টা, বিফল কল্পনার কে খোজ খবর 


২৮৮ নবর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


রাখে? জীবন সংগ্রামে পরাজিত যে, কে কবে তাহার জীবনী লিখিয়াছে? 

যদি সুখে শান্তিতে থাকিতে চাও, আকাশ-কুসুম দেখিও না, আকাশ-কুসুমের 
শোভায় বিমুগ্ধ হইও না। যদি সে কথা প্রকাশ কর, যদি আকাশ-কুসুম পৃথিবীতে ফুটাইতে 
চাও, তবে সংসারের ক্রুশের কথা স্মরণ রাখিও। আর যদি তোমার সে স্বপ্নের কথা 
প্রকাশ না করিয়া মনে মনে রাখিয়া দেও, তাহা হইলেও শাস্তি নাই-আজীবন অন্তরে 
কুসুমের স্বপ্ন দেখিও না, কল্পনার পাখায় নির্ভর করিয়া মেঘরাজ্যে উড়িতে চাহিও না, 
সংসারের প্রস্তরে পড়িয়া তোমার অস্থি চূর্ণ হইবে। ইহাতেও যদি তুমি নিরন্ত না হও, 
তবে বলি, সংসারের নিন্দা প্রশংসা, অনুগ্রহ, অবিচার অত্যাচার উপেক্ষা করিয়া স্বপ্নাবিষ্টের 
ন্যায় অনন্যচিত্ত হইয়া আপন আকাশ-কুসুমের অনুসরণ কর, তোমার মন্তকের উপরকার 
প্রথর সূর্যকিরণ, পদতলের উত্তপ্ত বালুকা স্নিগ্ধ ও সুখস্পর্শ হইবে। তাহা হইলে তোমার 
হার হইলেও জিৎ । 


ভারতী, শ্রাবণ ১৩০০ 


রাজনৈতিক প্রসঙ্গ 


হত্যাকার্যাই অমঙ্গলজনক, বোমা নিক্ষেপে হত্যার প্রয়াস ঘোরতর অমঙ্গলের সংঘটয়িতা। 
একদিকে দোষী নির্দোষ নিবির্বভেদে নরহত্যা ইহাতে অনিবার্য, অন্যদিকে এইরূপ গুপ্ত 
হত্যায় জনসাধারণের মনে যেরূপ বিভীষিকাময় অশান্তি বিস্তার করে, তাহা অতিশয় 
শোচনীয়। দেশের হিতস্বংকক্পী বালকদিগকে এই কার্য ব্রতী দেখিয়া আমরা যারপর নাই 
সন্তপ্ত হইয়াছিলাম। এখন শুনিতেছি কেবল ইহাই নহে, ডাকাতী লুটপাট করিয়া অর্থ 
সঞ্চয় করা ইহাদের আর একটি উদ্দেশ্য ছিল। ইহা যদি সত্য হয় তাহা হইলে দেশের 
আশা ভরসা কোথায়! “অন্যায় অত্যাচারকে কার্যোদ্ধারের নীতি করিলে দেশের মঙ্গল 
না হইয়া কেবল উচ্ছৃঙ্খলতাই বর্ধিত করিবে এবং এই উচ্ছুঙ্থলতা সংক্রামকরূপে 
58785758558 
বিদীর্ণ বিচ্ছিন্ন করিয়া ফেলিবে।” ইহা রবীন্দ্রনাথের উক্তি। 

কিন্তু নরেন্দ্র যে সকল বিজ্ঞ লোককে এই কার্য্ের উত্তেজক বলিয়া উল্লেখ 
করিতেছে, তাহারা এতদূর দুব্বৃদ্ধিপরায়ণ হইবেন যে নিরীহ অসহায় দেশের লোকের 
প্রতিও অত্যাচার অনুমোদন করিবেন, ইহা অসম্ভব বলিয়া মনে হয়। অরবিন্দকে যাহারা 
জানেন--তাহারাও মনে করেন হত্যা কিস্বা চৌরকার্যে অনুমোদন করা ইহার পক্ষে 
অসম্ভব। কিন্তু লোকে কি সম্ভব বা অসম্ভব মনে করে তাহার উপর প্রকৃত পক্ষে কোন 
ঘটনার সত্যাসত্য নিপ্ধারিত হইতে পারে না। তাহা বিচারে প্রমাণ সাপেক্ষ । তবে অপরাধী 
নরেন্দ্র মুক্তির অভিপ্রায়ে এখন যাহা বলিবে, প্রচুর প্রমাণ ব্যতিরেকে সে সকল কথা 
সত্য বলিয়া গ্রহণ করা যায় না। ইহা সাধারণ সহজ বুদ্ধির কথা এবং ইংরাজ আইনেও 


প্রবন্ধ ২৮৯ 


এইরূপ বলে। নরেন্দ্রের কথার সত্যতা প্রমাণের জন্য গভর্ণমেন্টের তরফে যেরূপ 
খ্যাতনামা ব্যারিষ্টার নিযুক্ত হইয়াছে, অরবিন্দের পক্ষেও সেইরূপ কোন খ্যাতনামা 
উপযুক্ত ব্ররিষ্টার নিযুক্ত হইলেই তখন তাহার কুট প্রশ্ন ও বক্তব্য শুনিয়া বিচারক সত্য 
নির্ণয়ে সমর্থ হইতে পারিবেন। 

অরবিন্দের ভগিনী শ্রীমতী সরোজিনী সুযোগ্য ব্যারিষ্টার নিয়োগে ভ্রাতার নির্দোষিতা 
প্রমাণ জন্য সাধারণের নিকট অর্থানুকূল্য প্রার্থনা করিয়াছেন। কিন্তু শুনিতেছি, অনেকেই 
এজন্য দান করিতে ভীত। আমরা এ ভয়ের কারণ বুঝিতে পারি না। অরবিন্দ যতক্ষণ 
বিচারে রাজবিদ্রোহী বলিয়া প্রতিপন্ন না হন, ততক্ষণ তাহাকে নির্দোষ বলিয়া ধরিয়া লইতে 
হইবে। ইংরাজি আইনই এইরূপ। এমন কি ক্ষুদিরাম খুণ করিয়াছে, এ কথা নিজ মুখে 
স্বীকার করিলেও, জজ কর্ণডাফ উকীলদিগকে তাহার পক্ষ সমর্থনে অনুরোধ করেন। 
জষ্টিস নর্্মাণকে যে খুন করিয়াছিল সে রক্তাক্ত হস্তে ধরা পড়িলেও তাহার পক্ষে এখানে 
কৌনসিলি দীড়াইয়াছিলেন। যে সকল অপরাধে নিব্্বাসন বা মৃত্যুদণ্ডের ব্যবস্থা, সেই 
সকল স্থলে এইরূপই নিয়ম। ইংরাজের আইন যে এ সম্বন্ধে কতদূর ন্যায়করুণাসঙ্গত 
তাহা ইহা দ্বারা দেখা যায়। নির্োষিতা প্রমাণের অবসর না দিয়া কাহাকেই মৃত্যুদণ্ড 
দণ্ডিত করা হয় না। তবে অরবিন্দের নির্দোষিতা প্রমাণের জন্য দেশের লোক সাহায্য 
করিলে গর্ভণমেন্ট ভ্রুদ্ধ হইবেন ইহা মনে করাও গভর্ণমেন্টের ন্যায়পরতার উপর সন্দেহ 
প্রকাশ। এ সময়ে কি দেশী কি বিদেশী, ন্যায়ানুরাগী ব্যক্তি মাত্রেরই শ্রীমতী সরোজিনীকে 
মুক্ত হস্তে ভিক্ষা দেওয়া উচিত। 

এমপায়ার সংবাদপত্র তীব্র কটাক্ষে এইরূপ ইঙ্গিত করিয়াছে যে, নাম লুকাইয়া দান 
করিবার কারণই এই যে, তাহারা অরবিন্দকে দোষী ভাবিতেছে। হায়! সত্যের প্রতি ইহারা 
কি এতই অন্ধ!! গভর্ণমেন্ট যাহাকে সন্দেহ করেন তাহাকে নির্দোষ বিশ্বাসে অর্থ সাহায্য 
করিলেও বর্তমান অবস্থায় পাছে গভর্ণমেন্টের বিরাগভাজন হইতে হয়, এই আশঙ্কাই 
যে এই কার্যোর কারণ তাহা ত একজন বালকেও বুঝিতে পারে। তবে এরূপ ভীরুতা 
দেশের লোকের পক্ষে নিতান্তই লজ্জার বিষয় এবং গভর্ণমেন্টের প্রতিও মর্যাদাজনক 
নহে। নরেন্দ্র যখন অন্য সুশীল সজ্জনকেও তাহাদের দলে টানিতেছে, তখন এ পক্ষীয় 
ব্যারিষ্টারের কুট প্রশ্নে ইহার সত্য মিথ্যা মীমাংসিত না হইলে গভর্ণমেন্টকে লোকে 
পক্ষপাতী বিবেচনা করিতে পারে। তাহা প্রার্থনীয় নহে। গভর্ণমেন্টের হিতাকাঙক্ষী হইয়াই 
আমরা এরূপ বলিতেছি। 


যে দিন হইতে বোমা বিভ্রাট ঘটিয়াছে, সেই দিন হইতে দেশের সকলেই দুঃখ-সাগরে 
মগ্ন। বালকদিগের এ কিরূপ দুর্বুদ্ধি! তাহারা দেশের মঙ্গলে ব্রতী হইয়া অমঙ্গলকেই 
বরণ করিয়া বসিল! অত্যাচার নিবারণ মানসে অত্যাচারেই ব্রতী হইল। ভারতের যথাথই 
দুর্ভাগ্য! বোমা নিক্ষেপের প্রথম ভয়ঙ্কর ফল, নিরীহ অসহায় মহিলা দুইটির জীবননাশ। 
ইহারা আবার কাহার স্ত্রী কাহার কন্যা? কনগ্রেসের পক্ষপাতী, ভারতের বিশেষ বন্ধু, 
সহৃদয় কেনেডি মহোদয়ের । এই হত্যায় কাহার না অস্তর্দাহ হইয়াছে! সঙ্গে সঙ্গে দুর্মতি 
বালকগণের বুদ্ধির প্রতি ধিকার না জন্মিয়াছে। যদি তাহারা ন্যায় পথে থাকিয়া দেশের 


স্বর্ণ, র. স.: ১৯ 


২৯০ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


কার্ষো প্রাণপাত করিতে পারিত, তাহা হইলে তাহাদিগের জীবনপাত সার্থক হইত-_-এবং 
দেশে সাধুদৃষ্টান্ত রাখিয়া যাইতে পারিত! হায়! এখন তাহাদের এই কার্যাফলে অনর্থক 
দোষীর সহিত কত নির্দোষ ব্যক্তিকেও অসহা পীড়ন সহা করিতে হইতে পারে, এবং 
এই গীড়নের শেষ কোথা, ভাবিতেও হৃদয় শিহরিয়া উঠে! ইহা হইতে আমাদের দেশের 
আবালবৃদ্ধবনিতার ইহা শিক্ষা লাভ করা উচিত, যে এরূপ কোন অন্যায় গহিত উপায়ে 
আমাদের পরিত্রাণ হইবে না। আমাদের পরিত্রাণ একতায়। অবৈধ গুপ্ত উপায় অবলম্বনে 
রাজবিদ্বোহী বালকেরা সেই একতার মূলেই কুঠারাঘাত করিয়াছে। 

আমাদের মধ্যে চিরদিনই এই একতার অভাব। মানুষ হইয়া মানুষকে ঘৃণা করাই 
আমাদের ধর্্ম। চণ্ডাল যবন শ্রেচ্ছ_-এ সকল নাম ঘৃণাসূচক সম্ভাষণ। নীচ বর্ণের হিন্দু 
গৃহে আসিলেও গৃহের ধূলিকণা পর্যযস্ত আমরা দূষিত বিবেচনা করি। ইংরাজের শিক্ষাতেই 
এত দিনে আমরা বুঝিতে পারিয়াছি, একতা ভাল। হিন্দু মুসলমান সকলেই ইহার একান্ত 
আবশ্যক বিবেচনা করিতেছেন। সম্প্রতি ইংলগ্ডে “ভারতীয় সমগ্র মুসলমান সমিতি” 
নামক সমিতির একটি শাখা স্থাপিত হইল। ইহার একটি উদ্দেশ্য ভারতের সব্্বজাতির 
মধ্যে সন্তাব এবং এঁক্যস্থাপন।-কলিকাতা হাইকোর্টের ভূতপৃবর্ব বিচারপতি শ্রদ্ধাম্পদ 
আমির আলি সভাপতির আসনে বসিয়া এইরূপ বলিয়াছেন ; “হিন্দু মুসলমানের মধ্যে 
যাহাতে সন্ভাব ও সৌহার্দ্য বর্ধিত হয়, এই কয় বৎসর ধরিয়া অনবরত আমি সেই চেষ্টা 
করিতেছি । কারণ ভারতে সব্্বসাধারণ জাতির স্বার্থমঙ্গল একই সূত্রে গ্রথিত।” কিন্তু ইচ্ছা 
এইরূপ হইলেও কার্যাতঃ আমরা ত প্রতিদিন তাহার বিপরীত আচরণ করিতেছি। 
বঙ্গচ্ছেদের পর হইতে হিন্দু মুসলমানে সন্তাবের আশা প্রতিদিন ক্ষীণতর হইয়া 
পড়িতেছে। আমাদের দেশহিতৈ বীগণও ভেদবুদ্ধিতে পরস্পর বিচ্ছিন্ন হইয়া পড়িতেছেন। 
সাম্যপন্থী চরমপন্থীর অনৈক্য বশতঃই কনগ্রেসের পতন এবং সবর্বসাধারণকে তুচ্ছ করিয়া 
এই বালক বিদ্রোহীগণ দেশপাতে প্রবৃত্ত! 


ইংরাজ শাসনই আমাদের প্রকৃত হীনতার কারণ নহে। যদি কখনও সত্য সত্য 
জাতিবর্ণনিবির্বচারে আমরা সমগ্র ভারতবাসী দৃঢ়গ্রথিত প্রাটীরের ন্যায় এক হইতে পারি, 
তখনই সহম্র ঝটিকাঘাতে অটল থাকিয়া, আমরা একটা মহৎজাতি হইতে পারিব। 
বাস্তবিকই ইংরাজ গভর্ণমেন্ট আমাদের শত্রু নহেন, আমাদের অনিষ্ট করাই গতর্ণমেন্টের 
অভিপ্রেত নহে, আমাদের মঙ্গলের প্রতিও গভর্ণমেন্ট উদাসীন নহেন। ইংরাজ অধীনে 
আমরা সুখে স্বচ্ছন্দে আছি, নানাবিষয়ে দেশের উন্নতি শ্রীবৃদ্ধি হইতেছে। তবে এ 
গভর্ণমেন্ট আমাদের আদর্শ রামরাজ্য নহে ইহা সত্য। যেখানে শাসয়িতা এবং শাসিতের 
মধ্যে স্বার্থসংঘর্য ঘটে, সেইখানেই আমরা পেশিত হই। কিন্তু এরূপ অত্যাচার 
স্বজাতিশাসিত রাজ্যেও হইয়া থাকে। আয়ারল্যাণ্ড, পারস্যদেশ, রুষিয়া তাহার দৃষ্টাত্তস্থল। 
আসল কথা ক্ষমতাশালী ও অক্ষমের মধ্যে, প্রভু ও দাসের মধ্যে, শাসয়িতা ও শাসিতের 
মধ্যে এরূপ দ্বম্ঘ চিরকালই থাকিবে। বৈধ উপায়ে, বিচার বৃদ্ধিতে, একতায়, দৃঢ়সক্ষল্পে 
কাজ করিলে কতক পরিমাণ অত্যাচার অবিচার আমরা নিবারণ করিতে পারি। যোগ্যতার 
জয় সব্বত্র। যেমন শুনিয়াছি, কোন কোন ইংরাজি ব্যাঙ্ক স্বদেশী ব্যবসায়ে ক্ষতি সম্ভাবনা 


প্রবন্ধ ২৯৯ 


না থাকিলেও টাকা ধার দিতে চাহে না। দেশী ব্যাঙ্ক খুলিয়া সহজেই আমরা এরূপ নির্ভরতা 
ছিন্ন করিতে পারি। দেশের সাধারণ লোকের এদিকে অনেক পরিমাণে লক্ষ্য পড়িয়াছে। 
কিন্তু অল্প জমিদারদিগকেই এদিকে অগ্রসর হইতে দেখা যায়। যখন ধনী মধ্যবিত্ত সকলে 
মিলিয়া দেশের এইরূপ উন্নতির লক্ষ্যে আপনাপন স্বার্থ ত্যাগ করিতে পারিবেন, তখনি 
আমরা অধীন হইয়াও যথার্থ স্বাধীনতা উপভোগ করিব। যদি আমরা মনে করি এরূপ 
একযেট হইয়া কাজ করা আমাদের পক্ষে অসম্ভব, তাহা হইলে জাতিগত উন্নতির আশা 
দুরাশা মাত্র। 

ইংরাজের অন্যায় কার্যেও দেশের লোক একযোট হইয়া প্রতিবাদ করিলে 
স্থলবিশেষে কিরূপ সুফল হয় ব্র্যানসনের প্রতি দেশীয় এটর্নি ও শ্রীডারগণের বয়কট 
তাহার একটা দৃষ্টান্ত। অনেক স্থলে সমবেত প্রতিবাদে আপাততঃ কোন ফল দৃষ্ট না 
হইলেও, তাহার মঙ্গল অবশ্যস্তাবী। কিন্তু অন্যায় দেখিলে যেমন তাহার প্রতিবাদস্বরূপ 
আমাদের অসন্তোষ প্রকাশ আবশ্যক, তেমনি বিনা কারণে ইংরাজের প্রতি বিদ্বেষ পৌষণ 
করাও সুনীতি সঙ্গত নহে। রাজা প্রজার মধ্যে সন্তাব সব্র্বতোভাবে প্রার্থনীয় এবং উভয় 
পক্ষ হইতেই ইহার চেষ্টা আবশ্যক। 

নিরবচ্ছিন্ন অমঙ্গল সংসারে নাই। আমরা যাহাকে খুব অমঙ্গল জ্ঞান করি, তাহার 
মধ্য হইতেও ক্রমশ একটু মঙ্গল ফুটিয়া উঠে। এই ভয়ঙ্কর বোমা বিপ্রবের ফলে রাজা 
প্রজা উভয়েরই জ্ঞানচক্ষু খুলিবে এইরূপ আশা করা যায়। দুববুদ্ধি প্রজাগণও এরূপ 
কার্যের ভীষণতা উপলব্ধি করিবে এবং রাজাও বুঝিতে পারিবেন একমাত্র দলননীতিই 
রাজশাসনের পক্ষে মঙ্গলজনক নহে। 

বর্তমান অরাজকতার জন্য গভর্ণমেন্টও যে দায়ী, রাজনীতিবিশারদ চিন্তাশীল অনেক 
ইংরাজই এখন এই কথা বলিতেছেন। কোন বিপ্লব হইলেই: বুঝিতে হয় রাজব্যবহারজনিত 
অসম্তোষই তাহার মূল কারণ। ইহা বুঝিয়া তাহার যথোচিত প্রতিবিধান করাই রাজ কর্তৃব্য। 
লর্ড কর্জন প্রমুখ গভর্ণমেন্ট প্রজার সমবেত ইচ্ছায়, তাহার ন্যায়-আবেদনে সম্পূর্ণ 
ওঁদাসীন্য প্রকাশ করিয়াই দেশে যে অসন্তোষ অশান্তির কারণ ঘটাইয়াছেন এ ঘটনা 
তাহারই ফল। 

ভারতবর্ষ লক্ষকোটি লোকের নিবাসভূমি। এই কোটি কোটি লোকের মধ্যে 
মুষ্টিপরিমেয় নগণ্য ক্ষুদ্র অংশ যদি এইরূপ আকারে তাহার অসস্তোষ প্রকাশ করে, তাহাতে 
বিশেষ আশ্চর্যের কিছুই নাই। বিশেষতঃ যাহারা এ কার্য করিয়াছে তাহারা সকলেই 
প্রায় অপরিণতবুদ্ধি, হিতাহিতজ্ঞানশূন্য বালক। এখন যদি এইবুন্প দুই চারিটা বাতুল ভ্রান্ত 
বালকের আচরণে এবং মুক্তিলোলুপ নরেন্দ্রের কথায় গভর্ণমেন্টও যথেচ্ছাচারী বালকের 
ন্যায় সামান্য ছুতানাতায় প্রজাদলন আরম্ভ করেন, তবে গভর্ণমেন্টও অকারণে 
প্রজাপীড়নের কারণম্বরূপ হইবেন। দেশের লোক সত্যই ইংরাজ রাজ্যের ধবংস চাহে 
না।-_ নিজের স্বার্থের প্রতি দৃষ্টি করিয়াই আমরা তাহা চাহি না,_আমরা জানি আমরা 
এখনো সেজন্য প্রস্তুত নহি,_.তাহাতে আমাদেরই অমঙ্গল। তবে আমরা কি চাই? আমরা 
একটু সুবিচার চাই, আমরা রাজনৈতিক উচ্চাধিকার চাই--আর মানুষে মানুষের নিকট 
যে আচরণ প্রত্যাশা করে, আমরা ইংরাজের নিকট সেই আচরণ্টুকু চাই--প্রভু ও 


২৯২ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


দাসসম্পর্কের পরিবর্তে রাজ প্রজায় বন্ধুত্বের সম্পর্কটুকু চাই। দেশের লোক অতি অল্লেই 
সন্তৃষ্ট। যাহারা বলেন--“তাহা নহে'_-তাহারা ভুল বলেন। ফ্লেচার-_ব্রজেন্দ্রকিশোরের 
মোকদমায় ক্রার্ককে সামান্য পাঁচশত টাকা দণ্ড করিয়াছেন, ইহাতেই লোকে সন্তুষ্ট। 
ক্ষদিরামের ফাসির হুকুম হইয়াছে, কিন্তু কর্ণডাফ যেরূপ নিরপেক্ষভাবে বিচার করিয়াছেন 
--তাহাতে সকলেই তাহাকে ধন্য ধন্য করিতেছে । কর্ণডাকের ন্যায় যদি সকলেই সহৃদয় 
পক্ষপাতশূন্য সুবিচারক হইতেন তাহা হইলে আমাদের আক্ষেপ বা অসস্তোষের কোনই 
কারণ থাকিত না। অপরাধী বা নিরপরাধ নিবির্ভেদে দেশের সকল লোকই এখন বিপন্ন। 
সমস্ত দেশে আশঙ্কা অশান্তি হাহাকার উথিত। সুবিচারের আশা সকলেরই মন হইতে 
অন্তহিত। এ সময় যদি গভর্ণমেন্ট দলননীতির পরিবর্তে লর্ড ক্যানিংএর অনুকম্পাপূর্ণ 
সুবিচার নীতির অবলম্বন করেন, তবেই প্রজার মন স্থায়ীবিশ্বাস ও কৃতজ্ঞতায় পূর্ণ হইয়া 
থাকিবে। 


ভারতী, শ্রাবণ ১৩১৫ 


আমাদের কর্তব্য. 


“তোমরা এ সকল অস্ত্রশস্ত্র সংগ্রহ করিতেছিলে কেন?” নর্টনের এই প্রশ্নে নরেন্দ্র 
গোম্বামী উত্তর করিয়াছিল, “গভর্ণমেণ্টের বিরুদ্ধে যুদ্ধঘোষণার জন্য।” 

দুই চারিখানা অস্ত্র সংগ্রহ করিয়া যাহারা ইংরাজের বিরুদ্ধে যুদ্ধঘোষণার কল্পনা মনে 
আটে তাহারা উন্মাদ,নহে ত আর কি? 

প্রফুল্ল চাকি ইনস্পেক্টর নন্দলাল কর্তৃক ধৃত হইয়া আত্মহত্যা করিবার সময় এইরূপ 
আক্ষেপোক্তি করিয়া মরিল, “তুমি বাঙ্গালী হইয়া এই কাজ করিলে?” 

ইহা হইতে কি বুঝা যাইতেছে? এই ভ্রান্ত বালকেরা মনে করিয়াছিল তাহারা সুশাসন 
ও স্বরাজপ্রাপ্তির জন্য যে বিদ্রোহনীতির অবলম্বন করিতেছে, তাহা দেশের জনসাধারণের 
অনুমোদিত ; কেবল সাধারণ সকলেই এজন্য প্রাণ দিতে পারে না, বারিতহারিরি হাতা 
জীবন বলিদান ব্রত গ্রহণ করিল। 

বালক-বুদ্ধির প্ররোচনায়, যি হরির রানির রনিনিরলিসির 
তাহারা প্রকৃত কার্যোর পথ ছাড়িয়া বিপথে ছুটিল। তাহাদের পরিশ্রম বিফল, সাধনা 
অসিদ্ধ, উদ্দেশ্য নষ্ট হইয়া পড়িল। 

কর্জনের বঙ্গচ্ছেদ ব্যবস্থার সময় ধনী নির্ধন নিবির্শেষে সকলেরই মধ্যে জাতীয় 
ভ্রাতভাবের জ্বলন্ত উদ্দীপনা, স্বদেশী ব্রত গ্রহণ ও প্রচারের একাস্ত একাগ্রতা দেখা 
গিয়াছিল। ১৬ই অক্টোবর ভারতবাসীর' একটি স্মরণীয় দিন। সেইদিনকার বিরাট জনতায়, 
বয়নশিল্পের উন্নতি সংকল্পে লোকে টাদা দিয়া চাদা নিয়া উঠিতে পারিতেছিল না। 
কলিকাতার গণ্যমান্য লোকেরা এই সময় পদব্রজে চাদা সংগ্রহ করিয়াছেন। .বেঙ্গল 


প্রবন্ধ ২৪৯৩ 


টেক্নিকাল বিদ্যালয়, ন্যাসনাল কলেজ, ন্যাসনাল ফণ্ড, প্রভৃতি সেই সময়কার উৎসাহের 
ফল। ইহা ছাড়া বঙ্গলক্ষ্ী মিল, ছোট ছোট বয়ন বিদ্যালয়, নানারপ কলকারখানা স্থাপন, 
এবং স্বদেশীব্রত গ্রহণের উৎসাহে দেশ তখন জাগ্রত মুখরিত হইয়া উঠিয়াছিল। 

আমরা দেখিতেছি সেই উৎসাহ-বহ্ি উত্তরোত্তর উজ্জ্বলতর প্রভায় প্রজ্্বলিত না 
হইয়া সমভাবেই যেন অবস্থিত রহিয়াছে ; সেই আগ্রহ-শ্রোত দিন দিন প্রবলতর ও 
পরিবর্ধিত প্রবাহে সমগ্র বঙ্গভূমিকে উবর্বরা না করিয়া শ্রোতের জল যেন একস্থানেই 
আটকা পড়িয়া গিয়াছে! ধনী, শ্রমজীবী, বা চাকুরে লোকের উৎসাহ স্বাভাবিক নিয়মে 
শিথিল হইয়া পড়া আশ্চর্যের বিষয় নহে। কিন্তু যে সকল নব্যদল দেশব্রত গ্রহণ করিয়া 
এই কার্যোই আত্মোৎসর্গ করিয়াছেন তাহাদেরও যেন এ সকলদিকে পূর্বের প্রাণপণ 
উৎসাহের অভাব দেখা যায়। রাজনৈতিক আন্দোলনের নেশায় মাতিয়া তাহারাও কি 
প্রকৃত কার্য ভুলিয়া থাকিবেন ; তাহাদের কর্তব্য, তাহাদের উদ্দেশ্য সাধনে অবহেলা 
করিবেন! 

বঙ্গচ্ছেদের সময় স্বদেশী ব্রত গ্রহণের আরন্তে আমরা যে পথ ধরিয়া জাতীয় উন্নতি 
সাধনে অগ্রসর হইয়াছিলাম তাহাই আমাদের পক্ষে শ্রেয় পথ। দেশে নানারূপ কল 
কারখানা, নানারূপ শিল্পের যাহাতে উন্নতি হয়, স্বদেশী গ্রহণ, বিদেশী বর্জনের যাহাতে 
বহুল প্রচার হয়, তাহার দিকেই আপাততঃ আমাদের বিশেষ রূপে মনোযোগী হইত 
হইবে। কিন্তু এখানেও ধের্যের আবশ্যক। দোকানদারের বিদেশী জিনিষ নষ্ট করিয়া, 
লোককে স্বদেশী গ্রহণে বাধ্য করিলে স্থায়ী ফল লাভের সম্ভাবনা নাই। একদিকে সকলকে 
বুঝাইয়৷ এই কার্যে প্রবৃত্ত করিতে হইবে, অন্যদিকে দ্রব্য সুলভ করিবার ব্যবস্থা করা 
চাই। বস্তৃতঃ, মূল্য সুলভতাই স্বদেশী দ্রব্যের প্রচলন ও বিদেশী বর্জনের সহজ এবং 
স্থায়ী উপায়। 

বস্ত্রের কল বহুব্যয়সাধ্য। তাহার অপেক্ষায় না থাকিয়া পাড়ায় পাড়ায় বয়নশিক্পের 
শিক্ষার আয়োজন করা উচিত। গ্রামে গ্রামে চিনির ছোট ছোট কল সহজেই হইতে পারে। 
তাহারা যে শীঘ্রই কতবকার্ধ্য হইবে, সে বিষয়ে সন্দেহ নাই। বোমা শিখিতে বালকগণ 
যদি বিলাত যাইতে পারে, তবে ব্যবসায় বাণিজ্য কলকারখানা শিখিতে কেনই বা বিলাত 
যাইতে পারিবে না। আসল কথা এই দিকে আকাঙ্ক্ষার গতি হওয়৷ আবশ্যক । শুনিতে 
পাই, এ দেশে কাচের চুড়ি বিক্রয় করিয়া বিদেশীগণ কোটি কোটি মুদ্রা দেশে লইয়া 
যান। ইহা বস্ত্রাদির ন্যায় অত্যাবশ্যকীয় বস্তু নহে, সখের জিমিব। ছেলেরা বুঝাইয়া 
অনেককেই ইহার ব্যবহারে নিবৃত্ত করিতে পারেন। আর দেশে যাহাতে ইহা প্রস্তুত হয়, 
বড়লোকেরা তাহার চেষ্টা করুন। কলকারখানা ছাড়া কতপ্রকার ব্যবসা বাণিজ্য শিক্ষার 
ক্ষেত্র এ দেশে পড়িয়া আছে তাহার ঠিক নাই। বিলাত হইতে মাছ ফল দুধ প্রভৃতি 
নানাদ্রব্য এ দেশে টিনে আবদ্ধ হইয়া আসে, তাহার কৌশল শিখিয়া আসিলে আমাদের 
দেশের মাছ ফল প্রভৃতি বিদেশে পাঠাইয়া আমরা বিস্তর লাভ করিতে পারি। একাস্ত 
প্রাণে, ধীর অধ্যবসায় সহকারে এইরূপ কার্যে মনোযোগী হইলে ইহার অবশ্যস্ভাবী 
ফলস্বরূপ উত্তরোত্তর অতি সহজভাবে জাতীয় উন্নতির ভিত্তি দৃঢ় হইতে থাকিবে। 


২৯৪ স্বর্ণকৃমারী দেবীর রচনা-সংকলন 


যোগ্যতার জয় সব্র্ব্র। ইংরাজ শাসনে উৎকণ্ঠিত হইবার কোনই আবশ্যক দেখি না। 
ভারতে বিদেশী শাসনের আবশ্যক আছে, তাই তাহারা আছে ; আবশ্যক বন্ধ হইলে 
আপনা হইতেই তাহারা চলিয়া যাইবে। ইহা প্রাকৃতিক নিয়ম। কেমন করিয়া তাহারা যাইবে 
আমরা জানি না, তাহা ভাবিবার দরকারও নাই। যখন অনাবশ্যক হইল তখন রোম আপনা 
হইতে ইংলগু ত্যাগ করিয়া চলিয়া গেল। বোয়ারদিগকে পরাজয়.করিয়াও ইংরাজ শেষে 
তাহাদের রাজ্য তাহাদিগকে ছাড়িয়া দিল। কোন অস্ত্রশস্ত্র গ্রহণ না করিয়া সমগ্র 
সুইজরল্যাণ্ড যখন এক বাক্যে বলিল আমরা নরওয়ের অধীনতা মানিব না, তখন তাহাই 
হইল, ইহার জন্য একবিন্দু রক্তপতন হয় নাই। 

প্রাকৃতিক নিয়ম পাশ্চাত্যজাতির উপর একরপ, প্রাচ্জাতির উপর অন্যরূপ নহে। 
আমরা ষোগ্য হইলে আপনা হইতেই স্বরাজ্য প্রাপ্ত হইব। সকলেই জানেন, হলাগু সমুদ্রের 
সমতলভূমি। এই সমুদ্র কৌশলে প্রাটীর-বেষ্টিত করিয়া হলাগুবাসী ইহা বাসযোগ্য 
করিয়াছে । ইয়োরোপ আমেরিকা পরিশ্রমপটু, অধ্যবসায়নিপুণ বলিয়াই বিজ্ঞান, শিল্পে, 
বাণিজ্যে সকল বিষয়েই তাহাদের শ্রেষ্ঠতার পরিচয় দিতেছে । মহতজাতি হইবার গুণ 
সকল আমরা আয়ত্ত করিতে পারিলে কে আমাদের অধীন করিয়া রাখিতে পারে? 

কিন্তু আমাদের গোড়াতেই গলদ। জাতিগঠনের প্রকৃত চেষ্টা আমাদের নাই বলিলেই 
হয়। চরিত্রবল বৃদ্ধির চেষ্টাই প্রকৃত জাতিশঠনের চেষ্টা। আধুনিক শিক্ষার ফলে 
বালকদিগের মধ্যে যে ওঁদ্ধত্য দেখা যায় তাহা চরিত্রবল নহে। পৃব্্বকালে বালকগণের 
গুরুভক্তি প্রসিদ্ধ কথা। কিন্তু অধুনা বহুস্থলে নব্যদল স্ববুদ্ধি গবের্ব অভিজ্ঞ 
প্রা্ঘলোকদিগকেও যেরূপ অশ্রদ্ধা অমান্য করে তাহা জাতীয় উন্নতির অনুকূল বলিয়া 
মনে হয় না। বিলাতের ছাত্রগণ কিরূপ বাধ্যতার সোপান দিয়া চরিত্রবল সঞ্চয় করে 
তাহা আমাদের শিক্ষার বিষয়। ইয়োরপ আমেরিকার প্রতি গৃহে, প্রতি স্কুলে বালক 
বালিকাদিগকে যেরূপ শাসননিয়মে কর্তব্য শিক্ষা দেওয়া হয়, তাহার দ্বারা তাহাদের 
ভবিষ্যং জীবনের কর্তব্যসাধন অতি সহজ হইয়া আসে। একজন আমেরিকাবাসী গল্প 
করিতেছিলেন, প্রতি স্কুলে বালকগণ অগ্নি পরীক্ষা দিতে বাধ্য। পাড়ায় আগুন লাগিলে 
কিরূপে তাহার মধ্যে ঝাপ দিয়া অগ্নি হইতে দ্রব্যাদি রক্ষা করিবে, অতি কঠোর নিয়মে 
তাহারা সে শিক্ষা পায়। এই শিক্ষার ফলে কোথাও অগ্নিকাণ্ড ঘটিলে শ্রেণীবদ্ধ বালকেরা 
প্রাণের প্রতি কিছুমাত্র ভ্রাক্ষেপ না করিয়া সদর্পে অনলে বিচরণ করে। আর এ দেশে 
কাহাকেও বিপন্ন দেখিলে লোকে জনতা করিয়া দাড়াইয়া দেখে, কিন্তু বিপদে পড়িবার 
সম্ভাবনায় অসহায়কে রক্ষা করিতেও অগ্রসর হয় না। আমাদের দেশের প্রবাদই এই, 
চাচা আপন বাচা ; আপনি বাচলে বাপের নাম। 

স্বেচ্ছাসেবকদল পরোপকার কার্যে আত্মসমর্পণ করিয়া কেবল যে প্রশংসার কাজ 
করিতেছেন এমন নহে ; যথার্থই জাতিগঠনের সহায়তা করিতেছেন। কিন্তু ইহা একটি 
উপায় মাত্র। সব্ববিষয়ে আমাদের জাতিগঠনের চেষ্টা করিতে হইবে। দেশের মহিলাগণ 
শিক্ষিত না হইলে যথার্থ জাতিগঠন 'হইতে পারে না। কিন্তু এতদিনেও আমাদের দেশে 
সত্ীশিক্ষা কতটুকু অগ্রসর হইয়াছে! গুরুকুল সমাচারপত্রে এ সম্বন্ধে একজন যাহা 
লিখিয়াছেন, আমরা নিন্নে উদ্ধৃত করিয়া দিলাম। 


প্রবন্ধ ২৪৯৫ 


লেখক বলেন, যে, “যদিও চরমপন্থীগণ প্রজাতন্ত্র স্বাধীনতা, ভ্রাতৃভাব প্রভৃতি বিষয় 
লইয়া খুব আন্দোলন করিতেছেন, কিন্তু তথাপি জাতিভেদ সংস্কার তাহাদের হৃদয়ে 
সম্পূর্ণরূপে বিরাজমান। তাহারা নারীগণের অন্তঃপুরকারাগৃহের বাহিরে বিন্দুমাত্র স্বাধীনতা 
ভোগের বিরোধী, অথচ তাহারা পরাধীনতা, পরমুখাপেক্ষিতা প্রভৃতি বিষয়ে ঘৃণা প্রকাশ 
করিতে কদাপি কুষ্ঠিত নহেন। তাহারা তাহাদের নীচ জাতীয় দেশবাসীকে স্পর্শ করিতেও 
সঙ্কুচিত হন, অথচ সবর্ব বিষয়ে ইয়ুরোপীয়দিগের সহিত সমান অধিকারপ্রার্থী এবং 
রেলওয়ের কোন গাড়ি কেবল সাহেবদিগের জন্যই নির্দিষ্ট দেখিলে সহজেই আত্মহারা 
হইয়া পড়েন। তাহারা শ্বেতাঙ্গের বিন্দুমাত্র প্রতৃত্ব সহ্য করিতে চান না, অথচ অন্ধভাবে 
দৃঢ়তার সহিত ঘোষণা করেন যে, কেবলমাত্র ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করিয়াই ব্রাহ্মণগণ 
সমাজের মধ্যে সব্শ্রেষ্ঠ। সংস্কার কেবল এক বিষয়ে নহে, সকল বিষয়েই হওয়া অবশ্য 
কর্তব্য। যে সকল লোকে সমাজ প্রভূত্ে পীড়িত, রাজনৈতিক অধীনতা তাহাদিগকে পীড়া 
দিতে পারে না। যাঁহাদের নিকট মনুষ্যের কোনরকম দাসত্ব একান্ত অসহা, তাহারাই 
বিধাতার আশীব্বাদে স্বাধীনতা লাভের যোগ্য পাত্র। রাজনৈতিক ক্ষমতা সত্বেও রোমে 
দাসত্ব ছিল। যে সমস্ত লোক পুরোহিতগণের ইঙ্গিতে অন্ধভাবে পরিচালিত এবং তাহাদের 
আদেশ নিবির্বাদে আনতমস্তকে পালন করে, তাহারা স্বেচ্ছাচার অথবা নিয়মতন্ত্রে গঠিত 
প্রভৃতি বিষয়ে কোনরূপ লক্ষ্য না করিয়া দ্বিধাশূন্যভাবে রাজপুরুষগণের প্রতুত্ব স্বীকার 
করিয়া লয়। অতএব কেবলমাত্র রাজনৈতিক আন্দোলন কখনই সাধারণকে স্বাধীনতা এবং 
ভ্রাতুভাবের কল্যাণময় পথে আনয়ন করিতে পারিবে না।” 


ভারতী, ভাদ্র ১৩১৫ 


কর্তব্য কোন পথে? 


সংবাদপত্রে প্রকাশ, সম্প্রতি বদ্থমানে তিনটি বালক ধৃত হইয়াছে। বঙ্গেশ্বর ট্রেনে সেই 
পথ দিয়া যাইবেন শুনিয়া তাহারা নাকি তাহার হত্যা সঙ্কল্পে ঘুরিতেছিল। আগড়পাড়া 
ট্রেনেও আবার বোমানিক্ষেপের কথা শুনা যাইতেছে। এখনো যে বালকদিগের দুববুদ্ধি 
দূর হইতেছে না, ইহা বড়ই দুঃখের বিষয়। এইরূপ অরাজকতা সংসাধনে শক্তিক্ষয় 
করিলে প্রকৃত মঙ্গলকার্যে শক্তি আসিবে কোথা হইতে? 

ভাবিয়া দেখিতে গেলে দেশের জন্য প্রাণ দিতে পারে কয় জন? এই লক্ষ কোটি 
ভারতবাসীর মধ্যে এরূপ ভক্তসংখ্যা বোধ হয় অঙ্গুলিনিদিষ্ট করা যাইতে পারে। আর 
তাহারাই কি না ভ্রান্ত বিশ্বাসের বশবর্তী হইয়৷ তাহাদের আত্মদান, পুণ্যশক্তি অন্যায় 
প্রয়োগে নিষ্ষল ব্যর্থ করিতে বসিয়াছেন! কেবল তাহাই নহে, দেশের কল্যাণ কল্পনায় 
দেশের সবর্বনাশ করিতে প্রবৃত্ত হইয়াছেন? যে সকল স্বদেশসেবকগণ অরাজকতার 
পক্ষপাতী, অনুরাগে জ্ঞানশূন্য না হইয়া এ সম্বন্ধে ধীরচিত্তে একটু বিবেচনা করিয়া দেখুন 
--ইহাই আমাদের অনুরোধ । 


২৯৬ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


ইতিহাস কি বলে? বিদেশীয় দৃষ্টান্তেই বা আমরা কি দেখিতে পাই? স্বাধীন রাজ্যের 
মধ্যেও রাজনিধনকামীদলকে সিদ্ধকাম হইতে দেখা যায় নাই। আর আমরা হৃতশক্তি, 
নিতান্ত অক্ষম দুর্বল অধীন জাতি ; দু একটা ইংরাজহত্যা দ্বারা আমাদের অভীষ্টি সিদ্ধি 
হইবে, এরূপ মনে করা কি নিতান্তই মুঢ়ুতা নহে? কার্য্যক্ষেত্রে প্রবেশের আগে যদিবা 
বুদ্ধির ভুল জন্মিয়া থাকে, অভিজ্ঞতায় অন্ততঃ এখন ত সচেতন হওয়া উচিত। এই 
অরাজকতার ফলে সমস্ত দেশ সন্ত্রস্ত হইয়া উঠিয়াছে। পুলিসের অত্যাচার, শত 
নির্দোষব্যক্তির শাস্তি, সংবাদপত্র দমন, কঠোরতর বিচারপদ্ধতির প্রবর্তন প্রস্তাব প্রভৃতি 
দলননীতিতে ভারতবাসী দিন দিন নিপীড়িত, পেষিত হইয়া উঠিতেছে। এই পেষণ স্থায়ী 
হইলে কিছুদিনে যে আমরা একেবারেই নির্জীব অসাড় হইয়া পড়িব না এমন কে বলিতে 
পারে? অন্ততঃ ইহা সুস্পষ্ট যে, উক্তরূপ মারকট সঙ্কল্পে রাজপক্ষের ক্ষতি অপেক্ষা 
প্রজাপক্ষের ক্ষতি শত সহশ্রগুণে অধিক। ইংরাজ যদি আজ প্রজাদমন অভিপ্রায়ে 
তোপের মুখে সমস্ত ভারতবাসীকে উড়াইয়া দিতে চায়--আমাদের এমন সাধ্য নাই যে 
আমরা তাহার প্রতিরোধ করি। বোম্বাই সহরের প্রজাবিদ্রোহে কি ঘটিল? বস্তৃতঃ তাহাদের 
অনুগ্রহের উপর, ন্যায় বিচারের উপরই আমাদের একান্ত ভরসা। এ সত্য মিথ্যা বলিয়া 
কল্পনা করিলে চলিবে না। দেশের জন্য মৃত্যু পুণ্যকার্যয সন্দেহ নাই, কিন্তু সে মৃত্যুতে 
যদি সিদ্ধির পরিবর্তে অসিদ্ধি, মঙ্গলের পরিবর্তে অমঙ্গল আনয়ন করে--তাহা হইলে? 
বলির কারণ হয়, তাহা হইলে? তাহা হইলে নিশ্চয়ই সে মৃত্যু বাঞ্চনীয় হইতে পারে 
না! 

ঝড়ের মুখে নৌকা চালাইয়া নৌকা ডুবান কোন নাবিকেরই কর্তব্য নহে, শত্রর 
অপরিমিত শক্তির মধ্যে মুষ্টিমেয় সৈন্য সঞ্চালনে বিনাশ অবশ্যন্তাবী। স্বদেশ-সেবকগণ 
এরূপ অসম অন্যায় যুদ্ধে মৃত্যুর সঙ্কল্প ত্যাগ করুন। যেরূপ জীবনদানে সব্র্বাপেক্ষা 
অধিক ফল লাভ হয়-যাহাতে মাতৃভূমির যথার্থ সেবা হয়--এখন সেই কার্য্েই 
জীবনপাত করিতে হইবে ; অন্য কথায়,_-এখন তাহাদের মরিবার সময় নাই, বাঁচিয়া 
কাজ করিতে হইবে।-_ সম্মুখে স্ত্পাকৃতি কাজ পড়িয়া আছে ; তাহা দিয়া সযততে স্বরাজের 
ভিত্তি প্রস্তুত করিতে হইবে ;- সেজন্য বিস্তর পরিশ্রম বিস্তর আয়োজনের প্রয়োজন, এক 
পুরুষের আজীবন ব্যাপী উদ্যমেও তাহা সম্পন্ন হইবে কি না সন্দেহ! উত্তেজনার মুহূর্তে 
প্রাদান অপেক্ষাকৃত সহজ বীরত্ব ; কিন্তু আমৃত্যু কষ্টকর অধ্যবসায় ও আত্মত্যাগই 
অধিকতর বীরত্বের পরিচায়ক। ভারতবাসীর পক্ষে এই ব্রতই প্রশস্ত ব্রত। রাজাপ্রজার 
বিবাদে মারকাট অত্যাচারে সবলপক্ষেরই যখন জয়লাভের আশা নাই তখন দুর্বল পক্ষের 
কোন কথা। ধীর সহিষ্ণুতায় অত্যাচার সহ করিয়া, সহন্্র বাধাবিম্ম অতিক্রম করিয়া 
আমাদিগকে উন্নতির পথে অগ্রসর হইতে হইবে, আত্ম সঙ্কল্পে অটল থাকিতে হইবে! 
গৃহবিবাদই আমাদের সকল অনর্থের মুল,_সকল উন্নতির প্রতিবন্ধক। অধিক কি কথা ; 
এহেন জাতীয় মহাসমিতি, যাহার প্রভাবে আমাদের জাতীয় মহাদেহে গৌরবময় নবজীবন 
প্রতিষ্ঠা হইয়াছিল, তাহাই আজি মতপার্থক্জনিত অন্তবির্ববাদে পুনবিচ্ছিন্ন, বলহীন,_ 
মুমূর্ষুবং।-অতএব মাতৃভূমির পূজায় যতদিন আমরা সকলে অর্থাৎ দেশের অধিকাংশ 


প্রবন্ধ ২৯৭ 


লোকে বিবাদ বিসম্বাদ স্বার্থ জলাঞ্জলি দিতে না শিখি, ততদিন কেবল মুষ্টিমেয় লোকের 
অবৈধ চেষ্টায় স্বরাজ- প্রতিষ্ঠার আশা দুরাশা--বিড়শ্বনা মাত্র। স্বদেশী গ্রহণ ও বিদেশী বর্জন 
নীতির প্রচার, স্ত্রীপুরুষ সবর্বসাধারণের মধ্যে দেশভক্তি ও জ্ঞান শিক্ষা বিস্তার, শিল্প 
বাণিজ্যের উন্নতিতে অর্থবল সংগ্রহ, সব্রবোপরি, একতার মহাবল সঞ্চয়ই আমাদের 
সফলতা লাভের মূল মন্ত্র। বলা বাহুল্য, অন্রপানের ন্যায় নিয়মিত ব্যায়ামচষ্চায় স্বাস্থ্যরক্ষা 
ও দেহবলের উৎকর্ষ সাধন ও বিদ্যাচচ্চায় মানসিক বলের উৎকর্ষ সাধন সমস্ত সাধনার 
মূলে বর্তমান। অতএব স্বদেশী হজুকে বালকগণ যদি তাহাদের লেখাপড়া ও শরীর পালন 
ছাড়িয়া দেন তাহা হইলে পরবংশে দেশের কাজ করিবার অল্প লোকই থাকিবে। 
বালকগণের নহে-_সুশিক্ষিত যুবকগণেরই প্রতি গ্রামে গ্রামে সভাসমিতি করিয়া, প্রকাশ্য 
ভাবে বৈধ উপায়ে ভিন্ন ভিন্ন দল সংগঠনে ভিন্ন ভিন্ন উন্নতিজনক ব্রতগ্রহণ করিতে হইবে। 
অধিকন্তু, যাহাতে গভর্ণমেন্ট সন্দেহ না করেন--রাজপক্ষকেও আপনাদিগের সহায় গ্রহণে 
চেষ্টা করিতে হইবে। বস্ততঃ, ইংরাজ বাঙ্গালীর বন্ধুত্বের মধ্য দিয়া কোন কাজ সাধিত 
হইতে পারিলে তাহার আর বিনাশ নাই। কেহ কেহ বলেন, আমাদের নিজের কোন কার্যে 
রান্তিপূর্ণ যুক্তি। প্রথমতঃ, অবিমিশ্র আত্মনির্ভরতা সংসারে নাই, কোন না কোনরূপে 
একের সাহায্য অন্যকে গ্রহণ করিতে হয়ই ;- রাজপক্ষ প্রজাপক্ষ উভয়ে মিলিয়া দেশ, 
আমরা যতই প্রতিজ্ঞা করি না কেন; রাজপক্ষের উপর সম্পূর্ণ নির্ভরহীন হইতে পারিই 
না। সুতরাং উক্তরূপ কথার কোনই মূল্য নাই।-দ্বিতীয়তঃ, আমরা যদি আরামশয্যায় 
শয়ন করিয়া আমাদের মুখে গ্রাস তুলিয়া দিবার জন্য গভর্ণমেন্টকে ডাকি--তাহাই প্রকৃত 
নির্ভরতা কিন্তু অক্লান্ত পরিশ্রম করিতে করিতে কার্ধ্য সুসিদ্ধির জন্য রাজপক্ষের সহায়তা 
গ্রহণে আত্মনির্ভরতা বা আত্মসম্মানের ব্রটি হইতে পারে না। কেননা উদযোগী 
প্রজাপক্ষের রাজপক্ষের সহায়তা ন্যায্যপ্রাপ্য-অনুগ্রহ ভিক্ষা নহে। বস্তুতঃ, আমাদের 
স্বজাতির মধ্যে সপ্তাব যেমন আবশ্যক, রাজাপ্রজার মধ্যেও বন্ধুত্বস্থাপন তদপেক্ষা কম 
আবশ্যক নহে। এ সম্বন্ধে স্যর আযনডু তাহার বিদায়কালের বন্তৃতাতে যেরূপ উপদেশ 
দান করিয়াছেন তাহা কার্যাতঃ কতদূর সফল হইবে জানি না; তবে কর্তৃপক্ষ ইহা যে 
বুঝিতেছেন তাহাও আশাজনক। সত্যই গভর্ণমেন্ট আমাদের অমঙ্গলপ্রার্থী নহেন ; 
প্রজাপক্ষকে তুচ্ছতাচ্ছিল্য করাও তাহাদের নীতির অন্তর্গত নহে। রাজায় প্রজায় মিলন 
নাই বলিয়া, পরস্পরকে আমরা জানি না চিনি না বলিয়াই পরস্পরের বিরোধের এত 
কারণ ঘটে। কিন্তু সেলামবাজি পরস্পরের মধ্যে প্রকৃত বন্ধুত্ব স্থাপনের উপায় নহে। 
“সেলামবাজি” কথাটা যে এস্থলে চলিত অর্থেই ব্যবহৃত, তাহার বোধ করি টীকার 
আবশ্যক নাই।--স্বার্থসাধন উদ্দেশ্যে দাসভাবে যেরূপ সম্মান দেখান হয়--তাহাই উক্ত 
নামে অভিহিত হইয়া থাকে। ইহাতে অনুগ্রহলাভ হইতে পারে, সমভাব সৌহার্দ্য লাভ 
হয় না। আমাদের দুর্ভাগ্যই এই,-_-যাহারা রাজপক্ষের সহিত মেলামেশা করেন, তাহাদের 
মধ্যে অধিকাংশ লোকেই হয়ত বা কোন ফাকা উপাধির প্রত্যাশায়, নয়ত বা কোনরূপ 
ক্ষতিগ্রস্ত হইবার ভয়ে সতেজে সমকক্ষভাবে মাথা তুলিয়া দাড়াইতে পারেন না। এবং 
সেলামবাজিকেই হীন স্বার্থসাধনের পক্ষে ব্রহ্মান্ত্র বিবেচনা করেন। সুতরাং রাজপক্ষও 


২৯৮ স্ব্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


ইহাতে এমন অভ্যস্ত যে- ইহার ত্রুটি দেখিলেই তাহারা অসম্মান মনে করেন, এবং 
উভয়ত সমকক্ষ মিলন যে সম্ভবপর ইহাও তাহাদের মনের ব্রিসীমাতে প্রবেশ করে না। 
অনেক সময় তোষামোদকারীগণ দেশের সত্য মনোভাব (50171171611) প্রকৃত ইচ্ছা 
সংগোপন করিয়া স্পষ্ট বিপরীত বলিয়া রাজপক্ষের মন রক্ষা করিতেও কুষ্ঠিত হন না। 
স্বরাজ বিরুদ্ধে কাশীর রাজার উক্তিই ইহার একটি দৃষ্টান্ত। দোষ রাজপক্ষের নহে ; দোষ 
আমাদেরই ; ইহা বুঝিয়া আত্মসংশোধন করিতে হইবে। মহতের বন্ধুত্ব মহত দ্বারাই 
অর্জন করিতে হয়। তাহারা যদি দেখেন, তাহারাও যেমন মানুষ, আমরাও তেম্নি মানুষ, 
তাহারা যদি দেখেন অনুগ্রহলাভের জন্য নহে, দেশের কল্যাণ উদ্দেশ্যেই আমরা তাহাদের 
বন্ধুতা প্রার্থনা করিতেছি, তাহারা যদি বোঝেন, সেলামবাজি না করিয়া আমরা তাহাদের 
অসম্মান করিতেছি না, আমরা মনুষ্যোচিত ভদ্রতা বিনয় রক্ষা করিয়া ভারতের প্রতি 
তাহাদের কর্তব্য কি নির্ভয়ে তাহাই প্রকাশ করিতেছি মাত্র,-তাহা হইলে ক্রমশ 
পরস্পরের মধ্যে বিশ্বাস ও বন্ধুত্বস্থাপন হইবেই হইবে। 

রামমোহন বিদ্যাসাগর তাহাদের হৃদয়মাধূর্যে ও চরিত্রবলে লট মহালাটদিগের 
যেরূপ শ্রদ্ধাভাজন বন্ধু ছিলেন,_কোন রাজা মহারাজা অপর্য্যাপ্ত তৈলমর্দনেও 
রাজপক্ষের সেরূপ সম্মানীয় বন্ধু? বর্তমান আযডভোকেট জেনেরল তাহার নিতীক 
ন্যায়কর্তব্পরায়ণতায় দেশের হিতসাধন করিয়া রাজপক্ষের শ্রদ্ধাই আকর্ষণ করিয়াছেন। 
কিন্তু হায়! যাঁহাদের স্বার্থসাধনের গুঢ় অভিসন্ধি হৃদয়ে জাগ্রত, তাহাদের এ সাহস কোথা 
হইতে আসিবে? এমন লোকও আছেন, যাহারা রাজপক্ষের প্রিয়পাত্র হইবার জন্য দেশের 
সবর্বনাশেও অকুগ্ঠিতচিত্ত! গভর্ণমেন্ট দেশের শত্রু নহেন, আমরাই আমাদের নিজের 
শত্র। বর্তমান যুবকগণ যাহারা দেশের আশাভরসা, যাহারা নিংস্বার্থতা মূর্তিমান, 
গভর্ণমেন্টকে উপেক্ষা না করিয়া, তাহার শত্রতাচরণ না করিয়া--যাহাতে নিজের 
চরিত্রবলে তাহাদের সৌহার্দ্য জয় করিতে পারা যায়, সেই দিকেই লক্ষ্যদান করুন। যদি 
আমরা কখনও এই মিলনযুদ্ধে জয়ী হই, একদিকে স্বদেশীর মধ্যে একতা স্থাপন, অন্য 
দিকে বিদেশীর নিকট হইতে শ্রদ্ধাপূর্ণ সম্মানপূর্ণ সৌহার্দ্য আকর্ষণ করিতে পারি, তখনি 
বিনা রক্তপাতে ভারতে স্বরাজ প্রতিষ্ঠা হইবে। এখন একজন কটন, একজন ওয়েদারবর্ণ 
আমাদের উন্নতি কামনায় নিজ জাতির সহিত দ্বন্ করিতেছেন, আমাদের চরিত্রবল 
বেরা হানি গান তি রদ হারিত হা ভামটিন্রািন্হত 
অধিকারদানে আপনাদিগকেই সন্মানিত জ্ঞান করিবেন। 

চেষ্টার অসাধ্য কিছুই নাই-_-কে জানিত বঙ্গবালকগণ এত পাহারার মধ্যেও বোমার 
কারখানা সৃজন করিতে পারে! কিন্তু এরূপ কার্য আমাদের উন্নতিরই প্রতিকূল, ইহা বুঝিয়া 
যে পথ আমাদের স্বরাজের প্রকৃত পথ, তাহা নিষ্ঘাণেই নববংশের বল নিয়োগ করা 
কর্তব্য । 


ভারতী, পৌষ ১৩১৫ 


প্রবন্ধ ২৯৯ 


কল্প্যবেশ-সম্মিলন 

সন্ধ্যার নানারূপ খেলা আমোদ প্রমোদের মধ্যে কল্নুবেশ বা ছদ্মবেশ-সম্মিলন 
ইয়োরগীয়দিগের একটি উপাদেয় প্রমোদ। এইরূপ নিমন্ত্রণে আহৃত অতিথিগণের বিভিন্ন 
মনোহারী সঙ্জায় মিলনগৃহ সমুজ্ঘ্বল হইয়া উঠে। কেহ দিবা, কেহ রাত্রি, কেহ বসস্ত 
ঝতু, কেহ শরৎ, কেহ পৌরাণিক কোন দেবতা, কেহ এঁতিহাসিক কোন ব্যক্তি, কেহ 
ভিন্ন দেশবাসী,_এইরূপ নানাজনে নানারূপে সাজিয়া বেশভূষার নিদর্শনে তাহা ফুটাইয়া 
তোলেন। এই কলায় যিনি যত পারদর্শী তিনি তত প্রশংসা লাভ করেন। সাধারণতঃ 
ইয়োরপে নৃত্যোৎসবেই (891) স্ত্রীপুরষগণ কল্পাবেশে সজ্জিত হইয়া সমাগত হন। 
ইহাকে “ফ্যান্সি ড্রেস বল” বলে। 

বোম্বাই বাসকালে আমি অনেকবার “ফ্যা্সি ড্রেস বল” দেখিয়াছি। সে এক অপরূপ 
দৃশ্য। বসন্তের দিনে যেমন মলয়হিল্লোল ছোটে, চাদ উঠিলে যেমন জ্যোত্স্নার তরঙ্গ 
খেলে, এও সেইরূপ । রমণীয়বেশা উম্মুক্তকণ্ঠা অপৃর্্ববরণী সুন্দরীগণ সুন্দর পুরুষদিগের 
সহিত মিলিয়া -সুসজ্জিত আলোকরঞ্জিত গৃহ চতুর্তণ আলোকিত করিয়া যখন ব্যাণ্ডের 
তালে তালে দলে দলে ঘুরিয়া ঘুরিয়া নাচিতে থাকেন, তখন গৃহের চারিদিকে রূপের 
স্রোত বহিতে থাকে। 

, “ফ্যান্সি ড্রেস বলে” কাহারও একরূপ সাজ দেখিতে পাওয়া যায় না। সকলেই 
প্রায় এক একটা কল্পিত নাম গ্রহণ করিয়া! তদনুরূপ সাজ করিয়া আসেন। দুইজনে এক 
নাম গ্রহণ করিলেও উভয়ের সাজের কিছু না কিছু তফাৎ হইয়াই পড়ে। 

মনে কর দুইজনেই সাজিয়াছেন রাত্রি-দুইজনেরই কালো কাপড়ের উপর তারার 
ফুল ঝকঝক করিতেছে-_কিন্তু কাহারও কাপড়ে বা ছোট ছেটি তারা-কাহারো বড় বড় 
_ কাহারও মাথায় অদ্ধচন্দ্রাকৃতি ঝকঝকে মুকুট, কাহারও মাথায় চাদ নাই, কালো ওড়নার 
উপর কেবল জরির ফুল শোভা পাইতেছে। 

যিনি উষা সাজিয়াছেন,_তাহার মুদু গোলাপাভ শুভ্র বেশের উপর ইতস্ততঃ 
ফুলরাশি ফুটিয়াছে_-মাথায় সোনালি রঙ্গের মুকুট হইতে শুভ্রশ্েত সূক্ষ্ম বস্ত্র খুলিতেছে। 
কেহ বা বসন্ত সাজিয়াছেন--তাহার সব্বাঙ্গ ফুলে ফুলে ভরা। কেহ বা শুভ্র পুতিখচিত 
শুভ্র বস্ত্র পরিয়া তৃষার সাজিয়াছেন। কাহারও বা জিপসী রাণীর সাজ,__হাতে ট্যান্বোরিন, 
গলায় স্বর্ণমুদ্রার মালা, পরিধানে ছোটখাট জিপসি-গাউন। কেহ বা নর্তকীবেশী।- 
আজকাল বিলাতের একদল নর্তকী এদেশের নর্তকীদের ভাবভঙ্গীকে দখল করিয়া লইয়া 
তাহার উপর নিজেদের শিল্পচাতুর্ধ্য খাটাইয়া নৃত্য করে। এ নৃত্যের নাম ঘাগরা-নৃত্য 
(9111 091101118)--ইহাদের কাপড় পরিবার ভঙ্গী বড় মনোরম। তাই একাধিক ললনা 
নর্তকী বেশ ধারণ করিয়াছেন! 

কেহ পারস্যললনাবেশী--কেহ জাপানীললনার, জীকালো কোর্তা পরিয়াছেন। জাপানী 
রমণীটি স্কুলকায়। তাহাকে লক্ষ্য করিয়া একজন মহিলা নেপথ্যে বলিলেন--817915100 
গি( (01117801655. কেহ চতুদ্দশ কেহ পঞ্চদশ-কেহ বা ষোড়শ শতাব্দীর অভিজাত- 


৩০০ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


ললনা সাজিয়াছেন-যেমন কুইন মেরি--ডাচেস অব বকিংহাম ইত্যাদি! কাহারও বা শুভ্র 
বন্ত্রের উপর হরতন বা রুইতনের ছক্কা পঞ্জা--তাহারা সাজিয়াছেন হরতন-রুইতন। 
এইরূপ গৃহপূর্ণ বিচিত্র সাজসজ্জা, অধিকাংশ সাজই সুদৃশ্য সুশোভন। এক একটি সাজে 
যে কত খরচ পড়িয়াছে তাহার ঠিক নাই--হয়ত এই এক রাত্রিরই পরে এ কাপড় আর 
ব্যবহারযোগ্য থাকিবে না। হইলে কি হয়-যখন সুকৌশলময়ী সাজসজ্জার প্রতিফলকে 
সুন্দরীর সৌন্দর্য্চ্ছটা অত্যুজ্জলপ্রভায় বিকিরিত হইতে থাকে, শত শত মুগ্ধ মানব স্তম্ভিত 
প্রশংসাপূর্ণ দৃষ্টিতে সেই রূপজ্যোতিকে অভিবাদন করিয়া আত্মপ্রসাদ লাভ করে, তখন 
সে রাত্রি কি শুধু একটি রাত্রি! তখন সুবেশীর নিকট মুহূর্ত অনস্তে পরিণত হইয়াছে। 

তবে যাহারা একরাত্রির জন্য এরূপ ব্যয়ে কুষ্ঠিত তাহারাই এ সময়ে ছক্কা পঞ্জা 
দাসী বাদি সাজেন। নহিলে সকল সুন্দরীগণেরই মনোগত অভিপ্রায় কিসে তিনি অন্যের 
সাজের উপর টেকা দিবেন। 

পুরুষদের মধ্যে সেদিন অধিকাংশ লোকেই আমাদের দেশীয় সাজ পরিয়াছিলেন 
অবশ্য বাঙ্গালী বাবুর সাজটি ছাড়া । কেহ কাবুলি, কেহ পারসী, কেহ নবাব--কেহ রাজা । 
চীনেম্যানের সাজই বেশীর ভাগ দেখিলাম ; কেহ বা সন্ত্রস্ত কেহ গরীব টীন, কেহ চাষা, 
কেহ সৈনিক ; চীনেমেয়ের বেশও বাদ পড়ে নাই। - একজন সিন্ধীবেশী-চমৎকার 
অনুকরণ করিয়াছিলেন_রঙেও তাহাকে ইংরাজ বলিয়া চেনা যাইতেছিল না। 

একজন সব্বাঙ্গে ছবির কাগজ পরিয়া বিজ্ঞাপন সাজিয়াছিলেন- একজন ভাড় 
সাজিয়া সকলের সঙ্গে ভাড়ামি করিতেছিলেন। একজন লাইট হাউস সাজিয়াছিলেন, 
তাহার মাথায় লাইট হাউসের মত ক্ষুদ্র স্তম্ত, তাহার মধ্যে প্রজ্্বলন্ত দীপ। সেই স্তন্ত 
মাথায় বহিয়া তিনি কিরূপ স্বচ্ছন্দে চারিদিকে ঘুরিয়া বেড়াইতেছেন, বড়ই আশ্চর্য্য মনে 
হইতেছিল। তবে তিনি নাচেন নাই। সব্ব্বাপেক্ষা অদ্তুত সাজ-যিনি শয়তান 
সাজিয়াছিলেন তাহার। দেখিলে সত্যই শিহরিয়া উঠিতে হয়। মুখে কালি, মাথায় শিং 
এবং পিছনে এক গুটান ল্যাজ। আমার মনে হইতেছিল, তিনি নিশ্চয়ই নাচের সঙ্গী 
পাইবেন না। ওমা! নৃত্যের সময় দেখিলাম তাহার সঙ্গীর অভাব নাই। ইহা ছাড়া চতুদ্দশি, 
পঞ্চদশ, ষোড়শ শতাব্দীর নাইট, দস্যু, রাজা- প্রভৃতির বেশ অনেকেই পরিয়াছিলেন। 
যেমন ব্যাণ্ড বাজিয়া উঠিল-অমনি এই সকল বিচিত্রবেশী সুন্দর সুন্দরীগণ যোড়া যোড়া 
মিলিয়া ধীর চরণবিক্ষেপে মসৃণ কাষ্ঠগৃহতল তালে তালে ঘর্ষণ করিতে করিতে ঘুরিয়া 
বেড়াইতে লাগিলেন-_যেমন বাদ্য থামিল-_তাহারাও থামিলেন-_-এবং মহিলাগণ পুরুষের 
বাহুন্যন্ত হইয়া চন্দ্রাতপাচ্ছন্ন পানাহার গৃহে গমন করিলেন। কোন দুইজন বা মুক্ত 
আকাশতলে জাপানী ল্যাগ্ঠানে আলোকিত সুদৃশ্য সুকোমল শোভা-মগ্ডিত কাননতলে 
বসিয়া মুদু মৃদু কথোপকথন আরম্ভ করিলেন। আবার ব্যাণ্ড বাজিয়া উঠিবামাত্র-যিনি 
যেখানে ছিলেন দ্রুতবেগে নাচঘরে আসিয়া পৌছিলেন। যাহার সহিত যাহার নাচিবার 
কথা আছে, দুজনে পাশাপাশি হইয়া দাড়াইলেন--নাচ আরম্ভ হইল। যাহারা নাচেন না 
শুধু দর্শক--তাহারা নাচঘরের দুই পারের মণ্ডপে বসিয়া সেই অপৃব্র্ব উত্তেজনাময় 
ঘৃর্ণামান দৃশ্য দেখিয়া যে আনন্দ উপভোগ করেন--তাহাও যথেষ্ট উন্মাদনাপূর্ণ। 


প্রবন্ধ ৩০১ 


হইয়াছিলাম। এ জেনানা পার্টি-পুরুষ নাই; নানা দেশের নানা বেশের মহিলাগণমাত্র 
এখানে সমাগত। লেডি মিন্টো, লেডি বেকার হইতে সন্ত্রস্ত গৃহস্থ রমণী পর্যন্ত অনেকে 
এখানে সমবেত হইয়াছিলেন। ইংরাজ রমণীর অনেকেই ষোড়শ শতাব্দীর ফরাসী মহিলা, 
কেহ বা বঙ্গরমণী, জিপ্সিরমণী, জাপানরমণী, তুর্করমণী, ইজিপ্টরমণী, কেহ ইংলগ্ের 
গ্রাজুয়েট, কেহ প্যানজি ফুল, এইরূপ কতজনে কতরকম বেশ ধরিয়াছিলেন। 
নিমন্ত্রণকন্ত্রী লেডি জেন্কিন্স স্বয়ং বারাণসী শাড়ী ও মণিমুক্তা অলঙ্কারে বিভৃষিত হইয়া 
সাজিয়াছিলেন বঙ্গদেশের একজন মহারাণী। এ সাজে তাহাকে কিরূপ সুন্দর 
দেখাইতেছিল তাহা চিত্র হইতে সকলে বুঝিতে পারিবেন।* আমার বিশ্বাস ছিল--বাঙ্গালী 
মেয়েদের যেমন ইংরাজি পোষাকে মানায় না, ইংরাজ মেয়েদিগকেও বুঝি তেমনি শাড়ীতে 
বেমানান দেখায়। কিন্ত পরীক্ষায় দেখা গেল,_ আমাদিগকে ইংরাজি পোষাকে মানায় না, 
ইহাই ঠিক। 

বাঙ্গালী মেয়েও অনেকে কল্পিত সাজে গিয়াছিলেন। তাহাদের সাজ যে ইংরাজ 
মেয়েদের তুলনায় কম শোভন হইয়াছিল--তাহা নহে। ইহাদের কেহ পারসীরমণী, কেহ 
মহারাষ্্রী ললনা কেহ বা ইজিপ্টবালা, কেহ বা সন্ন্যাসিনী, কেহ ভিখারিণী। একজন 
সাজিয়াছিলেন, রবিবর্্মার চিত্রকল্পিত গঙ্গাদেবী ; একজন ফতেমা ; একজন তুর্করাজকুমারী। 
ইহাদের সাজ এমন সুন্দর হইয়াছিল যে, আমার মনে হয় প্রাইজ থাকিলে এই তিনজনের 
মধ্যেই কেহ পাইতেন। 

নিমন্ত্রণে দুই একজন মুসলমানকন্যা ও দু'একজন নেপালকন্যা ছিলেন। তাহাদের 
স্বাভাবিক বেশই আমাদের নিকট কল্্যবেশ বলিয়া মনে হইতেছিল। 

এই সুচারু সুন্দর দৃশ্য,_বিভিন্ন জাতির অপুর্ব মিলন ; সব্র্বোপরি গুহকব্রার 
আতিথ্য সকলকেই মুগ্ধ করিয়াছিল। ইহার আতিথ্য প্রকৃতই আদর্শ স্থানীয়। তিনি কেবল 
নিমন্ত্রিত মহিলাগণের আনন্দ আয়োজনেই তুষ্ট হইতে পারেন নাই; তাহাদের ভূত্যবর্ 
সইস কোচমান দ্বারবান প্রভৃতি আগন্তকেরাও যাহাতে প্রভুপত্বরীর অপেক্ষায় রাস্তায় হাই 
তুলিয়া না কাটায়- সেইজন্য প্রাটীরগাত্রে বায়স্কোপ হইতেছিল,_ভত্যগণ সকলেই রাস্তা 
হইতে দেখিতেছিল। আমি গাড়ীর সঙ্গে একজন অল্পবয়স্ক দ্বারবানকে লইয়া গিয়াছিলাম। 
বায়স্কোপ দেখিয়া সে এতই মুগ্ধ হইয়াছিল যে বাড়ী ফিরিয়াই উত্তেজিত কণ্ঠে কহিল 
-_“আজ যাহা দেখিয়াছি-এমন তামাসা জীবনে দেখি নাই।” পরে শুনিলাম-সে উহা 
প্রকৃত ঘটনা মনে করিয়াছিল। 

লেডি জেনকিন্স প্রকৃতই স্বামীর সহ্ধর্মিণী। দেশ্রের লোকের সহিত তাহার 
মেলামেশায়,- আদর যত, কথায়, ব্যবহারে ভারী একটা সহজ স্বাভাবিক উচ্ছ্বাস প্রকাশ 
পায়।-তিনি যে অন্তর হইতে আমাদের শুভকামনা করেন, এবং আমাদের সহিত মিলন 
ইচ্ছাও যে তাহার যৌখিক নহে, তাহার সহিত পরিচয়েই তাহা বুঝিতে পারা যায়। 


ভার তী, ১৩১৭ 


* মূলের আলোকচিত্রটি এখানে ছাপানো হল না। 


৩০২ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


বেঙ্গলি 


বিগত ৮ই মে বেঙ্গলি জাহাজের নামকরণ অনুষ্ঠানে আমরা নিমন্ত্রণ-সভায় উপস্থিত 
ছিলাম। সভার কার্যবিবরণ অভিভাষণাদি তৎপর দিনই সংবাদপত্রপ্রমুখাৎ সকলে 
অবগত হইয়াছেন, কিন্তু তথায় সমবেত প্রত্যেক বাঙ্গালীর হৃদয়ে সেদিন যে উৎসাহ- 
শ্রোত প্রবাহিত হইয়াছিল, তাহা যিনি সাক্ষাংভাবে অনুভব না করিয়াছেন, তাহাকে কথায় 
সে ভাব বুঝান অসম্ভব। 

সভাদৃশ্য-সে সুগস্তীর সুমোহন! বৃহদাকার সুগোল সুদৃশ্য স্তস্তাবলী শোভিত, 
চন্দ্রাতপশীর্ষ, সুসজ্জিত প্রিন্সেপ ঘাট-মণ্ডুপে সপারিষদ গভর্ণর সাহেবের স্থান, তৎপার্শে 
সামিয়ানার নিশ্লে দর্শকমগ্ডলী সমাসীন, স্ত্রীপুরুষের স্থান পৃথক। তাহাদের পার্শে উন্মুক্ত 
ময়দানে শ্রেণীবদ্ধভাবে দণ্ডায়মান খাকি-পোষাকধারী স্বেচ্ছাসেবক বাঙ্গালী যুবকবন্দ। 
উদ্দেশ্যে যাত্রা করিবে। 

বেশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাহাদের চেহারারও কি আশ্চর্য; পরিবর্তন! বাঙ্গালী 
বলিয়া আর চেনাই যায় না, অন্ততঃ আমি ত চিনিতে পারি নাই। শিখ বলিতে পারা যায় 
না, গুর্খাদল বলিয়াই ভ্রম হয় ; অস্ত্রধারী হইলে এ ভ্রমট্ুকুও হইত না- অধিকাংশ যুবকই 
এমনি সুস্থ ও বলিষ্ঠকায়। যখন শুনিলাম ইহারাই স্বেচ্ছাসৈনিক-- আমাদেরই দেশের 
ছেলে, তখন আনন্দে বুকটা যেন ভরিয়া উঠিল। 

ইহারা অনেকেই বেশ ভদ্রঘরের সন্তান এবং উপার্জনশীল ; কোন না কোন 
আফিসের ব্রার্ক ; কয়েকজন শ্লীডারও ছিলেন। স্বদেশ, পরিবার সুখ স্বাচ্ছন্দ্য উপার্জন, 
সমস্ত ছাড়িয়া বীরোচিত পরোপকার কার্যে আত্মদান করিতে প্রবাসে চলিয়াছেন। কে 
জানে ইহার পরিণাম কি? চোখে জল আসিল। কিন্তু সে আনন্দ-হিল্লোলের মধ্যে অশ্রুর 
স্থান নাহি আজ, নয়নের জল নয়নেই লীন হইয়া পড়িল। 

সভাভঙ্গের প্রতীক্ষা করিতেছিলাম। যাহারা বাঙ্গালীর ভীরু নাম দূর করিয়াছে, 
তাহাঁদের সহিত একটা কথা না কহিয়া কি থাকা যায়! অবসর পাইবামাত্র নিকটে আসিয়া 
জিজ্ঞাসা করিলাম, “ইচ্ছা সুখে যাইতেছ ত?” এক বাক্যে উত্তর ধবনিত হইল, “অবশ্য, 
অবশ্য।” আকাশে প্রান্তরে জলে স্থলে সেই উৎসাহ-বাক্য শত উচ্ছ্বাসে যেন ছড়াইয়া 
মিলাইয়া পড়িল। আর গভর্ণর-প্রমুখ দলকে কি তাহার কণা স্পর্শ করে নাই? নিশ্চয়ই 
করিয়াছিল। সেদিনকার উৎসাহে রাজা প্রজা জেতা বিজেতার সমীকরণ হইয়া গিয়াছিল, 
তাই সেদিনটি বাঙ্গালির পক্ষে একটি স্মরণীয় দিন। 

একদিন বাঙ্গালী জাতির ভীরুতা অপবাদ কত ব্যঙ্গ কবিতার খোরাক জোগাইয়াছে, 
কিন্তু আজ! আজ হইতে ইতিহাস নূতন কাহিনী গাইবে; আজ যে প্রাণদানের জন্য 
বাঙ্গালীর মধ্যে কাড়াকাড়ি পড়িয়া গিয়াছে! 

এই যে অল্প বয়সের বীরভাব- আত্মদানের ইচ্ছা-গভর্ণমেন্ট যদি এই সুযোগ গ্রহণ 
করিয়া ইহাকে সুপথে চালিত করেন, তবেই দেশের কার্যে গভর্ণমেন্টের কার্যে ইহা 


প্রবন্ধ ৩০৩ 


সম্পূর্ণভাবে সার্থকতা লাভ করিতে পারে। আমাদের মনে হয়, এই নীতিই রাজদ্রোহিতা 
নিবারণের একটি অমোঘ উপায়। যাহারা মরিতে চায়, রাজকর্ম্মেই তাহারা মরুক না! 

আসল কথা, শুধু অস্ত্র বাধিলেই চলিবে না, ইচ্ছার গতি বীধা চাই। যখন অস্ত্র আইন 
ছিল না, যখন অবাধে সকলে অস্ত্র ব্যবহার করিতে পাইত, তখন কয়জন ভদ্রসস্তান 
খুন ডাকাতি করিত বা রাজদ্রোহী ছিল? রাজদ্রোহিতা বলিয়া একটা কথা তখন ভারতের 
-অন্ততঃ বাঙ্গালার আইন আদালতে উঠে নাই। আর এখন অস্ত্র আইন করিয়াও 
গভর্ণমেন্ট অস্ত্র ব্যবহার নিবারণ করিতে পারিতেছেন না। 

যেদিন গভর্ণমেন্ট এই বীরভাবাপন্ন যুবকদিগকে সৈনিক করিয়া লইবেন, আমাদের 
বিশ্বাস, সেইদিন সেই মুহূর্তে তাহারা গভর্ণমেন্টের সহিত এক হইয়া পড়িবে। এবং কাজে- 
কাজেই তখন হইতে গভর্ণমেন্ট-দ্রোহিতা অতীতের একটা কথা মাত্র হইয়া দীড়াইবে। 
ইহার দৃষ্টান্ত, বাঙ্গলার পুলিশ। পুলিশকে বিশ্বাস করিয়া এমন অকালেও গভর্ণমেন্টকে 
কোনদিন অনুতাপ করিতে হইয়াছে কি? আর এক কথা, সৈনিক আইন বড় কড়া আইন ; 
একবার তাহার পাশে বদ্ধ হইলে কোন যুবকের গতি-বিশৃঙ্লারও ভয় নাই। 

যেমন অধুনা এই যুদ্ধ উপলক্ষে ইংরাজ-রাজছত্রের নিম্নে বিলাতে ভারত সৈনিকে- 
ইউরোপীয় সৈনিকে প্রাণের মিলন ঘটিয়াছে, সেইরূপ বাঙ্গালী-সম্তানকে যুদ্ধে গ্রহণ 
করিলে এদেশেও রাজা প্রজার মধ্যে বিশ্বাসের ও কার্য্যের একটি প্রেমময় মহামিলন 
ঘটিবে। রাজা প্রজা উভয়ের পক্ষেই ইহা কি মহালাভ নহে? 

যাক সে কথা, কত বড় বড় লোকে এই প্রস্তাব লইয়া মক্্ি আলোড়িত করিতেছেন, 
আর আমার ন্যায় ক্ষুদ্র হইতে ক্ষুদ্রাদপি লোকের এ প্রসঙ্গ উত্থাপন বিড়ম্বনা মাত্র। তবুও 
মন যাহা বলে, মুখে তাহা বাহির হইয়া যায়। 

গভর্ণর সাহেব জাহাজ দেখিয়া চলিয়া যাইবার পর আমরা জাহাজ দেখিতে গেলাম। 
জাহাজের বেঙ্গলি নামকরণ দেখিলাম সবর্বতোভাবে সার্থক। বেঙ্গলির ডাক্তার বাঙ্গালী, 
স্বেচ্ছাসেবক বাঙ্গালী, খালাসীরা পর্য্যন্ত বাঙ্গালী! কাপ্তেন কেবল ইংরাজ-_কিন্তু তিনি 
বাঙ্গালীর বেতনভোগী। জাহাজের সমস্ত খরচই শুনিলাম বাঙ্গালীর দান, কেনার খরচ, 
চালাইবার খরচ, আসবাবপত্রের খরচ সবই বাঙ্গালীর ; জাহাজের যে ইল্কেট্রিক কারখানা 
তাহাও বাঙ্গালী ইঞ্জিন্ম্ার কৃত; আর এত বড় একটা উদ্যোগের কর্তা হইতেছেন 
সুরেশচন্দ্র সবর্বাধিকারী প্রমুখ বাঙ্গালীর দল। বাঙ্গালী নামের কলঙ্ক-কালিমা তাহারা আজ 
সব্্বজন সমক্ষে ক্ষালন করিলেন। তাহাকে অন্তরের সহিত আমরা ধন্যবাদ জ্ঞাপন 
করিলাম। ” 

জাহাজের নীচের ডেক স্বেচ্ছাসেবকদিগের বাসস্থল, আর উপরের ডেক আহত- 
দিগের উদ্দেশে শুভ্রবস্ত্রশোভিত খষ্রাঙ্গে পূর্ণ। ডেকের আশে-পাশে শবালয়, চিকিৎসালয় 
ইত্যাদি। 

উপর ডেকে যাইবার সিঁড়ি নিতান্ত ছোট, অনবরত দর্শক শ্রেণী সেই ক্ষুদ্র পথে 
উপর নীচে যাতায়াত করিতেছেন। আমরা যখন উপরে উঠিয়াছিলাম তখন ভিড় একটু 
কম ছিল, নামিবার সময় দু একটি বাঙ্গালী যুবকের সহায়তা লইয়া নামিলাম। এইরূপ 
সহায়তা-দানেও তাহাদেরই বা কত উৎসাহ আর তাহা গ্রহণে আমাদেরই বা কত আনন্দ! 


৩০৪ বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


দেশের ছেলে আজ দেশের মেয়েদের সম্মান রক্ষা করিতে শিখিয়াছে। 

ইহার পর আমরা নীচে নামিয়া একটি ছোট ক্যাবিনে গিয়া বসিয়াছি, হঠাৎ ঝন্ঝন 
করিয়া একটা শব্ধ হইল। পাশের ক্যাবিনে দু" একজন ইংরাজ চা পান করিতেছিলেন, 
সেইদিকে চাহিয়া দেখিলাম, একজনের হাতের পেয়ালা নীচে পড়িয়া টুকরা টুকরা হইয়া 
গিয়াছে! শুনিয়াছিলাম কাচ-ভাঙ্গা কুলক্ষণ! হঠাৎ চমকিয়া উঠিলাম। 


আজ ২৩শে মে সকালে সংবাদ-পত্রে দেখিলাম, বেঙ্গলি জাহাজ ডুবিয়া গিয়াছে! হা 
ভগবান। এত আনন্দের এত উৎসবের পরিণাম কি ইহাই! কাগজখানা হাত হইতে খসিয়া 
গড়িল। অনেকক্ষণ পরে আবার সেখানা তুলিয়া পড়িয়া দেখিলাম, লোক কেহ মরে নাই, 
সকলেই রক্ষা পাইয়াছে। কি সান্তনা! ছেলেরা কেহই ভাগান্রমে এ জাহাজে ছিল না; 
তাহারা অন্য পথে আগে হইতে মিলনে গিয়া অপেক্ষা করিতেছিল। এখন তাহারা কোথায় 
যাইবে? তাহাদের গতি কি? 


ভারতী, আষাঢ় ১৩২২ 


আমণ 
পত্র 
সোলাপুর 
শ্রাবণ, ১৮৯২। 
ভাই 
তুমি আমাদের 'ল'কে জান কি? তিনি তাহার এক বন্ধুকে একবার এইরূপ চিঠি 
লিখিয়াছিলেন,_1/9 0০9-___ 


71019 179) 11179 
0115 

রাগ করিও না ভাই, তোমাকে চিঠি লিখিতে বসিয়া আমারও তাহার পন্থা অনুসরণ 
করিতে ইচ্ছা হইতেছে !--কি লিখি? এই নীরস শুষ্ক দেশ হইতে রস সংগ্রহ করিয়া উপহার 
দেওয়া যে কি বিষম ব্যাপার-তাহা আমার অবস্থায় না পড়িলে তুমি বুঝিবে না। না 
আছে এখানে বর্ণ নোপযোগী প্রাকৃতিক দৃশ্যাবলী, না আছে প্রাসাদ-শিল্প-নৈপৃণ্য-কি লিখি 
বল দেখি? তুমি আবার জিজ্ঞাসা করিয়াছ, সোলাপুর কি সমুদ্রের ধারে? শুনিয়া এখানকার 
সকলেই হাসিলেন, আমিও ভাবিয়া দেখিতেছি কথাটা একটু হাসিবার মতই বটে! এখানে 
পুকুর মেলে না তা আবার সমুদ্র! সমস্ত সোলাপুর সহরে মোট তিন চারিটি পুকুর। বহে 
সহর হইতে সোলাপুর যদিও ট্রেনে-১০-১২ ঘন্টার রাস্ত। মাত্র,_কিন্তু হইলে কি হয় ; 
২৪ ঘণ্টার মধ্যে কলিকাতা ও দারজিলিং-এ যে প্রভেদ, ইহাদের মধ্যেও অনেকটা 
সেইরূপ । বোম্বাই নগরীর সে নগর-শোভা, সুপ্রশস্ত পরিষ্কার রাজপথ, সুসজ্জিত বিপণি, 
বিচিত্র ব্রিতল চৌতল হম্ম্যাবলি, মনোহর উদ্যানবাটিকা, এবং সে প্রাকৃতিক দৃশ্য, সুনীল 
সমুদ্রের তরঙ্গভঙ্গ, ক্ষুদ্র ক্ষুদ্র পর্বতের শ্যামল স্তর--কিছুই এখানে নাই। এখানে প্রাসাদের 
মধ্যে ভগ্নাবশেষ এক পুরাতন দুর্গ, একটি কাপড়ের কল, দুই-তিনটি মন্দির ; রোমান 
ক্যাথলিকদিগের দুইটি গির্জা, এবং পারসিদিগের একটি সমাধি মন্দির। ইহা ছাড়া বাসবাটা 
সমন্তই কুটিরগৃহ, ইংরাজদের বাঙ্গলা, দেশীয় ভদ্রলোকের দ্বিতল ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ 
নিকেতন, দোকান পসারিও ততৈবচ, আর গরীবদিগের ক্ষুদ্র মৃত্তিক্লা-গৃহ যেমন সব্বত্রই 
দেখা যায়। এই ত সোলাপুর সহর, তার পর ইহার প্রাকৃতিক চিত্র। এখানে নদী নাই, 
পর্বত নাই, যত দূরে দৃষ্টি যায় নিম্মোন্নত শুষ্ক তৃণময় কঠিন ভূমি ধূ ধূ করিতেছে, 
সেই শুষ্ক ক্ষেত্রের স্থানে স্থানে কণ্টকাকীর্ণ ছেটি ছোট গাছের শুঙ্ক ঝোপ, স্থানে স্থানে 
ঘৃতকুমারীর ক্ষুদ্র জঙ্গল, ইতন্ততঃ দূরবিক্ষিপ্ত এক একটি সঙ্গীহীন তরু, অধিকাংশই 
মৃতপ্রায়, কঙ্কালাবশেষ মৃত-প্রায় বাব্লা, মাঝে মাঝে অশ্বথ বট নীম প্রভৃতি সজীব তরু 
আছে বটে, কিন্তু তাহা বিরল এবং নিস্তেজ। কোন কোন রাজপথের দু'ধারে কেবল 
অপেক্ষাকৃত সুশ্যাম তরুগণ। একে সোলাপুর স্বভাবতঃ বৃক্ষ-বিরল শুষ্ক কঠিন দেশ, 


স্বর্ণ, র. স.: ২০৩ 


৩০৬ শ্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


তাহার পর এ বর্ষায় এখানে বৃষ্টি নাই, পিপাসার্ত, রুক্ষ তপ্ত প্রকৃতি কাতর প্রাণে আকাশের 
দিকে চাহিয়া আরো তপ্ত হইয়া উঠিতেছে, আর লোকেরা হাহাকার করিতেছে । আসলে 
বর্ধাতেই এখানে বসন্ত জাগে। আর বারে এ সময় সোলাপুর কি শ্যামল শোভা ধারণ 
করিয়াছিল! ক্ষেত্রের যেদিকে চাহিয়া দেখ, নবীন তৃণময়, গাছপালা সরস সতেজ, 
নবপল্লবিত, আকাশে অনবরত মেঘালোকের বিচিত্র খেলা, এই বৃষ্টি, এই রৌদ্র; সঙ্গে 
সঙ্গে সুকণ্ঠ পক্ষীদের মধুর গীতিতে দিকদিগন্ত উথলিত। এবার বর্ধাতে বর্ষা নাই; তাই 
সোলাপুরের এই মরু দৃশ্য । তাই পাীরা পর্যন্ত এবার গান গাহিতে ভূলিয়াছে, আমরা 
সকালে পেচকের ডাক শুনিয়া উঠি--! তাই ভাবিতেছি কি লিখি? বিশেষতঃ তোমার 
মত কবি লোককে! 

বলিতে কি, মাঝে মাঝে আমার যেন মনে হয় এ সোলাপুর সে সোলাপুর নহে। 
না আছে বাহিরের সে নবীন সৌন্দর্য্য, না আছে ভিতরের সে প্রফুল্ল ভাব, পরস্পরের 
আত্মীয়তা সম্পর্ক । যাহাদের জন্য এই নিজবি নীরস ক্ষুদ্র স্থান সবর্বদা আমোদ প্রমোদ- 
সোলাপুরের যেন এখন মুমূ্ু অবস্থা। দেশে থাকিতে তাহাদিগকে একরূপ ভুলিয়া 
গিয়াছিলাম, কিন্তু এখানে আসিয়া তাহাদের অভাব বড়ই অনুভব করিতেছি, আর মনে 
হইতেছে, সত্যই কি এ সেই সোলাপুর? বলিব কি গ্রহের কথা! সোলাপুরের জমিতে 
পা না দিতে দিতে এবার আমার 7২1 ৬৪7 ৬/119-এর দশা ঘটিয়াছিল। দুই বৎসর 
আগে আমরা যখন সোলাপুরে আসি তখন ট্রেন এখানে বিকালে পঁহছিত, আমরা জানি 
এবারো সেই সময় সোলাপুর আসিব, প্জনীয় জজ সাহেবেরও সেইরূপ ধারণা ছিল, 
_ ইতিমধ্যে যে রেলওয়ে কোম্পানি ৬/৭ ঘণ্টা কাল চুরীতে বাহাদুরী করিয়া বসিয়াছে 
_তাহা কে জানে! চিরকাল সমানে সকলকে ফাকি দিয়া এই খানেই সে যে আপনাকে 
ধরা দিবে, ইহা হঠাৎ কাহার মাথায় আসে বল? কাজেই বিকালের পরিবর্তে সকালে 
৯টার সময় যখন সোলাপুরে ট্রেন থামিল, আমরা মহা আগ্রহভরে জানালায় মুখ বাড়াইয়া 
দেখিলাম ষ্টেসন জনশূন্য-এই অপরিচিত জনতার মধ্যে সেই বহু-আকাঙ্ক্ষিত স্নেহময় 
সহাস্য মুখটি দেখিতে পাইলাম না! এমন কি একজন পরিচিত সিপাহীর মুখ পর্যস্ত 
নজরে পড়িল না, কি ভয়ানক অবস্থা ভাবিয়া দেখ! এই অবস্থায় না হারাইয়া গিয়া যে 
ভালয় ভালয় ঠিক জায়গায় আসিয়া পহুছিয়াছি ইহাতে আমাদিগকে বাহাদুরী দেও কি 
না? কথাটা নিজের মুখে বলিতে ভাল শোনায় না, তাই তোমার মুখে শুনিবার আশায় 
রহিলাম। 

যাহা হউক, ইহা সত্বেও এই সোলাপুর সেই সোলাপুরই বটে। সেই বাড়ী, সেই 
রাস্তা, সেই জিমখানা, সেই সাক্ষাৎ প্রতি-সাক্ষাতের ধূম, সেই নিমন্ত্রণ আমন্ত্রণ, সেই 
বৈকালিক ভ্রমণ, সেই জিমাখানায় খেলাধূলা, ঘড়ির কাটার মত নিত্য-নৈমিত্তিক জীবন- 
যাপন প্রণালী-সকলি সেইরূপ, কেবল যদি সেই পরিচিত মুখগুলি থাকিত! 

মতিবাগ আমাদের প্রধান বৈকালিক ভ্রমণ-স্থান। মন্দির দেখিতেই যাই, ট্রেসনেই 
যাই, সহরেই দেশীয় পাড়া) যাই, দুশেই যদি, ঘুরিয়া ফিরিয়া সবর্বশেষে একবার মতিবাগে 
না আসিলে সে দিন বেড়ানই মিথ্যা । পথে প্রতিদিন প্রায় সেই একই রূপ দৃশ্য । আমাদের 


প্রবন্ধ ৩০৭ 


বাড়ীর বাহির হইয়া কিছু দূরে-রাস্তার ধারে কয়েক ঘর তস্তববায়ের বসতি। ময়লা রং 
জলা, ২৫/৩০ হাত লম্বা রঙ্গিন সাড়ির কৌচা ঝুলান আচল দুলান কাল কোল' তাতিনীরা 
দেখে,_তাহাদের ছোট ছোট ছেলে মেয়েরা “সাব সেলাম, সাব সেলাম”, বলিয়া 
অভিবাদন করিতে থাকে। তাহাদের মধ্যে দুই একটি বেশ সুশ্রী মুখ। রাস্তার অন্য ধারে 
সুবিস্তৃত মাঠ ; কখনো কখনো মাঠে এক দল মলিনবেশ স্ত্রীপুরুষ পুটলি পাঁটলি লইয়া 
বসিয়া থাকে-_তাহারা যাত্রীর দল, হয় অন্য কোথা হইতে সোলাপুরে সিদ্ধেশ্বর দর্শন 
করিতে আসিয়াছে, কিম্বা অন্যত্র কোথায় যাইবার পথে এখানে আশ্রয় লইয়াছে। তাহারা 
কিয়ৎক্ষণ পৃবের্ব এখানে যে বন-ভোজন করিয়াছিল, ইতস্ততঃ বিক্ষিপ্ত শালপাতের 
রাশিতে তাহার চিহ্ন পাওয়া যায়, শকুনি গৃধিনী, এবং কাকের রাশি মিলিয়া সেই পাতগুলি 
লইয়া টানাটানি করিতে থাকে । আমাদের ঘোড়াটি এমনি বীরপুরুষ, ইনি আবার সেই 
কাকের দল দেখিয়া ভড়কিয়া পলাইবার চেষ্টা করেন! তবু ইনি বাঙ্গলার ঘোড়া নন! 
রাস্তায় পগ্গধারী পথিক দু'এক জন, কাষ্ঠের বোঝা মাথায় স্ত্রীলোক দু'এক জন হন হন 
আমাদের দেখিয়া সৈনিকি প্রথায় সেলাম করে। মাঝে মাঝে পথ আবদ্ধ করিয়া কৃষ্ঃ 
মেঘের মত গরু মহিষের পাল (অধিকাংশই মহিষ) চলিতে থাকে, গাড়ী তাহাদের মধ্যে 
আসিলে অল্পক্ষণের জন্য শ্রেণীভঙ্গ বিক্ষিপ্ত হইয়া পড়ে। 

রাস্তায় দু একটা টাঙ্গা-(একরূপ ঘোড়ার গাড়ী) আরোহীদিগকে ঝাকাইতে ঝাকাইতে 
দ্রুত তরঙ্গ গতিতে চলিয়া যায়, কোনটার মধ্য হইতে একটি শ্বেত মুখ, কোনটার মধ্য 
হইতে বা সপগ্গ লম্ব-গুম্ক মুখ দু একটি প্রকাশিত হয়। দরমার ছাওয়া একরূপ গরুর 
গাড়ীর মধ্যে কখনো কখনো এক রাশ স্ত্রীলোক ঠাসাঠাসি করিয়া বসিয়া আছে, দেখা 
যায়। মতিবাগ যাইতে অর্্ঘ পথে রাস্তার ধারে এদেশীয় যুবকদিগের ক্রীড়া স্থান। তাহাদের 
মস্তক কেশহীন, টিকি গুটানো ; অস্থি-পরিপৃষ্ট মুখশ্রী দৃঢ়তা ও কার্য্পটুতা ব্ঞ্জক, 'কুছ 
থাকেন ; দেখিয়া সেকালের বর্গির গল্প মনে পরে, ইহারাই এক সময় বাঙ্গালা কাপাইয়া 
তুলিয়াছিলেন। হা, সেইরূপ চেহারা বটে! কোন শ্বেত রমণী গাড়ীর মধ্য হইতে এই 
মুক্তপদ ও মুদ্তিত মস্তক দেখিয়া শিহরিয়া উঠেন ও তাহার পার্খোপবিষ্ট শ্বেত-পুরুষ- 
প্রবর তাহাকে অভয় প্রদান করিতে করিতে উহাদের দিকে নিতান্ত হীন কটাক্ষপাত 
করেন। ইহাকেই বলে নিয়তি ; এক দিন--বেশী দিন নহে, ইংরাজ ইহাদের ভয়ে কম্পমান 
ছিলেন! 

এইরূপ দৃশ্যের মধ্য দিয়া আমরা প্রতিদিন মতিবাগে যাই। কখন কখন পবর্ দিনে 
অন্য নানারপ বিচিত্র দৃশ্য দেখা যায়। মহরমের সময় মুসলমানেরা নানারূপ সাজে বাহির 
হইত। বাঘ, বানর--সাহেব মেম, নাঁচওয়ালী প্রভৃতি সাজিয়া তাহারা রাস্তায় রাস্তায় গান . 
গাহিয়া নাচিয়া বেড়াইত। আমাদের বাড়ীতেও দুই দল আসিয়াছিল, এক দল সাহেব 
মেমের সাজে, এক দল নাচওয়ালী বাজিয়ে ইত্যাদি সাজে । সাহেব বিবির সাজই কিছু 
মজার, দুজন ফিরিঙ্গি সাহেব ও ফিরিঙ্গি মেম, দুজন খাঁটি ইংরাজ ও খাঁটি মেম। খাঁটি 


৩০৮ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


মেম মুখোসের আশ্রয় লইয়াছিলেন, কাজেই তাহার সাজ বড় মন্দ হয় নাই--তাহারা 
পরস্পর হাত ও কোমর ধরিয়া ইংরাজি অনুকরণে তালে তালে নৃত্য করিতেছিলেন। 
চারিদিকে লোক ঘিরিয়া দাড়াইয়াছে। আমরা এই গল্প মিষ্টার “বি'কে করায় তিনি বলিলেন, 
তাহার বাঙ্গলায় আসিলে খুব খুসী হইবেন। কিন্তু একবার নাকি একজন ইংরাজ এই নাচ 
দেখিয়া অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছিলেন। হওয়া আশ্চর্যা নয়! ইহা নিতান্তই তাহাদের 
০8110910016, যেমন দেবকার্সেন বাঙ্গালীর ০0108105 করেন। আমরা গরীব বাঙ্গালী জাত ; 
আমাদের প্রাণে সব সয় ; কিন্তু ইংরাজের প্রাণে ইহা সহিবে কেন? যাহার সহে, আমাদের 
চক্ষে তিনি নিতান্ত সমদশী! আর ইংরাজের চক্ষে সম্ভবতঃ তিনি গোবেচারা পদার্থহীন! 

পবের্বের আর এক শোভা, রঙ্গিন বন্ত্র-ভূষিত রমণীদল তখন মাঠে পথে গাড়ীতে 
যেখানে সেখানে দেখা যায়। র 

বন্ধে পুনায় যেমন পারসী রমণীর অভাব নাই, এখানে পারসী রমণীকে দৈবাৎ পথে 
দেখিতে পাওয়া যায়। সেদিন কেবল দেখিলাম দুই তিনটি পারসি মেয়ে মতিবাগের লোহার 
বেড়া ডিঙ্গাইয়া হাসিতে হাসিতে ভিতরে ঢুকিতেছে। 

মতিবাগ শুনিয়া তুমি যদি ভাবিয়া বস, ইহা বুঝিবা ঈডন্‌ গার্ডেন্দের অনুরূপ কোন 
উদ্যান বিশেষ-তাই বলা ভাল, এখানে সারা বাগ খুঁজিয়া একটা বনফুল মেলে কিনা 
সন্দেহ। যখন মতিবাগে সেনা-নিবাস ছিল, তখন সম্ভবতঃ মতিবাগ উদ্যান ছিল। এখন 
আর সোলাপুরে সৈন্য নাই ; কেবল ব্যারাকের ভগ্নাবশেষ চিহে, ছায়াময় তরু-ঘন পথে, 
ও পথগ্রান্তের পুষ্করিণীতে মাত্র এখন মতিবাগের পুর্র্বশ্রীর কথঞ্চিৎ আভাষ পাওয়া যায়। 
বাস্তবিক সমস্ত সোলাপুরে মতিবাগের মত সুন্দর তরুপথ আর নাই। ইংরাজের যাদুমন্ত্রে 
মরুভূমি সহসা এখানে অরণ্যানীতে রূপান্তরিত হইয়াছে । এখানে খানিক দূর পর্যান্ত 
বৃক্ষাবলী গায়ে গায়ে ঘেসা ঘেঁসি করিয়া চুড়ায় চূড়ায় মিলিয়া মিশিয়া যে শ্যামল বন- 
পথ রচনা করিয়াছে তাহা দেখিলে দারজিলিং-এর পার্ক মনে পড়ে । এই তরুপথ অতিক্রম 
সহসা এই দৃশ্য-বৈচিত্য অতি মনোহারী! 

তুমি শুনিলে কি মনে করিবে জানি না,-_কিস্তু এই তরুবিরল অশ্যামল, মরুবৎ 
মুক্ত দৃশ্যও আমার বড় ভাল লাগে। নিস্তেজ পত্রবিরল দূরবিক্ষিপ্ত গাছে গাছে প্রতিহত 
হইয়া সজোর বাতাস সৌ সৌ করিয়া বহে; নানারূপ পাখী নানা সুরে গান করে ; সুদুর 
প্রসারিত মাঠের সীমান্তে মেঘের সুন্দর রং খেলিতে থাকে, উচ্চ নীচ শুষ্ক কঠিন অসমতল 
ভূমি দূর হইতে তরঙ্গের মত শোভা পায়। মতিবাগ-পুকুরের একটুখানি সবুজ জল তাহার 
এক প্রান্তে ঢলঢল করিতে থাকে, 7781 049৩1. একখানি পালের ক্ষুদ্র জাহাজস্থিত বেটি, 
যাহাকে বলে (58111158081) দুলিয়া দুলিয়া তাহাতে নৃত্য করেন। চারিদিক উদাস 
সৌন্দর্যয-পূর্ণ মনে হয়। এই মুক্তপথে কি ভয়ঙ্কর বাতাস ; এখানে হাঁটিয়া চলা দায় ; 
সন্দুখে চুলগুলা নিশানের মত উড়িতে থাকে ;কাপড় পালের আকার ধরিতে চায় ; ঠিক 
থাকিয়া চলা দুঃসাধ্য হইয়া উঠে; তাড়াতাড়ি গাড়িতে উঠিয়া বসিতে পারিলে তবে 
নিশ্চিন্ত। এই বাতাসই এখানকার মেঘ-শক্রু, মেঘ করিতে না করিতে এই বাতাসে তাহা 
উড়িয়া যায়। 


প্রবন্ধ ৩০৯ 


মতিবাগের পুকুরটি বড় মন্দ নহে। আগে মতিবাগে গিয়া ফেয়ারী কুইনে 5৪11 করিয়া 
বেড়ান একটি ফ্যাসানের মধ্যে ছিল ; কিন্তু অল্প দিনেই দেখা গেল, ফ্যাসানটি ঠিক নিরাপদ 
নহে। রাণীর মেজাজের কিছুমাত্র ঠিক নাই ; অল্প বাতাসেই তিনি টলমল করেন- একবার 
উল্টাইয়া পড়িয়া দুই জনকে জলে ফেলিয়াছিলেন ; ভাগ্যবশতঃ সে দিন কোন সম্ভরণ- 
অপারক রমণী তাহাতে ছিলেন না। আর একবার তাহার চেষ্টার ব্রটি ছিল না; কিন্ত তথাপি 
সম্পূর্ণ কৃতকার্য হইতে পারেন নাই। সেবার এখানকার ডাক্তার-পত্বী এই বোটে ছিলেন। 
তিনি কিঞ্চিৎ স্থুলকায়, সহজ অবস্থাতেই নড়াচড়া তাহার পক্ষে ব্যায়াম-স্বরূপ ; সুতরাং 
এ সময়ে তাহার কিরূপ অবস্থা ঘটিয়াছিল তাহা কল্পনা করা নিতান্ত কঠিন নহে। বোটও 
যেমন কাত হইয়াছে তিনিও বেঞ্চ হইতে বোটের তক্তায় পড়িয়া আর্তনাদ করিতেছেন ; 
আর তাহার সঙ্গী দুইজনের মধ্যে একজন, ?/1.[). পাল সামলাইতে ব্যস্ত ; আর একজন 
সোলাপুরের বাজিয়ে সাহেব 1৮]. ৪. নিজের বেহালা সামলাইতে ব্যস্ত ; তাহার মতে 
এই দুই টুকরা গৃহ সরঞ্জামের মধ্যে--স্ত্্রী ও বেহালা)__-বেহালাই সব্বাগ্রে রক্ষণীয়, কেননা 
ইহা দ্বারা সংসারের অধিক উপকার দর্শে। সুতরাং অবস্থাটা তেমন সুখজনক না 
হইলেও কিছুক্ষণ তাহার এই অবস্থাতে কাটাইতে হইয়াছিল, এবং এ জন্য তিনি পরে 
141. ৪-কে নিতান্তই স্েহময় আশীবর্বচনে অভিবাদন করেন নাই। এই গল্পটি সোলাপুরের 
একটি রহস্যবাচ্য হইয়া দীড়াইয়াছে। নবাগতের কানে এ কথাটি না উঠিয়া যায় না। 
অধিকার করিয়া ভ্রমণ করেন। আমরা গতবারে জ্যোৎস্্া রাত্রে অনেক দিন দাঁড় বাহিয়া 
বেড়াইতাম। চন্দ্রালোকে এই নির্জন হুদে নৌকা ভ্রমণ করিতে করিতে স্কটের “লেডি 
অফ দি লেক মনে পড়ে, চারিদিকে চাহিয়া দেখি যদি কোন বিপন্ন নাইটকে তীরে দাঁড়াইয়া 
দেখিতে পাই, কেহ না-কেহ না! কেবল কৃষ্তবর্ণ তরু-শ্রেণী ও তাহার ছায়া আমাদের 
প্রতি উপহাস দৃষ্টিতে চাহিয়া থাকে। পরীরাণী ও তাহার অনুচর-(জলি বোট) ছাড়া 
মতিবাগের অনা আকর্ষণও আছে। এখানে নানারূপ শীকার মেলে, মাছ হইতে শৃকর 
পর্য্স্ত। একবার আমরা গাড়ীতে যাইতে যাইতে মাঠের মধ্যে একটা শুকরকে চলিয়া 
যাইতে দেখিয়াছিলাম। কখনো কখনো নগর নেকড়ে বাঘও পাওয়া যায়, তবে সবর্বাপেক্ষা 
শৃগালই অধিকাংশ শীকারীর বধতৃষ্কা নিবারণ করে, আমার বিশ্বাস ছিল মাছ; কিন্তু 
এখন শুনিতেছি ; এ হ্রদের মাছেরা নাকি ভারী চতুর, সহজে ধরা দিতে চাহে না। 
এ. 73-র সে জন্য নিতান্ত মনস্তাপ ; প্রায় বসরাবধি তিনি এখানে আসিয়াছেন ; আর 
প্রতি দিনই প্রায় তিনি ছিপ ফেলেন ; কিন্তু দৈবাৎ কোন দিন ছাড়া তাহার ছিপে মাছ 
ওঠে না। বিপদে পড়িলে লোকের বুদ্ধি জোগায় ; এইবার তিনি শঠে শাঠ্য আচরণ করিতে 
সংকল্প করিয়াছেন! তাহার এক (1968) আসিয়াছে, ছিপ না ফেলিয়া 91709! করা, যেই 
তাহারা মাথা উঠাইবে অমনি গুলি-বর্ষণ। আমরা প্রস্তাব করিলাম, কেন, জাল ফেলা? 
এ উপায় তাহার মনঃপৃত নহে, ইহাতে 01718118111) নাই। [!. 8. এখানকার গোপালভাড়, 
খুব হাসাতে পারেন। 

সোলাপুরে আর যে দুই তিনটি পুকুর আছে ; সকলি প্রায় কোন না কোন মন্দির 
সংলগ্ন । দেবপূজায় ফুল চাই ; সেই জন্য মন্দিরের সঙ্গে সঙ্গে পুকুর, বা পুকুরের নিকটেই 


৩১০ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


মন্দির। পুকুরগুলি পদ্ম-পত্র ও পদ্ম-কলিময় ; ফুল ফুটিলে না জানি কিরূপ সুন্দর 
দেখিতে হয়। কিন্তু জলের এই অভাবেও সোলাপুরে তেমন জলকষ্ট নাই। এখান হইতে 
৫। ৬ মাইল দূরে একরুক নামক একটি বৃহৎ হুদ আছে, সেইথান হইতে কলে সহরে 
জল আসে। তবে তাহাতে লোকের ব্যবহার-কার্যা সম্পন্ন ছাড়া ক্ষেত্রের জলের সুবিধা. 
হয় না। শোনা যায় আমেরিকায় নাকি ডাইনামাইট দ্বারা মেঘ-বর্ষণ করা হইতেছে । মেঘের 
উপর পর্য্যস্ত আধিপত্য! আশ্চর্য্য কি? বিদ্যুৎ যখন ধরা পড়িয়াছে--তখনি একদিন মেঘও 
ধরা পড়িবে! তখন কোন স্থানে আর মরুভূমি থাকিবে না বোধ হয়! অন্যান্য মন্দিরের 
পুকুরগুলি অপেক্ষা সিদ্ধেশ্বর মন্দিরের পুষ্করিণীটিই বড়। সিদ্ধেশ্বরের মন্দির নাকি বহু 
পুরাতন। মন্দির মধ্যে স্বর্ণমণ্ডিত মহাদেব-মূর্তি বিরাজমান। আমরা দ্বারদেশে আসিয়া 
দাড়াইলাম, একজন মহারাষ্ট্রী রমণী এক মনে আরাধনা করিতেছে দেখিলাম, বোধ করি 
স্ত্রীলোকটি সন্তান প্রার্থনা করে। মন্দিরের পুরোহিত একার্ঘ নারিকেল মালা ও আর 
কয়েকটি খেজুর আমাদের হাতে দিলেন, তাহা দেবপ্রসাদ। পৃবের্ব এখানে যে স্থুলোদর- 
ভারে সর্প-গতি, প্রফুল্প-মুখ, অনাবরিত-গাত্র পুরোহিতকে দেখিয়া দেবদর্শনাপেক্ষা 
সমধিক আনন্দলাভ করিয়াছিলাম; এবার তাহাকে আর দেখিলাম না। এখানকার 
শৈবদিগকে লিঙ্গায়েৎ বলে-শৈবদিগের শবদাহ নাই, তাহাদের সমাধি হয়। শৈবেরা 
একরূপ বড় বড় রৌপ্য কবচ ধারণ করে, তাহা সূত্রে গ্রথিত হইয়া তাহাদের বক্ষ-শোভিত, 
এবং অন্যের নিকট তাহাদের সম্প্রদায় প্রকাশিত করে। 

মতিবাগের নিকট রেবণসিদ্ধ নামক দেবের এক মন্দির আছে, তাহাও নাকি বহু 
পুরাতন। মন্দিরের চুড়ায় কতকটা বুদ্ধের মূর্তির অনুরূপ নানা মুর্তি, মধ্যে স্বর্ণমগ্ডিত 
রেবণসিদ্ধ। আমরা পুরোহিতকে জিজ্ঞাসা করিলাম, রেবণসিদ্ধ মানে কি? সে বলিল, 
মহাদেব। আমরা বলিলাম, রেবণ কথার অর্থ কি? সে তাহা জানে না। এখানকার পুরোহিত 
গভর্ণমেন্টের নিকট বার্ষিক ৪০ টাকা বৃত্তি পায়। মন্দিরের পুরাতন বৃত্তি-ভোগীদিগকে 
গভর্ণমেন্ট এখনো বৃত্তি দান করেন। 

সিদ্ধেশ্বর-মন্দিরের পুষ্করিণীর পর পারে,_ এখানকার প্রকাণ্ড পুরাতন দুর্গ । বিজাপুর- 
সোলাপুরে পৃবের্ব যখন ভ্রমাগত বিবাদ চলিত, তখন বিজাপুরের হাত হইতে রক্ষা পাইবার 
নিমিত্ত এই দুর্গ-নিন্মিতি হয়। দুর্গ তোরণ অতিক্রম করিয়া কম্পাউণ্ডে প্রবেশ করিয়া এক 
স্থানে সিন্দূর-চর্টিত এক অদ্ভুত দেবমূর্তি। শোনা গেল ইনি দুর্গের অধিষ্ঠাতা নৃসিংহদেব। 
রা জিরা হোচি 
কতক সৈন্য বাস করে। 

সোলাপুরে যদিও দেব মন্দির বেশী নাই, তখপি নগরবাসীদিগের সে জন্য পুজার 
কোন অসুবিধা হয় না। রাস্তা ঘাটে যেখানে সেখানে কোন একটা বড়গোছ পাথর দেখিলেই 
তাহারা তাহাকে দেব বানাইয়া পূজা করে। আমরা দেখিলাম দুর্গের সীমানায় এক উচ্চ 
প্রস্তর-খগ্ুকে সিন্দূর চর্চিত করিয়া এক রমণী পৃজা করিতেছে । কয়েক বৎসর পূর্বে 
এখানকার কলেক্টর সাহেবের বাড়ির কাছে ময়দানের এক প্রস্তর লইয়া মহা গোলযোগ 
উপস্থিত হয়। গ্রামবাসীগণ সহসা সেই প্রস্তরখণ্ড আবিষ্কার করিয়া বাদ্য বাজনা সহকারে 
তাহার পূজা আরম্ত করিল। কলেক্টর বিরক্ত হুইয়া বলিলেন, গভর্ণমেন্টের কোর্ট সংলগ্ন 


প্রবন্ধ ৩১১ 


স্থানে এইরূপে অধিকার করিতে তাহাদের ক্ষমতা নাই; এখানে তাহারা পৃজা করিতে 
আসিতে পাইবে না। তাহারা জজ সাহেবের নিকট নালিশ করিল। জজসাহেব তাহাদের 
পক্ষে রায় দিলেন। 

আমরা একদিন পারসীদিগের সমাধি মন্দির দেখিতে গিয়াছিলাম। সুদূর প্রসারিত 
মাঠের মধ্যে এক মুক্ত ছাত, গোলাকার ইস্টক-বেষ্টন। একস্থানে একটি মাত্র ক্ষুদ্র প্রবেশ 
দ্বার,-দূর হইতে তাহার কোন চিহন পাওয়া যায় না। এই দ্বার দিয়া চির-মৌনীদিগকে 
এইখানে রাখিয়া আসা হয়, তাই ইহার নাম মৌন বা স্তব্ব-নিবাস। 

বিধন্মীগিণের প্রবেশাধিকার নাই। সুতরাং ইহার বাহ আকার ছাড়া অন্তরের কিছুই 
আমরা দেখি নাই, তবে শুনিয়াছি মধ্যে নাকি স্ত্রী পুরুষ ও বালক বালিকার স্বতন্ত্র তিনটি 
শবস্থান। মন্দিরের মাথায় মাঠের গাছে গাছে শকুনি গৃধিনীর দলে বসিয়া আছে। শব 
স্ব স্থানে পরিত্যক্ত হইয়া মন্দির দ্বার বন্ধ হইলেই তাহারা তৎক্ষণাৎ সেই স্থান পরিষ্কার 
করিয়া লয়। মাঝে মাঝে তাহাদের কেবল তুক্তাবশিষ্ট অস্থিরাশি মানুষে পরিষ্কার করে। 
সে দিন নিস্তব্ধ সন্ধ্যায় সৌ সৌ করিয়া বাতাস বহিতেছিল--দু একটা শকুনি আমাদের 
মাথার উপর দিয়া উড়িয়া যাইতেছিল, আমরা সেই “তেপান্তর” মাঠে তিনটি প্রাণী নিস্তব্ধে 
অগ্রসর হইতেছিলাম ; চলিতে চলিতে মনে হইতেছিল, যেন শবের সঙ্গী হইয়া” 
চলিতেছি ; তাহাদের স্তব্ধ রাজ্যের গুপ্ত রহস্য তাহারা আমাদের কাণে কাণে কহিতে 
কহিতে সেই দিকে আমাদিগকে টানিয়া লইয়া যাইতেছে। পারসীদিগের এই শব-বলি 
প্রথায় আমরা শিহরিয়া উঠি ; ইহাতে পারসীদিগকে নিম্মম হৃদয়হীন বলিয়া বোধ হয়। 
অথচ ভাবিয়া দেখিতে গেলে, দাহ-প্রথাতে কি বিশেষ হৃদয়ের পরিচয় প্রদান করে? 
যাহাকে চিরদিন যতবে রাখিয়াছি, পূজা করিয়াছি, সেই ভালবাসার বস্তুকে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া 
মুচড়াইয়া মুচড়াইয়া অগ্নি দগ্ধ করিতে যাহারা পারে--তাহারা কি কম নিষ্ঠুর? স্তব্ব- 
নিবাসের স্তব্ধতা শকুনি গৃধিনীগণ মানব-নয়নের অসাক্ষাতে গোপনে গোপনে ভঙ্গ করে, 
আর চিতাশায়ীর সব্র্বাপেক্ষা প্রিয়তম ব্যক্তি,-তিনি তাহার মুখে অগ্নি প্রদান করেন ; 
আর প্রিয়জনের আঘাতে তাহার সম্মুখে সেই দেহ ক্রমে অগ্নিসাৎ হইতে থাকে! কেবল 
তাহাই নহে; পারসীদের মনের এক শাস্তি,__মৃত্যুর পর তাহার প্রিয়জনের প্রিয় দেহ 
অন্যের উপকারে আসিয়াছে! এইরূপ ধর্মভাবের সংক্ষিপ্রণে ইহার হৃদয়হীনতাই বা 
কোথায়! কিন্তু আমাদের দাহ-প্রথার ভিন্ন ধন্মাবলম্বীগণ যদি এ প্রথায় শিহরিয়া ইহাতে 
আমাদিগকে হৃদয়হীন বলেন, ইহাতে কি আমাদের বলিবার কিছু আছে? অথচ তাহাদের 
মতই কি আমরা পিতামাতাকে ভালবাসি না, সন্তানকে শ্নেহ ধরি না, তাহাদের মতই 
আত্ম-বিসঙ্জী দাম্পত্য-প্রেমে হৃদয়ের মর্মে ম্ম্মে পরিপূর্ণতা অনুভব করি না? আসল 
কথা আমরা যাহাকে পূজা করি, তাহা প্রাণ মন আত্মা বিশিষ্ট জীব ; তাহা সম্পূর্ণ চেতন 
সৌন্দর্যা, জড় দেহ নহে! আজকাল আমাদের দেশে মৃত্যুর পর ফটোগ্রাফ লওয়া প্রথা 
হইতেছে, আমার মনে হয় ইহাতে যেমন হৃদয়-হীনতা প্রকাশ পায়, এমন আর কিছুতে 
নহে! আমরা যে স্মৃতি হৃদয়ে রাখিতে চাই, তাহা তাহার আত্মাময় সৌন্দর্যের স্মৃতি, 
সেই অপরূপ সৌন্দর্য্শালী পূর্ব্বস্মৃতির স্থানে অচেতন শ্রীহীন বিকৃত মূর্তি স্থাপন করা 
আমার মনে হয় শুদ্ধ ভালবাসার অপমান করা! 


৩১২ স্বর্ণকৃমারী দেবীর রচনা-সংকলন 


ভাত্র। 
দিন ১৫।২০ আর তোমাকে লেখা হয় নাই; ইহার মধ্যে সোলাপুর নতুন শ্রী ধারণ 
করিয়াছে ; দিন কতক হইল তিন চার দিন ধরিয়া সোলাপুরে খুব বৃষ্টি হইয়া গিয়াছে। 
আমাদের টেনিস কোর্ট এবং কমপাউগ্ডের কোন কোন স্থান ত একবারে পুকুর হইয়া 
পড়িয়াছিল। আমাদের মালীকে প্রাণ খুলিয়া কখনো বৃষ্টির প্রশংসা করিতে শুনি নাই। 
এবার তাহারো বলিতে হইয়াছিল, বেশ বৃষ্টি হইয়াছে। আর ভিস্তিগুলার ত কদিন 
পোহাবারো ; তাহাদের আর জল তুলিতে হয় নাই। তবে আমার মনে হয় ভিস্তির চেয়েও 
ভিস্তির মশকেরই ইহা অধিক আনন্দের দিন। সম্বৎসর জলে ভিজিয়া এই সময়ই তাহারা 
শুকাইয়া বাচে। এখন আর বর্যাবাদল নাই, এখানে এখন বসন্তের রাজত্ব । 
চারিদিক শম্প শ্যামল ; পাশীরা অবিশ্রান্ত গান করিতেছে ; মতিবাগের পুকুর নব 
যৌবনে স্ফীত হইয়া উঠিয়াছে ; সিদ্ধেশ্বরের এবং রেবণসিদ্ধ দেবের হুদ বিকশিত কমলে 
ঢল ঢল। আর আমাদের বাগানে গোলাপ যী যাতি ও বিচিত্র বর্ণের নানা রকম বিলাতী 
ফুল প্রাণ খুলিয়া ফুটিয়া উঠিয়াছে ; গাছের পাতাগুলির কাচা কাচা রং হইয়াছে ; প্রকাণ্ড 
কম্পাউগ্ড সবুজ ঘাসে ভরিয়া গিয়াছে। 
আমরা মনে করি ঘাসের কোন দর নাই ; কিন্তু প্রতি বংসর এখানকার ঘাস নীলাম 
হইয়া ২০০ হইতে ৩০০ টাকায় বিক্রয় হয় ; ও তখন হইতে পালে পালে গরু মহিষের 
দল চরিতে আসিয়া এখানকার নির্জনতা ভঙ্গ করে। সোলাপুরে বাগান করা বহু ব্যয়- 
সাপেক্ষ । কেবল এখানে জলের অভাব, এমনো নহে ; এখানকার মারিও অনুবর্বর। অন্য 
স্থান হইতে সারমাটি আনাইয়া তবে জজ সাহেবের এই বাগান হইয়াছে! তবুও এখানে 
দুশ্চারিটি বেশ ভাল বাগান আছে। আমাদের দেশের বড় মানুষের মত এ দেশের বড় 
মানুষলোকেরও প্রায় এক একটি স্বতন্ত্র বাগান থাকে । এখানে জজ সাহেবের এই বাগান 
ছাড়া পারসীদের ধন্মশালা, ও সোলাপুর বন্ত্রকল সংলগ্ন দুইটি বাগান ; এবং বারদ ও 
মাটেশ্বর নামক এ দেশী দুইজন ধনী লোকের দুইটি বৃহৎ বাগান আছে। এ দেশের লোকের 
বাহ্যাকৃতি ও সাজ-সজ্জা দেখিলে মনে হয় ইহারা নীরেট জাতি; সারবান লোক ; 
অনাবশ্যক সখের সঙ্গে ইহাদের বড় সম্পর্ক নাই। সাহসী সেনা, বাণিজ্য ব্যবসায়ী, 
ডারউইন তর্তববিৎ, কঠোর অন্ক-শান্ত্র বিশারদ, অশেষ পাণিনীজ্ব ; এ সকলি এ জাতিতে 
সম্ভবে, কিন্তু ফুল ও তারার সৌন্দর্য ভাবনায় ইহারা যে সময় নষ্ট করিবেন, এরূপটা 
হঠাৎ মনে হয় না। তথাপি কি স্ত্রী কি প্রষ সকলেরি এদেশে ফুলের সখ বেশ দেখিতে 
পাওয়া যায়। ফুলের মালা খোপায় পরা মেয়েদের ত সাজগোজের একটি অঙ্গ। তবে 
আমাদের চোখে সেই বড় বড় অদ্তুতাকৃতি মুক্তার নথ-ভরা মুখের সঙ্গে ঢ্যাবা ঢ্যাবা 
অদ্ভুত স্বর্ণ চাকী শোভিত অর্্ঘ টাক অর্থ খোপাযুক্ত মাথার উপর সে ফুলহার যেন একটু 
খাপছাড়া দেখায়। বাস্তবিক আমার অনেক সময় মনে হয় এ দেশের মুণ্ডিত শীর্ষগণ, 
আর নথভারে-বিব্রতা টানা-খোপা পীড়িতাগণ কি পরস্পরের মুখের দিকে চাহিয়া আত্ম- 
হারা হইয়া মনে করে-“দেখি দেখি আবার দেখি, দেখিবার সাধ মেটে না ত?” অবশ্য 
করেন, নহিলে এতদিন দেশের পুরুষদিগের ন্যাড়া মাথা চুলে ভরিয়া উঠিত ; আর 
স্ত্রীলোকের সাজ সজ্জা সম্পূর্ণ স্বতস্ত্রূপ হইয়া দাড়াইত। যদিও জ্ঞানে ইহা বুঝি, তবুও 


পু 
«44867. 


প্রবন্ধ ৩১৩ 


কল্পনায় ঠিক ইহা ধারণা করিতে পারি না। প্রসিদ্ধ চিত্রকর রবিবর্্মা শকুস্তলা হইতে 
কয়েকটি দৃশ্য আকিয়াছেন ; দু একখানি অতি সুন্দর হইয়াছে; বিশেষ সেইখানি, 
যেখানিতে দুম্মস্ত শকুম্তলাকে চুম্বন করিতে উদ্যত, আর শকুস্তলার অধরের মুদুহাসিতে, 
নয়নের আবেশ দৃষ্টিতে, মুখের ভাবে, দেহ ভঙ্গীতে, নব প্রণয়ের আধো বাধো লজ্জামাধুরী 
ও হৃদয়ের আগ্রহ ভাব ; দুই একত্রে অতি মধুর ভাবে ফুটিয়া উঠিয়াছে। হইলে কি হয়, 
শকুন্তলা এখানে আধুনিক মহারাষ্ট্রী ললনা! তাহার পরিধানে কাছা আঁটা কৌচা ঝুলান 
পরিচ্ছদ, তাহার মাথায় ফুলহারজড়িত কুগুলাকৃতি বেণীবন্ধনের বাহার, মুখাবয়ব 
দেহগঠন সুশ্রী সুন্দর, কিন্তু মহারাষট্রী জাতির আদর্শানুরূপ, সুতরাং চিত্র সুন্দর হইলেও 
_ এ চিত্র দেখিয়া তপস্বী কন্যা বনবালা শকুস্তলাকে মনে পড়ে না। কি ভাগ্য, ইহার নাকে 
তবু মহারাষ্ট্রী ললনার নথ নাই! বঙ্গদেশ অপেক্ষা এ দেশে চিত্রের অধিক আদর দেখিতে 
পাওয়া যায়। রবিবন্মার এক একখানি ছবি ৫০/৬০ হাজারে বরদার রাজা কিনিয়া 
লইয়াছেন। মধ্যবিত্ত লোকেরা এ দেশে রবিবর্মার শিষ্দিগের অঙ্কিত চিত্রাদি ৩০০/ 
৪০০ শত দামে এক একখানি ক্রয় করিয়া থাকে। সে যাহা হউক, আপাততঃ একটি 
সুখবর শুনা যাইতেছে; বোম্বাই নগরের একদল বণিকজাতি (বেণিয়া) পধ্ধয়েৎ করিয়া 
ন্্রীলোকের নাকের নথ উঠাইতে চাহেন। তাহারা বলেন, কাজ কি এমন কাজে যাহাতে 
অন্য সব দেশের লোকেরা নিন্দা করে। এইবার হইতে যিনি নথ পরিবেন তার দশ টাকা 
চারি আনা করিয়া দণ্ড দিতে হইবে। যদিও ১০ টাকার উপর আবার চারি আনাটা যে 
কেন সেটা ঠিক বোঝা গেল না। স্ত্রীলোকে পঞ্গয়েৎ করিয়া এখন পুরুষের ন্যাড়া মাথাটা 
উঠাইতে পারিলেই ঠিক হয়! তবে আপাততঃ 'অনুজ্ঞাটা অমনি ভালয় ভালয় পালিত 
হইবে, কিম্বা নথ খুলিবার আগে পুরুষদিগকে তাহারা একবার নাকখপ্তা দেওয়াইয়া 
লইবেন, সে বিষয়ে আমার সন্দেহ আছে। এখানকার সকর্বসাধারণের বিশ্বাস, বিযুত 
স্ত্রীলোকদিগকে নথ-ধারণের আজ্ঞা দিয়াছেন। বুঝিবা সত্যযুগের সুদর্শন চক্র এ যুগে 
মহারাষ্ট্র ললনার নাসিকার নথরূপ ধারণ করিয়াছে! অন্ততঃ তাহাদের বিশ্বাস, ইহার জোরে 
তাহারা অলক্ষ্যে ছিন্রহদয় করিয়া পুরুষ বিজয় করেন। এ বিশ্বাসটা যে তাহাদের নিতান্তই 
ভুল এমন মনে করিও না। সম্প্রতি পুনায় একটা 10110% [01955 3911 হইবে ; আমাদের 
যাইবার কথা আছে। আমি ভাবিতেছিলাম এ দেশী রাণী সাজিলে হয়। তাই এখানকার 
একজন ভদ্রলোককে কতকগুলি গহনা জোগাড় করিয়া দিতে বলায় তিনি বলিলেন, তাহা 
হইলে নাকে বড়বড় মুক্তার নথ, আর পায়ে মণখানেক আন্দাজ মল পরিতে হইবে। 
তাহা শুনিয়া ভাবিলাম, কাজ নাই আমার রাণী সাজায়! ন্াহা আছি বেশ আছি। এই 
ভদ্রলোকটি সুশিক্ষিত, মার্জিত-রুচি ; বঙ্গদেশে ইনি শিয়াছিলেন, বঙ্গভাষা জানেন, 
বাঙ্গালী বুদ্ধি, বাঙ্গালীরুচির প্রশংসা করেন। ইহার নথ কেমন লাগে? একদিন জিজ্ঞাসা 
করিয়াছিলাম। অবশ্য আশা করা গিয়াছিল ইনি বলিবেন,-_“যদবিশ্্রী'-কিন্তু ইনি উত্তর 
করিলেন, “মন্দ না, নথ নাকে ন! থাকিলে মুখ কেমন খালি খালি দেখায়!” অথচ আমার 
মনে হয়, আমি যদি পুরুষ হইতাম আর শুভ দৃষ্টির সময় এইরূপ নথ-পরা মুখ আমার 
নয়নে পড়িত, তাহা হইলে তৎক্ষণাৎ সেই আলপনা পিঁড়ি হইতে লক্ষ প্রদান করিয়া 
দৌড় দিতাম। এ দেশের মেয়েদের অনেককে বেশ দেখিতে ; বিশেষতঃ ছোটবেলায় 


৩১৪ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


ইহাদের মুখগুলি বেশ থাকে, বিবাহ না হইলে ত ইহারা আর নথ পরে না। সেই ছোট 
ছোট সুন্দর মুখগুলির দিকে চাহিলেই দীর্ঘ নিশ্বাস পড়ে, আহা দুদিনে এই শ্রী কিরূপ 
বিকৃত হইয়া পড়িবে! বাস্তবিক এ দেশের আর সব ভাল ; এ দেশের লোকের বুদ্ধির 
বেশ একটা গভীরতা দেখা যায় ; বাঙ্গালীরা ইহাদের তুলনায় অবশ্য তীক্ষ এবং উজ্জ্বল 
বুদ্ধি কিন্তু তৈলঙ্গ, রাণাদে প্রভৃতি এ দেশীয় বুদ্ধিমানগণকে দেখিয়া ইহাদিগকে 
অপেক্ষাকৃত পাকা মাথা বলিয়া মনে হয়। এক কথায় ইহারা বুদ্ধিমান অথচ ভদ্র ; তেজন্বী 
অথচ বিনয়ী! স্ত্রীলোককে ইহারা যথোচিত সম্মান করে ; পথে অসহায় দেখিলে উপহাস 
দৃষ্টিতে দেখে না, বড় লোককে সম্মান করিতে অপমান জ্ঞান করে না। তাহাদের এই 
বিনয় অনেকে হীনতার পরিচয়-জ্ঞাপক মনে করেন, কিন্তু বাস্তবপক্ষে তাহা ওুঁদ্ধত্যের 
অভাব মাত্র, তেজের অভাব নহে। তাই বলিতেছি ইহাদের সব ভাল, কেবল যদি আর 
পুরুষদিগের মুড়ান মাথা, গুড়ান টিকি ও লম্ব গুন্ক, এবং স্ত্রীলোকদিগের অলঙ্কার ও 
বেশ-বিন্যাসে এরূপ বিকৃত রুচি না দেখা যাইত! অসৌখিনতার শ্রীবৃদ্ধি সাধনের জন্য 
যেন স্ত্রীপুরষেরা মিলিয়া এ দেশে প্রাণপণ যত্ব করিতেছে। 

এ দেশের অভ্যর্থনা প্রথা বড় সুন্দর। যাহাকে সমাদূত করিতে হইবে ; তাহাকে 
এবং সেই সঙ্গে অন্যান্য সন্ত্রান্তদিগকে পানসুপারির নিমন্ত্রণ করা হয়। নিমন্ত্রণ সভায় প্রায়ই 
নৃত্য গীতাদি হইয়া থাকে, আহারাদির সঙ্গে কোন সম্পর্ক নাই ; তাহার পর বিদায়কালে 
নিমন্ত্রেতোগণের হস্তে আতর মর্দন ও ফুলের তোড়া ও রাংতা-মণ্ডিত পান দান করিয়া, 
"গলে ফুলহার পরাইয়া, গাত্রে গোলাপজল বর্ষণ করিয়া, তাহাদিগকে সম্মানিত করা হয়। 
যাহার সম্মানের জন্য প্রধানতঃ সভা আহৃত, তাহার ফুলহার ও ফুলের তোড়া সবর্বাপেক্ষা 
বৃহৎ। জজ সাহেব যতবার এখান হইতে কলিকাতা যান, ততবারই প্রায় এদেশের 
লোকেরা তাহাকে এইরূপে বিদায় সন্মান প্রদর্শন করিয়া থাকে । কখনো কখনো পান 
সুপারির অভ্যর্থনায় আতস বাজি ছুঁড়িয়া ইংরাজি বাজনা আনাইয়া মহা ধূমধাম করে। 

গণপতি উৎসব উপলক্ষে সে দিন একজন ভদ্রলোকের বাড়ী আমাদের পান 
সুপারির নিমন্ত্রণ ছিল। নিমন্ত্রণকারী ঠিক এ দেশী লোরু নহেন, কর্ণাটী-_বাণিজ্য ব্যবসায় 
উপলক্ষে এখানে বাস করিতেছেন। দু এক বৎসর তাহার বিবাহ হইয়াছে-স্ত্রী নিতান্ত 
অল্প-বয়স্কা নহেন, ১৬/১৭ এইরূপ বোধ হয়। আমরা কিছু আগে গিয়াছিলাম, তখনো 
অন্য নিমস্ত্রিতগণ কেহই আসেন নাই, নৃত্যগীতাদিও আরম্ভ হয় নাই। নিতান্ত খুবড়ির, 
মত ঠাকুর-দালানে শিবদুর্গা গণেশ কার্তিককে লইয়া বিরাজিত ; সম্মুখে নানা রূপ খেলানা 
আর দেওয়ালগিরিতে ঝুলান ল্যাম্পে ও ভূমিস্থ বাতিতে ছোট্ট দালান আগুণ হইয়া 
উঠিয়াছে। ঠাকুরের কাছে একটি দেয়ালের নিকট কৌচে আমরা বসিলাম। গীত আরম্ত 
হইল,একজন হারমোনিয়মে সুর দিতে লাগিল, একজন তবলা বাজাইতে লাগিল, আর 
একজন কাণে হাত দিয়া গান করিতে লাগিল। একটু পরে গৃহস্বামীর আহ্বানে নব-বিবাহিতা 
গৃহিণী সভায় সন্তর্পণে সভয়ে সমাগত হইলেন ; আসিয়া নিস্তব্ধ পুত্তলিকার ন্যায় দাঁড়াইয়া 
রহিলেন, আমরা উঠিয়া তাহাকে বসিতে বলিলাম, যেন তিনিই আমাদের নিমন্ত্রিতা। কিন্তু 
তিনি কিছুতেই বসিবেন না, আমরা কথা কহিতে চেষ্টা করিলাম, তিনি হিন্দুস্থানী বোঝেন 
না, মহারাদ্ী বোঝেন না ; আমরা কেহ কর্ণা্টী জানি না; সুতরাং বাক্যালাপ বন্ধ, তবু 


প্রবন্ধ ৩১৫ 


করিলাম, কিন্ত এই ব্যবহারে তিনি এত আশ্চর্য ও ভীত হইয়া উঠিলেন, যে সব্বাঙ্গ 
তাহার থর থর করিয়া কাপিতে লাগিল।-আমি তখন আর অনুনয় না করিয়া বসিয়া 
অনুরোধ করিল- কিন্তু তিনি নিবর্বাক পূত্তলির মত তবুও দীড়াইয়া রহিলেন। অল্পক্ষণের 
মধ্যেই আমরা চলিয়া আসিলাম, আসিবার আগে একটা খেলনার ক্ষুদ্র ভাল্লুক কলচালিত 
হইয়া আমাদের সম্মুখে নৃত্য করিতে লাখিল। শুনিয়াছিলাম নৃত্যগীত হইবে ; গীতের 
কথা পৃব্রেই উল্লেখ করিয়াছি, ভাবিয়াছিলাম নাচটা ফাক গেল, কিন্তু [01811110 সব 
ঠিক ঠিক। 

স্ত্র-শিক্ষা সম্বন্ধে বঙ্গদেশ অপেক্ষা এদেশ আরো পশ্চাৎপদ। আসলে সকল বিষয়েই 
বাঙ্গালি গতিশীল, ইহারা স্থিতিশীল। নিজ বোম্বাই নগরীতে স্ত্রীশিক্ষার উন্নতি দেখা যায় 
বটে, তাহা পারসীদিগের মধ্যেই অধিকাংশ নিবদ্ধ । সুশিক্ষিত হিন্দু রমণীর সংখ্যা সেখানেই 
বিরল, আর এরূপ জায়গায় একটিও পাওয়া যায় না বলিলেও অত্যুক্তি হয় না। মাঝে 
মাঝে আমরা দেশীয় স্ত্রী-সমাজ নিমন্বণ করিয়া আলাপ পরিচয় করিতে চাই, কিন্তু 
পরস্পরের ভাষা না জানায় তাহাতে তেমন সুবিধা হইয়া ওঠে না। যাহারা হিন্দুস্থানী 
বোঝেন তাহাদের সঙ্গে তবু একরূপ চলে, তাহারা মারহাট্রি বলেন, আমরা হিন্দৃস্থানী 
বলি। মারহাটি বাঙ্গলাই অনেকটা কাছাকাছি, এক রকম করিয়া বুঝিয়া লওয়া যায় ; তবে 
কহা অবশ্য চলে'না। পারসী স্ত্রীলোকেরা কথাবার্তায় আলাপ সালাপে বেশ পটু ; এখানকার 
পারসী মেয়েরা যে তেমন শিক্ষিত তাহা নহেন, তবু তাহারা বেশ সামাজিক। হিদ্দু 
রমণীগণ লাজুক, চুপচাপ, ত্রস্ত ভীত ; দশবার কথা কহিয়া তবে একবার উত্তর পাওয়া 
যায়। তাহার অর্থ প্রথমতঃ, ইহারা বাহিরের লোকের সহিত একেবারে মেশেন না; 
দ্বিতীয়তঃ, আমাদের ইহারা নিতান্ত সম্মান দৃষ্টিতে দেখেন। কারওয়ারে যখন ছিলাম তখন 
একজন সব জজের স্ত্রী একদিন আমাদিগকে গন্তীরভাবে জিজ্ঞাসা করিয়াছিলেন, আমরা 
কি তাহাদেরই মত স্নানাহার করি! এ দেশে দেখিতেছি নামে মাত্র জেনানা নাই, অর্থাৎ 
মন্দিরে কিম্বা বাড়ীতে কোন অপরিচিত পুরুষকে দেখিয়া তিনি ঘোমটা না টানিয়াও নিকটে 
পাশ দিয়া চলিয়া যাইবেন, কিন্বা গৃহে নিমন্ত্রিতদিগকে আবশ্যক স্থলে পরিবেশনেও করিতে 
পারেন, এই পর্য্যন্ত ; কিন্তু লেখাপড়ায় কিম্বা সামাজিকতায় তাহাদিগকে অজ্জ দেখা যায়। 
এদেশের রাজাগণের মধ্যে আবার পুরোপুরি জেনানা প্রথার চলন দেখা যায়। তাহাদের 
স্ত্রীরা একেবারে পরদানসিন। আক্কেলকোটের রাণী কখন কখন প্রকাশ্য স্থলে তামাসা 
দেখিতে যান ; কিন্তু ঢাকা গাড়ীর ভিতরে বসিয়া গাড়ীর পরদার ভিতর হইতে দেখেন। 
বরদার রাজা দুই বার নিজে বিলাত গিয়াছিলেন, একবার স্ত্রীকে সঙ্গে লইয়া, তথাপি 
এখন তিনি পরদানসিন। বেশী দিন নহে, হপ্তা খানেক হইল, বরদার রাজা নীলগিরি যাইতে 
পথে সোলাপুরে দুদিন অবস্থিতি করিয়া গিয়াছেন। সে দুদিন সহরে হুলম্থুল পড়িয়াছিল। 
দেশের লোকের এখানে সভা সমিতি স্কুল লাইব্রেরী সাধারণাগার আছে, সে সকল স্থলে 
হইতেই নিমন্ত্রণ ও সমাদর-পত্র (8001555) লাভে রাজা সম্মানিত হইয়াছিলেন। কেবল 
ইহাই নহে, ধনীলোকেরা রাজনিমন্ত্রণ করিয়া সমারোহের ক্রি করেন নাই। মোট দুই 


৩১৬ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


দিন রাজা এখানে ছিলেন, দুইদিন সকালে বিকালে অবিশ্রান্ত তাহার উপর এত সমাদর 
বর্ষিত হইয়াছিল! তবুও রাজা সময়াভাবে, এবং শেষ দিন নিতান্ত শ্রান্ত হইয়া সকল 
৪৫06$5-গুলি শুনিতে পারেন নাই। এ দেশের লোকেরা কতদূর উৎসাহ-পরায়ণ 
সম্মানশীল ; এবং শ্রম নিপুণ তাহা ইহা হইতে বুঝিতে পারিবে। 

রাজার সঙ্গে এখানকার সন্তরান্ত সকলেরি অবশ্য নিমন্ত্রণ ছিল, কিন্তু আমরা প্রথম 
দিন বিকালে [01101 0189-এর নিমন্ত্রণে মাত্র গিয়াছিলাম। আমরা গিয়া দেখিলাম, 
প্রতিদিন যেখানে মহারাষ্্রী যুবকেরা টেনিস খেলে, সেই ক্রীড়াস্থল একেবারে লোকারণ্য ; 
অত লোকের মধ্যে যাইতে কেমন লজ্জা বোধ হইতে লাগিল, কিন্তু যখন আসিয়াছি 
তখন আর কথা কি। ত্রীড়াস্থলে টুকিয়াই রাজ-দর্শন পাইলাম ; তাহার নিকটেই আমাদের 
বসিবার স্থল, একজন মহারাষ্ট্রী তাহার সহিত তৎক্ষণাৎ আমাদের পরিচয় করিয়া দিলেন, 
রাজা সাদরে আমাদিগকে নিকটে বসাইয়া কথাবার্তী কহিতে লাগিলেন, সম্মুখে যুবকেরা 
টেনিস খেলিতে লাগিল। রাজ-দর্শনে ও তাহার সহিত আলাপ করিয়া আমরা অত্যন্ত 
প্রীতি লাভ করিলাম। তাহাকে দেখিতে সুশ্রী, বয়স ২৫ হইতে ৩০শের মধ্যে ; সাজ 
সজ্জা সুরুচি-সঙ্গত, সুন্দর শুভ্র বেশ পরিধান--চোস্ত পাজামার উপর নাতিদীর্ঘ মলমল 
চাপকান, চাপকানের হাতা দুইটি গালা-চুনাট--মাথায় লাল পাগড়ী আর অধিকন্তু পাগড়ির 
নীচে কেশের শোভা প্রকাশ পাইতেছে, রাজার সুরুচি ও সাহসের ইহাতে চূড়ান্ত পরিচয় ; 
মহারাষ্ট্র জাতি হইয়া মস্তকে কেশ ধারণ করা কম কথা নহে। গহনার মধ্যে হাতে 
কতকগুলি বহুমূল্য অঙ্গুরী। রাজার কথাবার্তা লোকের সহিত আচার ব্যবহারও অত্যন্ত 
শ্রীতিপ্রদ। পৃবের্বই বলিয়াছি, তিনি দুইবার বিলাত গমন করেন, সুতরাং তাহাতে ইংরাজি 
ভদ্রতা ও হিন্দু বিনয় একত্র মিশ্রিত। আমাদের সহিত তাহার প্রধানত ব্রা্গসমাজ, তাহার 
তিন শাখা, বঙ্গদেশের আধুনিক অবস্থা, এই সকল লইয়াই কথাবার্তা হইল। কথায় কথায় 
আমি বলিলাম, ব্রা্গ-ধর্ম্মে দীক্ষিত না হইলেও শিক্ষিত বাঙ্গালী মাত্রেই এখন প্রকৃত অর্থে 
ব্রাহ্ম, কেননা তাহারা মনে মনে সকলেই প্রায় এক ঈশ্বরে বিশ্বাস করেন। রাজা বলিলেন, 
_“কিন্তু মনের বিশ্বীস বাহিরের কার্যের সঙ্গে এক হওয়া চাই, তবেই ত তাহার সুদৃষ্টান্তে 
সুফল হইবে।” তাহারই উপযুক্ত কথা! তিনি জাতিগত আচার উপেক্ষা করিয়া সস্ত্রীক 
বিলাত গিয়াছেন। কেবল তাহাই নহে, রাজ্যশাসনেও তাহার উদার মত প্রকাশিত হয়। 
বরদা রাজা অতি সুশাসিত ; প্রজাগণের সুখ স্বচ্ছন্দতা রাজ্যের শ্রীবৃদ্ধিসাধনের দিকে 
রাজার বিশেষ লক্ষ্য। এ সম্বন্ধে ইনি আদর্শ রাজ বলিলেও হয়। আজ কাল ভারতবর্ষের 
অনেক রাজা ইংরাজি শিক্ষার গুণে ইংরাজের প্রকৃত রাজগুণ লাভ না করিয়া কেবল 
ক্রীড়া, কৌতুক, শিকারেই কালাতিবাহিত করেন। কিন্তু বরদারাজ আমোদে উন্মত্ত হইয়া 
আপনার কর্তব্য ভোলেন নাই ; ইংরাজ সম্মিলনে ইহার দেশানুরাগ প্রজাপ্রিয়তা হাস হয় 
নাই। আমি ত মনে করিতে পারি না বঙ্গদেশের অপেক্ষাকৃত ক্ষুদ্র রাজা দেশের সামান্য 
লোকের আহানে এরপ প্রফুল্ল-ভাবে এরূপ বিনয় সহকারে তাহাদের মধ্যে আসিয়া 
সহিত কতটুক সম্বন্ধ! ইংরাজের সহিতই তাহার আচার ব্যবহার, ইংরাজ লইয়াই তাহার 
কারকারবার, ইংরাজকে আমোদ দান করাই যেন তাহার জীবনের উদ্দেশ্য। বিলাত যাইয়া 


প্রবন্ধ ৩১৭ 


আর ইংরাজের সহিত মিশিয়া তাহার এই হইয়াছে, যে তিনি দেশীয় লোককে অবজ্ঞা 
করেন আর সবর্বতোভাবে ইংরাজ হইতে চাহেন ; আর বরদা-রাজ বিলাত যাইয়া দেশীয়- 
লোককে বিশেষ আপনার বলিয়া মনে করেন। এক দিকে ইংরাজদিগের সুপ্রথা সুশাসন 
অবলম্বনে রাজ্য পালন করেন, অন্য দিকে প্রজাদিগকে দেখাইতে চাহেন তিনিও 
তাহাদেরই এক জন ; জাতিতে এক, হৃদয়ে এক, আচার ব্যবহারে এক, তিনিও যা আর 
তাহার প্রজাগণও তাহাই ; তিনি যে রাজা, তিনি যে বড়, সে কেবল তাহাদের লইয়াই। 
বাস্তবিক সে দিন রাজ-সভায় গিয়া যে কি আনন্দলাভ করিয়াছিলাম বলিতে পারি না, 
চারিদিকে আনন্দ প্রফুল্ল মুখ, তাহাদের সেই আনন্দে রাজা পরিতৃপ্ত, চরিতার্থ ; রাজভক্তি 
ও দেশীয় বংসলতার আদান প্রদানে চারিদিক উথলিত। রাজদর্শনের যে সুখ, সেই দিন 
যথার্থ উপলব্ধি করিলাম। লাটপত্রীর মহা সমারোহময় উৎসব আসরে গিয়া তাহার 
কথাবার্তায় সম্মানিত হইয়াছি ; কিন্তু এই সামান্য টেনিস সভায় সামান্য জনসাধারণ বেষ্টিত 
রাজ-সভা দর্শন করিয়া যে সুখ পাইয়াছি তাহার নিকট তাহা কিছুই নহে! রাজাকে দেখিয়া 
মহারাষ্ট্রী জাতির উপর শতগুণ শ্রদ্ধা বাড়িল। বাঙ্গালী উন্নতশীল সত্য ; কিন্ত্ব তরঙ্গের 
সঙ্গে সঙ্গে চলে, তার নিজের ভার অতি অল্প, কিন্তু মহারপ্ত্রী আপন ভারে তরঙ্গ পরিচালনা 
করিতে পারে। 


২ 
আমরা অল্প দিনের জন্য পুনায় বেড়াইতে আসিয়াছি। পুনার প্রকৃত নাম পুণ্যপুর তাহা 
বোধ হয় জান ; নাম সার্থক বটে। এমন সুদৃশ্য শোভাময় স্থান বড় কমই দেখিতে পাওয়া 
যায়। আমি আরো অনেক বার পুনায় আসিয়াছি, কিন্তু ইহার সৌন্দর্য দেখিয়া কখনো 
আশ মিটিল না। নগরপ্রান্তে আকাশের গায় শ্যাম পব্র্বতের স্তর; সুপ্রশস্ত রাজপথের 
ধারে-_ কোথাও বিচিত্র উদ্যান ভবনাবলি, কোথাও পদ্-শোভিত হৃদ, কোথাও প্রশস্ত শ্যাম 
ক্ষেত্র, কোথাও লীলামরী নদীর সুনীল জলরাশির শোভা সম্পাদন করিতেছে । মাঝে মাঝে 
কোন কোন স্থানে সোলাপুরের মত শুষ্ক তরুবিরল ক্ষেত্র এবং কৃষ্ণ মৃত্তিকাময় ভূমিও 
দেখা যায়, কিন্তু মরুদৃশ্য এবং উপবন শোভার এই মিলন বৈচিত্র্যে পরস্পরের শোভা 
আরো রমণীয়রূপে বিকশিত করিয়া তুলিয়াছে। 

পুনায় দুইটি সাধারণ ভ্রমণোদ্যান আছে। একটি সৈনিক কানন (509101015" 
0410075) খড়কওয়াসলা নামক খালের ধারে। আর একটি বাঁধের বাগান (3817 
0810015) সম্বৎসর জলপূর্ণ রাখিবার অভিপ্রায়ে নদীর যে উচ্চ বাধ নিশ্মিত হইয়াছে, 
এই বাগান ঠিক সেই বাঁধের ধারে। এই কানন পুনার পুণ্য নিকেতন বা সৌন্দর্য্য কেন্দ্র। 
এ বাগান একবার দেখিলে কলিকাতার ইডেন গার্ডেনেও আর মন উঠে না। “দূরীকৃতা 
খলু গুণৈরুদ্যানলতা বনলতাভিঃ”*--এ কথা এখানে ঠিক খাটে। মনুষ্ের বুদ্ধি কৌশলে 
ও রুচিচাতুর্যে প্রকৃতি সেখানে চিত্রিত ; এখানে স্বয়ং প্রকৃতির আবির্ভাব_ তাই উদ্যান 
শোভা প্রাকৃতিক শোভায় মিলিত হইয়া এখানে এক অলৌকিক মহিযাময় সৌন্দর্য ধারণ 
করিয়াছে। কাননতলে দীড়াইয়া দেখ, দুই নদীর সম্মিলিত বিশাল জলপ্রপাত প্রস্তর-গঠিত 
উচ্চ বাঁধ অতিক্রম করিয়া সফেন উচ্ছ্বাসে উচ্ছৃসিত হইতে হইতে চৌদিকে শুভ্র নীহার- 


৩১৮ স্ব্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


কণা বিবীর্ণ করিয়া সুমধুর গভীর কল্লোলে নিম্নের প্রস্তর-খগুময় বিদারিত উৎখাদিত 
ভূমিতে পড়িয়া ক্ষীণভাবে বহিয়া যাইতেছে । নদীর এক পার্খে পর্বত দৃশ্য, অন্য পার্থ 
সেই অতি মনোহর ক্ষুদ্র কানন,_যেখানে তুমি দীড়াইয়া আছ। কাননের কোন স্থলে 
মাটি দেখা যায় না। ফুলের টব, বৃক্ষতল, ভ্রমণ পথ, উদ্যান ভূমি, সব্র্বস্থলই কঙ্করাচ্ছন্ন। 
এই শ্বেত কৃষ্ণ ক্র শোতার মধ্যে স্থানে স্থানে বিচিত্র ফুলের কেয়ারি, স্থানে স্থানে 
তরুলতার বিচিত্র নিকুঞ্জ, স্থানে স্থানে ফুলের টবের অপরূপ বিন্যাস, এবং স্থানে স্থানে 
বসিবার লৌহাসন। মধ্যস্থলে ফোয়ারা খেলিতেছে। ফোয়ারার ক্ষুদ্র হৃদে নীলাকাশ 
প্রতিবিশ্বিত, ভ্রমণ পথের ধারে ধারে ব্রমক্ষীণ সুন্দর ঝাউ শ্রেণী মন্দির চূড়ার ন্যায় 
শোভিত হইয়াছে, গাছের ফাকে ফাকে দিগন্তের উজ্জ্বল মেঘাংশ উঁকি মারিতেছে। আর 
এই সকল শোভার শোভাম্বরূপ হইয়া পারসী যুবক যুবতী, বালক বালিকাগণ কতকগুলি 
বা উদ্যানে বিচরণ করিতেছে, কতকগুলি বা বাগানের সীমানায় লৌহশিকলের নিকট 
দাঁড়াইয়া জলপ্রপাতের শোভা দেখিতেছে, কোন দুইটি যুগলমূর্তি বা নির্জন লৌহাসনে 
মুখোমুখি করিয়া বসিয়া আছে। পারসী ললনাদিগের বর্ণ-লাবণ্য ও সাজসজ্জার শোভায় 
কাননদেশ যেন আলোকিত হইয়া উঠিয়াছে। বিশেষতঃ জ্যোৎস্্রা রাত্রে, চন্দ্রশোভিত 
নীলাকাশের চন্দ্রাতপতলে, কাননের শুভ্র ক্করমণি যখন ঝক্ঝক করিতে থাকে, এক 
দিকে নদীর জলোচ্ছাসে, অন্য দিকে ফোয়ারার ধারায় যখন স্রিগ্ধ চন্দ্রজ্যোতি খেলিতে 
থাকে, ব্যাণ্ডের বাজনা জলকল্লোলের সহিত যখন অপরূপ তান মিশাইতে থাকে, তখন 
কাননবিহারী পারসিকদিগের মুখপানে চাহিয়া মনে হয়, ইহা কি অন্সরারাজ্য-অলকাপুরী? 

এই যে সকল শোভা সৌন্দর্যের কথা বলিলাম, দেশীয় পাড়ার সহিত তাহার 
অনেকটা দূর সম্বন্ধ! টেকির স্বর্গে গেলেও ধান ভানিতে হয়-_ইহা ত জানাশুনা কথা। 
এই সুদৃশ্যের মধ্যে অবস্থিত হইয়াও এখানকার দেশীয় পাড়া তাহার অবস্থার শোচনীয় 
চিরগৌরব সমানভাবে রক্ষা করিয়াছে । সেই গলিঘুজি রাস্তা, রাস্তার ধারে ধারে সেই খুবড়ি 
খুবড়ি দোকান ঘর, দোকানের আশে পাশে সেই ছোট ছোট জানালা দরজাওয়ালা সরু, 
লম্বা তিনতলা চৌতলা নীরেট বদ্ধ বসতবাড়ী। ইহাদের নির্মাণ কৌশলের বিশেষত্বই যেন 
এই, কত কম আলো ও হাওয়া ভিতরে প্রবেশ করিতে দেওয়া যায়। গুণের মধ্যে 
বাড়ীগুলো পাথরের-ও নিতান্ত আট সাট মজবুদ। আমাদের হিন্দুজাতি নাকি মায়াবাদী 
_এই মায়াময় অস্থায়ী সংসারে যাহা যতটুকু স্থায়ী করিয়া ভোগ দখলের সুবিধা করা 
যাইতে পারে-তাহারি দিকে তাহাদের প্রধান লক্ষ্য। আমাদের শিল্প, সাহিত্য, দর্শন 
সকলের মধ্যেই এই ভাব। সৌন্দর্যের জন্যই সৌন্দর্যের আদর, আমাদের শিল্পে কম 
দেখা যায়। স্থায়িত্বেই আমরা শিল্পের সৌন্দর্য ফুটাইতে অধিক প্রয়াস পাইয়াছি। ইহাতে 
দেখা যাইতেছে মায়াবাদে আমাদের আরও বেশী রকম 7180008] করিয়া তুলিয়াছে, আর 
ইংরাজেরা চ18011091 বলিয়া মায়াকে ছাড়াইয়া উঠিয়াছে। তাহারা সার বুঝিয়াছে, 88, 
0111] 81101911011 । চিরদিন কিছুই থাকে না সত্য, আমরাও থাকি না, তবে যতদিন 
আছি সুখে থাকি, আরামে থাকি ; যতটুকু পাই ভোগ করি। অত স্থায়ী অস্থায়ী দেখিবার 
আবশ্যক কি, বর্তমানের ভাবনাই ভাব, ভবিষ্যৎ ভাবিয়া কি লাভ! সুন্দর যাহা কিছু পাও 
আত্মসাৎ করিতে চেষ্টা কর, যতটুক পার যতটুক না পার। সুযোগ যতদূর পার আয়ত্ত 


প্রবন্ধ ৩১৯ 


করিতে চেষ্টা কর, যতটুক পাও আর যতটুক না পাও। ইহাকেই বলি জ্ঞানবাদী। ইহাতেই 
ইংরাজ দুদিনের জন্য কোন স্থানে গিয়াও তাহার মধ্যে যতটুক আরামে থাকিতে পারে 
তাহার চেষ্টার ক্রুটি করে না। আর আমাদের হাতের কাছে থাকিলেও দুদিনের সুবিধাকে 
আমরা অবজ্ঞা করি। 
পুনার ইংরাজ পাড়ার অধিকাংশ বাড়ী এখানকার বড়মানুষ লোকের। কিন্তু ময়রার 
সন্দেশের মত তাহারা অধিকারী মাত্র, ভোগ করেন ইংরাজে। হরিরাওজি নামে পুনার 
এক হিন্দু ধনী, ডিউক অব কনটের জন্য যে রাজপ্রাসাদ নির্মাণ করিয়াছিলেন, এখন 
তাহা খালি পড়িয়া আছে,_তবু তিনি তাহাতে বাস করেন না; সম্ভবত দেশী পাড়ার 
এক অন্ধকার খুবড়ির মধ্যে তাহার বসতি । নিঃস্বার্থপরতার চূড়ান্ত দৃষ্টান্ত! 
আমার মতে পুনার, পুণ্য স্থান বাঁধের বাগান, কিন্তু এদেশীয় লোকদিগকে জিজ্ঞাসা 
করিলে তাহা বলিবে না। পুনার পাবর্বতী মন্দিরের নাম শুনিয়া থাকিবে, তাহাই পরণ্য- 
পুরের পুণ্যতীর্থ বলিয়া খ্যাত। পাব্্বতী-পাহাড়ের উপর পুনার পেসোয়াদিগের যে বিশ্রাম 
প্রাসাদ ছিল ইহা তাহারই সংলগ্ন মন্দির। মন্দির-দেবীর নাম হইতে পাহাড়ের নাম পার্বতী 
হইয়াছে। পাহাড়ের নিন্নদেশ হইতে মন্দির পাদমূল পর্যন্ত সিঁড়ির ধাপ, একটি ধাপ হইতে 
আর একটি ধাপের মধ্যে এত ব্যবধান যে তাহার মধ্যে অন্ততঃ আরো ১০টি মানান- 
সই সিঁড়ি হইতে পারিত। তবে এই ব্যবধান স্থলগুলিও এমন ঢালু যে উঠিতে কোন 
অসুবিধা হয় না। সিঁড়ির সংখ্যা সব্র্বশুদ্ধ প্রায় ১০০শ খানেক হইবে। এত সিঁড়ি এক 
টানে উঠা আমাদের অবশ্য কর্ম নহে, আমরা দুই তিন স্থানে বিশ্রাম করিয়া তবুও গলদঘর্্ম 
অবস্থায় মন্দির দ্বারে আসিয়া পঁহছিলাম। এতক্ষণ আশা ছিল দেবী দর্শনে সমস্ত কষ্ট 
সার্থক হইবে। ওমা, উপরে উঠিয়া মন্দিরে প্রবেশ করিবার ইচ্ছা প্রকাশ করিতেই 
মন্দিরদ্বারস্থিত এক স্থুলকায় স্ত্রীলোক আমাদিগকে মন্দির মধ্যে প্রবেশ করিতে নিষেধ 
করিল। আমাদের সঙ্গী বন্ধুটি অনেকবার করিয়া বলিলেন আমরা হিন্দু, কিন্তু সে কথায় 
বিশ্বীস করে কে? প্রথমতঃ আমাদের পায়ে জুতা, দ্বিতীয়তঃ আমাদের ভাব ভক্তিতে 
' দেব ভক্তির সম্পূর্ণ অভাব। আমরা মন্দির দেখিয়াই প্রণাম করি নাই বা পূজক যখন 
দেবপ্রসাদ ফুল চন্দন আমাদের হাতে দিলেন, তখনও আমরা প্রণত হইয়া তাহা গ্রহণ 
করিলাম না। আমাদের অহিন্দুত্বের এই সকল অকাট্য প্রমাণের বিরদ্ধে অন্যের মুখের 
সামান্য কথার বল কতটুক! তবে অহিন্দুকে যেন মন্দিরে প্রবেশ করিতে দেওয়া যায় 
না; কিন্তু তাহার দান ত অস্পরশ্য নহে। সুতরাং পুরোহিত মহা বিনীতভাবে আমাদিগকে 
দূর হইতে দেবদর্শন করিতে অনুরোধ করিলেন। আমরা জহাতেই সন্তুষ্ট হইয়া রেলের 
বেড়ার বাহিরে অপরাধীর মত দীড়াইয়া মন্দিরাভ্যন্তরে দৃষ্টিনিবেশ করিলাম। মন্দির 
অপেক্ষাকৃত অন্ধকার, অতদূর হইতে মূর্তি ভাল দেখা যায় না। পুরোহিত অনুগ্রহ পূর্র্বক 
মূর্তির নিকট প্রদীপ ধরিলেন। আমরা এদিকে ঝুঁকিয়া ওদিকে ঝুঁকিয়া যথাসাধ্য প্রকারে 
দর্শনায়ত্ত করিতে প্রয়াস করিতে লাগিলাম। কিন্তু বৃথা! সম্মুখে মূর্তি সত্য, 
স্বর্ণময় বৃহৎ দেবমূর্তি! কিন্তু পাবর্বতী কোথায়? গণেশকে ক্রোড়ে করিয়া এ ত মহাদেব 
বিরাজ করিতেছেন। আমরা হতাশ হইয়া অবশেষে বলিলাম--“পাবর্বতী ত দেখিতেছি 
না, ইহা ত মহাদেব।” পুবের্বক্তি স্ত্রীলোক এই কথায় ক্রুদ্ধ হইয়া কহিল, “সকল লোক 


৩২০ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


পাব্বতী দেখিতেছে--তোমরা দেখিতেছ না?” ভাবখানা- তোমাদের মত ত পাপী ভূ- 
ভারতে নাই। যে পুরোহিত আলো ধরিয়া দেবদর্শন করাইতেছিল, সে বরঞ্ঝ লঙজ্জিতভাবে 
বলিল--“না না, এই দেখ, ভাল করিয়া আলো ধরিতেছি।” আবার আমরা মহাদেবের 
চারিদিকে পাব্্বতীর অন্বেষণ-তগপর হইলাম। অনেক কষ্টে দেখিলাম, মহাদেবের 
ক্রোড়স্থিত ক্ষুদ্র এক পাব্র্বতী মূর্তি লম্বোদর গজাননের পার্খে এমন লুকাইয়া আছে যে 
দেখা যায় কি না যায়। 

এখানে পাবর্বতীর নামে মহাদেবই ধন্য। তবে এরূপ ফাকি জুঁকিতে দেবী যদি কিছু 
মনে করেন, তাহার প্রতিবিধানম্বরূপ মন্দিরগৃহের বহিঃস্থ দুই দেয়ালে পাবর্বতীর দুই বৃহৎ 
মূর্তি চিত্রিত। কিন্তু এই চিত্রের প্রতি কাহারো আকর্ষণ বা ভক্তি দেখা গেল না। সকলে 
আসিয়া মুন্দিরস্থিত দেবদেবীকেই প্রণাম করিতে লাগিল। একজন স্থুলকায় মহারাষ্ত্রী ললনা 
এমন সুন্দরভঙ্গীতে সাষ্টাঙ্গে প্রণত হইয়া উঠিল, দেখিলে মনে হয়, তাহার জন্য বিশেষ 
কস্তের আবশ্যক। কতকগুলি সুসজ্জিত গুজরাটা স্ত্রীলোক দেবীপ্রণাম করিয়া পাহাড়ের 
অন্যান্য স্থান দেখিয়া বেড়াইতেছিল, আমরাও তাহাদের পথানুসরণ করিলাম। পৃর্রেই 
বলিয়াছি, সিঁড়ি হইতে উপরে উঠিয়াই সব্বাগ্রে পার্বতী মন্দির,-চারিদিকে পরস্পর 
সংলগ্ন ক্ষুদ্র ক্ষুদ্র দ্বিতল প্রকোষ্ঠ, বামদিকের প্রথম প্রকোষ্ঠ নহবৎখানা। এই শ্রেণীতে 
একটি ত্রিতল প্রকোষ্ঠও আছে, ইহার বাতায়ন সম্মুখে সুন্দর দৃশ্য উদঘাটিত। নীচে 
“পদতলে খড়কওয়াসলার” হুদ প্রবাহিত, দূরে পাহাড়ের পদতলে খিড়কির সুবিস্তৃত মাঠ। 
এই খিড়কি মাঠেই যুদ্ধ জয় করিয়া মহারাষ্ট্রদিগের নিকট ইংরাজেরা পুনা লাভ করেন। 
খিড়কি আর কি পুণার আলিপুর-. এইখানেই গভর্ণমেন্ট হাউস ; অপরাপর মান্যগণ্য 
ইংরাজ রাজপুরুষগণও অনেকে এখানকার নদীর ধারের বাঙ্গালায় বাস করেন। 

যে দিন খিড়কির ক্ষেত্রে ইংরাজ মহারাষ্ট্রীতে যুদ্ধ হইতেছিল, সেদিন পুনার শেষ 
পেসোয়া বাজিরাও পাবর্কতীর উল্লিখিত ত্রিতল প্রকোষ্ঠ হইতে আপনার অদৃষ্ট পরিণাম 
দর্শনে নিযুক্ত ছিলেন। যখন দেখিলেন পরাজিত মহারস্ট্রীয় সেনা পলায়নপর, তখন 
তিনিও প্রাসাদ উত্তীর্ণ হইয়া পলাতক হইলেন। পাহাড়ের এক প্রান্তে পেসোয়াদিগের 
ভগ্নাবশেষ প্রাসাদ এখনও বর্তমান, প্রাসাদের নিকটে আর একটি শিবমন্দির। মন্দিরের 
পুরোহিতগণ গভর্ণমেন্ট হইতে এখনো বৃত্তি পাইয়া থাকেন। পাবর্বতীর এই রাজপ্রাসাদে 
নাকি সাতবার বজ্ব পড়িয়াছিল। বাজিরাও রাজ্য হারাইবার বৎসর খানেক আগে বুঝি 
শেষ বজ্র পতন হয়। জ্যোতিষীগণ ইহাতে রাজার ভাবী অমঙ্গল সুচিত দেখিলেন। তাহা 
শুনিয়া বাজিরাও দান ধ্যান দেব পুজা স্বস্তযয়ন প্রভৃতি বিধিমত প্রকারে এই অমঙ্গলের 
প্রতিবিধানে সযত্ন হইলেন। কিন্তু পোড়াকপাল জোড়া দেওয়া দেবতারো সাধ্যায়ত্ত নহে। 
অগ্নিদেবের রাজ-অদৃষ্টের প্রতি এমনি কৃপা যে তাহার পুনার যে প্রাসাদ ইংরাজ 
গভর্ণমেন্টের রেকর্ড অফিস হইয়াছিল, ১০/১২ বৎসর আগে সেই প্রকাণ্ড প্রস্তর 
অট্টরালিকাও পুড়িয়া নষ্ট হইয়া গিয়াছে। পেসোয়াদিশের আমলের পুরাতন প্রাসাদ পাব্বতী 
যাইতে পথে এখনও দু একটি দেখা যায়। চুড়াযুক্ত বৃহত্তোরণ বাড়ীগুলির বহির্ভাগ দেখিতে 
বেশ সুদৃশ্য, ভিতরে প্রবেশ করিয়া মুক্ত উঠান, চারিদিকে চকমিলান ঘর, কিন্তু ঘরগুলি 
বিশেষতঃ জানালা দরজা নিতান্ত ছোট ছোট। 


প্রবন্ধ ৩২৯ 


পাবর্বতীর মন্দির ছাড়া আমরা পুনার আর একটি পাহাড়-মন্দির দেখিয়াছি। তাহাও 
দেবীমন্দির, কিন্তু দেবীর নাম জানি না। গভর্ণমেন্ট হাউসের কাছে একটি ক্ষুদ্র পাহাড়ে 
একটি লম্বা ঘর-ঘরের মধ্যে সাত হাত পুরু মাটি জমিয়াছে, তাহার একদিকে দেবী 
বিরাজিত, মূর্তিখানি চাদপারা বলিতে পারা যায়। দেবীর শরীরে হাত পা নাই, মুখখানি 
পাথরের চাক্তি, তাহাতে নাক চোখের শুধু চিহৃমাত্র আছে, আর আগাগোড়া সমস্তই সিদুর 
মাখান। ইহার মাহাত্ম্য কতদূর জানি না, তবে পৃজার অনুষ্ঠানের ত্রুটি দেখিলাম না। গৃহের 
কোণে ঢাক ঢোল পড়িয়াছিল--আমাদের কর্ণকুহর বিদারিত করিয়া দুইজনে তাহা পিটিতে 
আরম্ত করিল, আর পূজারী প্রদীপ জ্বালিয়া আরতি করিতে লাগিলেন-শেষ হইলে 
বলিলেন-বড় জাগ্রত দেবতা, আমাদের যদি কোন মানস থাকে, চাহিলে তাহা পুর্ণ হইবে। 
কিন্তু আমরা ইহাতে বিপরীত অর্থ বুঝিলাম। সুতরাং নিজের মানস মনে রাখিয়া 
পুরোহিতের মানসসিদ্ধি করিয়াই গৃহে ফিরিলাম। 

নিজ পুনার এই সকল পাহাড় নিতান্ত ছোট ছোট তবে ইহার কাছাকাছি অনেকগুলি 
বড় পাহাড় আছে, যেমন মহাবলেশ্বর, পঞ্চগণি, সিংহগড়। মহাবলেশ্বর ত শ্রীষ্মকালে 
পুনার বিহার ভবন, বড় বড় ইংরাজেরা প্রায় অনেকেই সেখানে যান, কেহ বা পঞ্চগণি 
ভালবাসেন। সিংহগড় ইহাদের মধ্যে সবর্বাপেক্ষা ছোট এবং নিকটে। ইহা পুনা হইতে 
মোট ১৪ মাইল মাত্র দূরে অবস্থিত। আমি মহাবলেশ্বর, পঞ্চগণি দেখি নাই, কিন্তু পূর্বে 
একবার সিংহগড়ে গিয়াছিলাম। সিংহগড় শিবজির একটি প্রধান দুর্গ ছিল। ইহার প্রকাশ্য 
পাহাড় পথ ছাড়া লুকায়িত একটি সোপান পথ আছে । আমরা সেই সিঁড়ি দিয়া অনেকটা 
নামিয়াছিলাম, কিন্তু সবটা নামি নাই। পাহাড়ের মধ্য দিয়া অন্ধকার সোপানশ্রেণীর বেশী 
দূর যাইতে সাহস হইল না। পাহাড়ের উপর স্থানে স্থানে এখনও কামান পড়িয়া আছে। 
আমরা যখন সিংহগড়ে গিয়াছিলাম, তখন বর্ধার শেষ, পাহাড়ের গায়ে গায়ে ঝরণার 
শোভা, আর পাহাড়ের ক্রোড়ে যেখানে সেখানে হুদ । এই হুদই সিংহগড়ের একটি বিশেষ 
সৌন্দর্য । আমি ত অন্য পাহাড়ে এরূপ হুদ দেখি নাই। পাথরের জমির উপর স্থানে 
স্থানে পরিষ্কার জল তক তক করিতেছে, দেখিতে বড় সুন্দর। সিংহগড়ের সব্বত্রই প্রায় 
পাথর, দারজিলিংয়ের মত ইহা মৃত্তিকা-বহুল পাহাড় নহে। পাহাড়ের কোন কোন স্থানে 
গাছের জঙ্গল, জঙ্গলে কোথাও একটা ভগ্ন মন্দির, মন্দিরে বীরহনুমান মূর্তি, স্থানে স্থানে 
বৃক্ষতলেও সিন্দূরচর্চিত পবন নন্দন অধিষ্ঠিত। 

সিংহগড়ের উচ্চ শিখরদেশে আমরা ছিলাম, তাহার একটু নট্চে এক গ্রামে দেবালয় 
দর্শন করিতে গিয়া দুই একটি প্রকাণ্ড বলীকস্তূপ দেখিয়াছিলাম। একটি ত মন্দির গৃহের 
শিখর দেশ প্রায় স্পর্শ করে করে এত উচ্চে উঠিয়াছে। 

' পুনার কাছাকাছি কারলি গুহা প্রভৃতি আরো কতকগুলি দর্শনীয় স্থান আছে। কিন্ত্ত 
তাহা আমাদের দেখা ঘটিয়া উঠে নাই, ইচ্ছাও নাই। আপাততঃ আমরা পুনার বহিশশোঁভা 
ছাড়িয়া অন্তর্শোভা দেখিতে ব্যস্ত আছি। দেখিতেছি, পুনার গৌরব কেবল বাহিরের নহে, 
অন্তর্মহিমাতেও পুনার পুণ্য প্রকাশিত। কিছুদিন পৃবের্ব পুনা মহারম্ত্ীয় রাজধানী ছিল, 
এখন যদিও সে হৃবত-রাজ, তথাপি হিন্দুসন্্রমের এখনো ইহা আকর স্থল। যে হিসাবে 
বোম্বাইকে পারসিপ্রধান সহর বলিলে অত্যুক্তি হয় না-কেননা ধনে মানে খ্যাতি 


স্বর্ণ, র. স.: ২১ 


৩২২ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


প্রতিপত্তিতে পারসীকেরাই সব্বাগ্নে এবং প্রধানতঃ যেখানে অন্যের দৃষ্টি আকর্ষণ করে। 
সেই হিসাবে পুনাকে হিন্দুপ্রধান স্থল বলা যাইতে পারে। রাণাদে, ভাণ্ডারকর প্রভৃতি 
এদেশের শীর্ষস্থানীয় গণ্যমান্য উন্নতিশীল ব্যক্তিগণ এখানে বাস করেন। একদিকে 
তাহাদের প্রবাহিত সমাজ-সংস্কার স্রোত, অন্যদিকে স্থিতিশীলদিগের প্রতিছন্দ্বিতা, এই 
আঘাত প্রতিঘাত সংঘর্ষণে এখানকার হিন্দু সমাজে একটি জীবন্ত ভাব দেখা যায়। তথাপি 
বঙ্গ সমাজের তুলনায় এ শ্োতোবেগ মৃদু মন্দ। এ দেশের প্রার্থনা সমাজের সভ্য 
একেশ্বরবাদীগণও আচারে হিন্দৃত্ব রক্ষা করিয়া চলেন। সেইজন্য এতদিন উন্নতিশীল ও 
স্থিতিশীলের মধ্যে বড় একটা বিবাদ ছিল না। কিন্ত সম্প্রতি উন্নতিশীলদিগের এক ঘর- 
শত্রু বিভীষণের কৃপায় বিপরীত হইয়া দাঁড়াইয়াছে। তিলক মহাশয়ও পৃবের্ব সমাজ 
সংস্কারক ছিলেন, কিন্তু 00756173111 পাশ হইবার সময় বিপক্ষ-পক্ষ অবলম্বন করিয়া 
“শুধাকর”দিগের (সংস্কারক) ঘোর শত্রু হইয়া দাড়াইয়াছেন। এমন কি, এক মিসনারীর 
টি পার্টিতে গিয়া সম্প্রতি যাঁহারা চা খাইয়াছিলেন, তিলক-প্রমুখ দল তাহাদিগকে একঘরে 
করিয়াছে। এখন আর ধোপা নাপিত বন্ধ করিয়া একঘরে করা যায় না; এখানে ভিক্ষুক 
বলিয়া একরপ ব্রাহ্মণ সম্প্রদায় আছে, ক্রিয়াকর্ম্র সময় তাহারা দান গ্রহণ না করিলে 
নাকি ক্রিয়াকন্ম্ম সিদ্ধ হয় না। তাহারা ইহাদিগের নিকট দান গ্রহণে নিষিদ্ধ আছে। কিন্তু 
রাণাদে মহাশয় এক বুদ্ধি খেলিয়াছেন। তিনি ছয় জন ভিক্ষুক ব্রাহ্মণকে বেতন দিয়া 
নিযুক্ত করিয়া রাখিয়াছেন। উক্ত চা-পায়ীদিগের মধ্যে কাহারো ক্রিয়াকর্ম্ম উপস্থিত হইলে 
ভিক্ষুকের অভাবে তাহাদের ক্রিয়া নষ্ট হইবে না। 

যাহা হউক, সমাজের এই নির্যাতন সহা করিয়াও উন্নতিশীলগণ অগ্রসর হইয়া 
চলিয়াছেন--ইহা মহারপ্ত্রীজাতির কম গৌরবের কথা নহো। সত্রীশিক্ষাও বিস্তার লাভ 
করিতেছে, বাল্যবিবাহ-রোধ ও বিধবাবিবাহ প্রচলনের প্রতিও লক্ষ্য পড়িয়াছে। 
এলফিনিষ্টন কলেজের প্রফেসর মোদক তাহার কন্যাকে ১৩/১৪ বংসর পর্যাস্ত 
অবিবাহিত রাখিয়াছেন, এবং পগ্ডিতপ্রবর ভাণগ্ারকর সম্প্রতি তাহার বিধবা কন্যার 
পুনর্বিবাহ দিয়াছেন। সমাজ এখন চীৎকার করিয়া মরুক। 

কোন দেশের সামাজিক অবস্থার সহিত সাহিত্যের অবস্থার অতি ঘনিষ্ট সম্বন্ধ। 
একের উন্নতির উপর অন্যের উন্নতি নির্ভর করে। সুতরাং বলা বাহুল্য, সাহিত্যেরও 
এদেশে উন্নতি সাধিত হইতেছে। তবে এ সম্বন্ধেও বঙ্গদেশ অধিক সৌতাগ্যবান্‌, এদেশের 
বর্তমান সাহিত্যে বঙ্গের প্রতিভা দেখা যায় না। তেমন পুরাতন সাহিত্যে মহারাষ্ট্রের নিকট 
বঙ্গ নতমুখ। কাব্যাংশে উভয় সাহিত্যই সমতুল বলা যাইতে পারে ; আমাদের বিদ্যাপতি 
চণ্ডিদাস প্রভৃতি কবিগণের ন্যায় তুকারাম, জ্ঞানেশ্বর, নামদেব প্রভৃতি সুবিখ্যাত ভক্ত 
কবিগণ মহারাষ্ট্র সাহিত্যে অক্ষয় 'ীর্তি রাখিয়া গিয়াছেন। কিন্তু পুরাতন বঙ্গ সাহিত্যের 
ন্যায় এইখানেই তাহার গৌরবের সীমা নহে। মহারম্ত্রী পুরাতন সাহিত্যের প্রকৃত মান, 
তাহার ইতিহাসে বখরে। আসল কথা মহারষ্ত্রী পুরাতন জাতি, বাঙ্গালী নৃতন জাতি, 
বাঙ্গালীর ইতিহাস লিখিবার কিছু ছিল না, তাই ইতিহাস নাই। কীর্তি থাকিলেই তবে ত 
তাহা কীর্তিত হইবে? তাই ভারতের অন্যান্য সকল জাতির নাম ও মান তাহাদের পুরাতন 
গৌরবে- বাঙ্গালীর নাম বর্তমানে, ও মানের আশা ভবিষ্যতে । 


প্রবন্ধ ৩২৩ 


যাক কি বলিতেছিলাম, এদেশে এখন সাহিত্যেরও বেশ অনুশীলন দেখা যায়। নগরে 
গ্রামে সাপ্তাহিক পত্রিকার ছড়াছড়ি, মাসিক পত্রিকাও নিতাস্ত বিরল নহে! স্ত্রীলোকও এখানে 
সম্পাদকতা কার্য করিয়া থাকেন। মিশেষ কনিৎকর “মনোরঞ্জন' নামে একখানি মাসিক 
পত্রিকার সম্পাদিকা। ইহাতে নানাবিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়, ইংরাজি গ্রন্থের অনুবাদও 
ইহাতে প্রদত্ত হইয়া থাকে। কনিৎকর মহাশয় নিজে মিলের 5%৮)2010 ০ 17/077167 
তর্জমা করিয়া ভ্রমে ক্রমে ইহাতে প্রকাশ করিয়াছেন। সম্পাদিকা উপন্যাসাদি লেখেন। 
অনেকেই আজকাল উপন্যাস লিখিতেছেন। সম্প্রতি বাজিরাও পেসোয়ার পতন সম্বন্ধীয় 
একখানি উপন্যাস আমরা উপহার পাইয়াছি, তবে মহারাষ্ত্রী ভাষায় এতদূর বিদ্যা নাই 
যে ইহার গুণপনা কতদূর বিচার করিতে পারি। কাব্য উপন্যাস প্রভৃতি কল্পনাপ্রসূত 
রচনাদি ছাড়া ইংরাজি কাব্যাদির যথেষ্ট অনুবাদও হইতেছে । আমরা ওথেলো ও 
হ্যামলেটের অভিনয় যাহা দেখিয়াছি, তাহাতে ত অনুবাদ বেশ সুন্দর বলিয়া মনে হইল। 
অনুবাদে কাব্যের মূল ভাব বজায় রাখিয়া নাম প্রভৃতির পরিবর্তনে ঠিক দেশের উপযোগী 
করিয়া লওয়া হইয়াছে । নহিলে ডেসডেমোনার নাকে নথ আর হ্যামলেটের মহারাস্ত্ী 
ভাষায় আত্মচিস্তা সমস্তই অদ্ভুত হইত। কিন্তু রাও সাহেবের কন্যা চন্দ্রাবতীতে সে 
সাজসজ্জা যেমন স্বাভাবিক হইয়াছিল, বীরসেনের মুখে তাহার আত্ম-চিন্তাও তেমনি 
হৃদয়গ্রাহী হইয়াছিল। পুরুষই যদিও এই অভিনয়ে স্ত্রীবেশ ধারণ করিয়াছিল, তথাপি 
মোটের উপর অভিনয় বেশ ভালই বলিতে হয়। বীরসেনের অভিনয় সব্র্বাপেক্ষা ভাল 
হইয়াছিল। 

পুনায় অনেকগুলি সভা সমিতি আছে। এখানকার আর্য মহিলা নামক মহিলা সমাজ 
ও সাব্বজনীন সভা নামক রাজনৈতিক সভার নাম ত আগেই জানিতাম ; তাহা ছাড়া 
পুরুষদিগের খেলাধূলা, পাঠ, সম্মিলন প্রভৃতির উদ্দেশ্যে দুইটি ক্লুব স্থাপিত দেখিতেছি। 
একটি নিজ সহরের মধ্যে হিন্দু ইয়ুনিয়ান ব্লুব আর একটি সহরের বাহিরের ডেকন ক্লব, 
এখানে পারসী, মুসলমান, হিন্দু সকলেই সভ্য হইতে পারেন, সভ্যের সংখ্যাও না কি 
ইহার মধ্যে বিস্তর হইয়া পড়িয়াছে। 

এতদ্যতীত একটি সমাজ সংস্কারক সভা স্থাপনের অভিপ্রায়ে রাণাদে মহাশয় কিছু 
দিন পৃবের্ব তাহার নিয়মাবলী প্রচার করিতেছিলেন। তাহার তিনটি নিয়ম এই-_ 

১। ইহার সভ্য কেহ বিধবা বিবাহে বাধা দিবেন না। : 

২। যৌবন বিবাহে আপত্তি করিবেন না। 

৩। সুরাপান করিবেন না। 

এ সভা সংগঠিত হইয়াছে কি না রাণাদে মহাশয়কে জিজ্ঞাসা করিয়া শুনিলাম 
২০০০ হাজার যুবক ইহার সভ্য হইতে প্রস্তুত, কিন্তু আপাততঃ পুনা যেরূপ উন্নতির 
প্রতিকৃলে দণ্ডায়মান, তাহাতে কিছুদিনের জন্য তাহার মতে সভা সংগঠন স্থগিত রাখাই 
নি রিলনানা রং সা 
বৎসর পিছু হঠিয়াছে। 

শ্রীযুক্ত রাণাদেই এখানকার উন্নতিশীলদিগের নেতা এবং উপযুক্ত নেতা। সমাজের, 
অবস্থা বুঝিয়া সাব্পধানে অথচ অটলপদে তিনি অগ্রসর হইতেছেন। প্রার্থনা সমাজেরও 


৩২৪ স্বর্ণকৃমারী দেবীর রচনা-সংকলন 


ইনিই এখন দলপতি । এই প্রার্থনা সমাজ পৃকের্ব পরমহংস সমাজ নামে একটি গুপ্ত সভা 
ছিল। বন্বের ডাক্তার আত্মারাম এবং রাম বালকৃঞ্চ এই দুজনে ইহার প্রথম স্থাপয়িতা। 
সভ্যগণ একেশ্বর মানিবেন এবং জাতি বিচার করিবেন না এই শপথবদ্ধ হইয়া শপথ 
পালনের নিদর্শনস্বরূপ পরস্পরের উচ্ছিষ্ট পাঁউরুটির টুকরা পরম্পরে ভক্ষণ করিতেন। 
তাহার পর ভ্রমে এই পরমহংস-সমাজ প্রার্থনা-সমাজ নাম ধারণ করিয়া প্রকাশ্যভাবে 
ব্রাহ্মধর্্ম গ্রহণ 'করে। 


৩ 
পুনায় যে সকল বালিকা বিদ্যালয় আছে তন্মধ্যে গভর্ণমেন্ট হাই স্কুলই প্রধান। সবশুদ্ধ 
প্রায় ৩০০ বালিকা এখানে পড়ে, বেশির ভাগই হিন্দু বালিকা। খৃষ্ট বালিকার সংখ্যাও 
নিতান্ত মন্দ নহে। স্কুলে ড্রইং এবং পিয়ানোও শেখান হয়। সকল ক্লাশের বলিকারাই 
আমাদিগকে পুস্তক পাঠ করিয়া শোনাইল। আশ্চর্যা এই তাহাদের ইংরাজি উচ্চারণ 
এদেশীয় পুরুষদিগের অপেক্ষা অনেকগুণ ভাল। আমাদের পূর্ববঙ্গবাসীর ন্যায় 
মহারাষ্্রীদিগের ইংরাজি উচ্চারণে একটি অদ্ভুত টান আছে, কিন্তু বালিকারা উচ্চারণেও 
এতটা ইংরাজি ধরণ দখল করিয়াছে যে সেই টান তাহাদিগের প্রায় নাই বলিলেই হয়। 
একটি ক্লাশের বালিকারা আমাদিগকে গাইয়া শোনাইল। একটি গানের অনেকটা ইংরাজি 
রকমের সুর। একজন সেতার বাজাইতে জানে কিন্তু সেতার আনিয়াও লজ্জায় বাজাইতে 
পারিল না। মোটের উপর আমরা স্কুলটি দেখিয়া বেশ সন্তুষ্ট হইলাম। কয়েকজন সন্ত্ান্ত 
ব্রাহ্মণ কন্যাকে এখানে পড়িতে দেখিলাম, ইহা খুবই শুভলক্ষণ। 

এতক্ষণ একটি কথা বলা হয় নাই। পণ্ডিতা রমাবাই কিছুদিন হইতে তাহার পুণ্য 
নিকেতন শারদাসদন পুনায় স্থাপিত করিয়া পুনার মাহাত্য শতগুণ বর্ধিত করিয়াছেন। 
রমাবাইকে বোধ হয় তুমি দেখ নাই? তিনি উজ্জ্বল চক্ষু, শোভন ললাট, সুদশনা, বিশ্বাধরা 
গৌরী, তাহার মুখে বুদ্ধির জ্যোতি, হাসিতে ও হাবভাবে শিশুসুলভ সরলতা, কথাবার্তায় 
নিরভিমান অমায়িকতা প্রকাশিত। সিঁতির দুই পাশ হইতে ছোট ছোট ঘন চুল ঘাড় পর্যাস্ত 
আসিয়া থামিয়াছে। পরিধানে শুভ্র বস্ত্র, এ দেশের বিধবারা রঙ্গিন বস্ত্র পরে, কেবল 
কাল রং তাহাদের পরিতে নাই) যদিও মহারাষ্ট্র প্রথায় তাহা কাছা কোচা দিয়া পরা, 
তবুও পরিবার ধরণ সাধারণ হইতে বেশ একটু তফাৎ, একদিকে আপাদ তাহাতে 
সুচাররূপে আবরিত, অন্যদিকে লম্বা,কোচা শোভনভাবে ভূমে লুটাইয়া পড়ায় দেখিতেও 
বেশ সুন্দর হইয়াছে। পায়ে বিলাতি মোজা ও নাগরা জুতা। সবশুদ্ধ যেন খানিকটা 
পুরুষের বেশ ; কিন্তু ইহাতে তাহাকে বেশ মানায়, তাহার সুগঠিত দেহের শোভা ইহাতে 
বেশ বিকশিত হইয়াছে। তাহার কন্যাটি নয় দশ বৎসরের হইবে। তাহার মুখে, কথায় 
বার্তায় একটি চমৎকার উজ্জ্বল ভাব। কিন্তু মনোরমা মায়ের মত. দেখিতে হয় নাই। বর্ণে 
চেহারায় সে বাঙ্গালীর ন্যায়। 

আমরা একদিন অনেকক্ষণ ধরিয়া পণ্ডিতার সহিত কাটাইয়াছিলাম। কি সুখে সে 
দিনটা কাটিয়া গিয়াছিল। কেবল বিদ্যাবুদ্ধিতেই রমাবাই অসামান্যা নহেন, হৃদয় তাহার 
বিদ্যাবুদ্ধিকেও অতিক্রম করিয়া উঠিয়াছে। বিদ্যাবুদ্ধিতে, হৃদয়ে তিনি আদর্শরমণী। 


প্রবন্ধ ৩২৫ 


লোকের যে একটা বিশ্বাস আছে, লেখাপড়া শিখিলে স্ত্রীলোক কঠোর হইয়া পড়ে, এখানে 
আসিয়৷ তাহার বিপরীত দেখুক। রমাবাইয়ের সহদয়তা, দয়াশীলতা, পরদুঃখকাতরতার 
পরিচয় তাহার বিধবা আশ্রম শারদা সদনে। ১০ বৎসর শারদা সদন স্বচ্ছন্দে চলিতে 
পারে, এই রূপ মাসিক আয় সংস্থান করিয়া তবে তিনি আমেরিকা হইতে ফিরিয়াছেন। 
কেবল তাহাই নহে, আশ্রমবাটী নির্মাণের জন্য যত টাকা আবশ্যক, তাহাও তিনি সংগ্রহ 
করিয়া আসিয়াছেন। 

আশ্চর্য এই, বিদেশীগণই তাহার এই মঙ্গল উদ্দেশ্যের সহায়ক। কিছুদিন পূর্যে 
ভারতের ভিন্ন ভিন্ন স্থানে ভ্রমণ করিয়া শারদাসদনের জন্য তিনি অর্থ ভিক্ষা 
করিতেছিলেন, কিন্তু যে সকল রাজাগণ সামান্য কারণে ১০/২০ হাজার টাকা খরচ 
করেন, তাহারা এজন্য কেহ বা পাঁচশ কেহ বা হাজার দিয়াছেন, কেহ বা দিতে প্রতিশ্রুত 
হইয়া এ পর্যন্ত কিছুই দেন নাই। দেশের এই শোচনীয় অবস্থায় বিদেশীর করুণার উপরই 
তাহার একমাত্র ভরসা। তিনি স্থির করিয়াছেন, আমেরিকার সাহায্য ফুরাইতে না ফুরাইতে 
অষ্ট্রেলিয়া গিয়া তাহাদের নিকট সাহায্য প্রার্থনা করিবেন। 

শারদা সদন বিধবাদিগের আশ্রয় নিকেতন। যে কোন হিন্দুবিধবা এখানে আশ্রয় 
চাহেন, তাহার জন্যই ইহার দ্বার উন্মুক্ত । তিনি বিনা ব্যয়ে এখানে খাইতে পরিতে শিখিতে 
পারেন। তবে যদি কোন কুমারীকে তাহার পিতামাতা এখানে শিক্ষার জন্য পাঠান ত 
তাহাদিগকে স্কুলের বেতন দিতে হয়। রমাবাইয়ের ইচ্ছা নিরাশ্রয় বঙ্গবিধবাগণও এই 
আশ্রমে আসেন। এমন কি, বেশী বঙ্গবিধবা পাইলে তাহাদিগের শিক্ষার জন্য বাঙ্গালী 
শিক্ষয়িত্রী পর্যন্ত তিনি নিযুক্ত করিতে প্রস্তুত। 

আপাততঃ আশ্রমে সবর্বশুদ্ধ ৩৪ জন ছাত্রী, তাহার মধ্যে ২৮ জন বিধবা, তিন 
চারিটি শিশু বিধবা। রমাবাইয়ের আশ্রয়ে ইহারা সকলে অত্যন্ত সুখে আছে । ছোট ছোট 
বালিকাগণ তাহার কোলে ঝাপাইয়া পড়িতেছে, তাহাকে চুম্বন করিতেছে, বড় বড় মেয়েরা 
রমাবাইয়ের সহিত সখীর মত বাক্যালাপ করিতেছে । সংসারে আপনার লোক তাহাদিগকে 
আপনার করে নাই, তাহার প্রাণঢালা শ্েহে তাহারা সেই অযত্ন, অভাব ভুলিয়াছে। তিনি 
তাহাদের মাতা ভগিনী সখী সবর্বস্ব। ৪/৫ বছরের শিশু হইতে ২৫/৩০ বৎসরের বয়স্কা 
বিধবাও এখানে আছে, সকলের মুখে একই কথা, রমাবাই আমাদের খুব ভালবাসেন, 
আমরা অত্যন্ত সুখে আছি। কোন বিধবা একবার রমাবাইয়ের আশ্রমে আসিলে নিজের 
বাড়ীতে অল্পদিনের জন্যও আর ফিরিয়া যাইতে চাহে না, তাহাদের ভয় হয় পাছে আর 
এখানে না আসিতে পায়। ী 

এখানে দুই একটি সধবাও আছে, শাশুড়ীর গীড়নে তাহারা মর মর হইয়াছিল, 
তাই তাহাদের পিতা তাহাদিগকে এইখানে রাখিয়াছে। রমাবাই সম্পূর্ণ দেশীয় রকমে 
থাকেন, মেয়েদের সঙ্গে একত্রে নীচে বসিয়া আহার করেন। কেবল তিনি নহেন, এখানে 
যে ইংরাজ শিক্ষয়িত্রী আছেন, তাহাকেও তিনি বেশ দেশী রকম করিয়া লইয়াছেন। 
আমাদের এক শ্রেণীতে সেদিন তিনিও পিঁড়িতে বসিয়া হাতে করিয়া ভাত ব্যঞ্জন খাইতে 
লাগিলেন। রমাবাই যখন তাহার অনাথা আশ্রিতাদিগের মধ্যে বসিয়া বলিলেন, ইহারা 
আমার পরিবার, আমার সন্তান, তখন সেই শিক্ষয়িত্রী বলিলেন, “আর আমি ইহাদের 


৩২৬ স্বর্কুমারী দেবীর রচনা-সংকলন 


মধ্যে সব্্বজোষ্ঠা।” রমাবাই ও আনন্দিবাই যোশি যখন আমেরিকায় ছিলেন, তখন নাকি 
উঁহারা মাঝে মাঝে সেদেশী মেয়েদের এইরূপ প্রথায় ভোজ দিতেন, কিন্তু গাউন পরিয়া 
ত নীচে বসা সুবিধা নহে, তাই তাহাদিগকে মহারাষ্্রী ললনার বেশ পরিতে হইত। 
রমাবাইয়ের আআলবমে মহারষ্রী সাড়ী পরা মার্কিন-রমণীর কয়েকখানি ছবি দেখিলাম। 
মহারষ্্রী-সাজ এত ভাল হইয়াছে, যে সহসা তাহাদিগকে বিদেশীয় নারী বলিয়া চেনা 
যায় না' 

সেদিন দুপুর বেলা আহারের পর আশ্রমবালিকাগণ আমাদিগকে তাহাদের নানারূপ 
খেলা দেখাইল। আমাদের দেশের মেয়েদের যেমন আগ্ডুম্‌ বাগডুম, চোর চোর, 
লুকোচুরী, প্রভৃতি নানারপ খেলা আছে, এদেশেও সেইরূপ ফুকরি নামে কতকগুলি 
মেয়েলি খেলা আছে। খেলাগুলির প্রধান গুণ তাহাতে শরীরের সব্রবাংশের পরিচালনা 
হয়, যেন সেই অভিপ্রায়েই খেলাগুলির সৃষ্টি। একরূপ খেলা, চারিজন টৌকোণ হইয়া 
দাঁড়াইয়া মুখোমুখি পরস্পরের হাতে তালি মারিতে মারিতে স্থান পরিবর্তন করে। এইরূপ 
দাঁড়াইয়া হাতে হাতে, বসিয়া পায়ে পায়ে যুদ্ধ চলিতে থাকে, যে অধিকক্ষণ খেলিতে 
পারে, তার জিৎ। আর একরপ, মাথা হেলাইয়া পরস্পরকে অভিবাদন করিতে করিতে 
তালে তালে পা ফেলিয়া চলে, সে বেশ দেখিতে । আর একরূপ গহনা পরা খেলা 
দেখিলাম, তাহা সব চেয়ে মজার। দাঁড়াইয়া অঙ্গ সধ্গলন করিতে করিতে আপনার দুই 
হাত আয়নার মত মুখের কাছে ধরিয়া তাহাতে একবার করিয়া মুখ দেখে, আর একবার 
করিয়া হাত সরাইয়া মিছামিছি চুল আঁচড়ায়, এবং মাথায় হাতে গলায় কোমরে পায়ে 
সব্বাঙ্গে যেন গহনা পরিতেছে এইরূপ ভাণ করে। এই খেলায় দীড়াইয়া অঙ্গ চালনা 
পড়ে। এই যে খেলাগুলির কথা বলিলাম, ইহা খেলিতে খেলিতে মেয়েরা মুখে এক অদ্ভুত 
রকম শব্দ করিয়া তাল রাখে, সেইজন্য ইহার নাম ফুকরি খেলা। 

ইহা ছাড়া কতকগুলি খেলা দেখিলাম, তাহা! সামাজিক চিত্রাভিনয়। ইহার মধ্যে 
শাশুড়ী-বৌ খেলাই প্রধান। একজন শাশুড়ী একজন বৌ সাজে। শাশুড়ী বৌকে যে কথা 
বলে বৌ কিছুই যেন বুঝিতেই পারে না, শাশুড়ী যদি চায় হাঁড়ি, ত বৌ আনে বেড়ি, 
এই রূপে ক্রমাগত তাহাকে জ্বালাতন করিতে থাকে, আর শাশুড়ী চলিয়া গেলে তাড়াতাড়ি 
হাড়ি খাইতে বসে। 

একবার একজন যুবতী বৃদ্ধা-শাশুড়ী সাজিলেন। তিনি কুক্জভাবে লাঠি ধরিয়া 
চলিতে চলিতে কেবলি বৌয়ের উপর তন্বী করেন। রাধিয়া মেয়েকে ভাল ক'রে খাওয়ান, 
বযৌও শাশুড়ীর উপযুক্ত, শাশুড়ী বৃদ্ধা, চলিতে পড়িয়া যান, চোখে দেখিতে পান না, 
কাণে শোনেন না, বৌ তাহাকে ফাকি দিয়া ভাল রান্না নিজে খায়, তাহাকে ধাকা দিয়া 
ফেলিয়া গহনা কাড়িয়া লয় ইত্যাদি। শাশুড়ী বৌকে আঁটিতে না পারিয়া অবশেষে 
পাড়াপড়সির কাছে তাহার মিল্দাবাদ করিয়া মনের ঝাল ঝাড়েন। এই. খেলায় শাশুড়ীর 
অভিনয় বড় সুন্দয় হইয়াছিল, তাহার ফোগলা স্বর, অনর্গল আবল তাবল বুলি, চলিবার 
ধরণ, পাড়াপড়সির নিকট বৌয়ের নিকট অভিযোগ, এ সমস্তই খুব হাসির হইয়াছিল। 


প্রবন্ধ ৩২৭ 


এ দেশের শাশুড়ী বৌয়ের সম্পর্ক আমাদের দেশের চেয়ে যে.বেশী মধুর নহে, 
এই অভিনয়গুলিই তাহার সাক্ষ্য । বরঞ্চ এ সম্বন্ধে আমাদের দেশের অবস্থার আজকাল 
অনেকটা পরিবর্তন দেখা যায়। শাশুড়ী আর বৌকে বড় একটা গঞ্জনা দিবার সুযোগ 
পান না; কিন্তু এখানে শাশুড়ীর দৌরাত্যের নাকি এখনো বাড়াবাড়ি! এদেশে এইরূপ 
একটি প্রবাদ গল্প আছে, চাতক পক্ষী আগে একজন শাশুড়ী ছিল, বৌয়ের উপর সে 
এত পীড়ন করিত যে একদিন তৃষ্কাতুর হইয়া বৌ মরিয়া গেল, তবুও শাশুড়ী তাহার 
মুখে জলবিন্দু দিলেন না। মরিবার সময় বৌ শাপ দিয়া গেল, “তুমি চাতক হইয়া চিরকাল 
জলের তৃষ্ণা সহ্য কর।” সেই হইতে শাশুড়ী চাতক হইয়া জলের জন্য হাহাকার 
করিতেছেন। 'শাশুড়ী-বৌ" খেলা ছাড়া আরও দুই একরকম অভিনয় খেলা ছিল, কিন্ত 
তাহা তেমন বিশেষ কিছু নহে। 

এই সকল খেলাধূলার পর বেলা ৪টের সময় নিমন্ত্রিতা রমণীগণ আসিতে আর্ত 
করিলেন। আমাদের অভ্যর্থনা উপলক্ষে রমাবাই হিন্দু, খৃষ্টান, ইংরাজ, ইহুদী প্রভৃতি বিভিন্ন 
জাতীয় রমণীমগ্ডলীকে নিমন্ত্রণ করিয়াছিলেন। কিন্তু ইংরাজের মধ্যে কয়েকজন মিশনারী 
রমণীমাত্র আর হিন্দুর মধ্যে মিশেষ রাণাদে ও তাহার যাতৃগণ, মিশেষ ভাগ্ডারকর ও 
তাহার কন্যা মিশেষ ভট ও তাহার কন্যা এইরূপ কয়েকজন উন্নতিশীল শ্রেণীর মহিলা 
ছাড়া আর কেহ আসেন নাই। আগে হইলে আসিতেন, কিন্তু আজকাল পুনার মতিগতি 
এমনি, যে অনেকে ইংরাজ মহিলার নিমন্ত্রণে তাহাদের স্ত্রীদিগকে বরঞ্চ পাঠাইবেন কিন্তু 
রমাবাইয়ের নিমন্ত্রণে আসিতে দিবেন না। আগে রমাবাইয়ের স্কুলে যতগুলি মেয়ে ছিল, 
এই হুজুকে তাহার কতক কমিয়া গিয়াছে। 

নিমন্ত্রিতাদিগের মধ্যে দেশীয় খুষ্টমহিলা ও ইহুদি রমণীর সংখ্যাই অধিক ছিল। এই 
সকল ইহুদীরমণীগণ মহারপ্ট্রীধরণে কাপড় পরেন, মহারাষ্ট্রীভাষায় কথা কহেন কিন্তু 
তাহাদের চেহারার পার্থক্য সুস্পষ্ট। 

আমাদের গল্প স্বল্প চলিতে লাগিল, গান বাজনাও বন্ধ রহিল না, দুই জন হিন্দুরমণী 
গান করিলেন ; তাহার মধ্যে একজন বেশ সুকণ্ঠী। ইহার পর রমাবাই আমাদের অভ্যর্থনা 
উপলক্ষে একটি বক্তৃতা করিলেন, বক্তৃতার মর্ম আমাদের দেশের প্রশংসা ও আমাদের 
প্রশংসা । তিনি এইরূপে আরম্ভ করিলেন-“ “মহার্ট্র' এই কথাটা যেমন শ্র্তিকঠোর 
খটখটে কথা, মহারাষ্ট্র দেশও তেমনি অসমতল বন্ধুর কঠোর ক্ষেত্র, আর ইহাদের 
অধিবাসীগণের চেহারাতেও সেই অনুযায়ী একটি কঠোরতার ভাব বিদ্যমান। কিন্তু 
ভাষায় কোমলতা, সম্তানগণের মূর্তিতে স্বভাবে কোমলতা বিরাজ করিতেছে। কিন্তু এই 
জন্যই কি বঙ্গদেশের গৌরব ; তাহা নহে। বঙ্গের গৌরব বঙ্গবাসী বিদ্যাবুদ্ধিতে ভারতের 
অন্যান্য জাতিকে ছাড়াইয়া উঠিয়াছেন বলিয়া। ধন্মগত, ভাষাগত, সমাজগত সকল রকম 
উন্নতিতেই বাঙ্গালী অগ্রগামী। মহারাষ্ট্রে রাণাদে, ভাশ্তারকর আছেন সত্য কিন্তু বাঙ্গলা 
দেশে রাণাদে ভাগারকরের সংখ্যা অধিক। কেধল তাহাই নহে তাহাদের মহত্বভাবও 
গুরুতর। বঙ্গের রামমোহন রায়ের যশোগীতি সুদূর পশ্চিমেও ধবনিত।” 

এই বলিয়া সংক্ষেপে প্রথমে রামমোহন রায়ের কীর্তিকলাপ, পরে পূজনীয় 


৩২৮ স্ব্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


পিতদেবের মহতজীবন এবং সেই প্রসঙ্গে ক্রমে আমাদের দেশের ধন্মগিত সমাজগত 
উন্নতির উল্লেখ করিয়া আমাদিগকে অভিনন্দন প্রদান করিয়া পণ্ডিতা বক্তৃতা শেষ 
করিলেন। 

বলিতে ভুলিয়া গিয়াছি, সম্প্রতি পণ্ডিতার এক ইউরোপীয় বন্ধু তাহাকে রামমোহন 
রায়ের এক গোচ্ছা চুল পাঠাইয়াছেন, বন্তৃতার সময় তাহা তিনি আমাদের দেখাইলেন। 

পণ্ডিতার কি চমৎকার বাগ্মিতা, যাহা বলেন অতি হাদয়গ্রাহী করিয়া সরল সুন্দর 
ভাষায় অনর্গল বলিয়া যাইতে পারেন। মিশেস রাণাদেও বলেন বেশ। রমাবাই তাহার 
বক্তৃতার মধ্যে বলিয়াছিলেন, “মহিলাদিগের উন্নতি উদ্দেশে পুনার আর্মহিলা সমাজ 
স্থাপিত হইয়াছে, কিন্তু তাহার এখন আর সাড়াশব্দ নাই, সে গভীর নিদ্রামগ্ন আর বঙ্গের 
নারীগণ সোংসাহে কার্য করিতেছেন।” এই কথার উত্তরম্বরূপ মিশেস রাণাদে উঠিয়া 
বলিলেন,” “ “আর্ধামহিলা” ঘুমাইতেছে সত্য কিন্তু তাহা শিশুর ঘুম, শিশু যেমন ঘুমাইয়া 
বল সঞ্চয় করিয়া জাগিয়া উঠে, আর্ধামহিলা সমাজ তেমনি যৌবনের তেজ লইয়া জাগিয়া 
উঠিবে। নৃতন উদ্যমে কাজ করিবার জন্য সে ঘুমাইয়া বল সঞ্চয় করিতেছে মাত্র।” 

ইহার পর আমি পণ্ডিতা রমাবাইকে তাহার সন্ত্রেহে আতিথ্য ও সাদর অভ্যর্থনার 
জন্য আন্তরিক ধন্যবাদ দিয়া এবং সেই প্রসঙ্গে তাহার গুণবীর্তন ও নিজেদের অযোগ্যতার 
উল্লেখ করিয়া কথঞ্চিৎ পরিমাণে মনের কৃতজ্ঞতা-আবেগ ভার নিবৃত্তি করিলাম। 

বাস্তবিক সাধুসঙ্গের মাহাত্ময সেদিন খুবই অনুভব করিয়াছিলাম। পণ্ডিতার সেই 
আত্মদানের আনন্দ, পরোপকার-ব্রতপালনের অদম্য উৎসাহ দেখিলে নিজের অযোগ্যতা, 
ক্ষুদ্রতা পূর্ণমাত্রায় বুঝা যায়। অথচ তাহাতে ঈর্ষা নাই; আত্মগৌরবের অভাব অনুভব 
নাই, কেননা সেই গৌরব জ্যোতিতে আলোকিত হইয়া আমিও তখন সেই গৌরবভ।গী 
হইয়াছি ; তবে তখনো দুঃখ কেবল এই ভাবিয়া, সেই জ্যোতি একেবারে আত্মসাৎ করিয়া 
ধরিয়া রাখিতে পারিতেছি না। 

হায়! বঙ্গে মহাত্মা পুরুষ উদয় হইয়াছেন সত্য, কিন্তু বঙ্গের মহাত্মা রমণী, বঙ্গের 
রমাবাই কবে উদয় হইবেন? যিনি বঙ্গের নিরাশ্রিতাদিগের দুঃখে হৃদয় শোণিত পাত 
করিতে সমর্থ হইয়া তাহাদিগের দুঃখ ক্ষালন করিতে পারিবেন! যতদিন না তাহা হইতেছে, 
ততদিন হতভাগিণীগণ, তোমরা বুকফাটা কান্না কাদ, তোমাদের অশ্রু কেহ মুছাইবে না। 
ধন্য তুমি রমাবাই! 

সভাভঙ্গে অন্য সকলে চলিয়া গেলে আমরা পণ্ডিতার সহিত আহারাদি করিয়া বিদায় 
লইলাম। একদিনে আশ্রম-বালিকাদের সঙ্গে আমাদের এত ভাব হইয়া গিয়াছিল যে 
তাহারা তখনো আমাদের ছাড়িতে চাহে না। ছোট ছোট মেয়েরা আমাদিগকে জড়াইয়া 
ধরিয়া বলিল, “যাইতে দিব না”, বড় বড় মেয়েরা হাত ধরিয়া বারম্বার বলিতে লাগিল, 
“আর একটু থাক।” তাহাদের এই অকৃত্রিম সরল শ্লেহের স্মৃতি সঙ্গে লইয়া একই সঙ্গে 
আনন্দ ও নিরানন্দ হৃদয়ে আমরা বাড়ী ফিরিলাম। 

পুনার আর একজন রমণী মিশেস সোরাপজি স্ত্রীশিক্ষা বিস্তারের জন্য মহোদ্যমে 
কাজ করিতেছেন। ইনি ধর্ম্ম খৃষ্টান, জাতিতে হিন্দু, বিবাহ করিয়াছেন পার্সী। ইহার সপ্ত 
কন্যা, সকলেই সুশিক্ষিতা। মিস সোরাপজি বি, এ.। যিনি বিলাতে আছেন তিনি ইহারই 


প্রবন্ধ ৩২৯ 


এক কন্যা। আর এক কন্যা হাই স্কুলের প্রধান কত্রী। অন্য দু একজনের বিবাহ হইয়াছে 
এবং বাকী সকলে পুনায় মিশেস সোরা'পজির যে কয়টি স্কুল আছে তাহারই শিক্ষয়িত্রী। 
মিশেস সোরাপজির একটি স্কুলের পুরস্কার বিতরণে আমরা উপস্থিত ছিলাম। স্কুলে ছোট 
ছোট বালক বালিকা উভয়েই পড়ে, আর হিন্দু মুসলমান খৃষ্টান পারসি এই সকল জাতির 
সম্তানই আসিয়৷ থাকে। 
ফিরিবার পথে তাহারা পুনা বন্ধে হইয়া যাইতেছেন। তাহারা হাতে করিয়া পুরস্কার বিতরণ 
করিলেন এবং পুরস্কার প্রদান হইয়া গেলে বালক বালিকাদিগকে সম্বোধন করিয়া 
ইংরাজিতে তাহাদিগের মনোরপ্রক দুই একটি কথা বলিলেন, মিশেস সোরাপজি আবার 
মহারাষ্্রী ভাষায় তাহা অনুবাদ করিয়া বলিতে লাগিলেন। মিস কিনিয়ার্ড যাহা বলিলেন 
তাহার প্রথম কথা,_-তাহারা কখনো এই স্কুলের বালক বালিকাদিগকে ভুলিবেন না, আর 
ছেলেরাও যেন তাহাদিগকে না ভোলে, অন্ততঃ তাহাদের এই ইচ্ছা, এইরূপ আশা। 
ছেলেরা সকলেই এক বাক্যে বলিয়া উঠিল, “কখনই ভুলিব না।” 

তাহাদের দ্বিতীয় কথা ;_-“দেশে গিয়া তাহাদেব বালক বালিকাদিগকে বলিবেন, 
তাহারা সেখানে যেরূপ হাসি মুখে পুরস্কার গ্রহণ করে,__পুরস্কার পাইলে এদেশের 
ছেলের মুখেও সেইরূপ হাসি ফুটিয়া উঠে, তাহাদের মত ইহারাও তখন সেইরূপ 
আনন্দপূর্ণ হইয়া উঠে।” 

নৃতন সংবাদ বটে! অসম্পূর্ণাবৃত-দেহ দীন অসভ্যবেশ ও মলিন মুখের সহিত হাসি 
ও প্রফুল্লভাব এতই অসঙ্গত ও আশ্চর্যজনক ব্যাপার যে তাহা প্রত্যক্ষ দেখিয়৷ গিয়া 
খবর না দিলে সে দেশের বালক বালিকারা এরূপ অসম্ভব কল্পনা পর্যাস্ত করিতে পারিত 
না! এখন তাহাদের নানা জ্বানের সহিত আর একটা জ্ঞান এই বৃদ্ধি হইবে যে, ভিন্নদেশে 
এমন একরূপ আশ্চর্য জীব আছে, যাহাদের ঠিক পশু না বলিলেও বলা যায়, কেন 
না চেহারাতে তাহারা কতকটা মানুষের কাছাকাছি আর শ্বেত প্রাণীর ন্যায় হাসি দ্বারাই 
তাহাদিগকে হর্ষ প্রকাশ করিতে দেখা গিয়াছে! 


৪ 
আমরা পুনার ফ্যানসি ড্রেস বলে শিয়াছিলাম বই কি ; এবার তোমাকে তাহার বিস্তারিত 
বিবরণ লিখিব বলিয়া আগের চিঠিতে আর সে সব কিছু লিখি নাই ; কথাটা লুকাইবার 
কোন অভিপ্রায় ছিল এমন মনে করিও না। 

বলিব কি, সে ভাই এক অপরূপ দৃশ্য! বসন্তের দিনে যেমন মলয়হিল্লোল ছোটে, 
চাদ উঠিলে যেমন জ্যোতম্নার হিল্লোল খেলে, তেমনি ভাই, উ্মুক্তপৃষ্ঠ, নগ্নকণ্ঠ রমণীয়- 
বেশ অপুব্ববরণী সুন্দরীগণ অনুপম সুন্দর 'পুরুষদিগের সহিত মিলিয়া, সুসজ্জিত, 
আলোকখচিত গৃহ চতুর্ণ আলোকিত করিয়া যখন ব্যাণ্ডের তালে তালে দলে দলে ঘুরিয়া 
ঘুরিয়া নাচিতে থাঞ্চেন, তখন সেই গৃহের চারিদিকে যেন একটা রূপের হিল্লোল বহিতে 
থাকে। 

ফ্যান্সি ড্রেস বলে কাহারো একরূপ সাজ দেখিতে পাওয়া যায় না। সকলেই প্রায় 


৩৩০ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


এক একটা কল্পিত নাম গ্রহণ করিয়া তদনুরূপ সাজ করিয়া থাকেন ; কখনো না জানিয়া 
দুইজনে এক নাম গ্রহণ করিলেও উভয়ের সাজের কিছু না কিছু তফাৎ হইয়া পড়ে। 
মনে কর, দুজনেই সাজিয়াছেন রাত্রি, দুইজনেরি কাল কাপড়ের উপর তারার ফুল ঝক 
ঝক করিতেছে; কিন্তু একই স্থান হইতে কিছু আর দুজনে পোষাক প্রস্তুত করান নাই, 
সুতরাং কাহারো কাপড়ে বা ছোট ছোট তারা; কাহারো বড় বড়, কাহারো মাথায় 
অর্থচন্দ্রাকৃতি ঝকঝকে মুকুট, কাহারো মাথায় চাদ নাই; কাল ওড়নার উপর জরির 
তারাফুল শোভা পাইতেছে। 

এইরূপে কেহ সাজিয়াছেন রাত্রি, কেহ উষা, উষায় মৃদু গোলাপাভ বা বেগুনাভ 
শুভ্রবেশ, তাহার উপর ইতস্ততঃ ফুলরাশি ফুটিয়াছে ; মাথায় সোনালি রংয়ের মুকুট হইতে 
শুভ্রশ্থেত সৃন্ষ্ম বস্ত্র ঝুলিতেছে। কেহ বা বসন্ত সাজিয়াছেন, তাহার সব্বাঙ্গে বসন্তের 
ফুল বিকশিত। কেহ বা শুভ্র পুঁতিখচিত শুভ্র বস্ত্র পরিয়া তুষার সাজিয়াছেন। কাহারো 
বা জিপসি-রাণীর সাজ, হাতে ট্যাম্বারিণ, গলায় স্বর্ণমুদ্রার মালা, পায়ের উপরে ওঠা, খাট 
গাউন পরা। কেহ বা নর্তকী বেশী ; আজকাল দেশীয় নর্তকীর অনুকরণে বিলাতে একদল 
নর্তকী হইয়াছে ; তাহারা অবশ্য ঠিক এদেশের নর্তকীদের মত সাজ সজ্জা করে না, 
বা নাচে না; তবে তাহাদের ভাবভঙ্গীটাকে দখল করিয়া লইয়া তাহার উপর আপনাদের 
সুনিপুণ শিল্পচাতুর্যা খাটাইয়াছে। তাহাদের হাতে গলায় গহনা ; কাপড় ও-দেশীয় ধরণে 
ফিরাইয়া ঘুরাইয়া বেশ সুচারুরূপে পরা, নাচের ধরণটাও অবশ্য দেশী রকম ; তবে আরো 
সুভাবভঙ্গীময় ও মনোরম । ফ্যান্সি বলে যিনি নর্তকী সাজিয়াছেন, তিনি অবশ্য নাচিতেছেন 
না। কাহারো পারসী ললনার সাজ, কেহ জাপানী ললনার. জীকালো কোর্তী পরিয়াছেন। 
(জাপানী-বেশী রমণীটি কিছু স্থুলকায়, তাহাকে লক্ষ্য করিয়া অন্য একজন মহিলা নেপথ্যে 
বলিলেন, 91015100 রি! [01191 01955)। কেহ চতুদ্গশি শতাব্দীর কেহ পঞ্চদশ শতাব্দীর 
কেহ ষোড়শ শতাব্দীর মহিলার সাজে সজ্জিত, যেমন কুইন মেরি, ডাচেস্‌ অব বাকিংহম্‌ 
ইত্যাদি। কাহারো বা সামান্য শুভ্রবস্ত্রের উপর হরতন বা রূইতনের ছক্কা পঞ্জার নকসা, 
তিনি আর কি গঞ্জা বা ছক্কা সাজিয়াছেন। এইরূপ গৃহপূর্ণ বিচিত্র সাজ, অধিকাংশ সাজই 
সুদৃশ্য সুশোভন ; এক একটি সাজে যে কত খরচ পড়িয়াছে তাহার ঠিক নাই ; কেবল 
একরাত্রির জন্য ; তাহার পর সম্ভবতঃ সে কাপড় আর ব্যবহারযোগ্য থাকিবে না ; হইলে 
কি হয়, যখন সুকৌশলময় সাজসজ্জার প্রতিফলকে সুন্দরীর সৌন্দর্য্চ্ছটা অত্যুজ্জল 
প্রভায় বিকিরিত হইতে থাকে ; শতশত মুগ্ধ মানব স্তস্তিত প্রশংসাপূর্ণ দৃষ্টিতে যখন সেই 
রূপজ্যোতিকে অভিবাদন করিয়া আত্মপ্রসাদ লাভ করে, তখন সে রাত্রি কি আর শুধু 
একটা রাত্রি; তখন সুবেশীর নিকট মুহূর্ত অনস্তে পরিণত হইয়াছে । তবে এমনো ইংরাজ 
মহিলা আছেন যাহারা এক রাত্রির জন্য এরপ বায়ে কৃষ্টিতচিত্ত; তাহারাই এসময়ে কেহ 
পঞ্জা ছক্কা বা দাসী বাদি সাজেন। নহিলে সকল সুন্দরীগণেরই মনোগত অভিপ্রায় কিসে 
তিনি অন্যের সাজের উপর টেক্কা দিবেন। 

পুরুষদের মধ্যে অধিকাংশ লোকেই আমাদের দেশীয় সাজ পরিয়াছেন, তবে বাঙ্গালী 
বাবুর সাজ ভাবিও না; চীনেম্যানের সাজই বেশীর ভাগ ; কেহবা সস্ত্রান্ত চীন, কেহুবা 
গরীব চীন, কেহ কাবুলি, কেহ নবাব, কেহ রাজা । একজন সিশ্ধীবেশীর চমৎকার অনুকরণ 


প্রবন্ধ ৩৩১ 


হইয়াছিল, রংয়েএও ইংরাজ বলিয়া চেনা যায় না; এমন রং মাখিয়াছেন, ঠিক সিদ্ধি 
দেখাইতেছে। একজন সমস্ত গায়ে ছবির কাগজ মারিয়া বিজ্ঞাপন সাজিয়াছে, একজন 
ভাড় সাজিয়া সকলের সঙ্গে ভাড়ামি করিয়া বেড়াইতেছে। একজন লাইট হাউস 
সাজিয়াছেম, তাহার মাথায় লাইট হাউসের মত ক্ষুদ্র স্তস্ত, তাহার মধ্যে প্রজ্বলিত দীপ। 
সেই স্তস্ত মাথায় করিয়া কিরূপে তিমি ঘুরিয়া বেড়াইতেছিলেন, ইহাও আশ্চর্য্য, তবে 
তিনি নাচেন মাই। আর সর্বাপেক্ষা অদ্ভুত ব্যাপার, একজনের সয়তান সাজ । মুখে কালি, 
মাথায় শিং এবং পিছনে এক গুটান ল্যাজ। দেখিলে সত্যই শিহরিয়া উঠিতে হয়, আমি 
ভাবিতেছিলাম তিনি নাচের সঙ্গী পাইলেন কিরূপে ; ইহা ছাড়া চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ 
শতাব্দীর নাইট, দস্যু রাজা, প্রভৃতির সাজে অনেকেই উপস্থিত ছিলেন ব্যাড বাজিতেছে, 
আর এই সকল বিচিত্রবেশী সুন্দর সুন্দরীগণ ধীর চরণবিক্ষেপে মসূৃণ-কাষ্ঠ-গৃহতল তালে 
তালে ঘর্ষণ করিতে করিতে ঘুরিয়া বেড়াইতেছেন। যেমন বাজনা থামিল তাহারাও 
থামিলেন ; এবং মহিলাগণ পুরুষের বাহুতে হস্ত ন্যস্ত করিয়া চন্দ্রাতপাচ্ছন্ন পানাহার গৃহে 
গমন করিলেন। কোন দুইটি-বা মুক্ত আকাশতলে জাপামিক ল্যান্টার্ন শোভিত কানন 
মাঝে সুদৃশ্য সুকোমল শোভায় বসিয়া মৃদু মৃদু কথোপকথন আরম্ভ করিলেন। আবার 
ব্যাণ্ড বাজিয়া উঠিল, যিমি যেখানে ছিলেন দ্রমতবেগে নাচঘরে আসিয়া পৌছিলেন, যাহার 
সহিত যাহার মাচিবার কথা আছে দুজনে পাশাপাশি হইয়া দীড়াইলেন, আবার নাচ আর্ত 
হইল। নাচঘরের দুই পার্খে উচ্চ মণ্ডপ ; যাহারা নাচেন না, শুধু দর্শক, তাহার সোপানারূঢ় 
ঘূর্ণমান অপূর্ব দৃশ্যের দিকে অবাক নেত্রে চাহিয়া ভাবিতেছি, অসভ্য ভূটিয়া নরনারীর 
নাচে, আর এই সুসভ্য মহামহিমার্ণব ইংরাজ নরনারীর সতাল চরণবিক্ষেপে ভাবগত 
রুচিগত প্রভেদটা এমনি কি? 
বঙ্গনায়ী, তাই যুধি আমরা মমে করি ওরূপ উন্মত্ত সুখ উন্মত্তভাব-প্রণোদিত আমোদ 
সুরূচিজনক সুখের বিধোধী! | 

ইহার কিছুদিন পরে একটা (10501 01655 0911) ফুল বেশে নাচ হইয়াছিল, কিন্তু 
আমরা তাহা দেখিবার জন্য পুনায় অপেক্ষা করি নাই। 

কেঁধল ধল মহে, পুনার ইংরাজ সমাজ তখন নানারূপ আমোদ প্রমোদ ভরপুর। 
গভর্ণর তখন পুমায়, তাই পুনার তখন 99850 চলিতেছিল। আজ গভর্ণমেন্ট হাউসে 
বল, কাল সিভিলিয়ামদের ডিনার, পরশু মাঠে ঘোড়দৌড়, তরশু নদীতে বাচ খেলা 
ইত্যাদি। যতদিম না গভর্ণর মহাবালেশ্বরের পাহাড়ে যনি ততদিন পুনায় এইরূপ 
আমোদের শ্লোত বহিতে থাকে। ইংরাজের মত অদম্যোৎসাহ, সবল শির, উদ্দামতেজ 
নরমাযী পুঙ্গবেরাই এরূপ অবিশ্রান্ত আমোদ, অশ্রান্ত অক্লান্তভাবে দিনের পর দিন রাত্রির 
পর রান্রি মা মামিয়া উপভোগ করিতে পারেন, ক্ষীণজীবী আমরা অল্প পরিশ্রমেও যেমন 
কাতর হইয়া উঠি, অধিক আমোদেও তেমনি হাফাইয়া পড়ি। 

সোলাপুরে আসিবার আগে একদিন কেবল আমরা ঘোড়দৌড় দেখিতে গিয়াছিলাম। 
সে কি ভয়ঙ্কর উত্তেজনাময় দৃশ্য! শ্বেত নীল গীত হরিৎ প্রভৃতি বিভিন্ন বর্ণের পরিচ্ছদধারী 


৩৩২ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


ঘোড়সওয়ারগণ চিহস্থান হইতে একত্রে অশ্বচালনা করিয়া তীর বেগে লক্ষ্যস্থানাভিমুখে 
অগ্রসর হইতেছে। তাহাদের সেই প্রাণপণ অশ্ব চালনা, নিজের জীবনের প্রতি, অশ্বের 
জীবনের প্রতি মায়া মমতাবিহীন উন্মত্ত ভাব, আর কষাহত পদাহত, সফেন মুখ, উত্গ্রীব, 
মৃত্যুভয়হীন অশ্গণের পবন গতি সর্তেও এই একজন অগ্রগামী, পরক্ষণেই অন্যজন 
অগ্রগামী, অবশেষে মুহূর্তের ফেরে বা ভাগ্য ফেরে চুলের তফাতে মাত্র একজনের জয়, 
অন্য সকলের হৃদয়ভেদী পরাজয়, কেহ বা একেবারে সমব্বস্বান্ত : এই ঘোড়ার উপর 
সে তাহার সবর্বস্ব পণ করিয়াছিল, এই সকল দেখিতে দেখিতে হৃৎকম্পিত হইতেছে, 
চক্ষু আপনা হইতে বার বার বুজিয়া আসিতেছে, এত উন্মস্ততাময় উত্তেজনাময় বহুজনের 
হৃদয় বিদারক দৃশ্য চক্ষু যেন আর সহিতে পারে না। 

যুদ্ধক্ষেত্রে যুদ্ধ দেখিয়া স্ত্রীলোকের মনের ভাব কিরূপ হয় সেই দিন ঘোড়দৌড় 
দেখিয়া তাহা আমি বুঝিয়াছি। স্ত্রীলোকের পলিটিক্যাল অধিকার পাওয়া উচিত কি না, 
তাহারা ইহা পাইবার উপযুক্ত কিনা, আজকাল ইয়োরোপে এই এক তর্ক উঠিয়াছে। 
বিপক্ষসভাবলম্বীদিগের একটি যুক্তি স্ত্রীলোকে ত কখনো সংগ্রাম করিতে পারিবে না, 
ইহাতে যখন তাহারা পুরুষের অসমকক্ষ তখন রাজনৈতিক অধিকারে তাহারা দাবী করে 
কি বলিয়া? ইহার উত্তর স্বরূপ অন্যপক্ষেরা বলেন, কত স্থানে স্ত্রীসৈন্য ছিল কত স্ত্রীলোক 
পৃরের্ব যুদ্ধে বীরত্ব প্রকাশ করিয়াছে, অধিকার দিলে স্ত্রীলোকে কেনই বা সংগ্রাম করিতে 
না পারিবে। 

কোন পক্ষের যুক্তি বলবন্তর তাহা ভবিষ্যতের কার্য্যক্ষেত্রে মীমাংসিত হউক, বা 
চিরদিন অমীমাংসিত থাকুক তাহাতে আপত্তি নাই, কিন্তু সেই দিন হইতে আমার মনে 
দৃঢ় বিশ্বাস জন্মিয়াছে এই যে, বাকযুদ্ধে সুনাম লাভ করিলেও বাহুযুদ্ধ স্ত্রীলোকের ধর্ম 
বা কর্ম নহে। তবে এজন্য তাহাদের দুঃখিত বা নিরাশ হইবার কোন কারণ নাই। সভ্যতার 
শ্রীবৃদ্ধি সহকারে বাহুবল্‌ অপেক্ষা বাক্যবলের দিন দিন যের্‌প প্রভাব বাড়িতেছে, ধারাল 
বুদ্ধির নিকট ধারাল অস্ত্রকেও যেরূপ হৃতমান হইতে দেখা যাইতেছে, তাহাতে ভবিষ্যৎ 
রাজনৈতিক ক্ষেত্রেও পুরুষদিগের আশা ভরষা যে সমূলে নির্মূল, নিঃসঙ্কোচে এরূপ 
দৈববাণী করা যায়। 


৫ 
পুনার চিত্রশালায় রবিবর্মার কতকগুলি সুন্দর ছবি আছে, তাহার মধ্যে একখানি বড় 
মজার! কোন যুবতী স্বামীর সহিত আড়ালে যে সকল প্রণয় কথা কহিয়াছেন, তাহার 
গৃহপালিতা চতুরা সারিকা সে সমন্ত'শিখিয়া লইয়া শ্বাশুড়ী ঠাকরুণের সাক্ষাতে তাহা 
আওড়াইতে আরম্ভ করিয়াছে! যুবতীর বিপদ ভাবিয়া দেখ! তিনি ব্যতিব্যস্ত হইয়া দুষ্ট 
সারির মুখ চাপিয়া ধরিয়াছেন। ক্রোধ, লজ্জা, বিরক্তির ভাব অতি সুন্দররূপে মুখে ফুটিয়া 
উঠিয়াছে। 

পুনার প্রদর্শনী গৃহে দেখিবার সামগ্লী এখনো যথেষ্ট আছে! পুনার নির্মিত পিত্তল 
কাসার দ্রব্যাদি এবং মৃত্তিকা মূর্তি, এদেশীয় শিল্পনৈপুণ্যের একটি প্রধান দৃষ্টান্ত স্থল। সেই 
দিন কোন কারণে কিছুক্ষণের জন্য একবার আমরা একটা রাস্তার ধারে গাড়ীর মধ্যে 


প্রবন্ধ ৩৩৩ 


বসিয়া আছি, সেই সময় দেখিলাম, পথপ্রান্তে অশ্বথ বৃক্ষতলে ইষ্টকনিশ্মিতি উচ্চ শিবালয় ; 
সব্বাঙ্গে অলঙ্কার ভূষিতা একটি বালিকা সেই দেবালয়ে উঠিল, উঠিয়া দেবপ্রণাম করিয়া 
প্রদক্ষিণ আরম্ত করিল। সাতবার প্রদক্ষিণ করিতে হইবে, এবং প্রতিবার প্রদক্ষিণের পর 
ভূমিষ্ঠ হইয়া প্রণাম করা নিয়ম, কিন্তু বালিকা কিছুতেই মনস্থির করিয়া প্রদক্ষিণ পৃজা 
শেষ করিতে পারিতেছে না, বার বার থামিয়া থামিয়া ইতস্ততঃ দৃষ্টি নিক্ষেপ করিতেছে, 
আবার অন্যমনস্কভাবে প্রদক্ষিণ শেষ করিয়া প্রণাম করিতেছে । এইরূপে ক্রমশঃই তাহার 
গতি অলস এবং প্রতিবারেই তাহার প্রণামের আনতি কম হইয়া পড়িতেছে। প্রথমবার 
সে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়াছিল, দ্বিতীয়বার বেশ একটু নীচু হইয়া ঘাড় নোয়াইল, 
তৃতীয়বার অমনি ঘাড় নোয়াইল, চতুর্থবার ঘাড় নাড়িলমাত্র ; পঞ্চমবার যেমন ঘাড় তেমনি 
রহিল, অঙ্গুলি দ্বারা কপাল স্পর্শ করিয়া প্রণাম শেষ করিল, ষষ্ঠবার কি করিল, জানি 
না, জানিবার জন্য কৌতৃহল দৃষ্টিতে চাহিয়া আছি, দেখিলাম মন্দিরের নিকটের একটি 
গৃহদ্বারে এতক্ষণ যে রমণী দণ্ডায়মান ছিলেন, তিনি বালিকার নিকটে আসিয়া ত্রুদ্ধস্বরে 
কি বলিলেন, বালিকা তখন সভয়ে রীতিমত প্রকারে প্রদক্ষিণ শেষ করিল। রমণী যে 
বালিকার মাতা তাহা বোধ হয় বুঝিয়াছ। মাতার ভয় পুজানুষ্ঠানের ত্রুটিতে কন্যা দেবতার 
ক্রোধভাজন হইবে, কন্যার ভয় পূজা ঠিক না হইলে মাতার নিকট শাস্তি পাইবে, উভয়ের 
সম্মিলিত ভয়ে মাঝখান হইতে মহাদেব সসম্মানে পূজা লাভ করিয়া লইলেন। এখন 
কথা হইতেছে ভয়ের পূজা কি পূজা, না প্রেমের পূজাকেই আসল পৃজা বলিবে? পুনায় 
আমাদের এক ক্ষ্যাপা বন্ধু আছেন, তিনি বলেন, ভয়ও যা প্রেমও তা, একই কথা; 
যেখানে যত প্রহার সেইখানে তত প্রেম, প্রহার নইলে প্রেম টেকে না। তিনি অনেকবার 
প্রেমে পড়িয়াছেন, কিন্তু প্রহারনিপুণ নহেন বলিয়া বিবাহ করেন নাই। অন্য পক্ষে সে 
বিষয়ে নিপুণা হইলেও বা হইত; কিন্তু তাহারো কোনরূপ প্রমাণ না পাওয়াতে বিবাহ 
সম্বন্ধে তাহাকে একেবারেই হতাশ্বাস হইতে হইয়াছে। তাহার মতে যেমন বিবাহ করা, 
অমনি :89111800' (লগুড়াঘাত) সুরু না করিলে সমস্ত বিশৃশ্বল! 

ইনি তাই এক অদ্ভুত ব্যাপার! পুনার শোভা সৌন্দর্যের কথা তোমাকে আগেই 
বলিয়াছি, কিন্তু সে সকল কিছুই এখানকার তাজ্জব নহে। এখানে আসিয়া যদি তাজ্জব 
দেখিতে চাও ত আমাদের বন্ধুটিকে দেখা আবশ্যক। 

বাহ্যাকারে ইহার যে বিশেষ কিছু অদ্ভুতত্ব আছে তাহা নহে; দেখিতে সাধারণ 
ভদ্রলোকেরই মত। একটু খাটখোট, পাতলা সাতলা, গৌরবর্থু সুশ্রীমুখ, সুপুরুষ বলিলেও 
নিতান্ত অসঙ্গত হয় না, সাজ সঙ্জাতেও অসাধারণত্ব কিছু নাই ; সাধারণ বিলাত ফেরতের 
বেশ ; অর্থাৎ হ্যাটকোটধারী, তবে সন্ধ্যা বেলা যখন হ্যাটের বদলে বালিশের খোলের 
মত এক অপরূপ বস্ত্রাবরণ তাহার মাথার উপর দিয়া কপাল ঢাকিয়া কাণ পর্য্যন্ত নামে, 
আর কোটের বদলে এক টিলা ঢালা আলখাল্লায় দেহমণ্ডিত হয়, তখন বটে সে সাজে 
তিনি যেন খোলসছাড়া স্ব-রূপে বিরাজিত হন, বাহ্যাকৃতি ও অস্তঃপ্রকৃতির ইহাতে এমন 
একটা অপুবর্ব সম্মিলন দেখিতে পাওয়া যায়। 

দুদিন যদি তোমার ইহার সঙ্গে আলাপ হয় তাহা হইলেই বস্‌, ইনি তোমার নিকট 
স্বপ্রকাশ। কথায় কথায় অদ্ভুত বিশেষণের বুলি, অবিরাম মুখভঙ্গী, সমস্তক্ষণ একই প্রসঙ্গ, 


৩৩৪ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


তাহার অন্তরঙ্গ বন্ধুদিগকে লইয়া অবিশ্রান্ত নাড়াচাড়া, তাহাদেরই কথা, তাহাদেরই গল্প ; 
তাহাদের সুখ দুঃখের রহস্াময় বিশ্লেষণে পরমানন্দ লাভ করিয়া অনবরত হাস্য, আর 
এইরূপ ভাষ্য, হাস্য, রহস্যে তোমার অবশ্যস্ভাবী সম্প্রীতি প্রকাশক ভাবের ব্যত্যয় দেখিলে 
আশ্চর্য্য এবং বিরক্তিসৃচক আর্তনাদ যথা 190 /০এ1162, 00 908 0110617519110--ইত্যাদি, 
এবং এইরূপ গল্প ও চীংকারের মাঝখানে সহসা আধচ্ছত্র গানের সুর টানা, বা সহসা 
হাস্যকর গন্ভীরভাব ধারণ করা ;-- খানিকক্ষণ, তাহার কাছে বসিয়া এই সকল ব্যাপার 
দেখিলে সৃষ্টিছাড়া সৃষ্টিতত্ব যে কিরূপ তাহাতে তোমার অভিনব জ্ঞান জম্মিবে, আর সাধু- 
সঙ্গে তুমি নিজে ঠিক প্রকৃতিস্থ আছ কি না, সে সম্বন্ধেও তোমার সন্দেহ উপস্থিত হইবে। 

তিনি যখন একাকী থাকেন, তখন যে তাহার গল্পের বিশেষ ব্যাঘাত ঘটে, তাহাও 
নহে। দূর হইতে দেখ, তিনি একাকী আপন মনে কথা কহিতেছেন, হাত নাড়িতেছেন, 
আর মাঝে মাঝে হাসিয়া আকুল হইয়া উঠিতেছেন। কাছে আসিয়া জিজ্ঞাসা কর 
ব্যাপারখানা কি, তাহা হইলে আবার সেই সকল পুরাণ গল্প,--কিরূপ করিয়া কোন্‌ দিন 
তাহার কোন্‌ করুণাস্পদ বন্ধুদম্পতি পরস্পরের উপর রাগ করিয়া মুখ গোম্সা করিয়া 
বসিয়াছিল, কোন্‌ দিন কোন্‌ আহাম্মক কিরূপ গদগদ ভাবে কোন্‌ সুন্দরীর সহিত কথা 
কহিয়াছিল, কোন্‌ দিন তাহার এক বন্ধু তাহার রহস্যে কিরূপ মর্মান্তিক চটিয়া গিয়াছিল, 
বিবাহ প্রস্তাব করিয়া তিনি কিরপে প্রত্যাখ্যাত হইয়া বাঁচিয়া গিয়াছিলেন-_-আর চুড়ান্ত 
হাস্মজনক ঘটনার দৃষ্াস্তস্বরূপ-_-তাহার সেই প্রত্যাখ্যানকারিণী প্রণয়িণী পরে নিজে হইতে 
আবার কিরূপে তাহাকে বিবাহের ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন, ইত্যাদি নানা গল্পের মধ্যে 
যেটি আপাততঃ তাহার হাস্যের কারণ সেইটির পুনরাবৃত্তি করিবেন। 

হংস যেমন নীর ছাড়িয়া ক্ষীর গ্রহণ করে, সেইরূপ ইনি বন্ধুদিগের গভীর দুঃখের 
মধ্য হইতেও হাস্যরসের সার সংগ্রহ করিয়া নিজের জীবনের খাদ্য সঞ্চয় করিয়া 
রাখিয়াছেন। ইহা হইতে যদি তুমি মনে কর যে, ইহার বন্ধৃতা সব ফাকিফুঁকি, লোকটা 
নিতান্ত হৃদয়হীন, অসার, চপলচিত্ত, তাহা হইলে কিন্তু ভুল বুঝিবে। ইনি যে অসার নহেন, 
তাহার প্রমাণ, সকল শাস্ত্রের সার অস্বশান্ত্র, ইহার মক্ত্িমন্থিত হইয়া সাধারণে বিতরিত 
হইয়া যায়। আর ইহার বন্ধুবাংসল্য এত অধিক যে কঠিন মুত্তিকাও দ্বিধা হইয়া থাকে, 
কিন্তু ইহার বন্ধুত্ব কখনো ভাঙ্গে না। এই দেখ না আমার ভ্রাতার সহিত বহুদিন পূর্বে 
ইহার বিলাতে প্রথম আলাপ, তার পর একজন কর্ম্মসূত্রে একজন জন্মসূত্রে, উভয়ে প্রায় 
৩৫ বৎসর ধরিয়া এই একই অঞ্চলের নিবাসী, ইহা সত্তেও ইহাদের বন্ধুত্ব এই দীর্ঘকাল 
সমভাবে রক্ষিত হইয়া আসিতেছে । “81111121109 015605 ০0170677101” এ প্রবাদ বাক্যটি 
যদি কোথাও খাটে ত ইহার সম্বন্ধে খাটিবার সম্ভাবনা ছিল, অথচ এ সম্ভাবনাটা তাহার 
পক্ষে যেমন অসম্ভব দেখিতেছি, এমন আর কোথাও নহে। আসল কথা, বন্ধুদের খরচে 
ইনি হাসেন বটে, কিন্তু সে হাসি এমন কাটাখোঁচা হীন মোলায়েম, যে তাহাতে বন্ধুত্বের 
উপর কোনই আঘাত লাগে না। বরঞ্চ 'তাহার এই অদ্ভুত ব্যবহারের মধ্য দিয়া এতটা 
বন্ধুবাৎসল্য প্রকাশিত হয় যে, বন্ধুগণও তাহাতে ক্ষুপ্ন না হইয়া তৃপ্তিলাভ করেন। 

চপলতা বলিতে যাহা বুঝায়, অর্থাৎ অনুরাগের অস্থিরতা, ইহার স্বভাবে তাহা আদপে 
নাই বলিলেই হয়। সমস্ত অনুরাগই ইহার নির্টিষ্ট গণ্তীর মধ্যে আবন্ধ। ইনি সঙ্গীতানুরাী 


প্রবন্ধ * ৩৩৫ 


_ ইমন, মল্লার প্রভৃতি ইহার যে কয়টি প্রিয় রাগিণী আছে, তাহা শুনিলে সানন্দে গলিয়া 
যান, ক্ষেপিয়া উঠেন, কিন্তু তাহা ছাড়া অন্যান্য রাগ রাগিণী ইহার নিকট যেন সপত্বীসম্তান, 
কেহ গাহিলে বলেন, “উহা থাক, ইমন গাও, মল্লার ধর” বলিয়াই নিজে “গরজত বরষত 
ভি--” বলিয়া চীৎকার করিয়া উঠেন। গান, গল্প, বোলচাল সকল বিষয়েই তাহার এই 
এক ভাব, এমন কি তাহার প্রেমাভিনয়ও এই ভাবে ধারাবাহী হইয়া একটি পরিবারের 
তিনটি বোনের মধ্যে স্থায়িত্ব লাভ করিয়াছে। ইহার বয়স এখন ৫০ হইবে, এখনো ইনি 
অবিবাহিত। তিনি যখন উক্ত পরিবারের প্রথম ভগিনীর প্রেমে পড়েন-তখন তাহার 
বিবাহ হইয়া গিয়াছে। দ্বিতীয়টির প্রেমে পড়িয়া তিনি প্রত্যাখ্যাত হন; তৃতীয়টি তাহার 
কন্যাস্থানীয়া ; তাহার বয়স এখন ২০ মাত্র; অবশ্য এ কারণে ইহার সহিত তাহার 
প্রেমাভিনয়ের কোন ব্যাঘাত নাই, তাহাকে শাসাইয়া রাখিয়াছেন, অন্য কেহ তাহার হস্ত 
প্রার্থনা করিলেই তিনি তাহাকে ছন্ৰযুদ্ধে আহবান করিবেন। ইহাতে দেখা যাইতেছে, বিবাহ 
না হওয়ায় লাভ ছাড়া তাহার লোকসান নাই। একবার বিবাহ হইলে দ্বিতীয়বার বিবাহ 
প্রস্তাবের সুখলাভে তাহাকে বঞ্চিত হইতে হইত : এখন চিরজীবন ধরিয়া চিরনবীনাগণের 
নিকট তাহার হৃদয়াশা প্রকাশ করিতে পারেন। 

স্ত্রীলোক দেখিতে খারাপ হইলে ইহার আদপে সহ্য হয় না। কুরূপা দেখিলেই তাহার 
নেপথ্য-সম্ভীষণ, 70110,73985 ; আর যখন যাহার উপর রাগ হয় তখন সেও 1101710, 
78985.। বন্ধুগণ কেবল এরূপ সাদর সম্ভাষণ হইতে বঞ্চিত, তাহারা সব 5111), জগতের 
সার সকলি তাহার নিকট 3111, বিশেষতঃ হিন্দুজাত এবং ব্রাহ্মণেরা ; কেননা তিনি নিজে 
খৃষ্টান হইলেও তাহার জন্ম ব্রাহ্গণ বংশে এবং হিন্দু বন্ধুবান্ধব লইয়াই তাহার কারবার। 

ইহার একটা বিশেষ প্রিয়বাক্য “কিক দি বকেট” অর্থাৎ শিঙ্গে ফোকা। মৃত্যু বুঝাইতে 
হইলে, তিনি ইহার পরিবর্তে কখনো অন্য শব্দ ব্যবহার করিয়াছেন বলিয়া মনে নাই। 
বাল্তিতে কেহ লাথি মারিলে ইহার দুঃখ হয় না, তা সে কেন যতই বন্ধু হউক না, 
“তিনিও ত বাল্তির দিকে দিন দিন পা বাড়াইতেছেন, যেমনি লাথিটা মারিবেন অমনি 
কর্ম নিকাশ।” (এইখানে শবাভিনয়)। 

কখন কি একটা কথায় যে ইহার কাহাকে ভাল লাগিয়া যায় তাহার ঠিক নাই। 
এক জনের একদিন মাথা ধরিয়াছিল, ইনি জিজ্ঞাসা করিলেন এই ত তুমি বেশ ছিলে, 
হঠাৎ অসুখ করিল কেন? জিজ্ঞাসিত ব্যক্তি উত্তর করিলেন, “কি করিয়া বলিব ; 
ভগবানের মর্জি”, অমনি 'আচ্ছা”, £০০৫", 11০9" এইরূপ প্লশংসাভিনন্দন তাহার উপর 
বর্ষিত হইতে লাগিল এবং সেই দিন হইতে সৌভাগ্যবান “বক্তা' এবং তাহার মহামূল্য 
হইয়া অমরত্ব লাভ করিল। এখন শুনি যখন তখন হাত নাড়িয়া বলিয়া উঠেন “খোদাকি 
মজ্জির্” এবং সেই সঙ্গে ক্ষণজনম্মা বক্তারও গুণরাশি কীর্তন করিতে থাকেন। 

তাহার বন্ধুপরিবারস্থ তরুণ বয়স্ক বালক বালিকার সহিত, বিশেষতঃ বালিকার সহিত 
তাহার বড় ভাব। ভাবের প্রধান লক্ষণ মুখভঙ্গী করিয়া চুল টানিয়া মাথায় কাগজের টুকরা 
দিয়া তিনি বলেন তিনি পুষ্পবৃষ্টি করিয়া পৃজা করিতেছেন) মনের সাধে তাহাদের বিরক্ত 
করা। যাহারা ইহার প্রতিশোধ গ্রহণ করিতে পারে, যে যত শুধ শুদ্ধ তাহার ব্যবহার 


৩৩৬ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


তাহাকে ফিরাইতে পারে, তাহাকে তিনি তত ভালবাসেন। এমন কি তাহার প্রিয়তম 
“বোকা" হইতেও সে তাহার প্রিয় হইয়া উঠে । (বোকা তাহার প্রিয় বিড়ালের নাম। সম্প্রতি 
সে বাল্তিতে লাথি মারিয়াছে, তাহার স্থলে আর একটি বিড়াল অধিষ্ঠিত)। ইহার টুপি 
ও ছাতি অধিকার করিতে পারিলেই ইনি বিশেষ জব্দ, তাহাতে কোন বালকবালিকা হাত 
দিলে ইনি যেন ব্যাটারির আঘাতে অধীর হইয়া উঠেন। তবে ইহা তাহার সখের সাজা, 
ইহাতে তিনি থাকেন ভাল, তাহাকে নির্ঘাত জব্দ করিবার উপায় তিনি যখন তোমার 
বাড়ীতে নিমন্ত্রিত হইয়া বাস করিতেছেন, তখন ইংরাজদিগকে নিমন্ত্রণ করা। এইরূপ 
নিমন্ত্রণকে তিনি যেমন ভয় করেন, ছেলেরা মুখোষকেও সেরূপ করে না। সোলাপুর 
পুনার কত নিকট কিন্তু এ ভয়ে তিনি এখানে আসা একেবারে ছাড়িয়াছেন। এবার আমরা 
পুনা ছাড়িবার সময় তিনি তাহার বাধাগৎ-বিদায়াভিবাদন-রসিকতা (অর্থাৎ রুমালে ঘন 
ঘন চোখ মোছা আর কান্নার সুরটানা) শেষ করিয়া আমাদিগকে কথা দিলেন, পরের 
হপ্তায় তিনি নিশ্চয় আসিতেছেন। তাহার পর এমন কত হপ্তা পার হইয়াছে, এখনো 
ত তাহার দেখা নাই। প্রতি চিঠিতেই আশ্বাসবাণী “এই আসিলেন বলিয়া ; বেশী দেরী 
হইবে না, বড় জোর হপ্তা খানেকমাত্র ; এই সোলাপুরের ক্রিকেট ম্যাচটা বা ডিনার পাটিটা 
বা গভর্ণর সেখানে যাইতেছেন, সে হেঙ্গামটা চুকিবার মাত্র অপেক্ষা ।” তবে আমরা জানি 
রাবণের স্বর্ণের সিড়ি নির্মাণের আশা করাও যা, তাহার সোলাপুরে আসার আশা করাও 
তাই একই; কেননা এমন একটি সপ্তাহ আসিবে, যে সপ্তাহে এখানে ছোট খাটও একটি 
পার্টি থাকিবে না এরূপ হইবার ত কোনই সম্ভাবনা দেখিতেছি না। তাহা হইলে ত 
এখানকার ইংরাজ সমাজের শ্বাসবন্ধ হইয়া যাইবে । এমনিতেই ত সোলাপুর 19811,1)811 
করিয়া তাহারা অস্থির। এখানকার অল্প স্বল্প আমোদে তাহারা যেন কলসির জলে কই 
মাগুরের মত ধড়ফড় রুরিতেছেন, সে জলটুকুও যদি একেবারে খালি হইয়া যায় তাহা 
হইলে কি আর রক্ষা আছে । আচ্ছা আমি ত অনেকবার আমার চিঠিতে ইংরাজ সমাজের 
উল্লেখ করি ; শুনিলে তোমার কি মনে হয় পিপড়ার সার, কি পতঙ্গ পাল না মৌমাছির 
চাক, কি বল দেখি? আসলে সে রকমটা কিছুই না; জজ, ম্যাজিষ্রেট, আসিষ্টেন্ট 
ম্যাজিষ্ট্রেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিস কর্তী এবং রেলওয়ে উচ্চ কম্মচারী দুই চারি জন 
মাত্র লইয়া এই সমাজ। রেলওয়ের নিন্নশ্রেণীর ইংরাজ কর্মচারীদের সহিত ইহাদের কোন 
সম্পর্ক নাই, তাহারা নীচের দল, সুতরাং এ সমাজের বার। তাহারা ইহাদের সহিত কখনো 
ক্রিকেটম্যাচে যোগ দেয়, কখনো বা ইহাদের কোন সখের নাট্যাভিনয় বা গীতবাদ্যের 
নিমন্ত্রণে আসে। এরূপ নিমন্ত্রণ পাইলে অবশ্য তাহারা আপনাদিগকে সম্মানিত জ্ঞান করে। 
ইংরাজদের আমাদের মত জাতিভেদ নাই; কিন্তু তাহাদের মত পদমর্য্যাদানুরাগ আর 
কোথাও দেখা যায় না। ভূতপুবর্ব কলেক্টার মিষ্টার ক্যান্ডি এ সম্বন্ধে বড় ভাল ছিলেন। 
এখানকার সবজজ মিষ্টার “ম' ফিরিঙ্গি বলিয়া কয়েকজন গোঁড়া সিভিলিয়ান তাহাকে 
ভুক্ত করিয়া লইলেন অর্থাৎ জিমখানার মেম্বর রূপে গ্রহণ করিলেন। অবশ্য মিষ্টার 'ম'য়ের 
এতটা সমাদরের প্রধান কারণ তাহার স্ত্রী। তিনি খাঁটি ইংরাজ, তাহাতে বৃদ্ধের যুবতী 


প্রবন্ধ ৩৩৭ 


আসলে তাহাকেই নিব্ববাসন শাস্তি দেওয়া হয় সুতরাং কলেক্টুরের প্রস্তাব সহজেই কার্যো 
পরিণত হইল। কেবল ইহাই নহে, ইহার সহায়তায় একজন গুজরাটি হিন্দু ষ্ট্যাট্যুটরি 
এসিষ্টেন্ট কিছুদিন পৃব্র্বে এই জিমখানার মেম্বর হইয়াছিলেন। ইহারা সন্ত্রীক প্রায় 
প্রতিদিনই জিমখানায় আসিতেন, খেলাধূলা করিতেন, তবে স্ত্রী ইংরাজি জানেন না তাই 
একটু অসুবিধা হইত। আর একটু এই অসুবিধা যে ইহারা যদিও জাতিভেদ মানেন না, 
ব্রাহ্ম, কিন্তু নিরামিশ ভোজী, সেইজন্য ইংরাজদের সহিত ডিনারে যোগ দিতে পারিতেন 
না, এই কারণে মিশিয়াও ইহারা ঠিক তাহাদের দলে মিশিতে পারেন নাই, কারণ একত্র 
ভোজ ইংরাজ সামাজিকতার সব্র্বপ্রধান অঙ্গ। 

আমরা ইংরাজদের সমকক্ষতা লাভ করা নিতান্ত দুরূহ বলিয়া মনে করি কিন্তু বাস্তব 
পক্ষে খানাপিনায় ইংরাজ যেমন বশ এমন কোন জাত নহে। মিষ্টার ক্যান্ডি থাকিতে 
সোলাপুরের ইংরাজসমাজ বেশ একটু আরামে ছিল। তিনি প্রায়ই নিত্য নূতন আমোদের 
বন্দোবস্ত করিতেন। জিমখানা প্রায়ই বলরুম ও নাট্যশালায় পরিণত হইত ; ক্রিকেট ম্যাচ 
ব্যাডমিন্টন্‌ টুর্ণামেন্ট প্রভৃতিতে সময় সময় বিজাপুরের ইংরাজদলকে পর্য্যন্ত নিমন্ত্রণ 
করা হইত। একবার এইরূপ নিমন্ত্রণে আসিয়া বিজাপুরের ইঞ্জিনিয়ার সপরিবারে আমাদের 
বাড়ীতে অতিথি হইয়াছিলেন। সপরিবার বলিতে তিনি, তাহার স্ত্রী, এবং তাহার স্ত্রীর 
প্বর্ব স্বামী জাত যুবতী কন্যা। ইঞ্জিনিয়ার সাহেব যুবা পুরুষ কিন্তু তাহার স্ত্রী অর্থ বৃদ্ধা। 
তিনি যে কন্যাকে বিবাহ না করিয়া মাতাকে কেন বিবাহ করিলেন ইহাতে সকলেই বিস্ময় 
প্রকাশ করিত। কখনো কখনো এমনো ঘটিয়াছে, নবাগতেরা তাহাদের সহিত আলাপ 
করিতে আসিয়া কন্যাকেই গৃহকন্রী বলিয়া সম্বোধন করিয়াছে, এইরূপ ঘটনায় গৃহিণীর . 
ক্রোধের আর সীমা থাকিত না। 

মিষ্টার ক্যান্ডি এদেশীয় সন্ত্রা্দিগকেও নিমন্ত্রণ আমন্ত্রণ করিয়া যথোপযুক্ত সাদর অভ্যর্থনা 
এবং আমোদপ্রমোদ প্রদান করিতেন। নিশ্রপদস্থ লোককে সম্মানিত করা নিজের 
মানহানিজনক না মনে করিয়া তিনি বরঞ্চ সুখজনক জ্ঞান করিতেন। সেই জন্য সকল 
শ্রেণীর লোকের নিকটই তিনি প্রিয় ছিলেন। রেলওয়ের লোকেরা তাহাকে এত ভালবাসিত 
যে একদিন ক্রিকেটম্যাচের পর সহসা তাহাকে কাধে উঠাইয়া নৃত্য আর্ত করিয়াছিল। 

এখনকার কলেক্টার যে মন্দ লোক তাহা নহে, ইনিও দেশীয় লোকদিগকে বেশ 
শ্রদ্ধা করিয়া থাকেন, তবে নিজের লোকের সহিতও তিনি মেলামিশি করেন কিছু কম, 
জিমখানাতে ত প্রায়ই ইহাদের আসিতে দেখি না। ইহারা বিলাতের বেশ সন্ত্ান্ত লোক, 
এখানকার ইংরাজেরা ইহাদের সমকক্ষ নহে ইহাই তাহাদের মনোগত ভাব। তবে অবশ্য 
এজন্য ইহারা কাহারো সহিত ভদ্রতার ক্রি করেন না, বরঞ্চ বিপরীত ; মিসেস স্তোর 
ভদ্রতা ও তাহার মিষ্ট ব্যবহারে সকলেই মুগ্ধ । তাহা ছাড়া ইহাদের শ্রেষ্ঠত্ব এখানকার 
সকল ইংরাজই স্বীকার করিয়া চলে সুতরাং তাহাদের মনের ভাবেও তাহারা অসন্তুষ্ট নহে। 
মিসেস স্লোর রং বড় সুন্দর, বিলাতে যে তুষার শুভ্র রংয়ের কথা শুনা যায় এ তাহাই। 
এরূপ রং না কি সে দেশের সন্তরাম্ততারি প্রধান লক্ষণ, এখানে তাহার নামটিও ঠিক 
খাটিয়াছে, “স্তর ত স্লোই বটে। ইহাকে দেখিতে নিখুৎ সুন্দরী নহে কিন্তু ইহার কথাবার্তা 
হাবভাব ধরণ ধারণ এত মধুর যে সুন্দরী না হইয়াও ইনি সুন্দর। বাঙ্গালী মেয়ের মত 


স্বর্ণ র. স.: ২২ 


৩৩৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


বেশ একটি বিনয়পূর্ণ লজ্জামাধুরী ইহাতে দেখিতে পাওয়া যায়। ইনি বেশ পিয়ানো 
বাজাইতে পারেন, কিন্তু নিমন্ত্রণ সমাজে বেশী লোকজনের সাক্ষাতে বাজাইতে ইহার এত 
লঙ্জা করে, যে সে সময় ইহাকে বাজাইতে অনুরোধ করা ইহার প্রতি নিষ্ঠুর আচরণ। 
একবার নাকি নিমন্ত্রণ সভায় বাজাইয়া ইনি মৃচ্ছিতপ্রায় হইয়াছিলেন। 

যদি ইহাকে বল, “মিসেস স্নো, শুনিলাম তুমি বেশ বাজাইতে পার”, ত একজন 
বাঙ্গালী মেয়ে এরপ স্থলে যেরূপ আধো বাধো করিয়া লজ্জায় আহ্রাদে অবিশ্বীসে আগ্রহে 
বলিত, সেইরূপ ভাবে মিষ্ট মিষ্ট করিয়া সাগ্রহে বলেন, “না, তুমি ঠাট্টা করিতেছ, কে 
বলিল, কার কাছে শুনিলে, তাও নাকি“হয়, ইত্যাদি।” তিনি যে ভাল বাজাইতে পারেন 
এ কথাটা যেন কিছুতেই বিশ্বাসযোগ্য নহে। মেয়েলি কুসংস্কারও তাহাতে বড় মন্দ দেখা 
যায় না। ১৩ জন ডিনারে বসিবার সম্ভাবনা আছে শুনিলে ইহার কম্প উপস্থিত হয়। 
তাহার ধ্রুব বিশ্বাস এই ১৩ জনের একজন নিশ্চয় শীঘ্ব মরিবে। একবার নাকি তিনি 
প্রত্যক্ষ এইরূপ ঘটিতে দেখিয়াছিলেন। আমি বলিলাম ১৩ জন কেন ১২ জনের 
ডিনারের পরও ত তাহার মধ্যে কাহাকেও শীঘ্ব মরিতে দেখা গিয়াছে, না হয় ১৩ জনের 
ডিনারেও তাহাই ঘটিয়াছিল, ইহাতে ত এমন কিছু বলা যায় না, যে ১৩ জনের ডিনারই 
সাংঘাতিক। এ যুক্তি তাহার নিকট কোন কাজের যুক্তি নহে, তিনি বলেন, “হ্যা, এ সব 
পুরুষমানুষের অবিশ্বাসের কথা, প্রত্যক্ষ চোখে আঙ্গুল দিয়া যখন তাহাদিগকে এ রূপ 
কোন ঘটনা দেখাও তখনও তাহাদের এ রকম উত্তর।” আমাদের মত ইহাদেরো যাত্রার 
শুভাশুভ দিন আছে। কোন অশুভ বারে কোথাও যাত্রা করিতে ইহার বড় ভয়, বিশ্বাস 
তাহাতে অমঙ্গল ঘটিবে। এইরূপ সকল বিষয়েই তাহার একটা বেশ মেয়েলি ভাব দেখা 
যায়। মেয়েদের একেবারে কুসংস্কার নাই, পুরতনের প্রতি শ্রদ্ধা নাই, নিজের বুদ্ধির 
দন্তে তাহারা পৃথিবী মাপিয়া মাপিয়া চলিতেছেন, এমনটা হইলে কেমন যেন একটা 
পৌরুষিক কাঠিন্যে তাহাদের স্ত্রীশোভন সুকোমল হদয়মাধূর্যের মুদ্ধকারিতা ঢাকিয়া যায়। 

তবে যেখানে সুশিক্ষার অভাব, যেখানে সহৃদয়তা সত্তাবের চর্চা নাই, সেখানে 
এরূপ জন্ধ বিশ্বাস নিতান্ত অমঙ্গলজনক বীভৎসভাব ধারণ করে; মিসেস স্োর 
শিক্ষোতকর্ষিত উদারতা ও স্বাভাবিক সহৃদয়তার সঙ্গে এইরূপ মেয়েলীভাব যেন সুন্দরে 
মধুরে মিলিয়াছে। মিশনারীরা যে এদেশের ধর্মহানি করিতে সমেষ্ট, ইহাতে তিনি বিশেষ 
দুঃখিত। তাহার মতে তাহাদের ধর্মও যেমন মুক্তিপ্রদ, আমাদের ধর্মও তেমনি। তিনি 
বলেন, একজন অজ্ঞান যখন প্রস্তরে ঈশ্বরত্ব আরোপ করিয়া ভক্তিভরে পুজা করে, তখন 
ত সে ঈশ্বরকেই ডাকে, ইহার পরিবর্তে যীশুকে ডাকিলে সে কিছু আর অধিক ভক্তি 
ভরে ডাকিতে পারিত না, সুতরাং অজ্ঞানের কাছে যীশু ও প্রস্তরখণ্ড একই, তবে কেন 
বিধন্মী করিয়া তাহাদিগকে তাহাদের পরিবার হইতে স্বতন্ত্র করিয়া দুঃখসাগরে নিমগ্ন করা। 
এই সকল কারণে তাহাকে আমার বড়ই ভাল লাগিত। আমাদের দুজনের বেশ একরকম 
বনিয়া গিয়াছিল। আমি ইহাকে প্রশংসা করিয়া বলিতাম, তুমি যেন ঠিক বাঙ্গালির মেয়ে ; 
তিনি আমাকে কথাটা ফিরাইয়া বলিতেন, তুমি যেন ঠিক একটি ইংরাজের মেয়ে-অবশ্য 
দুজনেরই উদ্দেশ্য ভাল, প্রশংসা করিবার অভিপ্রায়, কিন্তু দুজনার অভি প্রায়টাই ব্যর্থ হইয়া 
কথাটা কেবল উপহাস হইয়া দাড়াইত। 


প্রবন্ধ ৩৩৯ 


এখনকার এসিষ্টেন্ট ম্যাজিষ্ট্রেট পুরোগোছ আ্যাংলো-ইগ্ডিয়ান। সোলাপুরের বেহালা 
বাজিয়ে রেলওয়ে-ইঞ্রিনিয়ার সাহেবের মতে তাহারাই আংলো-ইগ্ডয়ান, যাহারা দিনে 
ঘুমায় আর মসলাওয়ালা কারি খায়। উক্ত এসিট্েন্টের এ দুই লক্ষণ আছে কিনা জানি 
না; তবে ইনি নেটিভবিদ্বেষী। যদিও ইহাকে নেটিভ বলিলেও একদিকে চলে, অন্ততঃ 
গালি দেওয়া হয় না। কেন না ইহার বাপ পিতামহ পর্যান্ত এদেশের খাইয়া মানুষ, এ 
দেশে বসবাস করিয়াছেন, এখানে জনম্মিয়াছেন। “বঙ্গবাসী”কে গভর্ণমেন্ট ছাড়িয়া দিয়াছে 
বলিয়া সে দিন তিনি রাগিয়া আগুণ ; এ সম্বন্ধে তর্ক ওঠায় জজ সাহেব সে দিন তাহাকে 
বেশ দুএক কথা শুনাইয়া দিয়াছিলেন। ইহার নিজের জাত ভায়ারাও এখানে ইহাদের 
প্রতি সন্তুষ্ট নয়, সকলেই বলে বড় 514 4)__ অহঙ্কারী ; গৃহিণীর উপরই অবশ্য এ 
কথাটার প্রয়োগ হইয়া থাকে। তবে সত্যি কথা বলিতে কি, আমরা ইহার অহঙ্কারের 
কোনরূপ পরিচয় পাই নাই, আমাদের সহিত বেশ অসঙ্কোচে মিশিয়া থাকেন। 

ইহাদের কল্যাণে আপাততঃ মেয়ে মহলের গল্প গুজবে বেশ একটু তাপ বৃদ্ধি 
হইয়াছে । ইহাদের ঘরে দুইটি অবিবাহিত যুবতী আছেন, একটি কর্তার বোন, একটি 
গৃহিণীর বোন। জিমখানাতে বা ডিনার পার্টি প্রভৃতি যে কোন নিমন্ত্রণে তাহারা উপস্থিত 
থাকেন, সেইখানেই দেখা যায় সোলাপুরের রহস্যক মিষ্টার বি রুক্মিণী ও সত্যভামার 
মধ্যে শ্রীকৃষ্ণের মত ইহাদের দুইজনের মধ্যে আপনাকে প্রতিষ্ঠিত করিয়া পক্ষপাতিত্বহীন 
সমভাবে উভয়ের প্রতি নিজের শুভ্রদস্তচ্ছটা ও রসাল বাক্যঘটা বর্ষণ করিতেছেন। আমরা 
এবং আর সকলে তাহাদের দিকে আড়নয়নে আনন্দ কটাক্ষপাত করিতেছি, আর এই 
দ্বিমুখী উচ্ছ্বাস সহসা স্তম্ভিত হইয়া একমুখী প্রেম প্রবাহে কি প্রকারে উৎসারিত হইয়া 
উঠিবে সেই অত্যত্তুত এন্দ্রজালিক পরিণাম রহস্য দেখিবার জন্য আগ্রহ-কৌতৃহল-চিত্তে 
অপেক্ষা করিয়া আছি। তবে সম্ভবতঃ আমাদিগের অদৃষ্টে নৈরাশ্য ছাড়া আর কিছু নাই। 
আসিষ্টেন্ট সাহেব ত ফার্লো লইতেছেন ; যুবতী দুইজন শীঘ্বই সোলাপুর পরিত্যাগ 
করিবেন, অথচ এখনো পর্যন্ত ত কোনরূপ হৃদয় ভাঙ্গাভাঙ্গি বা চরণ বিলুষ্ঠিত সাশ্রু 
প্রস্তাবের খবর শুনিতেছি না। 

সোলাপুরের আর একটা সাধারণ গল্পের বিষয়-_এখানকার সিভিল সার্জনের সহিত 
ডফরিণ হাসপাতালের মহিলা ডাক্তারের ঝগড়া। মহিলাটি খৃষ্ট ধর্ম্মবিলন্বী, হিন্দুবংশ, জাতিতে 
পঞ্লাবী রমণী। ডাক্তার ইহার কাজের ক্রমাগত খুৎ ধরেন। সম্প্রতি ইহার নামে একটি 
এইরূপ অভিযোগ আনয়ন করেন যে ইনি অন্যায়রূপে কয়েকটি স্ত্রীলোককে হাসপাতালে 
স্থান দান করেন নাই। হাসপাতালের সভ্যগণ বিচারে ইহাকে দোষমুক্ত করিয়াছেন দেখা 
গেল। যাহাদিগকে ইনি স্থান দান করেন নাই, তাহারা এরূপ সংক্রামক গীড়াযুক্ত যে, 
তাহাদিগের সংস্পর্শে হাসপাতালের অন্যান্য রোগীগণও ক্ষতিগ্রস্ত হইতে পারে। 

একজন স্ত্রীলোকের সহিত পুরুষের ঝগড়া হইলে সহজেই অবলা রমণীর পক্ষ 
সকলে গ্রহণ করে, এখানেও সকলে মিস স--য়ের পক্ষ । তবে তাহাকে অবশা কিছুতেই 
অবলা রমণী বলা যায় না। ডাক্তারের অবজ্ঞা তিনি শুধ সমেত ফিরাইয়া দিয়া থাকেন। 
তাহার মত নিতীঁক নিষ্পরোয়া বেখাতির লোক আমি ত দেখি নাই। ডাক্তার বিলাত হইতে 
সিভিল-সার্জন হইয়া আসেন নাই ; পৃবের্ব আপথিকারি ছিলেন, এখন সিভিল-সার্জনের 


৩৪০ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


পদে উন্নীত হইয়াছেন ; সেইজন্য মিস স- কখনো ইহাকে ডাক্তার বলেন না, তাহার 
নামোল্লেখ করিতে হইলেই তীব্র ঘৃণাসূচক স্বরে বলেন “মিষ্টার অমুক”। এবং কাহারো 
নিকটই তিনি ডাক্তারের সম্বন্ধে অবজ্ঞা প্রকাশ করিতে সঙ্কোচ করেন না। এই ঝগড়ায় 
সোলাপুরের ইংরাজ সমাজ নিতান্ত বিরক্ত, সকলেরি ইচ্ছা ইহা মিটিয়া যায়। ডাক্তার 
এখন এতদূর নরম হইয়া আসিয়াছেন যে মিস স--তাহার অবজ্ঞাসূচক ব্যবহার ত্যাগ 
করিলে এ ঝগড়া মিটিয়া যাইতেও পারে, কিন্তু তিনি অটল। 

কিছুদিন পুবের্ব ১৫ দিনের ছুটি লইয়া মিস্‌ স - মান্দ্রাজ গমন করেন, তাহার 
অনুপস্থিতি কালে রেলওয়ে ডাক্তার পিয়ার্স তাহার হইয়া হাসপাতাল দেখিবার ভার গ্রহণ 
করেন, কিন্তু অল্পদিনের মধ্যেই তাহার বদলি হইয়া অন্য স্থানে যাইতে হয়। সিভিল সার্জন 
সেই সময় সৌজন্য প্রকাশ করিয়া মিস স--এর রোগীদিগের তত্ত্বাবধান লইতেন। মিস 
স- আসিয়া সেজন্য তাহাকে একবার ধন্যবাদ পর্য্যন্ত দিলেন না। আমরা কিছুতেই তাহাকে 
বুঝাইতে পারিলাম না, যে তিনি তাহার ধন্যবাদের পাত্র। পঞ্জাবী মেয়ে বটে। ইহাদের 
বিবাদের সূত্রপাতের কারণ কি জান? মিস--স নাকি একজন যুবককে সুপুরুষ বলিয়া 
ডাক্তার পত্রীর নিকট প্রশংসা করেন। তিনি একলা কেন, মহিলাদিগের মধ্যে অনেকেই 
তাহাকে সুন্দর বলিয়া থাকেন। সেইজন্য আমাদের মধ্যে ইহার একটি নাম বাঙ্গালায়, 
জনান্তিকে ছিল কন্দর্প। এখন ডাক্তারপত্রীর মত মেয়ে, প্রায় দেখা যায় না, তিনি সেই 
কথার উপর রং ঢং দিয়া জিমখানা শুদ্ধ লোকের কাছে সেই গল্প করিয়া বেড়ান, মিস 
স--রোখাল মেয়ে, তিনি ইহা শুনিয়া চুপচাপে সহিয়া থাকিবার পাত্র নহেন, ডাক্তারপত্রীকে 
ইহার জন্য বেশ দুদশ কথা শুনিতেও হয়! সেই হইতে দুজনের মনান্তর ঘটে। 

যে ডাক্তার পিয়ার্সের কথা উল্লেখ করিলাম ইনি বড় ভাল লোক, তিনি এদেশীয় 
পটুগিজ খৃষ্টান। তিনি মহারাষ্ট্রী যুবকদিগের মঙ্গলের জন্য বিশেষ যত্রুবান। কেহ কেহ 
মনে করেন মিস “স'য়ের প্রতি ইনি যেন কিছু “মধুভাবাপন্ন”, এমনটা মনে করিবার 
যে বিশেষ কোন কারণ ঘটিয়াছে তাহা অবশ্য নহে। তবে ইনিও দেশী খৃষ্টান উনিও 
দেশী খৃষ্টান, উভয়ে উভয়ের ফাদে পড়িবার বেশ উপযুক্ত, অথচ উভয়েরই হাত পা 
খোলা, মুক্তাবস্থা, বন্ধনপ্রিয় লোকদিগের প্রাণে ইহা সহ হয় না, তাহারা তাই নিজের 
মনোগত অভিপ্রায় হইতে এরূপ অনুমান করিয়াই থাকেন ভাল। বাস্তবিক, মেয়েরা সব 
দেশেই সম্ন। ভালই হৌক মন্দই হৌক, পরের কথা লইয়া থাকিতে পারিলে ইহারা 
যেমন আরামে থাকেন এমন কিছুতে না। গবর্ণর আসিতে ত ইহাদের সুখের সীমা ছিল 
না। গবর্ণর ছিলেন এখানে বড় জোর.৩৬ ঘণ্টা ; ইহার মধ্যে ত্রিশ ঘণ্টা কাল ত তাহাদের 
অশ্রান্ত আমোদ, মধ্যাহ ভোজ, রাত্রি ভোজ, বৈকালিক ব্যায়াম ক্রীড়া, সায়াহিক 
আতসবাজি, স্কুল সমিতির অভিনন্দন, সভাসমিতির অভিনন্দন--এইরূপ নিমন্ত্রণের 
উপর নিমন্ত্রণে, সাজের উপর সাজ পরিবর্তনে তাহাদের ত উত্তেজনার বিরাম নাই, ইহার 
উপর আবার সাব্বভৌমিক রহস্যে সমালোচনার ধূম। জজ কালেক্টরের বাড়ী গভর্ণরকে 
যে ভোজ দেওয়া হইতেছে, তাহাতে নিমন্ত্রিত হইবার কাহারা উপযুক্ত, কাহারা না ; কাহার 
কিরূপ পদমর্য্যাদা, কে যথেষ্ট 1.0) 1119, কাহার কিরূপ হাবভাব, কিরূপ ধরণ ধারণ, 
এই সব গল্প গুজবে কিছুদিন আগে হইতে মেয়ে মহল বিলক্ষণ সরগরম হইয়া 


প্রবন্ধ ৩৪১ 


উঠিয়াছিল। জিমখানার মেম্বরদিগের মধ্যে এখানে দুইজন উচ্চপদস্থ সন্ত্রীক রেলওয়ে 
কর্মচারী আছেন। ইহাদের মধ্যে মিষ্টার এবং মিসেস ও" দম্পতি সবর্ববাদীসম্মতিক্রমে 
সন্ত্রান্ততায় অন্য সকলের অসমকক্ষ প্রমাণ স্বরূপ বেশী কিছু বলিবার আবশ্যক নাই, 
মিসেস নিমন্ত্রণ পত্র লিখিতে হইলে লেখেন, “৬11 908 81৬০ ] 119 [1085110" কিন্ত 
মিষ্টার ও মিসেস “র'য়ের নামে, আর যতই নিন্দা রটুক, তাহাদের সম্বন্ধে এ অপবাদ 
এ পর্যন্ত উঠে নাই, এবার কেহ কেহ তাহাতেও সন্দেহ প্রকাশ করিতে লাগিলেন। 

মিসেস 'র'য়ের অনেক গুণ আছে, নাচিয়ে, গাইয়ে, কইয়ে, বলিয়ে, লোকের সঙ্গে 
সহজেই বেশ বনিবনাও করিয়া লইতে পারেন, এমন কি তাহার কল্যাণে কেহ কেহ 
যা” নন তাহাও বনিয়া গিয়াছেন। মিষ্টার ল পুবের স্ত্রীলোক দেখিলেই লজ্জায় জড়সড় 
হইয়া পালাইতেন। জিমখানায় গিয়া দেখিতাম, বিলিয়ার্ড লইয়াই ইনি আছেন ; ব্যাডমিন্টন 
ঘরে ভূলিয়াও ইনি পা বাড়ান না। তাহার পর মিসেস “র'য়ের সহিত আলাপ হওয়ায় 
ইনি যেন সোনার কাটির স্পর্শে সহসা জাগিয়া উঠিলেন, এখন আর জিমখানায় তাহার 
মত স্ত্রীজাতির সেবাপরায়ণ (190১5 1101) দ্বিতীয় কেহ নাই, কোন রমণী আসিতে 
না আসিতে সব্বাগ্রে তিনি টৌকী বাড়াইয়া দেন, ব্যাডমিন্টন খেলায় পুরুষ পাওয়া 
যাইতেছে না, মিশেস র বলিলেন--“11.__-৬০০1 ১০0 [010১১ মিষ্টার ল-_কিছু পূর্বে 
ক্রিকেট খেলিয়া শ্রান্ত হইয়া আসিয়াছেন তবুও খেলিতে সম্মত হইলেন। আর আগে 
তাহাকেই বলিতে শুনিয়াছি, “179101)7077171017” | (এখানে যে যাহাকে দেখিতে পারে 
না, যে যেটা অপসন্দ করে, অমনি তাহাকে 17019 করে)। মিশেস র- এইরূপ কারণে 
মেয়ে মহলের কতকটা ঈর্ধাভাজন, বুঝি বা সেইজন্য তাহার প্রতি এরূপ গুপ্ত কটাক্ষ । 

যাহা হউক, গভর্ণরের ভোজ উপলক্ষে অন্য সকলের ত মহা আমোদ কিন্তু বেচারা 
যীহারা এই ভোজ দিতেছেন তাহাদের কি মুস্কিল! কলেক্টারের বাড়ী সায়াহ্ণ ভোজ, 
আমাদের বাড়ী মধ্যাহ্ন ভোজ--সকলেই নিমন্ত্রণ প্রত্যাশা করিতেছে, যাহাকে না বলা 
হইবে, সেই দুঃখিত হইবে, অথচ জিমখানা শুদ্ধ সকলকে নিমন্ত্রণ করাও নিতান্ত অসুবিধা, 
স্থানাভাব, কি করা যায়। কলেন্টরের স্ত্রী আমাদের বাড়ী আসিতেছেন, আমরা তাহাদের 
বাড়ী যাইতেছি। কাহাকে বাদ দিলে মন্দের ভাল হইতে পারে, ভোজের সময়েই বা কোন 
রমণীর ভার কোন পুরুষের উপর দেওয়া যায়, এই সকল মান অপমানজনক কায়দার 
মীমাংসাভিপ্রায়ে আমাদের যতটা ভাবিতে হইয়াছিল, ইহাতে যতটা মক্তি্ষিশক্তির অপব্যয় 
হইয়াছিল, সীমান্ত প্রদেশের যুদ্ধেও ইংরাজ গভর্ণমেন্টের বোধ করি তত ভাবনা বা অর্থের 
অপব্যয় হয় নাই। অবশেষে নানা যুক্তি নানা মন্ত্রণার পর জিমখানা শুদ্ধ সকলের জন্য 
কোনপ্রকার স্থান সন্কুলান করিয়া অনেকটা হৃদয় বেদনা ও তজ্জনিত অভিশাপের হস্ত 
হইতে আমরা অব্যাহতি পাইলাম। এইরূপে জিমখানার প্রত্যেক মেম্বর এবং তাহার 
অন্তনীতি সম্বন্ধে খুঁটিনাটি করিয়া বলিতে গেলে এখনো ঢের বলা যায়, কিন্তু আঠার পর্র্ব 
মহাভারত লেখা আমার উদ্দেশ্য নহে, আমি ব্যাস অবতার হইয়া জন্মগ্রহণও করি নাই, 
সুতরাং সে সব কথায় এইখানেই ইতি দিয়া মেম্বরদিগের দৈনিক আমোদ প্রমোদের একটু 
বিবরণ বলি শোন। 

আমাদের বাড়ী জিমখানা হইতে অনেকটা দূরে, সেখানে যাইতে হইলে উদ্যোগ 


৩৪২ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


পব্রের বন্দোবন্তে এই ক্ষুদ্র পরমায়ু যেন হ্ষুদ্রতর হইয়া আসে। তাই বৈকালিক ভ্রমণের 
পর সন্ধ্যার সময় একবার অমনি জিমখানায় উকি দিয়া বা এক আধ বাজি ব্যাডমিন্টন 
খেলিয়া আসা ছাড়া অন্য সময় সেখানে যাওয়া হয় না। কিন্তু অন্যান্য মেম্বরেরা সকলেই 
হইয়া সচিত্র পত্রিকাদি দেখেন, খেলাধুলা, গল্পস্বক্প করেন। পুরুষরা সকল খেলাতেই 
আছেন, ব্যাডমিন্টন টেনিস প্রভৃতিতে তাহারা মেয়েদের সহিত যোগ না দিলে সে খেলা 
জমে না; আর গল্ফ, বিলিয়ার্ড ত তাহাদেরি খেলা ; তাহারা খেলেন, মেয়েরা অনেক 
সময় নিকটে বসিয়া তাহা দেখেন ও তারিফ করেন। সময় সময় পুরুষেরা ক্রিকেটও 
খেলিয়া থাকেন। এই সব আমোদ ছাড়া রাত্রে মাঝে মাঝে পরস্পরের বাড়ী ভোজ 
নিমন্ত্রণও আছে। জজ কালেক্টার প্রভৃতি স্টেসনের শীর্ষস্থানীয়গণই বেশী নিমন্ত্রণ করেন। 
নিমন্ত্রণে আহারের পর সাধারণতঃ গান বাজনা হইয়া থাকে, কখনো কখনো নাচও হয়। 
পুবের্বই বলিয়াছি, নিমন্ত্রণ, নৃত্যগীত, যত বেশী, ইহাদের স্ফর্তিও তত বেশী। আপাততঃ 
এখানে নবযুবক অপেক্ষা যুবতীর ভাগই অধিক, তাই নাচের তেমন একটা সুবিধা না 
থাকাতে যুবতীদিগের মধ্যে হাহাকার। ডাক্তারের দুই কন্যা সম্প্রতি বিলাত হইতে 
আসিয়াছেন। ডাক্তারপত্রীর ভাবনা, এই নিজী স্থানে তাহাদিগকে কিরূপে বাঁচাইয়া 
রাখেন। ইহা হইতে মনে করিও না ইংরাজদিগের আমোদ ছাড়া অন্য কোন কাজকর্ম 
নাই। তাহা নহে, ইহাদের “মটো" কাজের সময় কাজ, আমোদের সময় আমোদ। এই 
জন্যই ইহারা অধিক কাজও করিতে পারে। তাহা ছাড়া ইংরাজদের যেরূপ বিবাহ পদ্ধতি 
তাহাতে স্ত্রীপুরষের এরূপ একত্র সম্মিলন ব্যতীত বিবাহের তেমন সুবিধা নাই। সুতরাং 
ইহা তাহাদের পক্ষে আমোদ ওঁষধ দুইই ৷ স্ত্রীপূুরুষের এইরূপ মেলামেশার আর একটি 
গুণ, পরস্পরের নিকট প্রশংসিত হইবার ইচ্ছায় স্ব স্ব স্বভাবজাত গুণগুলি ফুটাইয়া 
তুলিবার দিকে অনুরাগ" এইরূপে উভয়ের প্রশংসা উভয়ের উপর কিরূপ কার্যকারী 
এবং ইহার সম্মিলিত ফলে সমাজকে কিরূপ বল প্রদান করে, তাহা ইহাদের সহিত মিশিয়া ' 
দেখিলে বুঝা যায়। আর একটা কথা, বাহির হইতে শুনিতে এ সমাজকে যেরূপ উচ্ছুঙ্খল, 
অদ্ঠুত বলিয়া মনে হয়, ভিতরে প্রবেশ করিয়া দেখিলে তেমনটা কিছুই দেখিতে পাওয়া 
যায় না! ইহাদের সমাজ নিয়ম এমনই আটে ঘাটে বাধা যে এক পাঁ বাড়াইতে হইলেও 
ইহাদিগকে সেই নিয়মের বাধাবাধির মধ্য দিয়া যাইতে হয়; নহিলে অমনি নিন্দার, 
তগ্তলৌহ ছাক তোমাকে জ্বালাইয়া তোলে। ইহাতে গায়ে ফোস্কা পড়ে না সত্য, কিন্তু 
আগুনের জ্বালা সহে, তবু নিন্দার জ্বালা সহে না। 

আমাদের বাড়ীতে প্রতি মঙ্গলবারে একটি করিয়া টেনিসপার্টি হয়। জিমখানার সমস্ত 
মেন্বরগণই সে দিন এখানে আসেন। টেনিস খেলার নিমন্ত্রণ বলিয়া সে দিন যে কেবল 
টেনিস খেলাই হয় এমন নহে; টেনিসের পর প্রায়ই গান বাজনা হইয়া থাকে। আর 
বর্ধা বাদল হইলে যে দিন টেনিস খেলার সুবিধা না হয়, সে দিন গান বাজনা ছাড়া 
মিউজিক্যাল চেয়ার, তাসখেলা, হেঁয়ালি প্রভৃতি যে সকল খেলা ঘরের মধ্যে বসিয়া হইতে 
পারে তাহা খেলা হয়। মিউজিক্যাল চেয়ার কিরূপ বলি শোন। যদি ১২ জন এ খেলায় 
যোগ দিতে চান ত ১১ খানি চৌকী পাশাপাশি সাজাইতে হয়; তাহার পর একজন 


প্রবন্ধ ৩৪৩ 


পিয়ানো বাজাইতে থাকেন আর ১২ জন লোক চটৌকীগুলি দ্রততবেগে প্রদক্ষিণ করেন, 
যেই বাজনা থামে, তাহাদিগকে চৌকীতে বসিয়া পড়িতে হয়। এখন বসিতে হইবে ১২ 
জন লোকের, টৌকী আছে ১১ খানি, কাজেই যিনি তাড়াতাড়ি দখল করিতে না পারেন, 
তাহার আর বসা হয় না; তিনিই হারিয়া যান। যিনি হারেন তিনি আর খেলিতে পান 
না, তখন খেলিবার লোক মোট ১১ জন, একখানি চৌকী কমাইয়া আবার খেলা আস্ত 
করা হয়। এইরূপে প্রতিবারে একটি করিয়া লোক ও একখানি করিয়া টৌকী কমিতে 
কমিতে যখন মেট একখানি চৌকী অবশিষ্ট তখন খেলা শেষ। 

স্ক্যানড্যাল বলিয়া একরূপ তাসখেলা আছে সে মন্দ নয়। দুই প্যাক তাসের এক 
প্যাক সম্মুখে রাখিয়া অন্য প্যাকের সমস্ত তাসগুলি যীহারা খেলিতেছেন তাহাদিগকে 
বাটিয়া দিতে হয়। তাহার পর পালায় পালায় একজন করিয়া কোন একটা প্রশ্ন করেন ; 
যেমন ধর একজন বলিলেন, 'কে চোর”, বলিবার পর সম্মুখে রক্ষিত প্যাক হইতে একখানি 
কাগজ উঠান হইল, সেই তাসের সমান তাস যাহার হাতে থাকিবে, তিনিই চোর। 
ভালরকম প্রশ্ন করিতে পারিলে খেলাটা বেশ জমে । কতকগুলি মেয়ে পুরুষে একদিন 
খেলিতে খেলিতে একজন পুরুষ প্রশ্ন করিলেন, “আমাকে কে চায়?” তাহার প্রণয়িনীও 
অবশ্য একজন সহত্রীড়ক ; প্রশ্নকারীর ইচ্ছা তাহার হাত হইতেই কাগজখানি বাহির হউক, 
কিন্ত্ব একটি লাজুক বালিকার হাতে সে কাগজখানি ছিল, বালিকা লজ্জায় সারা, সকলে 
হাসিয়া অস্থির, আর যিনি প্রশ্ন করিয়াছিলেন তিনিও নত মুখ। তাহার দেখিতে ইচ্ছা 
শ্রীপঞ্চমী, দেখিলেন কৃষ্ণঠাকুর। 

হেঁয়ালি খেলা বোধ হয় তুমি জান। অভিনয়ের মধ্য হইতে দর্শকদিগের হেয়ালিটি 
বাহির করিতে হয়। যেমন ধর, কথাটি পাহাড় ; একজন সাজিলেন রোগী--তাহার পায়ের 
হাড় ভাঙ্গিয়াছে ; ডাক্তার আসিয়া তাহার পা টিপিয়া টুপিয়া দেখিতে লাগিলেন, দর্শকেরা 
বুঝিলেন পাহাড়। আর একরূপ খেলা, যতজন লোক ঘরে আছেন তাহার মধ্যে প্রথমে 
একজন একটি কবিতার ছত্র রচনা করিয়া তাহার শেষ কথাটি মাত্র আর একজনকে 
বলিলেন। তিনি আবার আর এক ছত্রে তাহার মিল করিয়া শেষ কথাটি তৃতীয়কে 
বলিলেন। এইরূপে উপস্থিত সমস্ত লোকের রচনা হইয়া গেলে কাগজগুলি মিলাইয়া দেখা 
হয়। অনেক সময় সমস্তুটা এমন অপরূপ হইয়া দাড়ায় যে দেখিতে বড়ই আমোদ হয়। 
আমরা কয়জনে বহুদিন আগে গঙ্গার ধারে বসিয়া একদিন এইরূপ খেলা করিতেছিলাম, 
কিরূপ মজার কবিতা হইয়াছিল দেখ। 


জ্যোছনা-তরঙ্গ-রঙ্গে উৎলিত-- দিক 
সহকার শাখে বসি ডাকিতেছে-পিক 
যুবক দাড়ায়ে এক বাহুপাশে-শিক 
যুবতী বিশ্মিত মুদ্ধ স্তবূ--অনিমিথ। 

কি ভুলে রয়েছি ভুলে হা ধিক--হা ধিক 
চাঙ্গা-হিয়া রাঙ্গা পায়ে পেয়ে মাঙ্গা-ফিক 
পাষাণে খোদিত যেন সেই সে--তারিখ 
সব সহে সহে নাক প্রেমেতে--সরিক। 


৩৪৪ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


ইংরাজদের আর একরূপ আমোদ, বন্ধুবান্ধব আলাপীদিগকে দিয়া নিজের খাতায় 
কিছু লিখাইয়া লওয়া। নানালোকে নানারূপ লেখেন, কেহ কবিতা, কেহ প্রবাদ, কেহ 
উক্তি, সবগুলি একত্রে দেখিতে বেশ লাগে ভাল। একবার আমাদের একটি বন্ধু, একটি 
কবিতাটি ইংরাজ মহিলার খাতায় ইংরাজিতে লিখিত হইয়াছিল। আমি তাহাকে বঙ্গভাষায় 
স্থায়িত্ব প্রদান করিয়াছি, তাই তোমার দৃষ্টির জন্য পাঠীইলাম। 


একটু লেখো গো তুমি একটুকু যা তা, লেখো তুমি যাহা খুসী মনে আসে তব। 
পুরাইতে হবে মোর খাতাটির পাতা। হৃদয় বিধুনী কথা, কাদুনি বিলাপ, 
গদ্য হোক পদ্য হোক যাহোক তাহোক, মানে হীন মোদ্দাহীন উন্বান্ত প্রলাপ ; 
লেখো শুধু, রাখ কথা, দুচারিটি শ্রোক। সেলির মতন ভাব ; শুধু স্বপ্নময়, 
মুতের কি জীবিতের যাহারি বচন, গভীর গম্ভীর কিবা যোগতত্তব চয়; 
কিম্বা যদি থাকে কোন তোমারি রচন; কিম্বা অনুরোধে যদি পারি তোমা দ্বারা 
যাহা ইচ্ছা লেখো তুমি ক্ষতি নাই তাতে, লিখাইতে রসময় লেখা সদ্য গড়া ; 


জীকাল--বাঁধান এই পুস্তকের পাতে। সকলি সমান তারা হবে মম পাশে, 
তিক্ত গালাগালি কিন্বা রহস্যচাতুরী, লেখো তুমি যা খেয়াল মনে তব আসে। 
কঠোর ব্যঙ্গ অথবা তীব্র জারিজুরি ; খাতাটির পাতাখানি পূরাতে বাসনা, 
সুমধুর রঙ্গ ভরা রসাল বিষয়, তাই এত অনুরোধ তাকি বুঝিছ না? 
অথবা উপজে যাহে ঘোরতর ভয় ; ভাল হোক মন্দ হোক ক্ষতি তাহে নাই 


সত্য হোক নিথ্যা হোক পুরান কি নব; লিখেছ খাতায় তুমি ; যথেষ্ট তাহাই। 


৬ 
ইতিমধ্যে আমরা পাগুরপুর ও আকেলকোট ঘুরিয়া আসিয়াছি। পরিষ্কার প্রাতঃকাল, 
ঝকঝকে রৌদ্র, অন্তর বাহির স্ফৃর্তিময় ; বাড়ীর বাহির হইয়া ভাবিলাম, কি শুভক্ষণেই 
যাত্রা করিতেছি। এটা যে অন্য যুগ নহে, কলিযুগ, লক্ষণ অলক্ষণ, যাত্রা অযাত্রা এ যুগে 
যে কেবল একটা কথার মাত্রায় মাত্র পরিণত হইয়াছে, তাহা একেবারেই ভুলিয়া 
গিয়াছিলাম। ভালই হইয়াছিল, আগে হইতে ভয়ে ভয়ে মরার চেয়ে বিপদে পড়িয়া 
একেবারে মরাও ভাল, ইহাই জ্ঞানী প্রবচন! আজ আমি যে নৃতন কথা বলিয়া তোমার 
এবং পৃথিবী শুদ্ধ লোকের অজ্ঞান অন্ধকার হরণ করতঃ নিজের ভবিষ্যৎ কীর্তিস্তস্ত রচনা 
করিয়া রাখিতেছি, সেদিন বিপদের ভয়ে যাত্রা রহিত করিয়া উক্ত বাক্য লঙ্ঘন করিলে 
তাহার কোনই সম্ভাবনা ছিল না। 

তাপিনী হইয়া বিবরে লুকাইয়াছে, কিন্তু ইংরাজ ললনার ্বল্নকেশ সত্তেও সাপিনী যখন 
সে দেশে মুখ দেখাইতে লজ্জা পায় তখন তাহার কারণ যে স্ত্রীলোকের দীর্ঘ কেশ নহে, 
অনেকদিন যাবৎ তাহা প্রমাণ হইয়াছে । সুখের বিষয় রায়গুণাকর ইংরাজ আমল পর্য্স্ত 
জীবিত ছিলেন না ; তাহা হইলে তাহার নিজের মতকে নিজের হাতেই খণ্ড বিখণ্ড করিতে 
হইত। এখন কথা এই, সাপিনীর কেন তবে এ লজ্জা ভয়! সে দিন রেলের গাড়ীতে 


প্রবন্ধ ৩৪৫ 


বসিয়া আমি সে গুঢ় তত্তুটি আবিষ্কার করিয়াছি। উক্ত কারণ সুন্দরীর দীর্ঘকেশ-রাশি নহে, 
তাহার শক্তিরূপা জিহ্বা। 

ষ্টেশনে সেদিন মহা ভিড়, ফার্ট ব্লাশেও এমন একটি খালি কামরা পাওয়া গেল 
না, যেটি আমরা চারিজনে নিবির্ববাদে অধিকার করিয়া বসি। কাজেই আমাদের দুজনকে 
একটি মহিলা কক্ষে আশ্রয় লইতে হইল ; আর আমাদিগের সঙ্গী পুরুষ দুইজন স্বতন্ত্র 
গাড়ীতে গিয়া বসিলেন। গাড়ীতে উঠিয়া দেখিলাম একজন ইংরাজললনা তখনো রাত্রি- 
বেশ পরিধৃত অবস্থায়, একটি বেঞ্চে অর্থ লীন হইয়া আয়েসে চা পান করিতেছেন, আর 
একটি স্থুলকায় ফিরিঙ্গি-রমণী অন্য বেঞ্ে বসিয়া আছেন। আমরা গাড়ীতে উঠিয়া 
যখোচিত ভদ্রভাবে তাহাদের অধিকৃত দুইটী বেঞ্ধের যৎকিঞ্চিৎ করিয়া স্থান অধিকার 
করিয়া বসিলাম। তাহাতে আমরা অনধিকার চর্চা বা কাহারো কিছু ক্ষতি করিতেছি না 
বলিয়াই জানিতাম, কিন্তু সাবর্বভৌমিক স্বাধীনাধিকারবাদী ইংরাজ ললনাটির মেজাজ ইহাতে 
নিতান্তই বিগড়িয়া গেল, তিনি চায়ের পেয়ালা পিরিচ সশব্দে পোর্টম্যান্টের উপর রাখিয়া 
সহচরীকে সম্বোধন পৃব্বক আমাদের আগমন সম্বন্ধে সক্রোধ মন্তব্য প্রকাশ করিতে আরম্ত 
করিলেন। ভদ্রলোকের মেয়ে এমন রূঢ় হইতে পারে আমি ত আগে তাহা জানিতাম 
না। (ফার্ট ক্লাশের আরোহী, কাজেই ভদ্রমহিলা বলিয়া ধরিয়া লইতে হয় : তাহা ছাড়া 
দেখিতেও মন্দ নহে)। যাহা হৌক তাহার মন্তব্যের মোদ্দাখানা এই, তিনি যখন গাড়ীতে 
ওঠেন, তখন ষ্টেসন-মাষ্টারের কথায় বুঝিয়াছিলেন, এ গাড়ীতে আর কেহ উঠিবে না। 
এ কথার অন্যথা করিয়া রেলওয়ের লোকে তাহার প্রতি যে অন্যায় অবিচার করিল, 
হায়দ্রাবাদ পৌছিয়াই তিনি খবরের কাগজে তাহা রিপোর্ট করিবেন ; আর এজন্য পরের 
্টেসনের ট্টেসন-মাষ্টারকেও তাহার নিকট জবাবদিহি করিতে হইবে। এইরূপে প্রকাশ্যে 
রেলওয়ের কর্তৃপক্ষগণের উপর এবং অপ্রকাশ্যে বেচারা আমাদের উপর শব্দভেদী বাণ 
প্রয়োগেও সন্তোষ লাভ না করিয়া অবশেষে ষ্টেসনের যে খানসামা তাহাকে চা দিয়া 
গিয়াছিল, তাহার উপর ক্রোধ বজ্র নিক্ষেপণে প্রবৃত্ত হইলেন। তাহার অপরাধ, সে বিশ্বাস 
করিয়া এতক্ষণ তাহার নিকট পেয়ালা পিরিচ রাখিয়া গিয়াছে, এখনো তাহা লইতে আসে 
নাই। 

তাহার এইরূপ অকারণ ক্রোধ দেখিয়া প্রথমটা আমরা ভারী অবাক হইয়া 
গিয়াছিলাম ; কিন্তু তাহার পর নিবিরকার দার্শনিকের মত শান্তভাবে তাহার মুখের দিকে 
চাহিয়া মনোভাবের সহিত মুখ সৌন্দর্যের সমন্ধালোচনা করিতে করিতে একটা নৃতন 
জ্ঞান এবং বেশ একটু আনন্দলাভ করিলাম। সবর্বাপেক্ষা বিস্মট্য়র বিষয় যে কি, এ সম্বন্ধে 
এ পর্যন্ত আমার নিজের কোন একটা স্থির মতামত ছিল না। ছেলেবেলায় জানিতাম, 
খাদ্যের অনাদরই চুড়ান্ত বিস্ময়জনক ; কেননা পড়িবার সময় বেণেদয়া আমাদের পুরাতন 
দাসী) আমাকে খাইতে গীড়াগীড়ি করিলে যদি বিরক্ত হইয়া বলিতাম যে, খাওয়ার চেয়ে 
আমার পড়তে বেশী ভাল লাগে ; তাহা হইলে তাহার বিস্ময়ের সীমা থাকিত না। বড় 
হইয়া দেখিলাম এ সম্বন্ধে বিস্তর মতভেদ ; এমন কি সারা কনফেসন আযালবম্‌ খুঁজিয়া 
একরকম দুটো মত মেলে না; এবং অধিকাংশ মতই এমন স্ব স্ব প্রধান যে, মামার 
সম্বন্ধী, এবং পিসার ভাই অপেক্ষাও পরম্পরে অধিক সন্বন্ধবিহীন। দেখ না, আমাদের 


৩৪৬ স্ব্ণকৃমারী দেবীর রচনা-সংকলন 


বন্ধুবর চা-বাবু বলিতেছেন, বাঙ্গালী ঘরের আতুরে ছেলে বাচিয়া থাকার মত বিস্ময়জনক 
ব্যাপার আর কিছু নাই; আবার তোমার মতে সুন্দর মুখই জগতের মধ্যে আশ্চর্য্য বস্তু! 
আমার তখন সামান্য বিষয়ে এইরূপ মতবৈচিত্র্যই সবর্বাপেক্ষা আশ্চর্যজনক বলিয়া মনে 
হইত ; কিন্তু সেদিন সুন্দরীর ক্রোধ-বিকৃত মুখের দিকে চাহিয়া জ্ঞানোদয় হইল যে, সুন্দর 
মুখে উগ্র বিকৃত ভাবের মত বীভৎস এবং আশ্চর্যাজনক দৃশ্য সংসারে আর কিছু নাই। 
সুন্দরীগণ এই কথাটি মনে রাখিলে সংসারের অনেকটা উপকার সাধন করিতে পারেন! 
আমার তখন এমনটা ইচ্ছা করিতেছিল একখানা আয়না লইয়া তাহার মুখের সামনে 
ধরি। কিন্তু দর্পহারী মধুসূদন তাহাতে আর অবসর দিলেন না ; উপদেশ দান আর উপদেশ 
পালন যে এক নহে তৎক্ষণাৎ বুঝিলাম। ইংরাজসুন্দরী চায়ের পেয়ালার উপর পেয়ালা 
চাপাইয়া খানসামার উপর তর্জন গর্জন করিতে করিতে যেমন হাত বাড়াইয়া তাহাকে 
পেয়ালা পিরিচ দিতে যাইবেন, অমনি অভিপ্রায়ে বা অনভিপ্রায়ে জানি না পিরিচের 
খানিকটা উচ্ছিষ্ট চা স--য়ের কাপড়ে পড়িয়া গেল। রাগটা তখন কিরকম হইল বুঝিতেই 
পার। কিন্তু ইংরাজের ভদ্রতাকে সাবাস! যেমনি এই ঘটনা, অমনি ক্ষণবিলম্ব না করিয়া 
তিনি অসঙ্কোচ-দুঃখ প্রকাশে তৎপর হইলেন, কেবল তাহাই নহে ; কাপড়খানি ধৌত 
হইয়া উদ্ধার লাভ করিবে এরূপ আশ্বীস প্রদানেও ত্রুটি করিলেন না। তবে তাহাতে 
যে আমরা কতদূর সান্ত্বনা লাভ করিয়াছিলাম বলা অনাবশ্যক! যাহা হউক নীচ যদি উচ্চ 
ভাষে, সুবুদ্ধি উড়ায় হেসে, এই মহৎবাক্যটির অনুসরণে আপনাদিগকে মহত্ব প্রদান করাই 
তখন শ্রেয় বিবেচনায় তৎকৃত ক্ষতির জাজ্জবল্যমান প্রমাণকেও মৌখিক শিষ্ট প্রয়োগে 
সম্পূর্ণ নাস্তিত্ব প্রদান করিয়া ভাবিলাম, অতঃপর এইখানেই তাহার ক্রোধপবের্বর শেষ। 
কিন্তু দেখিলাম তাহা নহে। একটা বড় স্টেসনে গাড়ী থামিবামাত্র সুন্দরী বস্ত্রাদি পরিবর্তন 
করিয়া নামিয়া গেলেন। অনেকক্ষণ ধরিয়া আমাদের চক্ষের উপর ষ্টেসন-মাষ্টারের সঙ্গে 
তাহার কথাবার্তী চলিতে লাগিল। কি কথা তাহা অবশ্য জানি না ; তবে অনুমানে বুঝিলাম 
আমাদের সম্বন্ধেই কথা চলিতেছে । তিনি সম্ভবতঃ আমাদের তাড়াইবার ফন্দীতে আছেন 
আর ্টেসন-মাষ্টার তাহাকে হতাশ্বাস করিতেছে, সম্ভবতঃ তাহার নিকট আমাদের পরিচয়ও 
প্রকাশ করিয়াছে। যাহা হউক, তাহাদের কথাবার্তী শেষ না হইতে হইতেই ট্রেন ছাড়ার 
ঘণ্টা পড়ায় তাহার তাড়াতাড়ি গাড়ীতে উঠিতে হইল, লাভের মধ্যে সে ষ্টেসনে তাহার 
খাওয়াই হইল না। তিনি যখন মনের দুঃখে গাড়ীতে ফিরিয়া আসিলেন আমারও দুঃখ 
হইতে লাগিল। গাড়ীতে আসিয়া নিরাশভাবে শুইয়া পড়িয়া কুদ্বন্বরে সহচরীকে বলিলেন, 
“আমার কিছুই খাওয়া হইল না, বাড়ী গিয়া দেখিতেছি অসুখে পড়িব।” কথাটা এইরূপ 
ভাবে বলিলেন, তিনি যদি অসুখে পড়েন ত যেন রেলওয়ের কর্তৃপক্ষগণ অনুতাপে 
আত্মহত্যা করিবে। শ্রীরাম মেথরকে আমার মনে পড়িল, মদ খাইলেই সে অভিমানপূর্ণ 
হৃদয়ে বেসুরে চীৎকার করিয়া গ্রাহিত, “মারবে তুমি মরব আমি অপ্চ হবে কার।” 

দুঃখের বিষয় তাহার এত মানাভিমান, তর্জজন গর্জন সমন্তই চা-দানির বিপ্লব-. 
আলোড়নের মত অল্পক্ষণেই শেষ হইয়া গেল। আমাদের ইচ্ছা করিতেছিল আরো 
কিছুক্ষণ তিনি তাহার এ সুখস্বপ্ন উপভোগ করুন ; কিন্তু জীবন ও রেলগাড়ী কাহারো 
জন্য দীড়াইতে চাহে না, কাহারো সাধ পূর্ণ করিতে অবকাশ দেয় না। আমাদের মনের 


প্রবন্ধ ৩৪৭ 


বাসনা মনেই রহিল, ট্রেন হুস্‌ হুস্‌ করিয়া আধ ঘণ্টার মধ্যে ষ্টেসনে থামিল। আমরা 
আমাদিগের আনন্দসঙ্গ হইতে সুন্দরীকে বঞ্চিত করিতে বাধ্য হইয়া দীর্ঘ নিশ্বাস ফেলিতে 
ফেলিতে অগত্যা নামিয়া পড়িলাম। ষ্টেসনে রাজরথ আমাদের জন্য প্রস্তুত ছিল, আমরা 
উঠিতেই সারথি নল-গৌরবে অশ্বচালনা করিয়া আঠার মাইল পথ অবিলম্বে অতিক্রম 
করিয়া আকেলকোট আসিয়া পৌছিল। 

বাঙ্গলার যেমন বর্ধমান, নবদ্বীপ, তেমনি আকেলকোটি এ অঞ্চলের একটি ক্ষুদ্র 
জেলা। কিন্তু রাজ্য ক্ষুদ্র বলিয়া রাজা নিতান্ত ক্ষুদ্র নহেন; না পদমর্য্যাদায় না 
আকৃতিগৌরবে। সম্মানে তিনি প্রায় আমাদের কুচবেহারেরই সমকক্ষ হইবেন; প্রকৃত 
রাজক্ষমতা তাহার হস্তে, প্রজাদিগকে তিনি ফাসিও দিতে পারেন ; আর আকৃতিতে তিনি 
বেশ একটু হৃষ্টপুষ্ট ; বিধাতাপুরুষ তাহার শত্রদিগের মুখে মধু দিতে দিতে যে তাহাকে 
সৃষ্টি করিয়াছেন, তাহাকে দেখিলে এমন ভ্রম কাহারো হইবার সম্ভাবনা নাই। আকেলকোটে 
দর্শনীয় বড় কিছু নাই। গ্রাম্যদৃশ্য, সোলাপুরের মত ধুধূকারী শুল্কমাঠ, শস্যশ্যামল বিরল 
ক্ষেত্র, ইতস্ততঃ বিক্ষিপ্ত তরুপুঞ্জ, আর তাহার প্রাণের মধ্যে ক্ষুদ্র লোকালয়, অধিকাংশই 
কুটির, মাঝে মাঝে দু একটি অট্টালিকা, এক স্থানে রাজদুর্গ অভ্রভেদীরূপে দণ্ডায়মান। 
রাজপ্রাসাদ নবনিম্মিতি, প্রাসাদ সংলগ্ন বাগান বড় সুন্দর ; প্রাসাদের অভ্যর্থনালয় অর্থাৎ 
ড্রইংরুম ইংরাজি ফ্যাশানে বেশ জমকালো করিয়া সাজানো ; তবে অসামান্য সাজসজ্জা 
নহে; আমাদের দেশের ধনী লোকের অনেকের গৃহ ইহা হইতেও জমকালো রকমে 
সুসজ্জিত। 

আমরা ভাবিয়াছিলাম, রাণীর গভর্ণেস মিস্‌ মকসন গৃহটি সাজাইয়াছেন-_কিন্তৃ 
শুনিলাম তাহা নহে, রাণীসাহেবের নিজেরি সুরুচিশৃঙ্খলা এবং কলাকৌশল ইহাতে 
প্রকাশিত। রাজা আমাদের সঙ্গে লইয়া যাহা কিছু দেখাইবার সব দেখাইয়া বেড়াইলেন। 
স্কুলবাড়ী, বিচারালয়, রাজবাজার, দুর্গ, রাজপ্রাসাদ, এমন কি প্রাসাদের প্রত্যেক গৃহটা 
_ সুসজ্জিত ড্রইংরুম হইতে আর জওয়ারি গমপূর্ণ ভাগ্ডারগৃহ ও মহামূল্য হস্তীসিংহাসন 
যেখানে থাকে সেই হাওদাখানা পর্যাস্ত আমরা দেখিলাম। আমাদের সম্মানে চিত্রবিচিত্রদেহ, 
মাহুতপষ্ঠ, মহাদস্তী রাজহস্তী দুইটিও উদ্যানে দাঁড়াইয়া শুপ্ডাগ্রভাগ তুলিয়া সেলাম করিতে 
লাগিল। এই সকলের মধ্যে ছেটি ছেট মুণ্ময় গমপ্রকোষ্ঠগুলি দেখিয়া স--য়ের আহ্রাদের 
সীমা রহিল না; তদ্দর্শনে আকেলকোটে আসাটা তাহার সার্থক বলিয়া মনে হইল। তবে 
মুনিদিগের দ্বারাই যে মতভেদ জিনিষটা এক তরফা দখলীভূত নহে তাহার পরিচয় দৈনিক 
জীবনের প্রতিমুহূর্তেই পাইতেছি। ক্ষুদ্র সংসারিকদিগের মধ্যে মতের অমিলটা এমনতর 
প্রবলবেগে দিন দিন বৃদ্ধি লাভ করিলে এতগুলো মাসিক পত্রিকার কিরূপ শোচনীয় অবস্থা 
দাড়াইত বল! 

আমাদের ভাগ্য যেমনই হউক, মাসিকপত্রের সৌভাগ্যবশতই বোধ হয়, আমাদের 
দুজনের প্রতিপদেই প্রায় মতের 'অমিল হইয়া থাকে, এবারো হইল, আমি ত গমকুঠরির 
মধ্যে কোনই সৌন্দর্য দেখিলাম না। রাজার সাদর অভ্যর্থনায় শ্রীতি লাভ করিয়া যখন 
রাণীর দরবারে উপস্থিত হইলাম, তখন মনে হইল এতক্ষণ বৃথা সময় নষ্ট করিয়াছি, 
আকেলকোটের মধ্যে যাহা দর্শনীয়, রাজার যাহা শ্রেষ্ঠ রত্ন, তাহা এইখানে বিরাজিত। 


৩৪৮ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


বাস্তবিক রাণীর সেই মিষ্ট মুখের মিষ্টহাসি অমায়িক সৌজন্য-সরলতা অতি মনোহারী। 

মিস্‌ মকসন রাণীর এবং রাজারো সেক্রেটারী । উভয়েরি অত্যন্ত প্রিয়। বস্তুত পক্ষে 
ইনিই রাজ্যের হর্তাকর্তী। ইনিও কিন্তু বেশ লোক ভাল, রাজারাণী যেমন ইহাকে 
ভালবাসেন, ইনিও তেমনি তাহাদের শুভাকাঙক্ষা করিয়া থাকেন। ইহার সহিত কথাবার্তা 
কহিতেও বেশ আরাম আছে। লোকটা বেশ সাহিত্যানুরাগী, পড়াশুনা লইয়াই এক রকম 
আছেন। 

রাজা এতদিন পূর্ণ ক্ষমতা লাভ করেন নাই। আমরা সেখান হইতে আসিবার পর 
তিনি ইংরাজ গভর্ণমেন্ট কর্তৃক মহা ঘটায় রাজ্যাভিষিক্ত হইয়াছেন। এই উপলক্ষে লক্ষ 
লক্ষ টাকা ব্যয় হইল, কিন্তু তাহার মধ্যে গরীব দুঃখীদের দান ৫০০০ হাজার মাত্র, আর 
সব খরচ ইংরাজ-পৃজার আয়োজনে । ইংরাজগণ এই উপলক্ষে আকেলকোটে নিমস্ত্রিত 
হইয়া তিন চারদিন ধরিয়া নৃত্যগীত ভোজোৎসবে অতিবাহিত করিয়াছিলেন। তাহাদের 
অভ্যর্থনার সীমা ছিল না। আর রাজার অতি অল্পই আত্ত্রীয়বন্ধু এই শুভ উৎসবপর্বে 
নিমন্ত্রিত হইয়াছিলেন। গভর্ণমেন্ট ছেলেবেলা হইতে রাজাকে ইংরাজভক্ত করিতে সচেষ্ট, 
সে অভিপ্রায় তাহাদের সুসিদ্ধ! রাজা আত্তীয়দিগকে সম্মান করেন না, ইংরাজদের সন্তুষ্ট 
করিয়াই তিনি সক্তুষ্ট। আত্মীয়গণও সেইজন্য তাহার প্রতি সন্তুষ্ট নহেন। রাজা রাণী ও 
মিস মকসনের বিশ্বাস তাহারা তাহাদের উদ্দেশ্যে বিষভাণ্ড লইয়া বসিয়া আছে। রাজার 
এ পর্যন্ত পূত্র সন্তান হয় নাই, রাজা রাণী উভয়েই সেজন্য ক্ষুগ্ন। তাহাদের জ্যেষ্ঠ কন্যাটির 
বয়স ৬/৭ বৎসর হইবে, সুন্দর মুখখানি। 


ভারতী ও বালক, আশ্বিন, কার্তিক, পৌষ, মাঘ ১২৯৮, জ্যৈঠ, আষাঢ়, অগ্রহায়ণ ১২৯৯ 


পাণ্ডারপুর 


পাগ্ডারপুর বোম্বাই অঞ্চলের সর্র্বপ্রধান তীর্থস্থান। বিঠোবাদেব এই পুণ্যস্থানের অধিষ্ঠাত 
দেব। ইনি কৃষ্ণেরই অবতার বিশেষ বলিয়া কথিত। নামটি বিষ্ণনামের অপত্রংশ বলিয়াই 
আমার মনে হয়। কালোরপে আমাদের দেশের কৃষ্মমূর্তিকেও ইনি হার মানাইয়াছেন। 
বিঠোবাদেব দর্শনে পাগ্ডারপুরে'আষাটি এবং ফাল্গুনি মেলায় দিখ্িদিক হইতে এখানে লক্ষ 
লক্ষ লোকের সমাগম হয়। আমরা যদিও অসময়ে গিয়াছিলাম কিন্তু তাহাতে দেবদর্শনের 
কোন ব্যাঘাৎ ঘটে নাই, ভরসা করি অনুমিত পৃণ্লাভেরও কোন ব্যতিক্রম ঘটিবে না। 
হরিশ্ন্দ্রের অবস্থঁটা লোভনীয় নহে, নহিলে মুগ্ধ কণ্ঠে বলিতে পারিতাম, এমনতর 
নিবির্বকার নিষ্কাম তীর্থযাত্রায় যদি চরম ও পরম পুণ্য না মেলে তাহা হইলে শাস্ত্রই মিথ্যা। 
কেননা সামান্য বা অসামান্য, গুপ্ত 'বা প্রকাশ্য কোনরূপ কামনাপরবশ হইয়া আমরা 
পাণ্ডারপুর যাত্রা করি নাই, আমাদের সেখানে গমন কেবল মকদ্দমা সুত্রে । 
পাণ্ডারপুর সোলাপুরের বিচার বিভাগের অন্তর্গত। সেখানকার দেবপুরোহিতগণ 
দেবতাকে লইয়া আপনাদিগের মধ্যে মহা বিবাদ বাধাইয়াছে, তাহার নিষ্পত্তির জন্য ভ্রাতা 


প্রবন্ধ ৩৪৯ 


মহাশয়ের এখানে আগমন ; আমরাও তাহার অনুবত্তী।- দেবতার অদৃষ্ট ফলাফল এবার 
মনুষ্যের হাতে-ইনি এখন দেবতারো দেবতা ।- 

এ দেশে “লোকপ্রিয়' এই বিশেষণটি জজ সাহেবের নামের সহিত অবিচ্ছেদ্যভাবে 
সম্বন্ধ। লোকপ্রিয় ঠাকুর সাহেবের অভ্যর্থনায় পাগারপুরে মহোৎসব চলিতেছে। ভীমা 
নদীতীরে ক্রম রথবেষ্টী, হস্তী অশ্ব জনসঙ্কুল, বাদ্য বাদন ঘোষী স্বাগত ও বিদায় উৎসব 
এবং পাণ্ডারপুর অবস্থিতিকালীন দৈনন্দিন অভ্যর্থনা অভিনন্দনের বিরাট সভা, অগ্নিবাজি, 
সম্মানার্থে প্রতিদিন বার ঘণ্টায় তের পাব্র্বণের অনুষ্ঠান,-সে এক অপূর্ব ব্যাপার। 
ভাগ্যিস বিঠোবাদেব ইহুদিদিগের ঈর্াপরায়ণ দেব নহেন। র 

পুরোহিতগণ এখানে দুই শ্রেণীতে বিভক্ত--বড়বে ও সেবাধারী। আমার মনে হয় 
বড়ুবে ও বড়ুয়া একই শব্দ, দেশভেদে উচ্চারণে ঈষৎ প্রভেদ হইয়া পড়িয়াছে মাত্র। 
বড়ুয়াগণই প্রধান পাণ্ডা_সেবাধারীগণ পূজারী মাত্র। বড়ুয়াগণ বলে তাহাদিগের পূর্ব্ব- 
প্রুষগণ সেবাধারীদিগকে বেতন দিয়া পৃজারি নিযুক্ত করেন। ইহারা উহাদিগের 
বংশানুক্রমিক দাসমাত্র। সেবাধারীগণ আপনাদিগের নিজস্ব অধিকার সপ্রমাণ করিতে চায়। 
ইহা লইয়া অনেকদিন হইতে উক্ত দুইদলের বিবাদ চলিতেছিল--হাইকোর্ট হইতে উহাদের 
পারস্পরিক অধিকার অনধিকার মীমাংসাও হইয়া গিয়াছে। দেব আয়ের কত অংশ কাহার 
প্রাপ্য, দেবপৃূজার কোন্‌ কার্য কাহার, আরতিতে অধিকার কাহার, গহনা পরাইবার 
অধিকারী কাহারা, পাদ্য-অর্থা দিবে কাহারা, এ সমস্ত খুঁটিনাটি পর্যন্ত হাইকোর্ট সাব্যস্ত 
করিয়া দিয়াছে, তথাপি কার্যস্থলে সে হুকুম নিবির্ববাদে পালিত হয় না, পূজার সময় 
এই সব খুঁটিনাটি লইয়া উভয় পক্ষে মহাদ্বন্ব এমন কি মারামারি পর্য্যন্ত বাধে। সময় 
সময় পুলিসও তাহাদিগকে নিবারণ করিতে পারে না। এই কারণে কিছু দিন হইতে 
দেবপৃজাই বন্ধ। ইহাতে উভয় পক্ষেরি বিশেষতঃ বড়ুয়াদিগের বিস্তর ক্ষতি, কেননা 
দেবদক্ষিণার অধিকাংশ বড়ুয়াদিগেরই প্রাপ্য। কিন্তু সেবাধারীরা জবরদস্ত শত্রু, বড়ুয়াদিগের 
অধিকার তাহারা সবর্বাংশে অবাধে স্বীকার করিতে চাহে না, প্রতিপদে বলপৃবর্বক নিজ 
পক্ষের অধিকার গ্রহণ করিতে হইলে বডুয়াদিগকে দাঙ্গা করিতে হয়, ফৌজদারী মকদ্দামা 
বাধে-তাই সুখের চেয়ে সোয়াস্তি ভাল-এই বাক্যের অনুসরণে আর্থিক ক্ষতি সহ্য 
করিযাও এ মোকদ্দমার নিষ্পত্তি পর্য্যন্ত ইহারা দেবপৃজা বন্ধ রাখিতে বাধ্য হইয়াছে। 

সেবাধারীরা আপাততঃ বড়ুয়াদিগের নামে এই বলিয়া মকদ্দামা আনিয়াছে যে 
দেবতাদিগের অলঙ্কার যাহা দেবসম্পত্তি তাহা বড়ুয়ারা আত্মঘ্তাৎ করিয়াছে আর দেবতার 
আয় যে পরিমাণে দেবকার্য্ে ব্যয় হওয়া উচিত, তাহা না হইয়া অধিকাংশই বড়ুয়াদিগের 
ভোগে ব্যয়িত হয়। ইহার বিচার করিতে লোকপ্রিয় ঠাকুর সাহেবের এখানে আগমন, 
_এবং কোন না কোন পক্ষে অপ্রিয়ভাজন হইবারই তাহার সমূহ সম্ভাবনা।_ 

দেবপৃজার সময় উভয় পক্ষে কিরূপ তুমুল ছন্দ বাধে তাহা না দেখিলে বলিয়া 
বুঝাইবার নহে। উভয় পক্ষের মুমূর্ষু গঙ্গাযাত্রীও যেন সে সময় প্রাণবন্ত বীর্য্বন্ত হইয়৷ 
হুহুস্কারে সংগ্রামরত হয়।-একজন বড়ুয়া পাণ্ডা প্রতিদিন ডাকবাঙ্গলায় আমাদের 
তত্বাবধানে আসেন। আমাকে আৰ্ধা দেবী নামে সম্বোধন করেন। দক্ষিণী ভাষায় ভগিনীকে 


৩৫০ স্ব্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


আক্কা বলে ; ইহারা দক্ষিণী ব্রাহ্মণ। ইহার শুস্ক যষ্টিবৎ জীর্ণ দেহ ও নিরীহ ভক্তিময় শীর্ণ 
মুখের দিকে চাহিয়া ইহার প্রতি আমার নিতান্ত একটি সকরুণ বাৎসল্য ভাবের উদয় হয়। 

দ্িপ্রহরে আহারাস্তে দাদা কোর্টে যাইবার পর আমি লিখিবার সরঞ্জাম সম্মুখে লইয়া 
বারান্দায় আসিয়া বসি ; পাণগ্ডামহাশয় সহসা আসিয়া নিঃশব্দে অভিবাদন পূর্বক নীচে 
মাদুরে আসন গ্রহণ করেন।-আমি কলম রাখিয়া আতিথ্যধর্্ম স্মরণে অতিথির শ্রীতি 
সম্পাদন অভিপ্রায়ে সহাস্যে কুশল জিজ্ঞাসা করিয়া--নানারপ প্রশ্নের অবতারণা করি। 
কিন্তু বিনিময়ে প্রতিবার অতি বিনীত সংক্ষিপ্তসার উত্তর মাত্র পাইয়া যথাসাধ্য চেষ্টা সত্তেও 
আমার প্রশ্নের ভাণ্ডার আপনা হইতে ফুরাইয়া আসে, কথাবার্তী নীরবতায় পরিণত হয় 
-আমি তখন কিংকর্তব্যবিমূঢ ভাবে কলম টানিয়া লইয়া মৌনে পুনরায় লিখিতে আরম 
করি, তিনি একটি প্রাণহীন গৃহসরঞ্জামের মত নিঃশব্দে নিস্তন্ধে ভক্তিমান চিত্তে আমার 
কলমাগ্রে দৃষ্টি স্থাপনা করিয়া বসিয়া থাকেন।- 

লেখার মাঝে মাঝে আনমনে কখনো তাহার সহিত দুই একটি কথা কহি; এবং 
প্রায়ই তাহার একশব্দে নিঃশেষ উত্তর ফুরাইবার পর সেই স্পন্দহীন মুখের দিকে চাহিয়া 
বাহিরের শীতরৌদ্রতপ্ত নিস্তব্ধ নিঃঝুম প্রান্তরে' দণ্ডায়মান পত্রবিরল শীর্ণ তরুর সহিত 
পরীক্ষা বাসনা করি। একদিন দেখিলাম, মিথ্যা অনুমান করি নাই। শুষ্ক তরু কঙ্কাল 
কয়লাতে নিহিত আগুণের ন্যায় ইহার শুল্ক দেহযষ্টিতেও অসম তেজ লুক্কায়িত। 
কার্যাস্থলেই তাহার পরিচয় পাওয়া যায়।-_ 

বিঠোবাদেবের সালঙ্কৃত মূর্তি দর্শন মহাপুণ্য বলিয়া কথিত। এই মহারূপ দর্শন 
সকলের ভাগ্যে ঘটে না। যাহাদের ভাগ্যের জোর অর্থাৎ পয়সার জোর আছে, তাহারাই 
পাণডাদের নিকট হইতে. এই পুণ্য ক্রয় করিতে সমর্থ। আমাদের ভাগ্য জোর আরো অধিক, 
বিনালাভে দেব পুরোহিতগণ আমাদিগকে দেবের সালঙ্কৃত মূর্তি দেখাইয়া নিজেরাই 
সম্মানিত বিবেচনা করে। অসময়ে অলঙ্কার পূজা হইবে, এ সংবাদে মন্দির সম্মুখস্থ জনপদ 
জনাকীর্ণ। জনতরঙ্গ ভেদ করিয়া আমাদের গাড়ী যথাস্থানে আসিলে বড়ুয়াগণ দুই পার্খে 
শ্রেণীবদ্ধ হইয়া প্রহরীরূপে আমাদিগকে বহুকষ্টরে ভিড়ের মধ্যে দিয়া হাঁটাইয়া মন্দিরের 
সদর দ্বারে আনয়ন করিল। দ্বারপথে আসিবামাত্র প্রকৃত প্রস্তাবে যুদ্ধ আরম্ত হইল। 
আমাদের সঙ্গে সঙ্গে লোক পঙ্গপালের মত মন্দিরে প্রবেশ করিতে চাহে। . 

পুরোহিতগণ আমাদিগের বডিগার্ড। প্রহরীদের দুই কার্য, প্রথম, আমাদিগকে 
বিনাকষ্টে মন্দিরে আনয়ন; দ্বিতীয়, যথাসাধ্য লোক প্রবেশনিবারণ। সে সময় কি ভয়ানক 
কাণ্ড! ঠেলাঠেলি মারামারি, বড়ুয়ার স্থলে সেবাধারী, সেবাধারীর স্থলে বড়ুয়া আক্রান্ত 
আহত । কেহ অনধিকারে প্রবেশকারী, কেহ অধিকারে পলাতক ;-যাহারা এই যুদ্ধে 
অটলভাবে আমাদের পার্খবর্তী হইয়া চলিতে পারিল--তাহারাই কৃতকৃতার্থ। যাহা হউক, 
এই যুদ্ধের মধ্যে আমরা পুরোহিত বডিগার্ডের দ্বারা বেষ্টিত বৃহবদ্ধ হইয়া অক্ষতভাবে 
মন্দির প্রবেশ করিলাম-_অমনি প্রকাণ্ড ছ্বার বন্ধ হইল। ভাবিলাম এইবার ঝাঁচোয়া, কিন্তু 
দেখিলাম বাচিতে এখনো বিলম্ব আছে, ইহা যুদ্ধের আরম্ত মাত্র-মন্দিরগৃহে এখনো প্রবেশ 
করা হয় নাই ; এ কেবল মন্দির দালানে ঢুকিলাম।-আমাদের সঙ্গে সঙ্গে মন্দিরে প্রবেশ 


প্রবন্ধ ৩৫১ 


করিতে সকলেই সচেষ্ট হইয়া আছে ।- আবার একটা যুদ্ধায়োজন চলিতেছে। প্রাঙ্গণ পার 
হইয়া আবার কয়েকটি সোপান উল্লঙ্ঘন করিয়া তবে মন্দিরে প্রবেশ করিতে হয়। 
সোপানে উঠিবার সময় এমন তুমুল বিবাদ বাধিল যে তাহার মধ্য দিয়া সহজে মন্দিরে 
ঢোকা একরূপ অসাধ্য সাধন। প্রতি সোপানে ছোটখাট যুদ্ধ করিতে করিতে বডিগার্ডগণ 
আমাদের রক্ষা করিয়া লইয়া যাইতে লাগিলেন। তাহাদের বীরত্বে কোনরকমে আমরা 
সোপানাবলির ভবনদী পার হইয়া মন্দিরে প্রবেশ করিলাম। রৌপ্যদ্বার তখন বন্ধ হইল। 
এই সমস্ত সময় আমার সেই ক্ষীণকায় ভ্রাতাটি আমাদের পার্থ পরিত্যাগ করেন নাই 
_যুদ্ধ করিতে করিতে বীর এবং ধীরভাবে অগ্রসর হইতেছিলেন। এক সময় একজন 
তাহার হাত এমন সজোরে টানিতেছিল--দেখিয়া মনে হইল এখনি তাহা ছিন্ন হইয়া 
পড়িবে। কিন্তু কৌশলে তিনি আত্মরক্ষা করিয়া আমাদের রক্ষাকার্য্ে নিযুক্ত হইলেন। 
মনে হইল যথাথই সেস্থলে প্রাণ দিতে হইলে তিনি কাতর হইতেন না। 

মন্দিরে প্রবেশ করিয়া দেখিলাম, ঠাকুরের তখনো গহনা পরা শেষ হয় নাই। একজন 
বড়ুয়া তখনো তাহাকে অলঙ্কারে ভূষিত করিতেছে । মাথায় হীরক মুকুট ঝকঝক 
করিতেছে, কণ্ঠে বড় বড় হীরামুক্তার সহস্রলহর, হাতে হীরামুক্তার নানারপ অলঙ্কার । 
মারহাট্টরা বস্ত্র পরিহিত বিঠোবাদেবের কৃষ্ণজদেহ এই অলঙ্কারমালায় ভূষিত হইয়া মনোহর 
হইয়াছিল কিনা জানি না, আমরা মুগ্ধ হই নাই, কিন্তু চারিপাশে দর্শকেরা ভক্তিমান ভাবে 
আহা আহা করিতেছিল, আমরা ভাবিতেছিলাম অলঙ্কারগুলি দ্রষ্টব্য বটে। অলঙ্কারসজ্জা 
শেষ হইলে আরতি পুজা আরম্ত হইবে, কিন্তু গোল উঠিল আরতির পৃবের্ব যে অর্ঘ্য দিতে 
হয় তাহা কে দিবে? সেবাধারী না বড়ুয়া? বড়ুয়ারা আমাদের নিষেধ করিল, আপনারা 
সেবাধারীর হাত হইতে অর্ঘ্য লইবেন না, তাহা আমাদের দেয়। এদিকে সেবাধারীরা 
আমাদিগকে ফুলচন্দন দিতে অগ্রসর-_বড়ুয়ারা বাধা দিতে উদ্যত। ডেপুটি সাহেব স্বয়ং 
পুলিস লইয়া হাজির--কিন্তু তখন তাহাকে কে মানে? তাহার উপদেশ কে শোনে? 
পুলিসও জোর করিয়া দেবগৃহে প্রভূত্ব করিতে কুগ্ঠিত, তাহারা ন যযৌ ন তস্থ্ৌ। চারিদিকে 
মহা বিশৃঙ্খল পড়িয়া গেল, আরতি হইবার আর সম্ভাবনাই রহিল না, আমরা তখন পূজা 
না দেখিয়াই মন্দির হইতে বিদায় লওয়া যুক্তিসিদ্ধ জ্ঞান করিলাম। এমন কি এইরূপ 
দ্বন্দযুদ্ধে সেদিন ভাল করিয়া মন্দিরই দেখা হইল না। আর একদিন গোপনে বড়ুয়ারা 
আমাদের মন্দিরে লইয়া গেল।-বিঠোবার মন্দির এদেশের মন্দিরের মত নহে। তাহা 
চুড়াবিহীন দুই তিন প্রশস্ত প্রাঙ্গণ-সংযুক্ত বৃহৎ অট্রালিকা।--গলির উপরেই অট্রালিকার 
প্রশস্ত সোপানাবলী উঠিয়াছে। উপরের শেষ সোপানের দক্ষিণ দিকে কবি নামদেবের 
স্বর্ণমূর্তি। দর্শকগণ মন্দির প্রবেশের সময় প্রথমে নামদেবকে প্রণাম করিয়া তবে মন্দির 
প্রাঙ্গণে প্রবেশ করে। প্রাঙ্গণের পাশে পাশে ক্ষুদ্র ক্ষুদ্র মন্দিরগৃহ। ইহাতে দেবপরিবারগণ 
অর্থাৎ রুক্িণী সত্যভামা প্রভৃতি প্রতিষ্টিত। প্রাঙ্গণের মধ্যস্থলে গরুড় গৃহ। গরুড় 
পক্ষীরূগী নহেন, ইনি একটি মহারস্ত্রী বামন। স্থুল খবর্বকায়া চাপকানে আবরিত, মন্তকে 
বিশাল উষ্কীষ, একটি চক্ষু রৌপ্যমণ্ডিত, সমস্ত লইয়া মূর্তিটি কিম্তৃতকিমাকার। 

দালানে বাজার বসিয়াছে, ফুলই অধিক বিক্রয় হইতেছে। দালান পার হইয়া সিঁড়ির 
সাহায্যে বিঠোবার মহলে উপস্থিত হইতে হয়। বিঠোবার প্রকাশ্য অধিষ্ঠানস্থলের বাম 


৩৫২ স্বর্কুমারী দেবীর রচনা-সংকলন 


পার্থে আর একটি ক্ষুদ্র কক্ষ,_ইহা তাহার শয়নমন্দির রূপে রক্ষিত। এ-গৃহে গুহজোড়া 
রৌপ্য পালঙ্ক ; পালক্কের নীচে পানের বাটা, ভোগের বাসন, অঙ্গরাগাদির পাত্র সজ্জিত, 
_দেবতা প্রতি রাত্রে তাহার বৈঠকখানা হইতে এইখানে শয়নে আসেন এইরূপ জন 
প্রবাদ।- সন্ধ্য-আরতির পর বৈঠকখানা হইতে শয়নকক্ষের দ্বার পরযাস্ত মহামূল্য মসলন্দ 
শয্যা বিছাইয়া দেওয়া হয়।- 

পাণ্ডারপুরের উত্তর দক্ষিণ পুবর্ব পশ্চিম চারি কোণে চারিটি ইষ্টকগৃহ ; গৃহমধ্যে 
বিঠোবাদেবের পদচিহ্ছ। মেলার সময় বিঠোবার শিবিকা পাণ্ডারপুর প্রদক্ষিণ করিতে 
করিতে এইখানে আনীত হয়। 

একটি মন্দির ভীমানদীর জলের মধ্যে উঠিয়াছে, বর্ধাকালে নৌকা করিয়া এই 
মন্দিরে যাইতে হয়। এখন নদী শুল্ক, ইহার ত্রিসীমায় জল নাই। আমরা পাথরের উপর 
দিয়া এই মন্দিরে যাইবার সময় পাণগু্ারা পাষাণের উপর স্থানে স্থানে কৃষ্ণের পদাঙ্কন 
দেখাইল--তিনি রাখাল লইয়া এইখানে গোচারণ করিতেন। 

এই পদচিহ্ন দেখিতে পাইলে মাঘমেলায় দর্শকগণ কৃতার্থ বিবেচনা করে।_ 

মন্দিরে দেবদর্শন করাইয়া বড়ুয়ারা আমাদিগকে একটি গুপ্তকক্ষে আনয়ন করিল। 
সেখানে অতি সন্তর্পণে আর একটি বিঠোবা মূর্তি ঘেরাটোব উন্মোচিত করিয়া আমাদিগকে 
দেখাইল। শুনিলাম যখন আরপ্্রীব বিঠোবা মন্দির ধংস করিতে আসেন তখন প্রকৃত 
দেবকে লুকাইয়া তাহারা এই মূর্তি সেখানে রক্ষা করে। আরপ্পীব ছলিত হইয়া চলিয়া 
যান। সেই হইতে জয়কীর্তি রূপে এ মূর্তি যে রক্ষিত- কখনো কখনো আমাদের মত 
লোকদিগের নিকট ইনি প্রকাশিতমাত্র। 


ভারতী, মাঘ ১৩০৪ 


আমাদের একটি চলিত কথা আছে, “পুন্‌কে শন্র বড় ভয়ঙ্কর, বড় শত্রুকে পারা যায় 
_তবু তাকে পারা যায় না।” ৃ 

আমার একজন ইংরাজ বন্ধু প্রায়ই বলেন-_“আমি মশাকে যত ডরাই, বাঘকেও 
তত ডরাইনে।” এ কথাগুলির সার্থকতা এবার পুরী আসিয়া যেমন বুঝিয়াছি আগে তেমন 
বুঝি নাই। পুরীর সমুদ্র, শোভা, স্বাস্থ্য সকলই পুরীর বালির নিকট হার মানিয়াছে। 

পুরী মরুরাজ্য ; আসমুদ্র কেবলই বালি বালি বালি,--আশে বালি, পাশে বালি, খাদ্যে 
বালি, বিছানায় বালি, রৌদ্রে বালি ঝা ঝা করিতেছে,_বৃষ্টিতে ইহার ক্ষয় নাই, আর্রতার 
চিহমাত্র নাই, ইহা অক্ষত অব্যয়! দিগন্তে সমুদ্ররা্জ মনবরত তর্জন গর্জন করিয়া 
বালুতীর আক্রমণ করিতেছেন, আবার প্রতিহত হইয়া দূরে ফিরিয়া চলিয়াছেন, অবিশ্রান্ত 
এই সংগ্রাম চলিতেছে; কিন্তু বালির এককণা নাশ করিতে পারেন নাই--তীরে বালিরাশি 
যেমন তেমনই আছে। 


প্রবন্ধ ৩৫৩ 


পুরীর মী যেমন, কেবলই বালি--পুরীর সমুদ্র তেমনি কেবলই জল। আর যত 
সমুদ্র দেখিয়াছি,_-তাহারা কত পাহাড় কত ছ্বীপ বক্ষে ধারণ করিয়া আছে--কিন্তু পরীর 
দিগন্ত-বিলোপী সমুদ্রে কোথাও একটি সামান্য প্রস্তরত্তৃপ পর্যাস্ত নাই। ইহা ঠিক বাঙ্গলারই 
সমুদ্র। সূর্যা প্রাতঃকালে সমুদ্র হইতে উঠিয়া সন্ধ্যায় সমুদ্রেই লীন হইয়া পড়েন,_অন্য 
কোন বাধার অন্তরাল সূর্যের উদয়ান্ত মহিমাকে প্রচ্ছন্ন করে না। 

কি সে চমৎকার শোভা! স্তর-বিন্যন্ত পুগ্ীকৃত শতবর্ণ মেঘে--স্থুলাতিস্থল হইতে 
সূম্ষ্লাতিসূল্্ম লোহিতবর্ণ আভাসমুহের তরঙ্গ তুলিয়া-সে তরঙ্গে দিগ্দিগস্ত আকাশ 
পাতাল অপূবর্ব মহিমায় রঞ্জিত করিয়া সূর্য্য নীলমধ্য হইতে আকাশে ওঠেন, নীল প্রদক্ষিণ 
করিয়া আবার নীলেই মগ্ন হইয়া পড়েন। জানি না পুরীর এই উদয়ান্ত শোভা কোন চিত্রকর 
তাহার চিত্রফলকে ফলাইতে পারিয়াছেন কিনা। তাহা অসম্ভব বলিয়াই মনে হয়। 

সমুদ্রন্নান এখানকার একটি প্রধান আরাম। কিন্তু বলদ্বারা লইতে না জানিলে এ 
আরামটিকে সহজে আয়ত্ত করা যায় না। ছলে বলে কৌশলে তরঙ্গের সঙ্গে সঙ্গে উঠিয়া 
পড়িয়া যদি আপনাকে ঠিক রাখিতে পারা যায়- তবেই সমুদ্রশ্নান পরিতৃপ্তিকর, নহিলে 
কেবল আতঙ্কই সার। 

এখানকার মৎস্যজীবি সমুদ্রনাবিকগণ “নুড়িয়া” নামে অভিহিত। শ্নানের সময় 
তাহাদিগের একজনকে সঙ্গে রাখিলে আর কোন ভয় ভাবনা থাকে না। এজন্য একজন 
নুড়িয়াকে দুই আনা করিয়া পারিশ্রমিক দিতে হয়। ইহাদের অনেকেই বেশ বাঙ্গল৷ বলিতে 
পারে। 

ইংরাজেরা প্রায়ই তিনচার জনে সার বাঁধিয়া সার্কাসের ক্লাউনের বেশে-অর্থাৎ 
তিনকোণা বেতের টুপি ও ইজার বডি পরিয়া দুইদিকে দুইজন নুড়িয়াকে সঙ্গে লইয়া 
সমুদ্রে নামেন। দূর হইতে পাহাড়ের মত উচ্চ ঢেউগুলা নৃত্য করিতে করিতে তাহাদের 
দিকে অগ্রসর হইতে থাকে--তীরে দণ্ডায়মান নৃতন দর্শক আমরা ভীত হইয়া মনে করি 
এই বুঝি চুবাইয়া দিল এদের! আর বুঝি রক্ষা নাই! কিন্তু তরঙ্গ মাথার উপর আসিবার 
ডিঙ্গাইয়া দাড়ান। অনবরত এইরূপ যুঝাযুঝি ও লক্ফেঝম্পে তরঙ্গবল ব্যর্থ করিয়া তাহারা 
স্নান সমাপন করেন। আর ক্ষুদ্র মানবশক্তিকে পরাজিত করিতে না পারিয়াই যেন ক্ষুদ্ধ 
মহা-সমুদ্র বল সঞ্চয় করিবার অভিপ্রায়ে উন্মত্ত উদ্দামভাবে ভীষণ গর্জন করিতে করিতে 
কূল হইতে আবার অকৃলে ফিরিয়া যান। 

ভীম তরঙ্গের উপর ক্ষুদ্র মানুষের এত সহজ প্রভূত দেখ্রিয়া আমার মনে হইত, 
সংযমই সিদ্ধিলাভের প্রকৃত পথ। বাসনা তখনই সম্পূর্ণ সফল হয়, যখন বাসনাকে 
জয় করা যায়। সমুদ্রের জয় তখনই, যখন সে বাসনায় উন্মস্ত না হইয়া ধীর প্রশাস্তভাবে 
তলদেশ হইতে জাহাজকে আক্রমণ করে। প্রচণ্ড ঝড়েও রক্ষা আছে--তাহাতে আর রক্ষা 
নাই। নুড়িয়াদিগের কি মাংসপেশীবহুল দেহ! কি বলিষ্ঠ মূর্তি! কি অসম সাহস! ভীষণ 
তরঙ্গকেও উপেক্ষা করিয়া ইহায়া সমল্ম অসময়ে ছোট ছোট তরণীগুলি অফৃলে বাহিয়া 
চলে, ভয়ডর কাহাকে বলে যেন জানে না। দেখিয়া মুগ্ধ হইতে হয়। 

প্রথমে আমি ভাবিয়াছিলাম, ইহারা উড়িয়া, এ দেশেরই লোক। ভীরু বলিয়া 


স্বর্ণ, র. স.: ২৩ ও 


৩৫৪ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


উড়েদিগের একটা অপবাদ আছে--কিন্তু স্বচক্ষে দেখিতেছি ঠিক বিপরীত,_-এই জেলেরা 
যেন মূর্তিমন্ত সাহস, স্বজাতির ভীরুতা কলঙ্ক পূর্ণমাত্রায় ইহারা ক্ষালন করিয়াছে! 
সমতল বাঙ্গলাদেশের মাটি কামড়াইয়া থাকিলে চলে, সমুদ্রের বেলা ত এ কথা বলা 
যায় না-সমুদ্র উড়িয়াদিগকেও এরূপ সাহসী করিয়া তুলিয়াছে, মনে মনে কত না আনন্দ 
উপভোগ করিতাম! হায়! সহসা একদিন আমার এতখানি আহ্লাদ এবং এমন মস্ত একটা 
দার্শনিক সিদ্ধান্ত আমূল ধুলিসাৎ হইল। শুনিলাম নুড়িয়ারা উড়িয়া নয় ; (ন-উড়িয়া : 
নুড়িয়া)। ইহারা মান্দ্রাজি তৈলঙ্গী, এখানে আসিয়া উপনিবেশ স্থাপন করিয়াছে । তখন 
মনটা বড়ই খারাপ হইয়া গেল! সমুদ্রতীরবাসী উড়িয়াও সমুদ্রগাহনকুশল নহে! ইহার 
জন্য অন্যের শরণাপন্ন! হায় হায়! এ মুলুকের সকলই আশ্চর্য্য! জগন্নাথজি ত আশ্চর্যের 
পরাকাষ্ঠা! 

একজন সেদিন বলিতেছিলেন জগন্নাথ এ দেশের লাটসাহেব,_ কথাটা সঙ্গত মনে 
হইল না। জগন্নাথজি হইতেছেন এ দেশের সম্রাট ; আর লাটসাহেবের দল তাহার 
পাণ্ডাগণ। ইহারা সংখ্যায় বড় অল্প নহে,_-মন্দিরদ্ধার হইতে আরম্ভ করিয়া জগন্নাথের 
খাস দরবার পর্যন্ত কত যে পাণ্ডা তাহার সংখ্যা নাই। ভগবানকে লাভ করিতে খৃষ্টানদিগের 
একমাত্র যিশুখৃষ্টকে প্রসন্ন করিতে হয়--এখানে এই অসংখ্য পাণ্ডার দলকে বশে আনিয়া 
তবে জগন্নাথের দর্শনলাভ ভাগ্যে ঘটে! বড় সহজ কথা নয়! তাই যাত্রার সময় মনে 
মনে বেশ একটু ভীত হইয়া সঙ্গের বশীকরণ থলিয়াটি পূর্ণ করিয়া লইতে ত্রুটি করি 
নাই। কিন্তু মন্দিরে গিয়া বুঝিলাম ভয় জিনিষটা রবারের থলির মত ফুলাইলে খুব ফোলে 
বটে, কিন্তু থাবড়াইয়া দিলে একেবারেই চ্যাপ্টা হইয়া যায়। পঞ্চ তঙ্কাতেই খাস দরবারের 
পাণ্ডাগণ সন্তুষ্ট হইয়া গেল--আর দ্বারের, দালানের ও অন্যান্য নানাস্থলের সঙ্গধারী প্রহরী- 
পাণগ্ডা প্রত্যেককে দুই চারি আনা দিয়াই ঠাণ্ডা করিলাম। অনেকে পাগাদিগের এই দৌরাত্ম্য 
অসহা মনে করেন- আমার কিন্তু তাহা মনে হইল না। মন্দির দর্শনে যে আনন্দলাভ 
হয়--তাহার কাছে এ লাঞ্ছনা, অর্থব্যয়-কিছুই নহে। 

মন্দিরের বর্ণনা আর কি করিব--চিরকাল ধরিয়া বর্ণনা করিয়াও কেহ ইহার পরিপূর্ণ 
বর্ণনা করিতে পারেন নাই। * কি প্রকাণ্ড মন্দির! অথচ বাহির হইতে মনেই হয় না 
-অন্দির তেমন বড়। ভিতরে প্রবেশ কর-বড় বড় দালানের পর দালান, প্রত্যেক 
দালানে প্রকাণ্ড প্রকাণ্ড থাম। থামে থামে, প্রকোষ্ঠে প্রকোষ্ঠে, দেয়ালে দেয়ালে, চূড়ায়, 
দরজায়,--ভিতরে বাহিরে কেবলই ক্ষোদিত মূর্তি। কোথাও প্রকাণ্ড, কোথায় ক্ষুদ্র, 
কোনটি রাখিয়া! কোনটি দেখিব বুঝিয়া উঠিতে পার! যায় না। প্রাচীরমধ্যে ছোট বড় 
১২০টি মন্দির আছে, বলা বাহুল্য, সব্র্বাপেক্ষা বড় মন্দিরটি জগন্নাথের। প্রাচীরের 
চারিদিকে চারিটি তোরণ! পৃরর্ব তোরণটি সিংহদ্বার, এখানে দুইটি সিংহ বিরাজিত,--দক্ষিণ 
তোরণ অশ্বদ্ার অশ্বমূর্তি-যুক্ত, উত্তরে হস্তী মূর্তি তাই ইহার নাম হস্তীদ্বার, পশ্চিম তোরণ 
রক্ষকমূর্তিশূন্য, ইহার নাম খাঞ্জাদ্বার। শুনিলাম মন্দিরচূড়ার গমুজ সমগ্র একখানি পাথর 
কটিয়া প্রস্তুত। গন্ুজের চারিধারের চারিখানা বড় পাঁথরও নাকি জোড়হীন আন্ত পাথর। 


* ১৩১৯ সালের বৈশাখ সংখ্যা ভারতীর নীলভৃধর নামক প্রবন্ধ ত্রষ্টব্য। 


প্রবন্ধ ৩৫৫ 


এখানে লোক প্রবাদ এই যে, জগন্নাথজির মন্দির একটা বড় পাহাড়কাটা মন্দির! অসম্ভব 
নহে, কিন্তু কি করিয়া তাহা হইল? পুরীর ত্রিসীমায় ত একটি ছোট পাহাড়ও দেখা যায় 
না। বোশ্বাই প্রদেশে অনেক বড় বড় মন্দির দেখিয়াছি--মহাভারত কথিত বহু পুরাতন 
প্রসিদ্ধ গোকর্ণ মন্দির দেখিয়া কত না বিস্মিত হইয়াছিলাম। কিন্তু এমন কারুকার্য, এমন 
বি্ময়জনক কীর্তি আর কোথাও দেখি নাই। ভুবনেশ্বর মন্দিরের কারুকার্য নাকি আরও 
উৎকৃষ্ট। ইচ্ছা আছে একবার দেখিয়া আসিব, জানি না অদৃষ্টে সে পুণ্যলাভ ঘটিবে কি না! 

শোনা যায়, জগন্নাথ মন্দিরের সম্মুখবর্তী অরুণস্ত্ত কণারকের সূর্য্মন্দির হইতে 
তুলিয়া আনিয়া এখানে প্রোথিত করা হইয়াছে । জগন্নাথজির ভোগ মণ্ডপের দরজার উপরে 
যে নবগ্রহ মূর্তি আছে তাহাও নাকি, কণারকের সূর্যামন্দিরের অংশ বিশেষ। 

আমরা এই বিশ্বসৃষ্টিতে দেখিতেছি--সৃষ্টিকে বড় করিয়া গড়িয়া শ্রষ্টা নিজে তাহার 
মধ্যে প্রচ্ছন্ন হইয়া পড়িয়াছেন। এখানেও মন্দিরের অন্যান্য দেবমূর্তিগুলি আপনাদের 
গঠন সৌন্দর্যের আড়ম্বরে জগন্নাথদেবকে একরপ ঢাকিয়া রাখিয়াছে। জগন্নাথের দারুময় 
মুর্তিতে একেবারেই শিল্প-সৌন্দর্যোর অভাব। বন্তূতঃ এ মূর্তি নিরাকার-ব্যঞ্রক :_তাই 
ভক্ত এই মূর্তিতেই বিশ্ব-ব্রন্মাণ্ডের রূপ দেখিয়া থাকেন। চৈতন্য এইরূপ দেখিয়াই পাগল 
হইয়াছিলেন। এখানকার একজন পাণগ্ডা বলিল, জগন্নাথ বুদ্ধদেবের অবতার--তিনি 
নিরাকার। বুদ্ধদেব এবং নিরাকার ভগবানকে তাহারা এক করিয়া তুলিয়াছে। 
জগন্লাথদেবের পীঠস্থান ঘোর অন্ধকার,_এই অন্ধকারমধ্যে রত্ুসিংহাসনে জগন্নাথ সুভদ্রা 
ও বলরাম এই ত্রিমূর্তি একত্র বিরাজিত। 

এমনই অভিভূত হইয়া জগন্নাথ দর্শনে যাইতেছিলাম, যে তাহার প্রকোষ্ঠসম্মুখের 
অন্ধকার দালানে মেজের উপর যে একটি প্রদীপ জবলিতেছিল তাহা দেখি নাই। আর 
একটু হইলে তাহার উপর গিয়া পড়িয়াছিলাম আর কি। কে একজন আমার হাত ধরিয়া 
টানিয়া লইল। এই পুণ্য মৃত্যু হইতে বাধা দিয়া সে কি পুণ্য লাভ করিল! 

শ্রীক্ষেত্রের অন্নছত্রের দৃশ্য দেখিলে হৃদয় আনন্দপূর্ণ হইয়া উঠে। হিন্দুর 
আচারপ্লাবিত দেশে বুদ্ধদেবের উদার ধর্ম-মহিমা আজিও এই অনুষ্ঠানে সমুজ্জল হইয়া 
রহিয়াছে। বুদ্ধদেবের মহিমা স্মরণ করিলে স্তম্ভিত হইয়া পড়িতে হয়। কোন্‌ ধর্ম এমন 
প্রচার লাভ করিয়াছে! কোথায় না ইহার কীত্তিস্তস্ত বিরাজিত। অধুনা সুদূর আমেরিকায় 
পর্য্যন্ত বৌদ্ধদিগের লুপ্ত কীর্তির আবিষ্কার হইতেছে। 

চৈতন্যদেব বহু প্রয়াসেও জাতিভেদ উঠাইতে পারেন নাই। এমন কি ভক্ত 
মুসলমানকে জগন্নাথ মন্দিরে লইয়া যাইবার প্রয়াসও তাহারুব্যর্থ হইয়াছিল। এই খেদে 
তিনি মন্দিরচড়ায় জগন্নাথ মূর্তি প্রতিষ্ঠা করেন,_জাতিবর্ণ নিবির্বভেদে সকলেরই নিকট 
এই মূর্তি প্রকাশিত। এইরূপ জাতিবর্ণপ্রভাবসমাচ্ছন্ন ভারতে শ্রীক্ষেত্রের অন্নত্র 
বৌদ্ধধর্মের একটি মহাকীর্তি। 

জগন্নাথ মন্দির ছাড়া পুরীতে দেখিবার স্থান আরও অনেক আছে, গুঞ্জোবাড়ী, 
আঠারনালা, চন্দন সরোবর ইত্যাদি ইত্যাদি। 

গুঞ্জোবাড়ী জগন্নাথদেবের ্রীক্মাবাস-মন্দির। রথযাব্রাকালে এইখানে ত্রিমূর্তির 
অধিষ্ঠান হয়। 


৩৫৬ ্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


আঠারনালা একটি সেতুর নাম। এ সেতু বিনা-খিলানে নির্মিত! আঠারটি নালার 
প্রত্যেকটির স্তত্ুড়ায় তির্যাকভাবে সজ্জিত পাথরের সারির উপর এই সেতু স্থাপিত। 

চম্দন সরোবরের জল অতিশয় নির্মল। ইহার বক্ষে একটি কৃত্রিম দ্বীপ এবং 
চারিদিকেই বাঁধা ঘট। ঘাটের প্রস্তর নির্ণিত সিঁড়িগুলি জলের মধ্যে ঝকঝক করিতেছে 
_ দেখিতে বড় সুন্দর। 


ভারতী, আশ্বিন ১৩২০ 


ব্যতিচ 


কবি, নাস্তিকতা ও সেলি 


কবি কে? ছন্দোবন্ধে যিনি পুস্তক লিখিতে পারেন তিনিই কবি নহেন ; যিনি যত ভাবুক 
তিনিই তত কবি। প্রকৃত ভাবুক হইতে গেলে একটি অতীন্দ্িয় দৃষ্টি থাকা চাই, যাহা 
দ্বারা তিনি জগৎ সংসারের অন্তর-নিহিত ভাবটি গ্রহণ করিতে পারেন। 

আমরা একটি ফুল দেখিলাম, তাহার গন্ধে প্রাণখানি মুহূর্তের জন্য উল্লাসিত হইয়া 
উঠিল, তার পর সে কথা ভুলিয়া গেলাম, কিন্তু একটি ক্ষুদ্র ফুলের সঙ্গে কবির চিরস্তন 
সম্পর্ক জম্মিল, তাহার মধ্যে কবি আজীবন আত্মহারা হইলেন, সে সৌন্দর্যের মধ্যে 
তিনি বিশ্বের জীবন্ত অমর আত্মাখানি প্রত্যক্ষ করিলেন, সেই সৌরভের মধ্যে এক অন্ত 
জীবনের অনন্ত প্রেম-কাহিনী শুনিতে পাইলেন। 
হৃদয়ের কতকটা সুখ দুঃখ অনুভব করিলাম, কিন্ত্বী কবি বিশ্বের হৃদয় দিয়া সেই ক্ষুদ্র 
হৃদয়খানির রহস্য ভেদ করিতে প্রবৃত্ত হইলেন, সুতরাং তাহার সুখ দুঃখ কবি যতদূর 
আয়ত্ত করিলেন, আমরা তাহা পারিলাম না। কবির নিকট ক্ষুদ্র মহান হইয়া উঠিল, এ 
জগৎ যে জগৎ-ছাড়া সম্পর্কে আবদ্ধ, একটি ক্ষুদ্র মনুষ্যের ক্ষুদ্রতম জীবন কাহিনী হইতে 
কবি তাহা প্রত্যক্ষ করিলেন। এইরূপে কবির দিব্যদৃষ্টির সম্মুখে মিথ্যার মধ্যে যাহা সত্য, 
জড়ের মধ্যে যাহা প্রাণ, শরীরের মধ্যে যাহা আত্মা, স্থুলের মধ্যে যাহা সূক্ষ্ম, জগতের 
মধ্যে যাহা জগদতীত, অসম্বন্ধতা, অশোভনতা, বৈষম্যের মধ্যে যাহা সুন্দর, সুশোভন, 
সাম্য, তাহা প্রকাশিত হয়। 
সঙ্ঞান করিতে প্রয়াস করেন। যে বুঝিল সে বুঝিল, যে বুঝিল না, সেও তাহার কল্পনা 
ক্ষমতায়, তাহার হৃদয়ের অনন্ত প্রসারতায় আশ্চর্য্য মুগ্ধ হইয়া গেল। 
এ বিজ্ঞানের তাহা লইয়াই কারবার। কিন্তু যিনি যত উচ্চ কবি তিনি তত শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, 
কেন না ইন্দ্রিয়াতীত দিব্য সত্য তিনি তত অধিক আয়ত্তু করিতে পারেন। আমাদের 
পুরাতন ধর্ম ও বিজ্ঞানশান্ত্কারগণ উচ্চ কবি বলিয়াই প্রকৃত জ্ঞানধর্ম্মের মূলে 
পৌছিয়াছিলেন। 

সুতরাং কবি কখনো প্রকৃত অর্থে নাস্তিক হইতে পারেন না। জর্জ এলিয়ট বলিতে 
পারিয়াছিলেন, আমি অণু পরমাণু লইয়াই সন্তুষ্ট আছি, কিন্তু কবি টেনিসন তাহাতে স্তত্ভিত 
হইয়াছিলেন। 

অণু হইতে অণুর অন্তরে প্রবেশ করাই কবির আকাঙ্ক্ষা, অস্ত হইতে অনস্তে মিলন 
লাভ করাই কবির বাসনা। সুতরাং সংসারের ক্ষুদ্র সুখ এশ্বর্যয লইয়াই কবি সম্তু্ট থাকিতে 
পারেন না, কবির হৃদয় অণুর অণু, প্রাণের প্রাণ, আত্মার আত্মা অনুসন্ধান করিতেই 


৩৫৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


ব্যস্ত, তাহার দিব্যদৃষ্টি তাহাকে উচ্চ জ্ঞানের উচ্চানন্দের যে সমুদ্র দেখাইয়াছে, তিনি অতৃপ্ত 
হৃদয়ে তাহার মধ্যে ডুবিতে, তলাইয়া যাইতে ব্যগ্র। ইংরাজ কবি সেলিকে গোঁড়া খুষ্ট সমাজ 
নাস্তিকতা অপবাদে দূষিত করেন, কিন্তু সেলির ঈশ্বরভাব খুষ্টানদিগের হইতে কতদূর 
উচ্চ তাহা না বুঝিয়াই তাহারা এরূপ বলেন। সেলির সং সারে কতখানি অতৃপ্তি, উচ্চ প্রেম, 
জ্ঞানলাভ করিতে তিনি কত দূর লালায়িত, তাহা তাহার “আলেষ্টরে' ভিনি দেখাইরছেনা 

সেলি যে ঈশ্বর ধারণা করিতে পারেন না, তাহা খৃষ্টানদের প্রতিহিংসা-পরতন্ত্র, মনুষ্য 
গুণাগুণ-বিশিষ্ট ঈশ্বর, তাহার ঈশ্বর অদ্বৈতবাদী হিন্দুর পরব্রহ্ম, তাহা নির্ণ অথচ অন্ধ 
শক্তিমাত্র নহে। তাহা সব্ব্ভূতে বিরাজমান, সব্বভূত পরিচালক অন্ত জ্ঞানশক্তির আধার 
পরমাত্মা। সেলির একটিমাত্র কাব্য “কুইন ম্যাব' হইতে আমরা দেখাইব সেলির ঈশ্বর 
অ্বৈতবাদী হিন্দুর ঈশ্বর কি না। 

কুইন ম্যাব স্বপ্নের অধিষ্ঠাত্রী পরী রাণী নিদ্রাভিভূতা, পবিভ্রপ্রাণা, শুদ্ধাত্মা-মানবী 
ইয়ানথির নিকটে গিয়া তাহাকে আহ্বান করিলেন, বলিলেন, “জগতের যিনি মহানাত্মা, 
(110 ৬0115 50101011051 9111) পুরস্কারের যোগ্য পাত্র তোমার প্রতি প্রসন্ন হইয়া 
তোমাকে এক মহৎ বর প্রদান করিতেছেন। প্রধান প্রধান জ্ঞানী কবিরাও যে সকল সত্য 
পরিষ্কার রূপে দেখিতে পান না, তুমি তাহা দিব্যচক্ষে দেখিতে পাইবে।” 

পুরস্কারের যোগ্যপাত্র কিসে?-না- 

“লোকাচার, অন্ধ বিশ্বাস, ক্ষমতাকে তুমি তাচ্ছিল্য কর, ভয় বিদ্বেষ ঘৃণা হইতে 
তোমার হৃদয় স্বাধীন, দিবাকরের ন্যায় উজ্জ্বল ও পবিত্র তুমি, অজ্ঞান তিমিরাচ্ছন্ন 
প্রেমাতপ বিহীন মানবপ্রকৃতির পক্ষে পথ প্রদর্শক জীবন্ত আলোক স্বরূপ, তোমাকে 
দর্শন করিয়া মানব-সংসারের আপদ বিপদ অতিক্রম করিয়া কর্তব্যপথে অগ্রসর হইতে 
পারিবে-” 

“অতএব, হে মহতি আত্মা, এস, প্রকৃতির অভ্যন্তরে যে মন্দিরে দেবাসুরগণ একত্রে 
উপাসনায় নতজানু, সেখানকার হোমাগ্নি শিখা স্পর্শ কর, যে মন্দিরে কালরূপ-অনন্ত- 
সর্প মোহনিদ্রায় চিরকাল শয়ান আছে, তোমার দ্বারাই তাহার দ্বার উম্মুক্ত হউক। তোমার 
হে আত্মা, তুমি পৃথিবীর ধূলিখেলা পরিত্যাগ করিয়া আমার সহিত চলিয়া এস।” 


যদি আর অধিক দূর না যাওয়া যায়_তবে কেবল এই কয়েক ছত্র হইতেই সেলির 
ধর্মবিশ্বাস কিরূপ, তাহা সুস্পষ্ট বুঝা যায়। 

অন্ধ বিশ্বাস ও মিথ্যা ধর্মের প্রতি যে তাহার বিশেষ ঘৃণা ছিল, জগতের মূল আত্মা 
ও ন্যায়ধর্ম্ের প্রতি যে তাহার প্রগাঢ় বিশ্বাস ছিল, দিব্য আধ্যাত্মিক জ্ঞান লাভে যে তিনি 
লালায়িত ছিলেন, এই কয় ছত্রেই তাহা প্রকাশ পাইতেছে। কিন্তু আমরা এইখানেই থামিব 
না, আরো কিছুদূর যাইব। 

“অশহীহী পবিভ্রতায় অপুর্ব সৌন্দর্য্য ধারণ করিয়া ইয়ানথির আত্মা সহসা উত্থিত 
হইল, পার্থিব ভাবের বিন্দুমাত্র কলঙ্কশূন্য হইয়া, স্বাভাবিক আত্ম-মহিমাময়ী রূপে 
মরজগতে অমররূপে বিরাজ করিতে লাগিল। 


প্রবন্ধ ৩৫৯ 


“শরীর নিদ্রাভিভূত হইয়া শয্যায় পড়িয়া রহিল, ইহার প্রত্যেক অবয়ব এখন অর্থশূন্য 
নির্জীব, তবু জীবন ইহাতে সঞ্চরণ করিতেছিল, প্রত্যেক যন্ত্র আপন কার্যে ব্যাপত ছিল। 
শরীর ও আত্মার একত্র দর্শনলাভ কি চমৎকার ব্যাপার! 

“উভয়ে সেই একই ব্যক্তি, উভয়ে সেই একজনেরি চিহ্ত বিদ্যমান, তবু উভয়ের 
মধ্যে কত প্রভেদ! একটি স্বর্গের দিকে উম্মুখ, তাহার পৈতৃক সম্পত্তি অসীমতা লাভের 
জন্য লালায়িত, এবং চির পরিবর্ত্যমান, চির উন্নতিশীল অবস্থায় অনন্ত জীবরূপে 
বিচরণকারী”__ 

(0176 9501105 1091103৬০11, [01705 (01105 5211110017121 170111860. 410 ০৬০1 
01701101105 ০৬1 11511% 50111. ৬$0110015 11) 01105510911.) 

আর একটি অল্পক্ষণের নিমিত্ত অবস্থা ও প্রবৃত্তির খেলার সামগ্রী হইয়া দ্রুতগতি 
আপনার দুঃখময় কাল পূর্ণ করিয়া সহসা অনাবশ্যকীয় ভাঙ্গাচোরা যন্ত্রের মত পড়িয়া 
পচিয়া, অবশেষে ধবংস প্রাপ্ত।” 


পাঠক দেখুন, সেলি আত্মা সম্বন্ধে যাহা বলিয়াছেন আমাদের হিন্দু শান্ত্রকারগণের সহিত 
তাহার কিরূপ মিল! 

মায়া রথ চলিল, পরীর সহিত আত্মা তাহার মেঘময় মায়াপ্রাসাদে উপনীত হইলেন, 
তখন পরী আত্মাকে সেই প্রাসাদ দেখাইয়া বলিলেন-_ 

“ইহা কি বিচিত্র! মনুষোর উৎকৃষ্টতম প্রাসাদও ইহার নিকট উপহাসযোগ্য। কিন্তু 
স্বর্গীয় প্রাসাদে আবদ্ধ থাকিয়া, নিজের সুখ ভোগে রত থাকাই যদি পণ্যের একমাত্র 
পুরস্কার হইত, তাহা হইলে প্রকৃতির উদ্দেশ্য সিদ্ধ হইত না। অন্যকে সুখী করিতে শিক্ষা 
কর। হে আত্মা, এস, ইহাই তোমার যোগ্য পুরস্কার, ভূত ভবিষ্যৎ বর্তমান তোমার নিকট 
উন্মুক্ত করি।” 

খৃষ্টানদিগের ন্যায় সেলির নিকট সুখভোগই পুণ্যের পুরস্কার নহে, পুণ্যলাভের 
উদ্দেশ্য নহে, আবার হিন্দুর সেই নিষ্কাম পরোপকার তিনি এখানে আনিয়া ফেলিয়াছেন। 


নিন্স্থিত পৃথিবী-বিন্দুকে দেখাইয়া পরী তখন আত্মার নিকট পৃথিবীর ভূত ভবিষ্যৎ 
বর্তমান কাহিনী বলিতে লাগিলেন। সেই কাহিনী সেলি নিজের হৃদয় গলাইয়া তাহা দিয়া 
যেন লিখিয়াছেন। এখন ধন্মের নামে কিরূপ অধর্ম্ে ন্যায়ের নামে কিরূপ অন্যায় 
অত্যাচারে পথিবী পীড়িত তাহা বলিতে বলিতে সেলির বুক যেন ফাটিয়া যাইতেছে । 
অথচ তাহাতে নিরাশার ভাব কিছুমাত্র নাই, ভবিষ্যতে যে এই মঙ্গলময় রাজ্যে সমস্ত 
মঙ্গল হইয়া দাড়াইবে এ সম্বন্ধে তিনি স্থির চিত্ত, মনুষ্য মাত্রেতেই সব্ব্বব্যাপী পূর্ণ আত্মার 
প্রসাদ ব্যাপ্ত, কালে ইহা হইতে মনুষ্য পূর্ণতা লাভ করিবে, তাহার এই দৃঢ় বিশ্বাস ও 
পবিত্রতা ও ধঙ্দেরি প্রতি একটি অটল অনুরাগ এই কাহিনীতে দেদীপ্যমান। 


বর্তমানের কথা বলিতে বলিতে পরী একস্থানে বলিতেছেন--“এঁ পৃথিবীর দিকে চাহিয়া 
দেখ, ক্ষেত্র সুবর্ণ শষ্য উৎপন্ন করিতেছে, ফল ফুল বৃক্ষ ক্রমান্বয়ে জন্মগ্রহণ করিতেছে, 


৩৬০ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


সকলেই সুখশাস্তি প্রেমের কথা গান করিতেছে। প্রকৃতির নীরব সুস্পষ্ট জবলস্ত ভাষায় 
বিশ্বসংসার ঘোষণা করিতেছে, যে আর সকলেই প্রেম ও আনন্দের উদ্দেশ্য সাধন 
করিতেছে কেবল অভাগা মানুষই তাহা করিতেছে না। সে নিজে যে অসি নির্মাণ 
করিতেছে, তাহাতে নিজের শাস্তি হনন করিতেছে, যে সর্প তাহার হৃদয় শোণিত পান 
করিতেছে তাহাকেই সে পোষণ করিতেছে, তাহার দুঃখেই যাহার আনন্দ, তাহার কষ্ট 
লইয়াই যাহার খেলা, এমন অত্যাচারীকেই সে বড় করিয়া তুলিতেছে। 

“কিন্ত এ যে সূর্য্য তাহা কি কেবল ক্ষমতাশালীদেরই আলোক বিতরণ করে? এ 
যে রজতকিরণ তাহা কি রাজপ্রাসাদ অপেক্ষা কুটীরশয্যায় কম সুখে নিদ্রা যায়? পৃথিবীর 
যে সকল অসংখ্য সন্তানেরা অবিশ্রান্ত পরিশ্রম করিয়া তাহার অবিভক্ত দান উপার্জন 
করে, পৃথিবী কি সেই সম্তানদিগের বিমাতা, আর এ যে পুতুল শিশুগণ--যাহারা আরাম 
বিলাসে লালিত পালিত হইয়া মানুষদিগকে আপনাদের শৈশবের খেলার জিনিস করে, 
এবং মানুষেই মাত্র যে শাস্তির মর্যাদা বোঝে, শিশুত্বের আত্মন্তরিতায় স্ক্ীত হইয়া সেই 
শাস্তি নষ্ট করে-পৃথিবী কি উহাদেরি আপনার মা?” 

“হে প্রকৃতির আত্মা (91111011৪1০) তাহা নহে, তোমার পবিত্র অংশ প্রত্যেক 
মনুষ্যের হৃদয়ে সমানরূপ সঞ্চরণ করিতেছে, তোমার অসীম ক্ষমতা-সিংহাসন তুমি 
এখানেই স্থাপন করিয়াছ। তুমিই সেই বিচারক, যাহার ন্যায়দণ্ডের শাসনে মনুষ্যের 
ক্ষণস্থায়ী চপল প্রভূত্ব মৃদুল বাতাসের মত ক্ষমতাহীন। মানুষের তুলনায় যেমন ঈশ্বর 
(এখানে ঈশ্বর অর্থে খৃষ্টান ঈশ্বর-_তাহা পাঠক তুলিবেন না) তোমার ন্যায়ের তুলনায় 
মানুষের ন্যায় তেমনি ধুলিখেলা মাত্র । 

“হে প্রকৃতির আত্মা, তুমিই এই অনন্ত জগৎ-সংসারের জীবন, এ যে বিশাল 
গ্রহতারানক্ষত্র, স্বর্গের গভীর স্তন্ধতার মধ্যে যাহাদের অপরিবর্তনীয় কক্ষ বিরাজমান, তুমি 
তাহাদিগেরও আত্মা, আবার এ যে ক্ষুদ্রতম জীব-যাহা এক বিন্দু-এপ্রিল-সূর্যা- 
কিরণেমাত্র বাস করে--তাহারও তুমি আত্মা। এ সকল পদার্থদিগের ন্যায় মনুষ্যও 
অজ্ঞানভাবে তোমার উদ্দেশ্য সাধন করে, উহাদিগের ন্যায় মানুষেরও চির শাস্তির যুগ 
দ্রুতগতিতে নিশ্চয় আসিতেছে ।” 


“প্রকৃতির যে আত্মা এই বিশ্বকে এত রমণীয় করিয়াছেন, ধরাকে প্রচুর শষ্যশালিনী 
করিয়াছেন, এবং জীবনের ক্ষুদ্রতম তারতন্ত্রটিকেও অপরিবর্তনীয় এক তানে বাধিয়াছেন, 
যিনি সুখীপক্ষীদিগের বাসের নিমিত্ত কুঞ্জবন দিয়াছেন-অগাধ সমুদ্রতলবাসী জীবদিগকে 
চির শান্তিময় বাসস্থান দিয়াছেন এবং হেয়তম যে পতঙ্গটি ধূলির উপর বিচরণ করে 
-_-তাহাকেও আত্মা চিন্তা প্রেম দিয়াছেন--তিনি কি কেবল মানুষকেই অসুখী করিয়াছেন? 
তাহার আত্মাকে অভিশপ্ত করিয়াছেন এবং ধূমকেতুরূপ সুখকে দূরে রাখিয়াছেন, যাহা 
মনুষ্যের আলিঙ্গন তাচ্ছিল্য করিয়া তাহার মাথার উপর হইতে পদনিশ্লের গভীর অগাধ 
গহুর দেখাইয়া দিতেছে? ূ 

“হে প্রকৃতি, না। রাজা পুরোহিত আর রাজপুরুষ এই তিন শ্রেণীর লোকে 
মানবপুষ্পকে মুকুলে বিনষ্ট করিয়াছে, তাহারা সমাজে খল কপটতা প্রবিষ্ট করাইয়াছে, 


প্রবন্ধ ৩৬৩৯ 


মিথ্যাকে সত্য করিয়া সাজাইয়াছে, মানুষে মানুষে বিবাদ বাধাইয়া দিয়াছে এবং এইরূপে 
প্রকৃতির সদুদ্দেশ্যের ব্যাঘাত জনম্মাইয়াছে।” 

কিন্তু এ সকল অত্যাচারী পাপীও সেলির নিকট হেয় নহে, তিনি বলিতেছেন- 

“তথাপি প্রত্যেক অন্তুকরণেই পূর্ণ সততার বীজ আছে। ধার্মিক পুরুষের তুলনায় 
মহান জ্ঞানী ব্যক্তিও ক্ষুদ্র বালকের ন্যায়। ধার্মিক পুরুষের বুদ্ধি পরিষ্কার, প্রবৃত্তি পবিত্র 
এবং উদ্দেশ্য উচ্চ। যে সকল ব্যক্তিরা সহরের নানাপ্রকার কুকার্যে জীবন কাটায় তাহারা 
এ ধার্মিক পুরুষকে অনুকরণ করিয়া তাহার সমান হইতে পারে।” 

আর ভবিষ্যতে যে সমান হইবে--তাহাই তাহার স্থির বিশ্বাস। 

“এই বিচিত্র জগতে আত্মাই একমাত্র চিরস্থায়ী বস্তু ।...জড়বস্তুই মঙ্গল অমঙ্গল, সত্য 
মিথ্যা, ইচ্ছা চিন্তা কার্য, সুখদুঃখ, সহানুভূতি, বিদ্বেষ এই সমুদায়ের আকর। সূর্যকিরণ 
যেরূপ পবিত্র, পৃথিবীর বায়ু হইতে অপবিত্রতা প্রাপ্ত হয়, আত্মাও সেইরূপ পবিত্র, শরীরের 
সংস্পর্শে অপবিত্র হয়।” 

“মানুষ, আত্মা ও দেহ এই দুয়ে গঠিত, উচ্চ-উদ্দেশ্য সাধন করিতে ইহাদের 
আবির্ভাব। এখন যে নীচ, দুঃখতাপপূর্ণ পাশবভাবাপন্ন মানুষ দেখা যায় তাহা পাপের 
ফল। পরে যে মানুষ হইবে, মহৎ মহৎ কার্য করিবে, সুখে কল্পনারাজ্যে ভ্রমণ করিবে, 
চিরশান্তি লাভ করিবে, এবং দেহ ও আত্মা এতদুভয়ের সামঞ্জস্যজাত আনন্দসমূহ 
আস্বাদন করিবে।” তবে আর কি- 

হে আত্মা “নিশ্চিন্ত থাক, তোমার সন্দেহ তাড়াইয়া দেও, পাপতাপ মিথ্যা্রান্তি এ 
পৃথিবীতে আছে সত্য, কিন্তু এ অনন্ত জগতে মন্দের *ঙ্গে সঙ্গে সেই মন্দ নিবারণের 
ওউঁষধও রহিয়াছে । ঘোর পাপ কলুষিত দিনেও ধার্মিক লোক আবির্ভূত হইবেন, তাহাদের 
পবিত্র মুখনির্গত অমর সত্য মিথ্যারূপ বৃশ্চিককে চিরস্থায়ী অগ্নিমালায় আবদ্ধ করিয়া 
রাখিবে-উহা আপনাকে আপনি দংশন করিয়া তম্মধ্যে মৃত হইবে ।” 


এ ঠিক হিন্দুর অবতার বিশ্বাস। সেলি খৃষ্টান হইয়া জন্মিয়া জ্ঞানী হিন্দুর চক্ষে জগৎ 
দেখিয়াছেন, খৃষ্টান তাহাকে বুঝিবে কি করিয়া? তিনি মানবাত্মাকে সম্বোধন করিয়া 
জগৎব্যাপী আত্মার স্তব করিয়াছেন, খৃষ্টান তাহাকে নাস্তিক ভাবিয়াছেন। 

একস্থানে পরী ইয়ানথিকে বলিতেছেন-_“ঈশ্বর নাই।...অন্তরে অসীমতা বাহিরে 
অসীমতী,, সৃষ্টিকর্তা মিথ্যা করিয়া দিতেছে। প্রকৃতি যে অনন্ত আত্মাতে ওতপ্রোত আছে, 
তাহাই প্রকৃতির একমাত্র ঈশ্বর” (01011010) 10111, 101010 ৯10001, 09119 0981101 : 
[179 ০১101711110016 51)111011 ০0011021015 15 11210119195 01719 00০9.) 

কিন্তু এ ঈশ্বর খৃষ্টান ঈশ্বর-তিনি যেরপে সৃষ্টি করিয়াছেন বলিয়া কথিত, কবি 
বলিতেছেন, সমস্ত জগংসংসার সেরপ সৃষ্টি অপ্রমাণ করিতেছে । পরেও তিনি খৃষ্টান 
ঈশ্বরকে, তাহার প্রতিহিংসাপরায়ণতাকে অতিমাত্রায় আক্রমণ করিয়াছেন, আমরা 
বাহুল্যভয়ে আর তাহা এখানে উঠাইলাম না। উঠাইবার আবশ্যকও নাই। সেলি খৃষ্টান 
ঈশ্বর না মানুন, তিনি যে নাস্তিক ছিলেন না, জগতের অন্তরভূত এঁশীশক্তিতে তাহার 
যে প্রগাঢ় বিশ্বাস ছিল, পাঠক তাহার যথেষ্ট প্রমাণ পাইয়াছেন। তাহার কাব্যের 


৩৬২ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


উপসংহারকালে তিনি মানবাত্মাকে যাহা বলিয়াছেন-_আমরা পাঠককে তাহার অত্যন্স 
সংক্ষেপে উপহার দিয়া এইখানেই প্রবন্ধ শেষ করি। 

“মানবাত্মা, সাহসে ভর করিয়া চলিতে থাক, ধর্মের দ্বারা চালিত হইয়া পরিবর্তনশীল 
ত্রমোন্নতির পথে অগ্রসর হও। জম্ম জীবন মৃত্যু এবং মৃত্যুর সেই পরবর্তী অবস্থা, যখনো 
উলঙ্গ আত্মা তাহার বাসস্থান পায় নাই, সকলি পূর্ণ সুখের পথে অগ্রসর হইতেছে এবং 
লক্ষ্যস্থানে পৌছিবার জন্য ব্যগ্র। জন্ম কেবল আত্মাকে বাহা জগতের সম্পর্কে জাগ্রত 
করে, জগৎ নূতন প্রকার প্রবৃত্তিতে আত্মাকে বন্ধন করে। জীবন আত্মার কার্য্যক্ষেত্র, 
এবং ঘটনা সমষ্টির ভাগ্ডারগৃহ, যাহা দ্বারা অনস্ত জগৎ ভিন্ন ভিন্ন সাজে প্রতিভাত 
হইতেছে। মৃত্যু একটি ভীষণ অন্ধকারময় দ্বার, যাহা দ্বারা অনস্ত সুখ আশার রাজ্যে 
উপস্থিত হওয়া যায়। অতএব হে আত্মা, নির্ভয়ে চলিতে থাক, যদিও ঝটিকায় তৃণফুলের 
(প্রিমরোজের) বৃত্ত ভাঙ্গিয়া যাইতেছে, যদিও তুষারে ইহার লাবণ্য শ্লান হইয়া পড়িতেছে, 
তবুও বসন্তের নিশ্বাস আবার পৃথিবীর প্রেমের ফুলগুলি ফুটাইয়া তুলিবে, তাহার উজ্জ্বল 
হাসিতে শ্যামল বনপ্রান্তর আবার উজ্জ্বল হইবে, শৈবালময় তীর ও অন্ধকার উপত্যকা 
সুশোভিত হইয়া উঠিবে।” 


ভারতী ও বালক, জ্যৈষ্ঠ ১২৯৪ 


অরবিন্দ ঘোষ 
এতদিন পরে গত ৬ই মে তারিখে আলিপুরে বোমার মকদ্দমা শেষ হইল। ৩৬ জন 
বিচারাধীনের মধ্যে ১৭ জনকে মুক্তিদান করিয়া বিচারপতি ব্রিচক্রফট দেশের আবালবৃদ্ধ 
সকল্সেরই ধন্যবাদের পাত্র হইয়াছেন। অনেক বালককেই যে পুলিশ এই মকদ্দমায় বৃথা 
জড়িত করিয়াছে ;-বিশেষতঃ, অরবিন্দ যে সম্পূর্ণ নিরপরাধ, এই বিশ্বাসে এতদিন 
দেশের সকলেই ভগবানকে আকুলভাবে ডাকিয়া, এই বিচার নিষ্পত্তির দিকে উদ্‌গ্রীবভাবে 
চাহিয়া ছিলেন। এই আকুল প্রার্থনা গ্রাহ্য হইল, আজ আমাদের আনন্দের দিন! বিধাতা ' 
অরবিন্দকে অস্নিপরীক্ষায় উত্তীর্ণ করিয়াছেন। তিনি যাহাকে ভালবাসেন, তাহাকে কষ্ট 
দিয়া নিজের কাছেই টানিয়া লন। অরবিন্দের বিদ্যাবুদ্ধি অপরিসীম ; তিনি ইচ্ছা করিলে, 
সুখে স্বচ্ছন্দে মহাসম্মানে সংসারযাত্রা মিবর্বাহ করিতে পারিতেন। সকলেই জানেন, তিনি 
সিভিল সার্ভিশে পাশ হইয়াছিলেন, কেবল অশ্বপরিচালনে ফেল হওয়াতে সে কর্্মলাভ 
করেন নাই। কিন্তু ইহা সত্তেও গভর্ণমেন্ট ইহাকে অন্য উচ্চপদ দান করিতে চাহেন। 
অরবিন্দ তাহা গ্রহণ না করিয়া প্রথমে বরদারাজ-কম্ম্মচারী হইয়া, পরে দেশের কাজে 
পূর্ণভাবে জীবনদান বাসনায় সে কর্ম ত্যাগ করিয়া কলিকাতায় আগমন করেন। এখানে 
শত কষ্টকে তুচ্ছজ্ঞান করিয়া মাতৃপূজায় আত্মোতসর্গ করিয়াছিলেন। তাহার আদর্শ তাহার 
শিক্ষা কেবল বঙ্গদেশের মধো নহে- ভারতবর্ষে নবধন্ম, নবযুগ, নবজীবন সঞ্চার 


প্রবন্ধ ৩৬৩ 


করিয়াছে । -_তাহার জীবন ভারতে অতুলকীর্তি। মাতৃভূমি ইহার নিকট জড়পদার্থ নে, 
আত্মাবন্ত পদার্থ। তিনি তাহার পত্ীকে একখানি পত্রে এ সম্বন্ধে যাহা লিখিয়াছেন তাহা 
অতি সুন্দর। স্থানাভাবে আমরা তাহার কিয়দংশমাত্র উদ্ধৃত করিয়া দেখাইতেছি :_ 

“অন্যলোকে স্বদেশকে একটা জড় পদার্থ, অতগুলা মাঠ, ক্ষেত্র, পবর্বত, নদী বলিয়া 
জানে, আমি স্বদেশকে মা বলিয়া জানি, ভক্তি করি, পৃজা করি। মার বুকের উপর বসিয়া 
যদি একটা রাক্ষস রক্তপানে উদ্যত হয়, তাহা হইলে ছেলে কি করে? নিশ্চিন্তভাবে 
দৌড়িয়া যায়? আমি জানি এই পতিত জাতিকে উদ্ধার করিবার বল আমার আছে, 
শারীরিক বল নাই, তরবারি বা বন্দুক নিয়া আমি যুদ্ধ করিতে যাইতেছি না, ক্ষত্রতেজ 
একমাত্র তেজ নহে, ব্রহ্মতৈেজও আছে, সেই তেজ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত, এই ভাব 
নূতন নহে, আজকালকার নহে, এই ভাব নিয়া আমি জন্মিয়াছিলাম, এই ভাব আমার 
মজ্জাগত, তগবান এই মহাব্রত সাধন করিতে আমাকে পৃথিবীতে পাঠাইয়াছিলেন, চৌদ্দ 
বৎসর বয়সে বীজটা অঙ্কুরিত হইতে লাগিল, আঠার বংসর বয়সে দৃঢ়-প্রতিষ্ঠ ও অচল 
হইয়াছিল।” 

তাহার মুক্তির পরদিন কলিকাতার ছাত্রগণ অরবিন্দের সহিত সাক্ষাৎ করিতে 
গিয়াছিলেন। কিন্তু তাহার দেহমনের অবসন্নতাবশতঃ তিনি দ্বিতলের বারাগ্ডা হইতে 
ক্ষমাভিক্ষা করিয়া বলিয়াছিলেন যে, “তাহার বিপদ ও দুর্গতির দিনে তাহার স্বদেশবাসীর 
সশ্লেহ ও সহানুভূতি হইতে যে তিনি মুহূর্তের জন্যও বঞ্চিত হন নাই, ইহাই তিনি পরম 
সৌভাগ্য বলিয়া জ্ঞান করেন এবং ইহাতেই তিনি সকল কষ্ট ও লাঞ্কনার মধ্যে অপৃর্ব্ব 
আনন্দ ও শাস্তি অনুভব করিয়াছেন।” আমরাও তাহাকে দেখিতে গিয়াছিলাম। ইহার 
সৌম্যমূর্তি দর্শনে হৃদয় আনন্দপূর্ণ হয়। এক বৎসর ধরিয়া জেলে কত না কষ্ট ভোগ 
করিয়াছেন, তজ্জনিত দেহ ক্লান্ত মন অবসন্ন, তথাপি মুখে প্রফুল্ভাব-অধরে বালকের 
ন্যায় সরল হাস্য বিরাজিত দেখিলাম। --বিচারে যাঁহারা দণ্ডনীয় হইয়াছেন, হাইকোর্টে 
তাহাদের আপিল হইতেছে । আশা করি জষ্টিস মহোদয় এই অবর্বটীন বালকদিগের প্রতি 
দয়াধর্ম্ম প্রকাশে প্রকৃত ন্যায়নীতিরই প্রতিষ্ঠা করিবেন। 


ভারতী, জ্োষ্ঠ ১৩১৬ 


কৰি গিরীন্দ্রমোহিনী 


মৃত্যু প্রিয়জনের সহিত বিয়োগ ঘটায় কিন্তু বিচ্ছেদ ঘটাইতে পারে কি? বর করাল 
কাল যখন আমাদের ভালবাসার সামন্্রীকে কাড়িয়া লইয়া তাহাকে দর্শন স্পর্শনের অতীত 
করিয়া তোলে, তখন চর্মচক্ষের অনায়ত্ত সেই প্রিয় রূপ আমাদের মর্মদৃষ্টিতে অধিকতর 
সমুজ্জল হইয়া ওঠে। বাহিরে হারাইয়া অন্তরে তখন আমরা পূর্ণ মিলন অনুভব করি। 

কবি গিরীন্দ্রমোহিনীর সহিত আমার মিলন পাতানো ছিল। মানুষে মানুষে মনের 


৩৬৪ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


মিলন এখন কদাচিৎ ঘটে। যে সুন্দর মনোমোহন রূপে তিনি আমাকে ধরা দিয়াছিলেন, 
তাহার আত্মীয় স্বজনগণও সকলে তাহাকে সে রূপে দেখিয়াছেন কিনা জানি না। কারণ 
সমাজের বাহিরে যুক্ত সখ্যতার নির্মল আলোকে আমি দেখিয়াছি, কবি হৃদয়ের 
খোলসহীন যে সৌন্দর্যাটুকু,--সমাজের বেড়া সংস্কারের বেড়া, স্বার্থ সংঘর্ষণের বেড়ার 
ভিতর দিয়া 'নিকটের লোকের নয়নে তাহা সহসা না পড়িবারই কথা। আটে ঘাটে বাধা 
সেকালের সংস্কারে লালিত-পালিত হইয়াও স্বাধীন বিচারশক্তির অভাব তাহাতে দেখি 
নাই; তাহার চিন্তার পরিসর ছিল প্রকৃতই মুক্ত, উদার। বলিতে কি, সংকীর্ণতার 
ভাবদ্বন্দের মধ্যে কোনোদিনই আমাদের মতবিচ্ছেদ ঘটে নাই। তাই বুঝি আমাদের সখ্যতা 
সম্বন্ধ এমন মধুর, এমন স্থায়ী হইয়াছিল। মিলন-দিনে আমরা কি আনন্দই না উপভোগ 
করিতাম। দেখা হইলেই নীরব উল্লাসিত দৃষ্টিতে উভয়ের প্রাণ যেন কোলাকুলি করিয়া 
উঠিত। তাহার পর তাহার পালায় তিনি আমার হাত ধরিয়া সাগ্রহ-সমাদরে পালঙ্ক 
একখানির উপর বসাইতেন, আর আমার পালাতে আমিও সেইরূপ সাদর যত্রে তাহাকে 
বাহপাশে আবদ্ধ করিয়া আমার ঘরের শ্রেষ্ঠ শোফাসনের উপর তাহার শুভ প্রতিষ্ঠা 
করিতাম। অতঃপর মুখোমুখি হইয়া বসিবামাত্র দুজনের অদর্শন কালের মনের চাপা উৎস 
খুলিয়া যাইত। কত না রঙ্গরস রহস্যে, কত না গোপন মনের কথায়, প্রকাশ্য সুখ দুঃখ 
কাহিনীতে, সমাজ এবং কাব্য সমালোচনায় দিবসের আলো ক্রমশ যখন সন্ধ্যার অন্ধকারে 
ঘনীভূত হইয়া পড়িত তখনো কিন্তু আমাদের কথা ফুরাইত না; বিদায় লইতে মন চাহিত 
না। 

আজ আমার প্রিয়সখী গিরীন্দ্রমোহিনী এ লোকে নাই, আমাদের সে সুখ মিলনের 
দিন ফুরাইয়া গিয়াছে, এখন শুধু তাহার শ্রীতি-মধুর স্মৃতি নিবর্বাত-নিষ্কম্প দীপের ন্যায় 
দর্শন আশারহিত আমার চিত্তে অচঞ্চল রূপলালিত্যে বিরাজিত রহিল। 

কবিতারি সুরছন্দে আমাদের সখ্যতা অঙ্কুরিত এবং বিকশিত হইয়াছিল। 

সে আজ ৪০ বৎসর পৃব্র্কার কথা ; তখন আমরা থাকিতাম শ্যামবাজার অঞ্চলে 
কাশিয়াবাগান-বাগানবাটীতে। সবে মাত্র সেই বৎসর ১২৯১ সালে আমি ভারতীর 
সম্পাদন ভার গ্রহণ করিয়াছি, শ্রীমান রবীন্দ্রনাথ একদিন এখানে আসিয়া একটি কবিতা 
আমাকে দিয়া বলিলেন, “কবিতাটি অত্রুর দত্তের বাড়ীর একটি অস্তুঃপুরিকার রচনা । 
লেখাটি ভালই হয়েছে, ভারতীতে দিও ।” 

তাহার বন্ধু গোবিন্দ দত্ত ভারতীতে প্রকাশ জন্য কবিতাটি তাহাকে দিয়াছিলেন। 
গিরীন্দ্রমোহিনীর সেই কবিতাটিই ভারতীতে সর্ব প্রথমে প্রকাশিত হয়। ইতিপৃবের্ব ইহার 
কবিতাহার এবং ভারতকুসুম গ্রন্থাকারে বাহির হইয়া গিয়াছে। তাহার প্রথম পুস্তক 
কবিতাহার বাহির হয় ১২৭৯ সালে, তাহার বয়স যখন ১৪ বংসর। 

বঙ্কিমবাবু বঙ্গদর্শনে তখন কবিতাহারের যথেষ্ট প্রশংসা করিয়াছিলেন। ভারতকুসুমের 
সমালোচনা ১২৯৩ সালের ভারতীতে যাহা প্রকাশিত হইয়াছিল তাহা নিম্নে উদ্ধৃত করিয়া 
দিলাম। 


ভারতকুসুম। বইথানি একজন হিন্দুমহিলা প্রণীত। 


প্রবন্ধ ৩৬৫ 


হৃদয়ের উচ্ছ্বাসে পূর্ণ ছোট ছোট কয়েকটি কবিতায় এই বইখানি শেষ হইয়াছে। ইহাতে 
যে দোষ নাই এমন নহে কিন্তু মধ্যে মধ্যে এমন সুন্দর জিনিষ আছে, তাহা পড়িলে দোষের 
দিকে আর ত লক্ষ্য থাকে না। কেবল তাহা নয়, যখন দেখা যায় কবিতাগুলি লেখিকার 
কত অল্পবয়সের লেখা তখন অনেকটা আশ্চর্য হইতে হয় এবং ভবিষ্যতে কবির প্রতিভার 
উত্তরোত্তর বৃদ্ধি লাভ করিবে ইহাতে আর সন্দেহ থাকে না। নিশ্লে একটি কবিতা উঠাইয়া 
দিতেছি। 


নিশীথে বংশীধবনি 

কেন প্রাণ কাদে বাঁশি! ও তোর মধুর তানে? 

উদাস হইল প্রাণ তোর স্বর পশি কাণে। 

নাহিত মুরলী ধারী, নাহি রাধা ব্রজেশ্বরী, 

তবে কেন চিতহারা মন নাহি গৃহপানে। 

মাতিল মোহিল প্রাণ কাদিল কেন কে জানে? 

ইচ্ছা হয় পাখী হয়ে গৃহ তাজি যাই, 

কৌমুদী হসিতাকাশে উড়িয়া বেড়াই! 

বাশির সুরেতে মিশি বিচরি নীল আকাশে । 
বয়স সম্বন্ধে দেখিতেছি অন্যান্য মহিলালেখকদিগকে তিনি হার মানাইয়াছেন, অন্ততঃ 
আমি নিজের দিক হইতে বলিতে পারি, দীপনিবর্বাণ যখন প্রকাশিত হয় তখন আমার 
বয়স ছিল আঠারো। 


সরসী জলে শশী 
কি দেখাও সরসী! 
হাদয়ে ধরেছ তুমি গগনের শশী! 
আনন্দ লহরী মেখে গরবে উঠিছ কেপে, 
হাসিতেছ টিপি টিপি সোহাগের হাসি! 
ভাবিছ অমন চাদ আর আছে কার? 
সুধামুখে হাসি রাশি ঝরে অনিবার! 
হয়ো না সরসি তুমি মত্ত অহঙ্কারে, 
এঁ দেখ মাতৃ অঙ্কে শিশু শোভা ধরে! 
তব চাদ মুখে শশি কলঙ্কের দাগ। 
মোদের চাদের মুখে নব অনুরাগ! * 
তব চাদ দিবা রাতি ভাতি না বিকাশে ; 
আমাদের অন্কে চাদ দিবানিশি হাসে। 
শুধু সুধা, সরসি গো তব চাদ ধরে 
আমাদের চাদ হাসে মধু ঝরে মধুভাষে 
আধো আধো স্বরে। 


কবিতাহার রচয়িত্রী। 


৩৬৬ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


ইহার পর ক্রমশ ভারতীর পাতে তাহার নানা ভাবের নানারপ লেখা বাহির হইতে 
লাগিল এবং যথাসময়ে সেগুলি পুস্তকবদ্ধ হইয়া বঙ্গসাহিত্যভাগার অলম্কৃত করিয়া 
তুলিয়াছিল। 

আমি ১২৯৩ সালে যখন ভারতীর সম্পাদক কার্য পরিত্যাগ করি সেই সময় মিলন 
কথা নামক প্রবন্ধের একস্থলে তিনি বলিয়াছেন,_ভারতী প্রকাশ জন্য আমার গ্রাম্য ছবি 
নামক প্রবন্ধটি পাঠাইয়া ভাবিয়াছিলাম,_ভারতী সম্পাদিকা কখনই সেটি মনোনীত 
করিবেন না। কিন্তু খুব আদরের সহিতই তাহা গৃহীত হইয়াছিল। শ্রদ্ধাম্পদ রাজনারায়ণ 
বাবু লিখিয়াছেন--ভারতীর প্রকাশিত গ্রাম্যছবি পড়িয়াই আমি তপোবন লিখিয়াছি। 

এই সকল কথা আমি সম্পাদিকার পত্রেই জানিতে পারি। কত রকমে তিনি যে 
আমাকে উৎসাহ দিয়াছেন তাহা বলিবার নয়। 

ভারতীর ভূতপূব্্ব সুযোগ্য সম্পাদিকার কোমল করে বলয়ের মিষ্ট-মধুর আহান- 
ধবনিই চির মুখরিত হইত, কখনও সে হস্ত সমালোচনার কঠোর আঘাতে নবীন উদ্যম 
লেখকের ভঙ্গ করে নাই।” ইত্যাদি। 

স্বাভাবিক বিনয়ভাব হইতেই যে কবি নিজের গুণপনা খর্ব করিয়া দেখিয়াছেন 
নিশ্লোদ্ধত কয়েকটী গ্রাম্য কবিতা হইতে পাঠক তাহা বুঝিতে পারিবেন। 


পাড়া-গা 
রোদ উঠেছে ফুল ফুটেছে, 
ঘাসে শিশির মেলা, 
চুপড়ি হাতে, যায় ক্ষেতেতে 


প্রবন্ধ ৩৬৭ 


বাবুই বাসার সার-_ 
কি চাতুরী কারিগিরি 
মানুষ মানে হার। 


শ্রীগিরীন্দ্রমোহিনী দাসী। 


মৃদু মৃদু ধীর হাতে, আঘাতি শিশুর মাথে, 
গায় ঘুম পাড়ানিয়া গান। 

মোহিয়া সুস্বর ভাষে, আকুল বিভুল বাসে 
পিঞ্জরে ধরেছে পাখী তান। 

শিয়রেতে জেগে শশী, যেন সেই রূপরাশি, 
নেহারিছে মগ্ন হয়ে ভাবে, 

ছেলে ডাকে “আয় চাদ”, মা বলিছে “আয় চাদ' 
কি করিবে চাদ মনে ভাবে! 

মা নাই ঘরেতে যার, ছেলে কোলে নাই যার, 
যত কিছু সব তার মিছে। 


শ্রীগিরীন্দ্রমোহিনী দাসী । 


গ্রাম্য ছবি বা জন্মভূমি 

মাটীতে নিকানো ঘর, দাওয়াগুলি মনোহর 
সমুখেতে মার্টীর উঠান, 
মাচা বেয়ে করেছে উত্খান। 

পিঁজিরায় বস্ত্র বাধা, বউ কথা, কহে কথা, 
বিড়ালটা শুইয়া দাবাতে, 


৩৬৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


মঞ্চে তুলসীর চারা, গৃহে শিল্প কড়ি-ঝারা! 
খোকা শুয়ে দড়ির দোলাতে, 

কানে দুল্‌, দুল দুল (গাছ ভরা পাকাকুল।) 
ধীরে ধীরে পাড়ে দুটী বোনে, 

ছোট হাতে জোর করে শাখাটী নোয়ায়ে ধরে, 
কাটা ফুটে, হাত লয় টেনে! 
হাস দুটী করে সম্তরণ, 
পুকুরের পাড়ে বাঁশ বন। 
রোদটুকু সোনার বরণ। 

লুটায় চুলের গোছা বালা দুটী হাতে গোঁজা 
একাকিনী আপনার মনে 
ধান নাড়ে বসিয়া প্রাঙ্গণে। 

শান্ত স্তব্ধ দ্বিপ্রহরে, গ্রাম্য মাঠে গরু চরে, 
তরুতলে রাখাল শয়ান 

সরু মেঠো রাস্তা দিয়ে, পথিক চলেছে গেয়ে, 
মনে পড়ে সেই মিঠে তান্‌, 

আজি এই দ্বিপ্রহরে, বাল্যম্থৃতি মনে পড়ে, 
মনে পড়ে ঘুঘুর সে গান্‌, 

সুধাময়ী জন্মভূমি, তেমনি আছ কি তুমি, 
শাস্তিমাখা স্নিগ্ধ শ্যাম প্রাণ। 


শ্রীগিরীন্দ্রমোহিনী দাসী। 


এইটুকু না বলিয়া থাকিতে পারিতেছি না যে, কবি শিরীন্দ্রমোহিনীর লেখার প্রধান আকর্ষণ 
ইহার অকৃত্রিম সরলতা। সরল ভাষায়, সরল ছাদে, নিজস্ব ভাবে গড়া সরল চিত্রকলার 
উপর তিনি তাহার প্রতিভার প্রাণপ্রতিষ্ঠা করিয়াছেন। আজকালকার দিনে নব 
লেখকদিগের অধিকাংশ কবিতাই, ছন্দোবন্ধে, ভাষায়-ভাবে রবীন্দ্রনাথের দুর্দস্তি অথবা 
প্রশান্ত অনুকরণ। গিরীন্দ্রমোহিনীর কবিতায় ভাষার ঘনঘটা নাই, ছন্দোবন্ধেও আধুনিক 
কারিকুরির অভাব, তবুও সে রূপে মন মজিয়া যায়, কারণ তাহা খাটি জিনিষ, স্বাভাবিক 
ভাবপটুতাতে তাহা মনোরম। 

দুই একটা কবিতা ভারতীতে ছাপা হইবার পর--কবির সঙ্কোচ বাধ অনেকটা টুটিয়া 
আসিল! ক্রমশঃ আমাদের পত্র লেখালেখি আরম্ভ হইল,--এবং যেমন হইয়া থাকে, চিঠিতে 
চিঠিতে আমাদের ভাবটা বেশ জমট বাঁধিয়া গেল। দুঃখের বিষয়, সে সব চিঠিপত্র আমার 
ধরিয়া রাখা নাই, রাখিলে সে কালের সখী প্রণয় কাহিনী একালে খুব সম্ভব উপন্যাসের 
ন্যায়ই সমাদূত হইত। সে যাক, গতের অনুশোচনা বৃথা। 


প্রবন্ধ ৩৬৯ 


কিন্তু লেখালেখিতেই আর ত মন বাঁধে না, দেখাশুনার জন্য আমাদের প্রাণ ব্যাকুল 
হইয়া উঠিল। এখন উপায়! শিরীন্দ্রমোহিনী তখনো একরূপ অসূর্যাম্পশ্য অস্তঃপুরিকা, 
বিশেষ অল্পদিন তিনি বিধবা হইয়াছেন, স্বামীকে তিনি তাহার প্রাণের যে ইচ্ছা সহজেই 
জানাইতে পারিতেন ; বর্তমান কর্তৃপক্ষদিগের নিকট তাহা প্রকাশে তিনি কৃষ্ঠিত হইলেন। 
কারণ তাহার মনে হইল, এই প্রস্তাবে খুব সম্ভব উঁহাদিগকে ক্ষুণ্ন ব্যথিত করিয়া তুলিবে। 

কাজেই মনের ইচ্ছা আমাদের মনেই তখন চাপিয়া রাখিতে হইল। অবশ্য আমি 
অপেক্ষাকৃত স্বাধীন। তিনি আমার বাড়ী নাই আসুন, আমি যদি দত্তবাড়ীর অস্তঃপুরে 
যাইতাম তাহা হইলে কি কেহ আমার পথ বন্ধ করিয়া দীড়াইতেন? তাহা ত আর নহে। 
কিন্তু এখানে সমাজ সমস্যা আসিয়া দেখা দিল। তিনি এখানে আসিবেন না, আর আমি 
সেখানে যাইব, ইহা স্বামী অপমান-জনক জ্ঞান করিলেন। গিরীন্দ্রমোহিনীর প্রাণেও সখীর 
এই সম্ভাবিত অপমান সাড়া দিয়া উঠিল! অতএব এ কথা এইখানেই চুকিয়া গেল ; খাঁচার 
পাখীর সহিত বনের পাখীর আর তখন চাক্ষুষ মিলন হইল না। 

কিন্তু পিপাসা যে নিদারুণ, জল নহিলে ত প্রাণও আর বাঁচে না। কি করা যায়? 
গিরীন্দ্রমোহিনীর বাপের বাড়ী আমাদের মিলনের পথ খুলিয়া দিল। কিন্তু এহেন মহা খবর 
কি লুকান থাকে? অবশেষে দত্তবাড়ীতেও এ-কথা পৌছিল। কিন্তু সুখের বিষয় এই, 
আমাদের এই নিমস্ত্রিত অসন্তোষের পরিবর্তে তাহারা সম্তোষই প্রকাশ করিলেন। সথীর 
ভয় ভাবনা সমস্ত মিথ্যা হইয়া গেল। ইহার পরে এমন একদিন আসিল যে তাহাদের 
ইচ্ছানুসারেই দত্ত-অস্তঃপুরে আমি সখ্যতামিলনে যাইতাম এবং মিলনও বৌবাজার হইতে 
আমাদের বাড়ী আসিতেন। তখন মেয়েতে মেয়েতে দেখাশুনা হইবার পক্ষেও কত 
বাধাবিম ছিল একালের পাঠিকা তাহা দেখিয়া অবাক হইতেছেন কি? কিন্তু বাধাবিঘ্ন ছিল 
বলিয়াই বুঝি আমাদের দুইটি হৃদয় এমন অনুরাগ দীপ্ত হইয়া উঠিয়াছিল। 

গিরীন্দ্রমোহিনী শুধু কবি ছিলেন এমন নহে, তিনি চিত্রকরও ছিলেন। 

তাহার হস্তাঙ্কিত নানা ভাবের চিত্র এখনো তাহাদের গৃহে দেখিতে পাওয়া যায়। 
এই সকল চিত্র শিক্ষার অভাবে যদিও নির্দোষ হইতে পারে নাই, তবে তাহার স্বাভাবিক 
প্রতিভা খুবই সুস্পষ্ট করিয়া তুলিয়াছিল। 

গিরীন্দ্রমোহিনী মাটির পৃতুলও বড় সুন্দর গড়িতে পারিতেন। মহিলা শিল্পমেলায় 
তিনি ও তাহার মাতা ভন্্ী নানারপ পুতুল গড়িয়া পাঠাইয়াছিলেন, তাহাদের গঠিত 
কুড়েঘর দেখিয়া কৃঝ্নগরের পটুয়া নির্মিত বলিয়া লোকে ভূল্‌, কর্িহে। সখি সমিতির 
এখানে উদ্ধৃত করিতেছি । 

«আমাদের মহিলা-সমাজে নূতন সৃষ্ট এই “সখি সমিতি'...অসূর্যম্পশ্যা অবরন্ধা 
হিন্দু মহিলার্দের মধ্যে ইহা এক বিশুদ্ধ “নরোজা'র দৃশ্য উদ্ঘাটিত করিয়াছিল। এইরূপ 
মনে হয় না! “রমণীতে বেচে রমণীতে কেনে লেগেছে রমণী রূপের হাট? । 

“আমার মনে আছে, বেথুনে প্রথম উদ্ঘাটিত শিল্প-মেলায় যেদিন মহিলাগণ কর্তৃক 
মায়ার খেলার অভিনয় হয় এবং মেয়েরা পুরুষদের মত সম্মুখে গ্যালারিতে বসিয়া সে 
স্বর্ণ, র. স.: ২৪ 


৩৭০ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


অভিনয় দর্শন করেন, সে কি এক নৃতন আমোদ সকলে অনুভব করিয়াছিলেন! মনে 
আছে, আমারই পার্খোপবিষ্টা একটী মেয়ে বলিয়াছিলেন, “এরা যদি সকলে চরিত্রবতী 
হন, তাহা হইলে এরূপ সুচারু অভিনয়-ক্ষমতা বিশেষ প্রশংসা ও বাহাদুরির বিষয় 
হায়, হায়, যে-দেশে মহিলাদের মধ্যে চিত্রকলা, সঙ্গীত ও নৃত্য স্ত্রীশিক্ষার একটী প্রধান 
অঙ্গ ছিল, যে দেশের সতী বেহুলা ইন্দ্রসভায় নৃত্যগীত করিয়া মৃত পতির জীবন ফিরাইয়া 
আনিয়াছিলেন, এখন কোন নারীকে কলা-কুশলা দেখিলে, সেই দেশের মহিলাদেরই 
এইরূপ মনে হয়।” | 

১৩২৩ সালে ভারতীর সম্পাদকতা ত্যাগ করিয়া সে ভার যখন নবীন 
সম্পাদকদয়ের হস্তে ন্যস্ত করি, তখন সখী গিরীন্দ্রমোহিনী 'মিলন কথা” নামক প্রবন্ধে 
_আমাদের মিলন-ইতিহাসের অনেক কথাই সরস ভাষায় লিপিবদ্ধ করিয়া গিয়াছিলেন। 
আজ পুনরায় তাহার কথা হইতে তাহার মনোভাব কিছু না বলিলে প্রবন্ধ অসম্পূর্ণ থাকিয়া 
যাইবে। 


মিলন-কথা 
“ভারতী উপলক্ষে কিরূপে আমাদের দুইটী হৃদয় এক হইয়া যায় ; কিরূপে একটী চির- 
রক্ষণশীল একান্নবর্তী হিন্দু পরিবারের অভেদ্য দুর্গ-প্রাকারে আমাদের মিলন-মঙ্গল- 
পতাকা উড্টীন হয়; তাহা ভারতীর...নবীন সম্পাদকদ্য়ের ন্যায্য প্রাপ্বোধে উপহার 
দিতেছি। 


“প্রথম যেদিন স্বামী আসিয়া বলিলেন, “আজ একটী নৃতন খবর দিব। তোমাদেরই 
স্বজাতীয়া একজন, শ্রীমতী স্বর্ণকুমারী দেবী মাসিক পত্রিকার সম্পাদিকা হইলেন। তুমি 
ত পারিলে না। ইেহা বলিবার অর্থ, তিনি আমাকে সংবাদ-প্রভাকর, অমৃতবাজার প্রভৃতি 
পত্রে ধারাবাহিকরূপে লিখিতে অনুরোধ করেন ।) সেই দিন আনন্দ-কৌতৃহলের মধ্য দিয়া 
নবীনা সম্পাদিকার সহিত সাক্ষাতের ইচ্ছা প্রবল হয়। তার পর ঘটনাসূত্রে যেদিন তাহার 
সহিত ঈন্সিত মিলন ঘটিল, হায়! সেদিন তিনি, যিনি আনন্দের সহিত স্ত্রী-সম্পাদিকার 
সংবাদ দিয়াছিলেন, তিনি আর ইহজগতে ছিলেন না। আমাদের বাটী চিররক্ষণশীল 
হইলেও স্বামী স্ট্রীশিক্ষার. পক্ষপাতী ছিলেন। তিনি প্রায়ই মিস্‌ তরু দত্ত ও অরু.দত্তের 
উল্লেখ করিয়া আমাকে ইংরাজী শিক্ষা দিতে প্রয়াস পাইয়াছিলেন। তাহার উতৎসাহেই তখন 
“কবিতা-হার', “ভারত-কুসুম' রচিত হইয়াছিল। আমার পিতৃদেবও স্ত্রী-শিক্ষার বিশেষ 
অনুরাগী ছিলেন। তিনি শ্রীমতী স্বর্ণকুমারী দেবীর “পৃথিবী” ও “দীপ নিব্র্বাণ পাঠ করিয়া 
বলিয়াছিলেন, আমাদের দেশের স্ত্রীলোক এমন সুন্দর লিখিতে পারিয়াছেন ইহা বিশেষ 
গৌরবের কথা। তিনি মেয়েদের বিজ্ঞান-শিক্ষার বিশেষ পক্ষপাতী ছিলেন, এবং স্বয়ং 
আমাকে প্রাকৃতিক বিজ্ঞান প্রভৃতি পুস্তক পড়াইয়াছিলেন। আমি জ্যোতিষ শান্ত্রেরও চর্চা 
করিতাম। মনে পড়ে, আমার সংস্কৃত অধ্যাপকের জ্যোতিষের পুথি কাড়িয়া রাখিতাম। 
এ বিষয়ে আমার আগ্রহ দেখিয়া অধ্যাপক মহাশয় বলিয়াছিলেন, “তারাই আবার (অর্থাৎ 
খনা প্রভৃতি) ঘুরিয়া ফিরিয়া আসিতেছে ।' কিন্তু মেয়েদের জ্যোতিষ-শিক্ষাসন্বদ্ধে তাহার 


প্রবন্ধ ৩৭১ 


মত ছিল না। তাহার ধারণা ছিল, জ্যোতিষী নিবর্বংশ হয় ; এবং আশ্চর্যের কথা, তিনি 
বহুপুত্রক হইয়াও পরে নিঃসন্তান হইয়াছিলেন। 

“তারপর বহুদিন পরে, সিমুলিয়ায় আমার পিতৃভবনে সেই 'পৃথিবী' ও “দীপ- 
নিব্বাণ” রচয়িত্রীর সহিত যেদিন আমার প্রথম চাক্ষুষ মিলন হয়, সেদিন আমার স্নেহময় 
পিতৃদেবও পরলোকে। অদৃষ্টের পরিহাস এমনি নিষ্ঠুর!” 

আমাদের মহিলা-সমাজে নৃতন সৃষ্টি “সখি-সমিতি'র প্রস্তাব ভারতীতে বাহির হয় 
১২৯৩ সালের বৈশাখে । আমি উক্ত প্রস্তাব পাঠ করিয়া তাহাকে প্রথম পত্র লিখি। লিপি- 
দূতীর সে কি আনাগোনা! তখনকার লিখিত একখানি পত্রের কয়েক ছত্র এখানে উদ্ধৃত 
করিতেছি :- 

“আপনি লিখিয়াছেন “আমাদের শিক্ষা পুরুষদের উপরে সম্পূর্ণ নির্ভর করে। 
তাহাদের ইচ্ছা-ব্যতিরেকে আমাদের কিছুই করিবার যো নাই।' ইহা সত্য। তবে তাহারা 
কখনো আমাদের সব্বাঙ্গীণ শিক্ষার আবশ্যক বুঝিবেন কিনা তাহা জানি না। পুরুষেরা 
আমাদের যতটুকু শিক্ষা আবশ্যক বিবেচনা করেন, তাহা আমরা পাইয়াছি, অর্থাৎ ধোবার 
বাড়ীর ফর্ম মিলানো, আর কায়ররেশে একখানা পত্র লিখিতে পারা । আমার মনে হইতেছে, 
একজন লেখক তাহার প্রবন্ধে শিক্ষা-সম্বন্ধে এইরূপ লিখিয়াছিলেন, “বাহিরে কোম্টী মিল 
স্পেন্সর লইয়া জ্বালাতন, আবার ঘরেও তাই।' ইহা হইতে সকলে বুঝিতে পারিবেন, 
অধিক বলিবার আবশ্যক কি? 

তারপর যখন পত্র-ব্যবহারের মধ্য হইতে “আপনি” “আপনার, প্রভৃতি উঠিয়া গেল, 
যখন 

রচয়তি শয়নং সচকিত নয়নং 
..তখন গলির ভিতর পাক্ধীর শব্দ হইলেই মনে হইত-_ 
এ বুঝি বাশী বাজে! 

পৃবের্ব কোন সংবাদ না দিয়া কতদিন নিস্তব্ধ মধ্যাহ্ে উভয়ে উভয়ের গৃহে উপস্থিত 
হইয়াছি। আমাদের প্রেমের অভিধানে “আদব-কায়দা” বলিয়া কোনো কথা ছিল না। 
আমাদের এই প্রণয়াভিসারকে শ্রীমতীর অভিসার হইতে কিছুতেই ছোট বলিতে পারি 
না। কতদিন আযাটের সেই ঘনঘোর, সেই মেঘ-আধিয়ার, সেই মুদু বর্ষণ, সেই কনক 
নিকষ বিদ্যুৎ দীপ্তি আমাদের এই অভিসারকে কি মধুর করিয়া তুলিয়াছে! বাস্তবিক টিপি 
টিপি মেঘান্ধকারে ব্রিগ্ধ দিবস দেখিলেই উভয়ের হৃদয় যনে উভয়কে চাহিত, তাহা 
একদিনকার একটি ঘটনায় প্রমাণিত হইয়া গিয়াছিল। সেদিন মেঘ-মেদুর দিবসে উভয়েই 
উভয়ের সন্ধানে বাহির হইয়াছি, শেষে পথে পথে সাক্ষাৎ। 
দুহু লাগি দুহজনে বাহিরায় পন্থ। 
জনু টাদ লাগি ফিরে রাহু, রাহু লাগি চন্দ ॥ 

আমরা সেকালের ; সুতরাং “পাতান” রোগের হাত এড়াইতে পারি নাই। এই মিলন- 
সুত্রে আমরা 'মিলন' পাতাইয়াছিলাম। 

তারপর আর একদিনকার কথা । তিনি তখন তাহার পিতৃদেবের শুশ্রাযার্থে পিতৃগৃহে 
বাস করিতেছিলেন। সেই সময় আমি একদিন তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়া 


৫ 


৩৭২ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


দেখিলাম, তিনি “টডের, রাজস্থান পড়িতেছেন। আমাকে দেখিয়া হাসিয়া বইখানি মুড়িয়া 
ফেলিলেন। সেদিনের কথা ভুলিবার নয়। সে কি দামিনী-চমক,...কি ভয়ঙ্কর মেঘ গর্জন, 
কি মুষলধারে বৃষ্টি। আমরা দুই জনেও দারুণ গল্পে নিমগ্া হইয়া গিয়াছিলাম। কখন্‌ যে 
পাই নাই। পরদিন কাটাদুটী সমেত এই মধুময়ী পত্রিকাখানি পাই 

অধরে মোহন হাসি নয়নে অমৃত ভাসে, 

বিরহ জাগাতে শুধু মিলন পরাণে আসে! 

কইরে মিলন কোথা, সেকি হেথা আছে আর? 

রাখিয়া গিয়াছে শুধু গরল-পরশ তার! 

তাপটুকু রেখে গেছে প্রভাতের আলো নিয়ে ; 

হাসি যত নিয়ে গেছে অশ্রু-জল রেখে দিয়ে। 

সন্ধ্যা করে দিয়ে গেছে, নিয়ে গেছে সন্ধ্যা তারা; 

আধার পড়িয়া আছে সুষমা হইয়া হারা! 

ফুলটী সে নিয়ে গেছে, ফেলে গেছে কাটা দুটি, 

বিরহ কাদিয়া সারা নয়ন মেলিয়ে উঠি! 

মনে পড়ে, উত্তরে লিখিয়াছিলাম-_ 

দূর হতে কাছে আনা স্বভাব আমার। 

ফুরাইয়া যায় কাজ মিশে গেলে দুটি। 

জগৎ রয়েছে দূরে হইতে আমার_ 

আনিতে পরাণে তায় করি ছুটাছুটি। 

প্রেমের জগতে আমি মধ্য-আকর্ষণ, 

বিরহ,রূপেতে আমি সম্পূর্ণ-মিলন। 

১৩০৩ সালে মৎ-প্রণীত “শিখা” প্রকাশিত হয়। সে গ্রন্থ আমি “মিলন'কেই উপহার 

দিই। তাহাতে আমাদের সুমধুর সম্বন্ধের যে ইতিহাস লিপিবদ্ধ আছে, তাহা আজ আবার 
যুগাস্ত পরে নৃতন করিয়া ভারতীর পত্রে উপহার দিলাম। 


সখি, 
বদ্ধ মুকুলের মাঝে সুরভির মত 
অবরুদ্ধ প্রেমরাশি হৃদে করে বাস ;- 

* কি অভিসম্পাতে কার জানি নাক তাহা, 
বাহিরে ফোটে না কু ক্ষুদ্র এক শ্বাস। 
বিরহের কারাগারে বটে বাস করে, 
নিশিদিন চেয়ে তবু মিলনের পানে- 
কে করে বন্ধন মুক্তি, কে ফুটাবে তারে- 
নির্দয় মিলন সে ত শত ব্যবধানে। 


দেখ যদি ফেলে সুত্র তল নাহি পাবে কৃত্র 
এ হৃদয় অকৃল সলিলে ; 


প্রবন্ধ ৩৭৩ 


বিরহের পাশাপাশি, মগ্ন হেথা প্রেমরাশি 
তন্দ্রামগ্ন গভীর অতলে, 
অর্ণব মন্থন করে পার যদি নিও তারে 
পৃত সেই এক বিন্দু সুধা; 
বিরহ গরল আছে তাই ভয় হয় পাছে 
যদি তোর নাহি মিটে ক্ষুধা! 
ওয়ালটেয়ারে সুদীর্ঘ প্রবাস যাপনের সময়...আমি যে পত্রখানি তাহাকে 
“শুভক্ষণে কোন সুপ্রভাতে ঘটেছে যা, তোমায় আমায় ;- 
মনে পড়ে সেদিনের কথা দুই যুগ পূর্ণ হলো প্রায়! 
লিপি দৃত্তী করি আনাগোনা দুটি হৃদি করিল বন্ধন, 
দেখিবার আগেই দৌহার ঘটাইল অপূৃবর্ব মিলন। 
কুসুমের পরাগ যেমন সমীরণে হইয়া বাহিত, 
ঘটায়ে ফুলের পরিণয় দূর হতে করে সম্মিলিত। 
বসে এই সুদূর প্রবাসে স্মরি সেই ভাষার প্রভাব, 
মূক যেথা সুনিপুণ দূতী নিত্য সেথা প্রেমের অভাব।” 
এমন রাশি রাশি ছিল! মধুর যৌবনের সঙ্গে সঙ্গে তাহারাও আজ--কালসাগরে 
অন্তহ্হিত হইয়াছে। 
আমাদের ভারতীর মাসিক সমালোচনা পত্রমধ্যেই হইত। সে সব লিপির বহর-ই 
বা কত! আমি স্বামীকে যে-সকল চিঠি লিখিতাম, তাহার মধ্য হইতে বাছিয়া তাহার এক 
বন্ধু কতকগুলি পত্র “জনৈক হিন্দুমহিলার পত্রাবলী” নামে ছাপাইয়া দেন! তারপর 
মতপ্রণীত “কবিতাহার', “ভারতকুসুম'ও জনৈক হিন্দুমহিলা প্রণীত বলিয়া প্রকাশিত হয়। 
ইংরাজী সাময়িকপত্রে “কবিতাহারে"র সমালোচনা পাঠ করিয়া শ্রদ্ধেয়া শ্রীমতী মেরী 
কার্পেন্টার এই “জনৈক”-এর সহিত সাক্ষাৎ করিতে চাহিয়াছিলেন। আমার এই 
সাহিত্যিক রহস্য-অবগুষ্ঠন দুষ্টা ভারতী সম্পাদিকাই উম্মুক্ত করিয়া দেন্‌।” 
বলা বাহুল্য আমাদের সখ্যতা কেবল আমাদের মধ্যেই আবদ্ধ রহে নাই। পরস্পরের 
আত্মীয়স্বজনের মধ্যেও ইহা বেশ একটি প্রিয় বন্ধন রচনা করিয়াছিল। 
এ সম্বন্ধে মিলন কথায় গিরিন্দ্রমোহিনী লিখিতেছেন-_ 
দির রা চারা পারার 
গোবিন্দলাল দত্তের সহিত ঠাকুর-পরিবারের অনেকের আলাপ ছিল এবং শ্রীমান 
রবীন্দ্রনাথের সহিতও সৌহার্দ্য স্থাপিত হইয়াছিল। সাবিত্রী লাইব্রেরীর বিভিন্ন বাৎসরিক 
অধিবেশনে, মনে পড়ে, পূজ্যপাদ শ্রীযুক্ত দ্বিজেন্দ্রবাবুর “সামাজিক রোগের কবিরাজী 
চিকিৎসা' ও রবীন্দ্রের “অকাল কুম্াণ্ড প্রভৃতি রচনা পঠিত হইয়াছিল। কিন্তু তখন 
জোড়ার্সাকোর মেয়ে-পরিবারের সহিত আমাদের মেয়ে-পরিবারের পরিচয় ছিল না। 
গোবিন্দলাল অবরোধের মধ্যে শাস্ত্র-সন্মত স্ত্রী-শিক্ষার পাগ্ডা ছিলেন, এবং সাবিত্রী 


৩৭৪ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


লাইব্রেরীকে উপলক্ষ্য করিয়া, নারী-রচনা পুরস্কৃত করিয়া উৎসাহিত করিয়াছেন। কঠোর 
রক্ষণশীল দলের “সেনানায়ক' উপাধি ও তদুপযোগী শিরোপা আমি তাহাকে অনেকদিন 
পৃবের্বেই প্রদান করিয়াছিলাম এবং কোন দিন ভাবি নাই অবরোধের বাহিরে তিনি গুণের 
আদর্শ দেখিতে পাইবেন। কিন্তু সত্যের খাতিরে বলিতে হইতেছে যে আমার সহিত 
ভারতী-সম্পাদিকার আলাপের সঙ্গে সঙ্গে গোবিন্দলাল ক্রমে তাহার গুণ-সুগ্ধ ভক্ত হইয়া 
উঠেন এবং আমাদের এই মিলনযজ্ঞের অন্যতম উত্তরসাধক ছিলেন।” 


কেবল তিনি নহেন--তাহাদের সুবৃহৎ পরিবারের সাহিত্যানুরাগী সকলেই আমাকে কিরূপ 
্রদ্ধাপূর্ণ শ্রেহ দৃষ্টিতে দেখিতেন-_-“রেইস্‌ আগ রায়েৎ' নামক তাহাদের পত্রিকাতে যথা 
অবসরে মাঝে মাঝে তাহা প্রকাশ পাইয়াছে। আর গিরীন্দ্রমোহিনী জোড়াসীকোর বাড়ীর 
অনেকেরই ছিলেন মিলন। পৃজ্যপাদ মধ্যম ভ্রাতা শ্রীযুক্ত সত্যেন্দ্রনাথ ঠাকুরের পত্রী, 
আমার মধ্যম বধূঠাকুরাণী--যিনি বংসর কাল 'বালকে'র সম্পাদিকা ছিলেন--তাহার 
সহিত মিলনের কিরূপ ভাব হইয়াছিল, সে কথাও মিলন-কথায় কৰি প্রকাশ করিয়াছেন। 
বাহুল্য ভয়ে সেসব কথা আর এখানে তুলিলাম না ; ১৩২৩ সালের ভারতীতে পাঠক 
সে কথা দেখিতে পাইবেন। 

আমাদের সধ্য নাট্যের শেষ পরিচ্ছেদ পূর্ণমাত্রায় মিলন মধুর। এত সত্বর আমার 
ভাগ্যে সখি বিয়োগ বেদনা ঘটিবে তাহা মনে করি নাই। কিন্তু সবর্বযামী পুরুষ তাহা 
জানিয়া বুঝি সাস্ত্বন-ম্বরূপ উক্তরূপ অমৃতকণার আশ্বাদ দিলেন! এই মরজগৎলীলায় 
এইটুকুই বিধাতার অমর কৃপা। বহুদিন হইতে আমাদের ইচ্ছা ছিল উভয়ে মিলিয়া আমরা 
তাহার ভ্রাতৃীসদন ও মাতুলালয় মজিলপুরে যাইব। তাহার ভ্রাতাগণ মজিলপুর দত্ত বংশের 
দৌহিত্র, অধিকার সূত্রে মাতামহের বিষয় সম্পত্তির আংশিক মালিক। দৈব নিবর্ধন্ধে যৌবন 
সময়ে যে সাধ আমাদের পূর্ণ হয় নাই, এইবার নববর্ষের প্রা্কালে সেখানকার বালিকা 
বিদ্যালয়ে প্রাইজ বিতরণ করিবার জন্য কর্তৃপক্ষগণ যখন আমাকে ধরিয়া পড়িলেন, তখন 
তাহাদের অনুরোধ-নিমন্ত্রণ আমি সাদরে গ্রহণ করিলাম। দুজনেই যদিও এখন আমরা 
ভগ্নস্াস্থা তথাপি দেহের দুব্্বলতা মনের জোরেই উপেক্ষা করিয়া উদ্দীপিত আনন্দে 
১৭ই জ্যোষ্ঠ তারিখে মোটরযানে আমরা মজিলপুর যাত্রা করিলাম। ১৭রই ১৮রই দুইদিন 
সেখানে কাটাইয়া তৃতীয় দিনের প্রাতঃকালে পুনরায় কলিকাতায় ফিরিলাম। মজিলপুর 
অবস্থানের এই স্বল্প সময়টুকু 'সখীর আত্মীয়গণের আস্তরিক আত্মীয়তাপূর্ণ সমাদর যত 
পরম সুখে কাটিয়া শিয়াছিল। তাহাদের সেই অকৃত্রিম শ্রীতি সৌজন্য আমার জীবন-পাতে 
চির মুদ্রিত থাকিবে। 

এই স্বল্প সময় সখী গিরীন্দ্রমোহিনীকে আমি যেরপ প্রাণ ভরিয়া পাইয়াছিলাম, পূর্বে 
সেরূপ সুযোগ আর কখনো ঘটে নাই। আহারে, বিহারে, শয়নে, ভ্রমণে আমরা সাথী 
ছিলাম। অল্লক্ষণের নিমিত্তও তিনি আমার চোখের আড়াল হইলে তৃবিত-চিত্তে আমি 
তাহার পথ চাহিয়া থাকিতাম। কাছে আসিলে তখন কি পরিত্ৃপ্তি! 

মজিলপুর প্রাসাদ আমার বড় সুন্দর লাগিল। সেকালের জমীদারদিগের বাসভবন 
কিরূপ নিরাপদ দুর্খরূপে নির্মিত হইত এই প্রাসাদ দেখিলে তাহা বেশ বুঝা যায়। পরিখা 


প্রবন্ধ ৩৭৫ 


বেষ্টনের মধ্য দিয়া ভিতরে প্রবেশের প্রথম পথ একটী সুদৃশ্য বৃহৎ সিংহদ্বার। দ্বারমধ্য 
দিয়া কমপাউণ্ডে প্রবেশ করিলে যে প্রাসাদ নজরে পড়ে তাহা বহির্ভবন। এ ভবনও 
একটি মাত্র প্রবেশ দ্বারে সুরক্ষিত। এই প্রাসাদের উঠানে দালান প্রভৃতির আবার আর এক 
কমপাউগ্ ও অন্য প্রাসাদ। এইরূপ কমপাউণ্ডের পর কমপাউপ্, প্রাসাদের পর প্রাসাদ 
এক একখানি বৃহৎ প্রবেশদ্বার সুরক্ষিত হইয়া যেন কৌটার মধ্যে কৌটারূপে অবস্থিত। 

প্রাসাদের পারিপার্থিক কত না ঠাকুর দালান, কমপাউগ্ডের আশেপাশে কত না 
রঙ্গমণ্চ, দোলমঞ্চ, দেব-দেবীর মন্দির। 

কোন বাড়ীরই ঘরগুলি সেকালে ধরণে ঘুবচি খুবচি নহে। বেশ বড় বড় হাওয়া- 
রৌদ্র খেলিবার উপযুক্ত । এই ভিন্ন ভিন্ন প্রাসাদ এখন ভিন্ন ভিন্ন শরিকের ভাগে পড়িয়াছে। 
ইচ্ছা করিলেই এক শরিক অন্য শরিকের বাড়ী যাতায়াত করিতে পারেন- অথচ সকলেই 
দূরে দূরে আছেন। 

আমি ছিলাম সমীর সহিত বহিপ্রাসাদে। শুনিলাম--বঙ্কিমবাবু যখন এই অঞ্চলের 
ডেপুটী ম্যাজিষ্টরেট ছিলেন, তখন তিনি এইখানে আসিয়া থাকিতেন। এবং এই প্রাসাদের 
আদর্শেই নাকি তিনি বিষবৃক্ষের প্রাসাদ রচনা করিয়াছিলেন। 

মজিলপুর বহু বিদ্বান ব্রাহ্মণ ও সন্ত্রস্ত কায়স্থের বাসস্থান। রামায়ণ অনুবাদক 
পণ্ডিতপ্রবর হেমচন্দ্র বিদ্যারত্ব এবং খ্যাতনামা শিবনাথ শাস্ত্রীর জন্মস্থানও এইখানেই। 

প্রাসাদের একটি দালানে মজিলপুরের বালিকা বিদ্যালয় প্রতিষ্টিত। গিরীনদ্রমোহিনীও 
এইখানে পড়িতেন। 

প্রাইজ বিতরণ দিনে ঠাকুর দালানের সম্মুখবর্তী বড় উঠান লোকসমাগমে ভরিয়া 
উঠিয়াছিল। এই শত সহন্ন লোকের মধ্যে সেকালের অন্তঃপুরিকা গিরীন্দ্রমোহিনী 
প্রকাশ্যভাবেই আমার পার্খে উচ্চ মঞ্চের উপর আসিয়া বসিলেন। সেকাল আর একাল! 

বিদ্যালয়ের একটী বালিকা বেশ সুন্দর গান করিল। ইহা হইতে কি বুঝা যায়। সঙ্গীত 
শিক্ষা যে বালিকাদিগের পক্ষে এখন দোষের কথা নয় বরং গুণের কথা, ইহা পূরুষগণ 
বুঝিতে আরস্ত করিয়াছেন। 

মজিলপুর যাত্রা করি আমরা সন্ধ্যাবেলায়, ফিরিলাম প্রত্যুষে। তাই এ সময় পথের 
শোভা বেশ উপভোগ করিয়াছিলাম। 

পথিপার্থে কোথাও অনেকদূর ধরিয়া বক্ষশ্রেণীর ছায়াপথ ; কোথাও উন্মুক্ত 
আকাশতলে আকা-বাকা মেটো রাস্তা, ধারে ধারে জলাভূমি, অদূরে মাঝে মাঝে একখানি 
কুড়েঘর, কোথাও বা কিছুদূরে গাছপালার ছাউনিতলে আট দশটি বসতিতে এক একটি 
কৃষাণ গ্রাম। রাস্তার সমপাতেই বারুই প্রভৃতি দুএকখানি বর্ধিষুণ সহর। রাস্তা হইতেই 
জমীদারদিগের জমকালো বাসভবন আংশিকভাবে নজরে পড়ে। 

উন্মুক্ত মাঠের মধ্য দিয়া যখন মোটর চলিতেছিল তখন উষার সুবর্ণ দৃশ্যে আকাশ 
সুরঞ্জিত। গিরীন্দ্রমোহিনী প্রকৃতির সেই মধুর দৃশ্য দেখিতে দেখিতে বলিয়াছিলেন-_ 
“আমার অস্তিম শয্যা যেন এইরূপ মুক্ত উদার আকাশ সম্মিলনতলেই রচিত হয়। অনস্তের 
শোভা দেখিতে দেখিতেই যেন আমার নয়ন মুদিয়া আসে, ইহা আমার চিরজীবনের একটি 
সাধ।” 


৩৭৬ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


কবির এই অস্তিম-বাসনা পূর্ণ হইয়াছিল কিনা জানি না-কারণ তাহার শেষদিনে 
তাহাতে আমাতে দেখা হয় নাই, এই নিদারুণ আক্ষেপ এ জীবনে ঘুচিবে না। 

তাহার মৃত্যুর কিছুদিন পৃের্ব আমি খুব অসুস্থ হইয়াছিলাম, একটু সুস্থ হইয়াই যখন 
ভাবিতেছি একবার তার কাছে যাইব_-সহসা খবর পাইলাম...তিনি আর নাই। 

এরূপ শোক দুর্ঘটনার সময় বাড়ীর লোকের মাথা ঠিক থাকে না, সম্ভবতঃ এই 
কারণেই তাহার আসন্ন মৃত্যুর সংবাদ আমার নিকট পৌছে নাই। 

হায়! শুনিয়া কি মন্খাস্তিক বেদনাই অনুভব করিয়াছিলাম। শেষ মুহূর্তে একটিবার 
তাহাকে দেখিতে পাইলাম না, এ যে গভীর দুঃখ। 

সত্যই তিনি কি আর নাই! সব সময়ে তাহা ত মনে করিতে পারি না? এই স্মৃতি- 
কথা লিখিতে কতবারই যেন তাহাকে চোখের সম্মুখে দেখিতেছি, আনন্দ হাসিতে তাহার 
মূর্তিখানি যেন তেমনি শ্রীতি প্রফুল্ল, তেমনি সখ্য মধুর। 


ভারতী, আশ্বিন ১৩৩১ 


সাহিত্যে দেশবন্ধু 


দেশবন্ধু চিত্তরঞ্জনের মৃত্যুতে সমগ্র দেশ শোকাভিভূত। সকলেরই অন্তরে গভীর বেদনা 
এবং মুখে মর্-উথলিত ভাষা--“সব্বনাশ হইল!” দেশের নরনারী তাহার প্রতি কিরূপ 
তাহা তাহার মৃত্যুর পর আবালবৃদ্ধবনিতার শোকাঞ্জলিদান হইতে অতি সুস্পষ্ট হইয়া 
উঠিয়াছে। চিত্তরঞ্জন মহাত্মা গান্ধীর ভক্ত হইয়া অসহযোগ ব্রত গ্রহণ করেন, কিন্তু ভক্তির 
এমনই প্রভাব যে, দেশবন্ধুর চিতাহুতির দিন মহাত্মা স্বয়ং তাহারই প্রবর্তিত কাউন্সিল 
গ্রহণের সহায়তা করিবেন বলিয়া প্রতিশ্রুতি দান করিয়াছেন। 

সত্য কখনও মরে না। তাহার প্রভাব চিরস্থায়ী। দেশবন্ধুর নশ্বর দেহ বিনষ্ট হইলেও 
তাহার কার্য প্রভাব চিরঞ্জয়িরপে ভারতে চির-বিরাজমান রহিল। মৃত্যুতে তিনি আমাদের 
নবজীবন লাভের শক্তি দান করিয়া গেলেন। আমরা যদি এই শক্তি গ্রহণ করিতে পারি, 
তবেই সে দানের সার্থকতা । শোক করিবার দিন ফুরাইয়া আসিল। এখন যদি তাহার 
অনুদ্যাপিত দেশমঙ্গলব্রত উদযাপনে আমরা যথাসাধ্য শক্তি অর্পণ করি, তবেই তাহাকে 
প্রকৃত সম্মান দান করা হইবে। তাহার সম্মানরক্ষার অর্থই আত্মসম্মানরক্ষা। শয়নে স্বপনে 
যে চিন্তা পলে পলে তাহাকে মরণের পথে টানিয়া লইয়া চলিয়াছিল, তাহা তাহার নিজের 
স্বার্থচিস্তা নহে। লক্ষ লক্ষ লোকের স্বার্থের মধ্যে তাহার ক্ষুদ্র স্বার্থ জলবুদবুদের ন্যায় 
বিলীন হইয়া পড়িয়াছিল। সমগ্র দেশের মঙ্গলই তিনি আত্মমঙ্গল বলিয়া জানিয়াছিলেন। 
কেবল জানেন নাই- প্রাণ, মন, দেহ দিয়া সেই জান কার্যে পরিণত করিবার চেষ্টায় ছিলেন। 

ভগবান্‌ আমাদের প্রয়োজনমত যুগে যুগে নেতা প্রেরণ করেন। চিত্তরঞ্জন ছিলেন 
ভগবান্-প্রেরিত শক্তিমান দেশপ্রেমিক, ভারতবর্ষের স্বরাজ-নেতা। মহাত্মা গান্ধী 


প্রবন্ধ ৩৭৭ 


বলিয়াছেন,_দেশবন্ধু স্বরাজের জন্যই বাচিয়াছিলেন এবং স্বরাজের জন্যই দেহপাত 
করিয়াছেন। অতএব এমন যদি কোন দিন আসে--যে দিন আমরা পৃথিবীস্থ অন্যান্য স্বাধীন 
দেশের নরনারীর সঙ্গে সমকক্ষভাবে মাথা তুলিয়া দাড়াইতে পারিব, সেই দিনই আমাদের 
দেশবন্ধুর অপূর্ণ আশা আকাঙক্ষা পূর্ণ হইবে এবং একমাত্র ইহাতেই তাহার স্বর্গগত আত্মা 
পরিতৃপ্তি লাভ করিবে। 
চিত্তরঞ্জন যে দেশের কি ছিলেন, কি গুণে যে তিনি সমগ্র দেশের অন্ত$করণ 
অধিকার করিয়া গিয়াছেন--কত বড় বড় লোক ইহার ব্যাখ্যা-নিরত হইয়া ভাষার দৈন্য 
অনুভব করিতেছেন, এমনই বিরাট অপূর্ব ছিল তাহার দেশপ্রেম, মাহাত্মময় ছিল তাহার 
আত্মত্যাগ এবং কর্মশক্তি। তবে আমি আর এ সম্বন্ধে বেশী কথা কি লিখিব? আমি 
শুধু বলিতে পারি, তাহার কবিতার সম্বন্ধে দুই চারিটি কথা। সাহিত্যের দিক হইতে তাহাকে 
যেন ভাল করিয়া আমাদের এখনও দেখা হয় নাই। আশা করি, অতঃপর সাহিত্য-মন্দিরেও 
তাহার যথাযোগ্য আসন নির্দিষ্ট হইবে। 
তিনি যে বেশী কবিতা রচনা করিয়াছেন, তাহা নহে ; ক্ষুদ্রায়তন চারি পাঁচখানি 
পুস্তকের মধ্যে তাহার কবিতার সমষ্টিসংখ্যা এক শতের অধিক হইবে কি না সন্দেহ। 
কিন্তু এক চন্দ্রও তমোহরণ করেন ; একটি বিদ্যুৎকণিকার মধ্যেও বজুতেজ নিহিত। 
সংখ্যাবহুলদানে তিনি সাহিত্যভাগ্ডার সাজাইতে না পারিলেও, ভাবসম্পদে তিনি তাহা 
অলঙ্কৃত করিয়াছেন। তাহার সকল কবিতাই তাহার অন্তর্নিহিত ভাবের যেন সাধনা- 
তাহার জীবনেরই যেন রহস্যময় ভবিষ্যদ্বাণী,_যে মহাপ্রেম তাহার জীবনকে চিরদিন 
আচ্ছন্ন, অভিভূত, ব্যথিত-আকুল করিয়া রাখিয়াছিল--তাহারই যেন মূর্তিম্ত বহির্বিকাশ। 
তাহার এই ছন্দোময়ী ভাষার মধ্য দিয়া তাহার অন্তরতম মান্ষটিকে আমরা স্পষ্ট করিয়া 
দেখিতে পাই বলিয়াই এ কবিতাগুলি এত মূল্যবান। তাহার অন্তরব্যাপী আদর্শ মহাপ্রেমকে 
ধরিবার জন্য তাহার যে আকুলতা, “মালা"-গ্রন্থের “প্রেম ও প্রদীপে” তাহা সুস্পষ্টরূপে 
অভিব্যক্ত।-সে কবিতা এইরূপ-- 
১ 

আজি এ সন্ধ্যার মাঝে তব বাতায়নে 

কেন রাখিয়াছ ওগো! প্রদীপ জ্বালিয়া? 

তোমার ও প্রদীপের কনক-কিরণে 

আমার সকল মন উঠে উজলিয়া! 

কেন রাখিয়াছ আহা! সুখ-বাতায়নে , 

সোহাগে স্বহস্তে ওই প্রদীপ জ্বালিয়া? 

আপনারে কেহ কভু পারে কি রাখিতে 

আলোকের অন্তরালে গোপন করিয়া? 

তোমার লাবণ্য-মূর্তি পড়ে না আঁখিতে 

ছায়া তার পড়িয়াছে দেয়াল ভরিয়া! 

অসংখ্য আকাঙ্ক্ষা জাগে দেখিতে দেখিতে 

কেন রাখিয়াছ, ওগো! প্রদীপ জ্বালিয়া? 


৩৭৮ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


৮ 
অন্ধকার-ঘেরা এই সন্ধ্যার মাঝারে 
কেন গো জ্বালিলে দীপ, খুলিলে দুয়ার 
কেন গো এমন ক'রে ডাকিছ আমারে 
সমস্ত পরাণ ভ'রে--পরাণ-মাঝারে! 
আমি অশ্রুজল লয়ে--শুধু চেয়ে থাকি 
আমি ত জ্বালিনি দীপ, কি করিয়া ডাকি? 


৩ 
তবু মনে হয়, তুমি শুনেছ আমার 
অন্তরের আর্তস্বর_অন্তর-মাঝারে! 
নিবাও প্রদীপ তব, বন্ধ কর দ্বার, 
এস ভেসে স্বপ্ন-সম অস্তর-আঁধারে। 
জ্বাল গো প্রদীপ জ্বাল অন্তরে আমার 
অন্ধকার-ঘেরা এই সন্ধ্যার মাঝার! 


8 
তোমার চঞ্চল দীপ আলোক বন্ধন ; 
ব্থিছে সকল মন সব্বাঙ্গ আমার! 
কত না অশান্ত সুখ অজানা ক্রন্দন 
ঝাপটিছে গরজিছে অন্তরে আমার! 
হে মোর নিষ্ঠুরা! কি যে বেদনা-বন্ধনে 
ট্রনিতেছ সবর্ব হৃদি তব সন্নিধানে। 
কি ব্যাকুল বাসনার আকুল ভ্রন্দনে 
ভরিয়া গিয়াছে চিত্ত তোমারি সন্ধানে! 
প্রজ্বলিত হৃদিমাঝে, শূন্য সব ঠাই! 
হে প্রেমনিষ্ঠুরা! আমি যে তোমারে চাই। 
_ প্রেম ও প্রদীপ। 
মাঝে মাঝে তাহার কবিতায় তাহার প্রেম-সাধনার মধ্যে একটি গভীর নিরাশা দেখা 
যায়। অতীতের একটি শুভমুহূর্তে তাহার দেবী তাহার হৃদয়ে যে প্রদীপ জ্বালাইয়াছিলেন, 
পরমুহূর্তে যেন তাহা নিবর্ধাপিত হইয়া গেল। আকাঙ্ক্ষাময় ও অতৃপ্তিময় মহাশূন্যের মধ্যে 
তাহাকে ভাসাইয়া তিনি অদৃশ্য হইয়া পড়িলেন। তখন হাহাকার করিয়া তিনি বলিয়া 
উঠিতেছেন- 
জীবন, জীবন কোথা ?--যেন নিরবধি, 
মরণ নিশ্বাস বহে অতৃপ্তি লইয়া, 
যেন চুপি চুপি অই--কাদাইছে হাদি, 
অতীত সে জীবনের প্রতিধ্বনি দিয়া। 
জীবন, জীবন কোথা ?--জ্রাস্তি স্বপনের, 


প্রবন্ধ ৩৭৯ 


দৃপ্ত সুরা পান ক'রে শুধু ভূলে থাকা! 
এ কি হাসি! এ কি কান্না! শুধু বসে বসে 
ভবিষ্োর চিন্রপটে অতীতেরে আঁকা! 
মহান্‌ মুহূর্ত এক জীবনে পশিয়া 
ভাসাইয়া লয়ে গেছে-গ্রাসিছে সকল! 
কোথা তুমি কোথা আমি, গেছে হারাইয়া 
রয়েছে অনস্ত বাথা হৃদয়-সম্বল। 

সে ব্যথা বাজিছে আজো ; আমার জীবন 
তারি যেন প্রতিধবনি, আর কিছু নয়! 
যত হাসি যত অশ্রু যাতনা স্বপন, 
করেছে জীবন যেন মহাশূন্যময়। 


_মহাশুন্য। 
কিন্তু মহাজন ও মহাপ্রেমিক চিরদিন কল্পিত শুন্যতা লইয়া থাকিতে পারেন না। 
কার্যাশক্তির দ্বারা তাহাকে তাহারা পরাজয় করিতে চাহেন। তাই কবিকে যখন মহাশূন্য 
ঘিরিয়া ফেলিল, তখন তিনি বলিয়া উঠিলেন,_ 
মোছ আঁখি, মনে কর এ বিশ্ব-সংসার 
কাদিবার নহে শুধু বিশাল প্রাঙ্গণ, 
রাবণের চিতাসম যদিও আমার 
জলিছে ভ্বলুক প্রাণ, কেন গো ক্রন্দন? 
অপরের দুঃখ-জ্বালা হবে মিটাইতে 
হাসি আবরণ টানি দুঃখ ভূলে যাও, 
জীবনের সরবস্থ অশ্রু মুছাইতে, 
বাসনার স্তর ভাঙ্গি বিশ্বে ঢেলে দাও। 
হায় হায় জনমিয়া যদি না ফুটালে 
একটি কুসুমকলি-নয়ন কিরণে 
' একটি জীবন-ব্যথা যদি না জুড়ালে 
বুকভরা প্রেম ঢেলে,_বিফল জীবনে। 
আপনা রাখিলে, ব্যর্থ জীবন সাধনা 
জনম বিশ্বের তরে-পরার্থে কামনা। 


_মালা 
তিনি আখি মুছিয়া কার্যে নামিলেন, কিন্ত্বু কার্যে নমমিয়াও তৃপ্তি লাভ করিতে 
পারিতেছেন না। কবি যেমন শতচ্ছন্দ গাঁথিয়াও মনে করেন, তাহার অনেক ভাবই প্রকাশ 
করা হইল না,-সেইরূপ যিনি মহাকশ্মী, তিনি শত কর্ম সম্পন্ন করিয়াও মনে করেন, 
তাহার ঈন্সিত কর্ম্ম' অসম্পূর্ণ রহিয়া গেল। তাই কবির কর্মহৃদয় বিফলতা-নিগীড়িত হইয়া 
বলিয়া উঠিল-_ 
ওরে রে পাগল! 
ভ্বলিছে নয়নে তব কি নব বাসনা, 
কি গীত রয়েছে বাকি ;_কি নব বাজনা? 


৩৮০ 


স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


উচ্চারিত হয় নাই কি প্রেম-মন্তর, 
কোন্‌ পূজা লাগি তব আকুল অন্তর? 
আমি ত দিয়াছি যা" কিছু আছিল সার- 
ওরে রে পাগল, ওরে পাগল আমার! 
নিবিড় নয়ন হ'তে দিয়াছি দরশ, 
এ শুভ্র দেহের আমি দিয়াছি পরশ, 
পরাণের গ্রীতি-পুষ্প, প্রতি হাসি গীত, 
তোমারে করেছি দান! কি চাহ আবার, 
ওরে রে পাগল, ওরে পাগল আমার! 
প্রভাতে মধ্যাহ্ন গাহি সুমঙ্গল গান ; 
সন্ধ্যায় প্রদীপ জ্বালি, ধূপ ধুনা দিয়া 
আরতি করেছে মোর প্রেমপূর্ণ হিয়া! 
আর কি করিব দান, কি আছে আবার, 
ওরে রে পাগল, ওরে রে পাগল আমার। 
সন্ধ্যাশেষে পুনবর্বার করেছি বরণ 
সমস্ত রজনী ভ'রে করেছি স্মরণ, 
তোমারে, তোমারে শুধু; হাসিয়া প্রভাতে 
আনিয়াছি পুষ্পাঞ্জলি ভরিয়া দু'হাতে । 
আর কি আনিতে পারি কি আছে আমার-_ 
ওরে রে পাগল, ওরে পাগল আমার! 
সকল এখর্ষে আমি সাজায়েছি ডালি, 
পরিপূর্ণ প্রাণে মোর করিয়াছি খালি, 
আরো যে চাহিছ তুমি! কি দিব গো আনি, 
চাও যদি লয়ে যাও শুন্য প্রাণখানি। 
তবে কি মিটিবে আশ, চাহিবে না আর? , 
ওরে রে পাগল, ওরে পাগল আমার। 
-মালা। 


তাহার কর্মজীবনের নিরাশ মুহূর্তে তিনি ভগবানের প্রসাদ ভিক্ষা করিয়া আবার 


বল লাভ করিতেছেন। 


এ পথেই যাব বধূ! যাই তবে যাই! 
চরণে বিধুক কাটা তাতে ক্ষতি নাই! 
যদি প্রাণে ব্যথা লাগে, চোখে আসে জল, 
ফিরিয়া ফিরিয়া তোমা ডাকিব কেবল। 
পথের তুলিব ফুল কাটা ফেলি দিব। 
মনে মনে সেই ফুলে তোমা সাজাইব। 
গুন গুন গাহি গান পথ চলি যাব- 
মনে মনে সেই গান তোমারে শুনাব! 


প্রবন্ধ ৩৮১ 


দরশন নাই দিলে কাছে কাছে থেকো!_ 
যদি ভয় পাই বধূ! মাঝে মাঝে ডেকো! 
_অন্তর্য্যামী। 
এইরূপে আমরা দেখিতে পাই, তাহার সমস্ত কবিতাই একটি মহাপ্রেমের ভাব- 
প্রেরণা। এইভাবে তিনি কখন হাসিতেছেন, কখনও কাদিতেছেন। সেই প্রেমকে কখনও 
কর্মরূপে, কখনও ধন্মরিপে, কখনও বা প্রিয়ারপে পাইতেছেন, কখনও বা হারাইয়াও 
ফেলিতেছেন। যেমন তাহার কার্যের মধ্যে, তেমনই তাহার কবিতার মধ্যেও ভাব ও 
ভক্তি, জ্ঞান ও শক্তি, চিন্তা ও কল্পনা-এ সকলের একটি আশ্চর্য্য সামঞ্জস্য আমরা দেখিতে 
পাই। 
মৃত্যুর বহুপৃবের্ব তিনি মৃত্যুঞ্জয়ী ঈপ্গিত রূপিণীর দর্শনলাভে আনন্দের উচ্ছ্বাসভরে 

বলিতেছেন :- 

আমি যে তোমারে চাই, সন্ধ্যার মাঝারে 

তোমার ও প্রদীপের আলো অন্ধকারে ; 

সকল সুখের মাঝে, সবর্ব-বেদনায়! 

কন্দক্রান্ত দিবাশেষে চিত্ত ছুটে যায় 

ওই তব প্রদীপের আলো-অন্ধকারে 

কোথা তুমি লুকাইয়া, তাই খুঁজিবারে। 

হে মোর লুকান ধন! 

হে রহস্যময়ি! 

আজি জীবনের শেষ 

আজো তুমি জয়ী! 

তোমারে খুঁজেছি আমি 

আলোকে আধারে 

সারাটি জীবন ধরি ; 

মরণ-মাঝারে-_ 

সকল সুখের মাঝে 

সবর্ব-সাধনায়! 

আজি শ্রান্ত জীবনের 

হে মোর লুকান ধন! 

আজো তুমি জয়ী! 

আজো খুঁজিতেছি তোরে 

হে রহস্মময়ি! 

একই সন্ধ্যা আমাদের পরে 

ঢালিয়াছে ঘ্বন ছায়া তার! 

আমাদের দু'জনের তরে 

পাতিয়াছে মহা অন্ধকার! 

আর কিছু নাই-কেহ নাই 


৩৮২ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


আছি আমি-আছে অন্ধকার, 

আছ তুমি, আর কেহ নাই 

আছে শুধু সাজের আধার! 

হাসি কহে প্রদীপ তোমার 

আমি আছি কোথা অন্ধকার? 

প্রেম ও প্রদীপ। 
ইচ্ছা করিতেছে, তাহার সব কয়খানি গ্রন্থ হইতেই দুই চারিটি করিয়া কবিতা এখানে 

তুলিয়া দিই। কিন্তু স্থানের স্বল্পতাবশতঃ তাহা পারিলাম না। যদি সুবিধা ও সুযোগ হয়, 
তবে ভবিষ্যতে বিশদভাবে তীহার গ্রন্থ সমালোচনা করিবার অভিপ্রায় রহিল। এই স্থানে 
আর একটিমাত্র কবিতা উদ্ধাত করিয়া প্রবন্ধ শেষ করিব। এই কবিতার মধ্যে দেখিতে 
পাই, এতদিন তিনি কর্মের গোলক-ধাধার মধ্যে ঘুরিয়া যে পথটি সন্ধান করিয়া 
বেড়াইতেছিলেন- হঠাৎ যেন তাহা আবিষ্কার করিয়া ফেলিয়াছেন। 

সব তার ছিড়ে গেছে! একখানি তার 

প্রাণমাঝে দিবানিশি দিতেছে ঝঙ্কার! 

সব আশা ঘুচে গেছে! একটি আশায় 

ভূলুষ্ঠিত প্রাণলতা আকাশে দোলায়! 

সব শক্তি সব ভক্তি যা কিছু আমার 

এক সুরে প্রাণ মাঝে কাদে বার বার! 

সবকর্্ম শেষে আজ, মন একতারা 

বাজিতেছে সেই সুরে অন্ধ দিশাহারা! 

সেই পথ লাগি আজ মন পথ-বাসী 

সেই পথখানি মোর গয়া গঙ্গা কাশী! 

ইহাই কি স্বরাজের পথ? ধন্য তুমি দেশবন্ধু! তোমার আত্মীয়-স্বজন তোমাতে ধন্য! 

আর তোমার দেশবাসী আমরাও--তোমাকে বন্ধুরূপে পাইয়া ধন্য! 


মাসিক বসুমতী, আষাঢ় ১৩৩২ 


কিছুকাল পৃবের্ব দেশনায়ক সুরেন্দ্রনাথকে লইয়া একজন ইংরাজের সঙ্গে আমার বেশ 
একটু বচসা হইয়াছিল। 

ইংরাজ-মগুলী আজকাল সুরেন্দ্রবাবুকে মডারেট বলিয়া খাতির করেন। কিন্তু 
তখনকার দিনে ইহাদের মতে তিনি ছিলেন একজন ঘোর 7%01715, এমনকি ইহাকেই 
তাহারা বিদ্রোহিতার প্রধান প্রবর্তক বলিয়া মনে করিতেন। সে দিন সে ইংরাজটির তথ্প্রতি 
সমালোচনার মধ্যে বেশ একটু কৌতুকও অনুভব করিয়াছিলাম। তখন আমি 'ভারতী'র 


প্রবন্ধ ৩৮৩ 


সম্পাদক ছিলাম। সম্ভবতঃ কোনও একদিন এই বাদানুবাদ 'ভারতী'রই কাযে লাগিয়া 
যাইবে, এই মনে করিয়া সে দিনের কাহিনী তখন খাতায় টুকিয়া রাখিয়াছিলাম, কিন্তু 
পরে আর তাহা ছাপাইবার অবসর ঘটিয়া উঠে নাই। আজ এতদিন পরে দেখিতেছি, 
সে কথা প্রকাশের ঠিক সময় আসিয়াছে । ভারতে জাতীয়তা উদ্বোধনের যিনি আদিগুর, 
তাহার স্মৃতিকল্পে শ্রদ্ধাতর্পণস্বরূপ সেই কাহিনী আজ নিম্নে বিবৃত করিতেছি। 

সেই সময় মাণিকতলার বিদ্রোহী দলের বিচার চলিতেছিল। খুদিরামের সবেমাত্র 
ফাসী হইয়া গিয়াছে । সেই বিপ্লবযুগে আমি একদিন একজন ইংরাজ-মহিলার বা্টীতে 
চা-পানের নিমন্ত্রণ রক্ষা করিতে গিয়াছিলাম। তাহার স্বামী ছিলেন একখানি সচিত্র পাক্ষিক 
কাগজের প্রোপ্রাইটর। আমার ছোট ছোট গল্প মধ্যে মধ্যে তাহাদের কাগজে প্রকাশিত 
হইত। সেই সূত্রেই তাহাদের সহিত আমার আলাপ-পরিচয়। 

চা-পানের পর মিসেস পি সদ্যপ্রকাশিত কাগজখানা আমাকে দেখিতে দিলেন। 
. প্রথম পাতাখানা উল্টাইবামাত্র দেখিতে পাইলাম, খুদিরামের ছবি। ছবিখানি দেখিয়া 
অসতর্কভাবে হঠাৎ বলিয়া উঠিলাম, “খুব ত ভালমানুষী নরম চেহারা! আহা, দেখিলে 
মায়া করে!” 

মিঃ পি বলিলেন, “কিন্তু কায যা করেছে, তা ত একটুও নরম নয়।” 

আমি। তা সত্য। তবে স্ত্রীহত্যার অভিপ্রায়ে সে কিন্তু এ কায করে নাই। কিংবা 
তার হাতেই যে খুনটা হয়েছে, এমনও প্রমাণ পাওয়া যায়নি। তা ছাড়া যে রকম তার 
কচি বয়স, এই বিবেচনায় গভর্ণমেন্ট যদি তাকে ফাঁসী না দিয়ে নিবর্বাসন-দণ্ড দিতেন, 
তবে আমার বিশ্বাস, ভবিষ্যতে তার জীবনের ধারা একেবারেই উল্টে যেত। 

মিঃ পি বলিলেন, “আমার মতে সঙ্গে সঙ্গে দলপতিদের লট্কে দিলেই ঠিক হত। 
এ সকল কার্যের জন্য আসলে দায়ী তারাই।” 

আমি তাহার কথার কোন উত্তর না দিয়া পাতাগুলি উল্টাইয়া যাইতে লাগিলাম। 
দুই,একখানা পাতার পরই নজরে পড়িল সুরেন্দ্রবাবুর ছবি। সবিস্ময়ে বলিয়া উঠিলাম, 
“একি! সুরেন্দ্রবাবুও যে এখানে?” 

মিঃ পি। তিনিই ত যত নষ্টের গোড়া! তিনিই ত ছেলেদের এ সকল কাযে উত্তেজিত 
করে তুলেছেন। 

আমি উত্তেজিতভাবে বলিয়া উঠিলাম, “কি বল্ছেন আপনি? তিনি ছেলেদের 
দেশানুরাগধর্ম্ম শিখিয়েছেন বটে, কিন্তু বোমা ফেল্তে বা গুপ্তহত্যা করতে ত শেখাননি! 
বিদ্রোহিতার পক্ষপাতী তিনি একেবারেই নন। তিনি একাস্তই মডারেট” 

মিঃ পি অবিশ্বাসের হাসি হাসিয়া কহিলেন, “মডারেট! তিনি পাক্কা 5%167719| যখন 
বিপিন পালের দল তাকে ছাড়িয়ে উঠলো, তখনই তিনি 7/0091219 সাজলেন। লোকটা 
ভারী চালাক (০19৬৩1)।” 

আমি। মডারেট বা [7,097115. দলের মধ্যে বিশেষ কি প্রভেদ্র, তা আমি জানি না। 
তবে দেশাত্মবোধ প্রচার করাই যদি চরমপন্থীবাদ হয়, তবে ইহাকেই যথার্থ আদি গুরু বলা 
যায়। আর খুন-জখম করাই যদি চরমপন্থীর কায হয়, তা হ'লে ইনি একান্তই মডারেট। 

কিন্তু মিঃ পি কিছুতেই তাহার ধুয়া ছাড়িলেন না। খুব জোরের সহিত বলিলেন, 


৩৮৪ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


“নিশ্চয়ই তিনি [2%001119111250812091115(দলের আবির্ভাবেই এখন তিনি মডারেট 
নাম নিয়েছেন। যেমন ইংলগ্ডে প্রথমে 77058] নামধেয় দলকে যারা ছাড়িয়ে উঠলো, 
তারা দাড়াল [২201081 ; এ শুধু একটা নামের ঘোরফের। আসলে সব হাঙ্গামার মূল হচ্ছেন 
ইনি-এই সুরেন্দ্র ব্যানার্জি! বরিশালের যে গোলযোগ ঘটে, সেও এরই জন্য। ইনি 
ছেলেদের ক্রমাগত এই শিক্ষা দিচ্ছেন যে, সমস্ত বাধাবিয্ম পদদলিত ক'রে চলো 
(0811[)19 00100 /010- 1001)” 

আমি বলিলাম, “বাধাবিয় দলিত করার অর্থ ইংরাজ-দলন নয়। দেশের মঙ্গল করতে 
হলে বাধা-বিমের উপর দিয়ে চলতেই হবে। এ একটা সহজ সত্য। আপনাদের “হেপেনি' 
(7917-8-1010119) বুকের উপদেশ।” 

মিঃ। তা নয়, আপনি ওকে জানেন না, ও-কথার গুপ্ত অর্থ নিশ্চয়ই ইংরাজ-দলন। 
“জানেন না কি,_উহাকে যে বাঙ্গালার রাজা ক'রে তুলেছে। (8০ 85 010৮/790 85076 
[1176 01 9211591)। 

আমি বলিলাম, “এখানে রাজা অর্থে গুরু। তিনিই কি না প্রথমে দেশানুরাগ শিক্ষা 
দেন।” 

মিঃ পি। গুরুকে কি ছাতা ধরে? তার মাথায় যে ছেলেরা ছাতা ধরেছিল। 

মনে মনে হাসিয়া ভাবিলাম, হায় রে, তোমরাই ভারতের হর্তাকর্তা বিধাতা। প্রকাশ্যে 
কহিলাম, “হাঁ, শিষ্যরা গুরুর মাথায় ছাতা ধরে বৈ কি! আপনারা কি দেখেননি, অনেক 
সময় শিষ্যরা গুরুর মাথায় ছাতা ধ'রে রাস্তায় শোভাযাত্রা ক'রে চলেছে।”» 

মিঃ পি। তা জানি আর নাই জানি, এটা ত ঠিকই জানি যে, মিঃ ব্যানার্জিই ছেলেদের 
বয়কট শিখিয়েছেন। 

আমি। তাতে দোষ হয়েছে কি? দেশোন্নতি-চেষ্টা ত রাজার বিরুদ্ধাচরণ নয়! দেশের 
শিল্প-বাণিজ্যের উন্নতি করতে গেলেই স্বদেশী পণ্যগ্রহণে বদ্ধপরিকর হ'তে হবে। 

মিঃ পি। ওঃ, আপনি বল্ছেন স্বদেশীর কথা। কিন্তু স্বদেশী ও বয়কট, এ দুটো 
ত এক জিনিষ নয়। 

আমি। এক বৈ কি! স্বদেশী পণ্য গ্রহণ করতে গেলেই বিদেশী বর্জন অনিবার্ধ্য। 

মিঃ পি। আপ্নি দেখছি, তা হ'লে ভাল ক'রে বেঙ্গলী কাগজখানা পড়েন না। 
কাগজখানা তলিয়ে পড়লেই বুঝা যায়, ইংরাজ বিরুদ্ধে বিদ্রোহিতা জাগানই সম্পাদকের 
মনোগত অভিপ্রায়। তবে সেয়ানা ছেলে এখন সুর বদলাচ্ছেন। 

আমি। আপনারই ভূল। এ রকম 1098 আমাদের দেশেরই নয়। যদি কেউ বিদ্রোহিতা 
শিক্ষা দিয়ে থাকে, ত আপনারাই-_ 

মিঃ পি। “আমরা?” এইরূপে বিন্ময় প্রকাশ করিয়া একটু থামিয়া বলিলেন, “হ্যা, 
মিস নোবল্‌ অনেকটা 71501)161 করেছেন, আমি জানি। কিন্তু আপনি জানেন, গভর্ণমেপ্ট 
সে জন্যে তাকে সরিয়ে দিয়েছেন?” , 

আমি বিস্ময় প্রকাশ করিয়া কহিলাম, “সত্যি না কি? আমি তা তজানিনা।” 

মিঃ পি বলিলেন, “খুব সত্যি। এ দেশে গভর্ণমেন্ট তাকে আর আস্তেই দেবেন 
না।” 


প্রবন্ধ ৩৮৫ 


তার স্ত্রী এতক্ষণ নিবর্বকিভাবে আমাদের কথাবার্তা শুনিয়া যাইতেছিলেন। এইবার 
তিনি বলিয়া উঠিলেন, “মিস নোবল্‌ এখানে এলেই আমার স্বামীর সঙ্গে ভয়ানক ঝগড়া 
হ'ত। এ দেশের বিরুদ্ধে কোনও কথা বল্লেই মিস্‌ নোবল রেগে উঠে বল্তেন, “তোমার 
স্বামী 7901৬৩-1019, আমি আর এর মুখদর্শন কর্ব না, আমি চন্রম, আর কখনও 
তোমাদের বাড়ী আস্ব না। আমি তখন তাকে অন্য ঘরে নিয়ে গিয়ে ফলটল খাইয়ে 
ঠাণ্ডা করতৃম। কিছু পরে তিনি আবার জল হয়ে যেতেন।” 

মিঃ পি বলিলেন, “ও কথা কিন্তু একেবারেই ঠিক নয়। আমি মোটেই 7801৬৩- 
816 নই। আমি 17801৬৩-দের সত্যিই ভালবাসি। এ সকল 1098 তাদের পক্ষেই 
ক্ষতিজনক। তিলক ত স্পষ্ট করেই বোমা-হত্যার প্রশংসা করেছেন।” 

আমি উত্তেজিত স্বরে কহিলাম, “সে ত অনুবাদের কথা। মূল লেখা থেকে ত তার 
বিচার হয়নি! আজকাল কথায় কথায় তিলকে তাল ক'রে তুলে 5901001 প্রমাণের চেষ্টা 
হচ্ছে। এ [0110১-টা গভর্ণমেন্টের পক্ষেই ক্ষতিজনক। অনেক ছোটখাটো কথা 
গভর্ণমেন্ট নেটাশ নিলেই বড় হয়ে যায়। ছেলেদের বন্দেমাতরম্‌ নিয়ে ফুলার যদি 
ওরকম গোলমাল না করতেন, তা হ'লে এ সব অনর্থ কিছুই হ'ত না। বন্দেমাতরম্‌ 
যে গভর্ণমেন্টের বিরুদ্ধ কথা, এ আমাদের লোকের মাথাতেই ছিল না।” 

মিঃ পি'র কথার সুর হঠাৎ বদলিয়া গেল। বলিলেন, “দেশের লোক যদি 
গভর্ণমেন্টের বিরুদ্ধভাবই মনে পোষণ করে, তাতেই বা দোষ কি? দেশটা হ'ল তাদের 
নিজের। যদি বিদেশীদের তাড়িয়ে তারা স্বাধীন হবার ইচ্ছা ও চেষ্টা করে, সে প্রশংসারই 
কথা।” 

বেচারী মিসেস্‌ এই কথা শুনিয়া ভারী ভীত হইয়া পড়িলেন, পাছে আমি তাহার 
কথার ফাদে পড়িয়া যাই। তিনি আমাকে সতর্ক করিয়া দিবার অভিপ্রায়ে তাড়াতাড়ি বলিয়া 

মিঃ পি একটু অবজ্ঞার সুরে কহিলেন, “তামাসা কেন, আমি ত সত্যই মনে করি, 
এরা যদি স্বাধীন হ'তে পারে ত হোক। তবে কথা হচ্ছে এই যে, তোমাদের এক কড়ার 
সামর্থ নেই। ঘরে একটা অস্ত্র রাখবার পর্যাস্ত অধিকার নেই, আর দু* একটা বোমা ছুড়ে 
দেশ-উদ্ধার করতে চাও তোমরা, তা ত আর হ'তে পারে না। যদি সত্য লড়তে পার 
ত লড়, তাতে কারও কিছু বলবার নাই। কৃতকার্যাতাতে পাপস্পর্শ করতে পারে না, 
কিন্ত এরূপ গুপ্তহত্যার উপদ্রব নিতান্তই নিকরৃদ্ধিতা (511110955) 1” 

আমি বলিলাম, “আপনি বলছেন নিক্বুদ্ধিতা-কেন না, তাদের হাতে অস্ত্রশস্ত্র 
, নাই--কিন্তু আমার মতে তারা নিবের্বাধ, কেন না, এরূপ অধর্ত্ম আচরণকে তারা দেশমুক্তির 
উপায় স্বরূপ মনে করছে। কিন্তু আমি ত আগেই বলেছি, খুন-জখম ত আমাদের দেশের 
1৫০৪ নয়, এটা হচ্ছে আপনাদের দেশের আদর্শ । দেখছেন ত, যারা এ সব কাষে লিপ্ত, 
তারা সকলেই প্রায় ছেলে-ছোকরা। আলিপুরের বিচারাধীনে ১০/১৫ বছরের ছেলে 
পর্যস্ত আছে। এ রকম বাচ্ছাদের কাছ থেকে দূরদর্শিতা বা বিবেচনা প্রত্যাশা করা যায় 
না। দেশমঙ্গলের ইচ্ছা ভূতের মত তাদের পেয়ে বসেছে। এই উত্তেজনার আবেগে তারা 
কি কর্ছে বানা কর্ছে, তা নিজেই তারাজানে না” . 
স্বর্ণ র. স.: ২৫ 


৩৮৬ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


মিঃ। কিন্তু ছেলেরা যে শুধু উপলক্ষ মাত্র। এখানে বুড়োলোকেই ত তাদের উত্তেজিত 
ক'রে তুল্ছে। আমি যদি গভর্ণমেন্ট হতুম, তা হ'লে এ দেশের ধরণেই এ দেশের বিচার 
কর্তুম। অর্থাৎ বিচারের কোন. আড়ম্বর না ক'রে যেখানেই 590107-এর সন্দেহ, 
সেইখানেই লটকে দেবার হুকুম চালাতুম। যেমন এ দেশে আগে মুসলমান সম্রাটরা 
কর্তেন। 

কথাটা অত্যন্ত অসহ্য হইয়া উঠিল। আমি ইতঃপৃকের্বই বিদায় লইয়া উঠিয়া 
দীড়াইয়াছিলাম। চলিতে চলিতে বলিলাম, “ঈশ্বরকে ধন্যবাদ যে, আপনি সম্রাট নন। 
তবে আপনি রাজা হ'লে আপনার রাজ্য যে স্থায়ী হ'ত না, এটা ধুব নিশ্চয়। 
অত্যাচারবশতঃই মুসলমান-রাজত্ব লোপ পেয়েছে ।” 

আশা ছিল, এ কথার পর তিনি আর কিছু বলিবেন না। কিন্তু তাহার ঘাড়েও তখন 
ভূত চাপিয়াছিল। আত্মসংবরণে তিনি তখন সম্পূর্ণ অক্ষম। আমাকে গাড়ী পর্য্যন্ত 
পৌছাইয়া দিবার সেই স্বল্প সময়টুকুর একটি মুহূর্তও অপব্যয় না করিয়া চলিতে চলিতে 
বলিলেন, “তা কেন? আমি চূড়ান্ত শাস্তির বিধানে চূড়ান্তভাবে সমস্ত ০071০-এর 
উচ্ছেদসাধন কর্তুম।” 

আমি বলিলাম, “কিন্তু পৃথিবী তাতে স্বর্গ হয়ে উঠতো মনে হয় না। বরঞ্চ মানুষের 
আর্তনাদ নরকের ভীষণতাকেও ছাপিয়ে উঠতো । সে যাই হোক, গভর্ণমেন্ট যদি আপনার 
উপদিষ্ট নীতি অনুসারে চলেন, আমিও তাতে আপত্তি দেখি না। আমরা অযোগ্য হ'লে 
আমাদের নিধনই শ্রেয়ঃ। যোগ্যের রক্ষাই জগতে প্রার্থনীয়।” 

কোচম্যান গাড়ী চালাইয়া দিল। আমার কথার উত্তরে তিনি যদি আরও কিছু বলিয়া 
থাকেন, তাহা আর শুনিতে পাইলাম না। 

ইহার পর তাহাদের সহিত আমি আর কোন সম্পর্ক রাখি নাই। 


মাসিক বসুমতী, কার্তিক ১৩৩২ 


মহারাজ জগদিন্দ্রনাথ 


নাটোরের মহারাজ দৈব-দুর্ঘটনায় অসময়ে ধরাধাম ত্যাগ করিয়াছেন। এই অপ্রত্যাশিত 
দুর্ঘটনা একান্তই হৃদয়-বিদারক।' 

তাহাকে আমি বহুদিন হইতেই জানি। তিনি আমাদের পরিবারের বন্ধু ছিলেন। কিন্তু 
তাহার সহিত প্রথম ঘনিষ্ঠ সম্পর্কে আসি বঙ্গ-বিভাগের সময়। আমাদের দেশের রাজা- 
মহারাজা মাত্রকেই প্রায় কারণে অকারণে গভর্ণমেন্টের ভয়ে ভীত হইতে দেখা যায়। 
ইচ্ছা থাকিলেও দেশমঙ্গলজনক কোন কার্য প্রকাশ্ভাবে করিতে অনেকেই পশ্চাৎপদ 
হন। কিন্তু মহারাজ জগদিন্দ্রনাথ গভর্ণমেস্টের সহিত এই বিরোধের দিনেও যেরূপ নিতীক 
চিত্তে জাতীয়তার, পতাকা হস্তে ধরিয়া দাঁড়াইয়াছিলেন, তাহাতে কে না মুদ্ধ হইয়াছিল? 
তিনি সেবার নাটোরে কন্ফারেঙ্গ আহ্বান করিয়া প্রকৃত স্বদেশ-প্রেমিকতার পরিচয় 


প্রবন্ধ ৩৮৭ 


দিয়াছিলেন, এবং যেরূপ ভাবে সেখানে অতিথি-সৎকার প্রভৃতি করিয়াছিলেন, তাহা 
এখনো প্রবাদ কথার মত তাহার যশ ঘোষণা করিতেছে। 

কিন্তু তখনও তাহার অন্তরের মানুষটিকে আমি ভাল করিয়া ধরিতে পারি নাই। 
দশ-বার বৎসর পূর্বে শ্রীমতী হিরপ্য়ী দেবী কর্তৃক প্রতিষ্ঠিত বিধবা-শিল্পাশ্রমের 
সেক্রেটারির কার্যাভার আমাদের অনুরোধে যখন তিনি গ্রহণ করেন, তখন তাহাকে ভাল 
করিয়া চিনিবার অবসর ঘটে। পুবের্ব বিধবা-আশ্রমটি কলিকাতার নলিনী সরকার স্ত্রীটে 
অবস্থিত ছিল। বর্তমান বালিগঞ্জস্থিত আশ্রমটির ভিত্তিপত্তন মহারাজই করেন। এই সময়ে 
কার্য উপলক্ষে তিনি সদা-সবর্দাই আমাদের বাড়ী আসিতেন। কাযের কথার সঙ্গে যে 
বাজে কথাও বিস্তর হইত, তাহা বলাই বাহুল্য । কথাবার্তী তাহার অতি সরস ছিল। আমি 
চিরদিন সাহিত্যসেবা করিয়া আসিতেছি, সুতরাং তাহাকে এরূপ সাহিত্যরসিক দেখিয়া 
বিশেষ আকৃষ্ট হইয়া পড়ি। তিনি তাহার জীবনের অনেক ছোট ছোট গল্প করিতেন। 
তাহার গল্প তম্ময় চিত্তে শুনিতে শুনিতে প্রায়ই আমি তাহাকে বলিতাম, “আপনার জীবন- 
কাহিনী ভারতীর জন্য লিখুন না!” 

একদিন তিনি হাসিয়া বলিলেন, “জীবন-কাহিনী না মর্্মবাণী?” 

“সে ত আরও ভাল কথা।” আমার এ কথার উত্তরে তিনি কহিলেন, “সে বাণী 
ত শুধুই প্রিয়-কাহিনী নয়।” 

“প্রিয় হ'ক, অপ্রিয় হ'ক, আপনার প্রাণের কথা আমাদের ভালই লাগ্বে।” 

“তথাস্ত, মাতৃআজ্ঞা শিরোধার্যয।” এই বলিয়া তখনকার মত তিনি আমাকে নিরস্ত 
করিলেন। তিনি আমাকে মাতৃ-সম্বোধন করিতেন। আমি যদিও তাহাকে “মহারাজ” 
বলিয়াই সম্বোধন করিতাম, কিন্তু তাহা দূরত্ব-বোধক ভাব নহে, প্রিয় ভাবেই। 

ইহার কিছুদিন পরে দেখিলাম, সত্যই “মর্মবাণী' সাপ্তাহিক পত্ররূপে প্রকাশিত 
হইয়াছে। 

সেকালে আমাদের দেশের উচ্চবংশীয়গণ মৌজন্য ও বিনয়তার জন্য প্রসিদ্ধ 
ছিলেন। আজকাল নব-সভ্যতার আড়ম্বরে সেই অভিজাত সৌজন্য শিষ্টাচার অনেকটা 
লোপ পাইয়া আসিতেছে। কিন্তু নাটোরবংশ এই সুনাম বরাবরই রক্ষা করিয়া 
আসিতেছেন। এমন কি নাটোর-অন্তঃপুরেও ইহার প্রভাব প্রচুর পরিমাণে দেখা যায়। 

নাটোরের মহারাণী গিরিবালা দেবী যেন সারল্যশীলতার প্রতিমূর্তি স্বরূপ। তাহার 
শান্ত সুমিষ্ট শিষ্টাচারে মন কি স্রিগ্ধ শ্রীতিতে ভরিয়া উঠে! 

রাণী ভবানীর বংশধর নাটোররাজ জগদিন্দ্রনাথ আভিজাত্য গুণে আদর্শ স্বরূপ 
ছিলেন। তাহার সৌজন্যের পরাকাষ্ঠা তিনি মৃত্যুতেও দেখাইয়া গিয়াছেন। যে ট্যাক্সি- 
চালকের অসাবধানতার জন্য তিনি এরূপ সাংঘাতিকভাবে আঘাতপ্রাপ্ত হইলেন, শেষ 
বাণীতে তাহার প্রতি তিনি সদয় ব্যবহার করিতে অনুরোধ করিয়া যান! এই পুণ্যমাহাত্য্য 
তিনি ধন্য! 

অধুনা তিন চারি বৎসর কাল যাবৎ তাহার সহিত আমার দেখা সাক্ষাৎ হয় নাই। 
ইতিমধ্যে আমার মাথার উপর দিয়া কত বিপদ আপদ চলিয়া গেল, তিনি একবারও 
খোঁজ খবর লইলেন না, মাঝে মাঝে এই ভাবিয়া মনে মনে বেশ একটু ক্ষোভ জাগিয়া 


৩৮৮ সবর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


উঠিত। কিন্তু আজ সে অভিমান অভিযোগের স্থান হৃদয়ে লেশমাত্র নাই। তিনি আর 
ইহজগতে নাই, এ জীবনে তাহাকে আর দেখিতে পাইব না, তাহার শ্রীতিভক্তিপূর্ণ মধুর 
বাক্য আর শুনিতে পাইব না,--বারবার এই কথাই মনে জাগিয়া হৃদয় শোকবেদনায় ভরিয়া 
উঠিতেছে। 

বিধাতার ইচ্ছাই পূর্ণ হউক, পৃথিবী শোকতাপের মধ্য দিয়াই চিরঞ্জয়ী, চিরঞ্লীবী রূপে 
বিরাজিত। মহারাজ জগদিন্দ্রনাথ পরলোকে গিয়াও তাহার পুত্র, পৌত্রের যশঃকীর্তিতে 
ইহলোকে চিরম্মরণীয় হইয়া থাকুন, ইহাই আমার অন্তরের প্রার্থনা। 


মানসী ও মঙ্গবাণী, মাঘ ১৩৩২ 


পৃষ্পাঞ্জলি 


(বড়দাদা) 


পরম পৃজাপাদ দ্বিজেন্দ্রনাথ, আমাদের বড়দাদা, অমর লোকে চলিয়া গিয়াছেন। তিনিই 
“ভারতী"র প্রথম সম্পাদক ছিলেন। তাহাকে স্মরণ করিয়া আমি বার বার প্রণাম 
করিতেছি। তাহারা চারিটী ভাই, পৃজনীয় দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ এবং 
আলোকিত ও বঙ্কৃত করিয়া তুলিয়াছিলেন। ক্রমে ভ্রমে তাহাদের মধ্যে তিনজন সরিয়া 
পড়িলেন, এখন একমাত্র রবীন্দ্রনাথ গোবর্ধনধারীর ন্যায় অঙ্গুলি অগ্রে সেই প্রাসাদ-সম্পদ 
রক্ষা করিতেছেন। ভগবান তাহাকে রক্ষা করুন। 

বড়দাদা শুধু আমাঁদেরই বড়দাদা ছিলেন না। বয়োঃজোষ্ঠ শ্রেষ্ঠ ও দেব-গৌরব এই 
অমর কবি সমগ্র বাংলা দেশের, শুধু বাংলা দেশের কেন,-সমগ্র ভারতেরই বড়দাদা 
ছিলেন বলিলে বোধ হয় অতযুক্তি হয় না। এমন কি, তাহার পরিচিত বিদেশীজনও তাহাকে 
বড়দাদা বলিয়া সম্বোধন করিতেন। এই মহাপুরুষকে ভ্রাতুরূপে পাইয়া আমি ধন্য। 
আমাদের ভাইবোনের শ্রীতি ভক্তি শ্লেহভালবাসা কি গভীর কি সুমধুর ছিল, তাহা বলিয়া 
ব্যক্ত করা যায় না। সে কথা যখন মনে মনে আলোচনা করি, তখন হৃদয় সৌভাগ্য 
আনন্দে উথলিয়া উঠে। বড়দাদার সঙ্গে আমার যে সদাসবর্ধদা পত্রলেখালেখি চলিত, 
তাহা নহে। কিন্তু তাহাকে যখনই পত্র লিখিতাম, তিনি কিরূপ শ্লেহমাখা উত্তর দিতেন, 
তাহারই নিদর্শন স্বরূপ একখানি পত্র উদ্ধৃত করিয়া দিতেছি, পাঠক দেখিবেন যে পত্রখানি 
তাহার বহুদিনের লেখা নয়। 


প্রবন্ধ ৩৮৯ 


শান্তিনিকেতন 
২৬ কার্তিক, ১৩৩০ 
শ্লেহের বোন্টী আমার-_ 
আমার হাতে এখনো কতকগুলি করণীয় কার্ধা অবশিষ্ট আছে। সেইগুলি শ্লীপ্ব শীঘ্র 
চুকাইয়া ফেলিতে আমি নিতান্তই আগ্রহাম্বিত। যমের দুয়ারে কাটা দিবার এক্ষণে তুমি 
বই আর আমার কেহই নাই; সুতরাং তোমার এবারকার ভাই ফৌটা ঠিক আমার 
সময়োপযোগী, আর সেইজন্য তাহা আমি অতিশয় যত্ব সমাদরের সহিত ললাটে বরণ 
করিলাম। ঈশ্বর তোমাকে দীর্ঘজীবী করিয়া সুখস্বচ্ছন্দে রাখুন ইহাই আমার আন্তরিক 
আশীব্্বাদ। দিব্যধামস্থিত আমাদের প্রাণের ভাই সতুর বিরচিত একটী ব্রহ্মসঙ্গীত এক্ষণে 
আমার জপমালা হইয়াছে । সে গীতটি এই :- 
কেহ নাহি আর আমার--সব তুমি। লয়েছি স্মরণ তব চরণে দীননাথ। যদি পাই 
তোমার চরণ ছায়া নাহি ডরি করাল কালে। 
হায় বিষণ নাই-কে এটা গাইয়া আমাকে শুনাইবে। 
তোমার নিয়ত শুভাকাঙক্ষী 
বড় দাদা- 
পুনশ্চ :_ এই সঙ্গে আর একটা ব্রন্মসঙ্গীত আমার মনে পড়িতেছে। সেটা আমার 
স্বহস্ত বিরচিত। সে গীতটী এই :- 
গভীর বেদনা 
অস্থির প্রাণ। 
করহে আমারে 
শান্তি দান॥ 
মোচন করহে পাপ তাপ। 
ঘুচাও রোদন বিলাপ॥ 
যে যায় যা*ক-যে থাকে থা'ক-_ 
শুনে চলি তোমার ডাক ॥ 
কেবলি তোমার আশ্রয়ে 
তরিব সাগর নির্ভয়ে ॥ 
তুমি বিনা কর্ণধার 
কেহ নাহি আর আমার॥” 
ইহারই কয়েক মাস পুবের্ব মেজদাদার মৃত্যু হইয়াছিল, তাই মনে হয় তাহার 
শোকন্মৃতিতে তিনি এরূপ গভীর বেদনা হৃদয়ে অনুভব করিতেছিলেন। দুই ভ্রাতার মধ্যে 
এমনই প্রগাঢ় প্রেম বন্ধন ছিল যে উভয়ে যেন একাত্মস্বরূপ ছিলেন। অথচ সামাজিক 
সমস্যায় উভয়ের খুবই মতভেদ ছিল। বড়দা ছিলেন রক্ষণনীতিশীল, মেজদা ছিলেন 
পরিবর্তনশীল অর্থাৎ উন্নতি-পদ্থী। এই বিষয় লইয়া দুইজনের মধ্যে রীতিমত তর্কাতর্কি 
চলিত। আর আমরা শ্রোতৃবর্গ সকৌতুকে তাহা শুনিয়া নিজ নিজ মত রচনা করিতাম। 
তবে অবশেষে সত্যের নিকট দ্বিজকে পরাস্ত মানিতে হইয়াছিল। কালচক্রের সহায়তায় 


৩৯০ স্বর্ণকুমারী দেবীর “রচনা-সংকলন 


ক্রমশঃ বড়দাদাকে মেজদাদা অনেকটাই আপনার দিকে টানিয়া লইয়াছিলেন। 

উক্ত চিঠিখানি তিনি আমাকে স্বহস্তে লিখিয়াছিলেন, তাহার হাতের লেখা কি সুন্দর 
ছিল- প্রকৃতই তাহা মুক্তাক্ষর। মৃত্যুর কিছুদিন পৃবের্বে তিনি ক্ষীণদৃষ্টি হইয়া পড়েন। 
তখনও তাহার মক্ত্ষিশক্তি অব্যাহত ছিল। শেষ পর্যাস্ত তিনি ছড়া-সম্থলিত যে সকল 
পত্রাদি লিখিয়া গিয়াছেন, তাহা অতীব রসমধুর। তিনি আমাদিগকে যে ভালবাসিবেন, 
শ্রেহ করিবেন, তাহা কিছু বেশী কথা নহে। আমরা তাহার আপনার জন। কিন্তু পরকেও 
তিনি পর করিতে জানিতেন না। যে কেহ তাহার নিকটে আসিত, তাহাকেই তিনি সরল 
হদ্যতায় শ্রীতি-পার্থে বদ্ধ করিয়া লইতেন। তাহার শিষ্টাচার-সৌজন্যে কিছুমাত্র কপটতা 
ছিল না। কেবল মানুষ নহে, বনের পশু-পক্ষী, জীব-জন্তুও তাহাতে আকৃষ্ট হইয়া 
অকুষ্ঠিতভাবে তাহাকে আপন করিয়া লইত। তিনি বসিয়া থাকিতেন, আর কাক, শালিক, 
কাঠ-বেড়ালী প্রভৃতি, কেহ বা মন্তকে, কেহ বা শরীরে, কেহ বা পদপ্রান্তে খেলা করিয়া 
বেড়াইত। 

প্রকৃতই তিনি খষিতুল্য পুরুষ ছিলেন। দেখিতে সৌম্যসুম্দর, স্বভাবে সরল সহৃদয়, 
জ্ঞানে মনীষী পণ্ডিত এবং সাহিত্যে ভারতীর একটি বরপুত্র ছিলেন। দর্শন, গণিত, ও 
ত্ত্ববিদ্যা সম্বন্ধে তিনি যে সকল প্রবন্ধ লিখিয়াছেন, এরূপ রচনা বাংলা সাহিত্যে আর 
নাই--ইহা বোধ হয় বিশ্ব-মগ্ডলী একরাক্যে স্বীকার করিয়া লইবেন, তবে তৎ্প্রণীত উক্ত 
কঠোর তত্বসকল সব্্ব-সাধারণের মনোরঞ্জক পাঠ্য হওয়া সম্ভব নহে, কিন্তু তাহার 
সাহিত্য-প্রতিভা দেশবিদিত। তাহার প্রতি কাব্যখানি এমন কি ক্ষুদ্র ছড়াগুলিও সাহিত্য- 
রসে ভরপ্র। ছন্দ লালিত্য তাহার রচনার একটি প্রধান গুণ। ছন্দের উপর অপরিসীম 
প্রভুত্বে তিনি বাংলার আদি মৌলিক কবি। 

ললিতকলাতেও তাহার স্বভাবসিদ্ধ একটা জ্ঞান ছিল। আমরা ছেলেবেলায় তাহাকে 
ঘরে জমিত তাহার ঠিক নাই। পরে একটির পর একটি করিয়া দান-খয়রাতে পুরাণোগুলি 
চলিয়া যাইত এবং নৃতন বাঁশীতে তাহার স্থান পূর্ণ হইত। কেহ কিছু প্রার্থনা জানাইলে 
তিনি তাহাকে না বলিতে পারিতেন না। এইরূপ দানশীলতার জন্য তাহার মাসোহারা 
প্রায় চার পাঁচ শত টাকা যাহা পাইতেন, সমস্তই ব্যয় হইয়া যাইত। তখনকার দিনে তিনি 
ছবিও আকিতেন। মনে পড়ে, আমাকে বসাইয়া মধ্যে মধ্যে ছবি আকিতেন। কিন্তু দুঃখের 
বিষয়, এ চর্চা বরাবর রাখেন নাই। বোধ হয় তত্ববিদ্যার আগ্রহে পরে এ সমস্ত ছাড়িয়া 
দিয়াছিলেন। কত আর লিখিব? তাহার গুণের কথা লিখিয়া ফুরাণ যায় না, তিনি বিশ্বে 
যে স্থান অধিকার করিয়া রাখিয়াছিলেন, তাহার স্বরূপ গুণ কীর্তন অন্যের মুখেই শুনিবার 
অভিলাষ করি। হে স্বর্গীয় ভ্রাতঃ, তোমার গুণ, তোমার শ্নেহ স্মরণ করিয়া আমি 
গ্রীতিভক্তি পুষ্পাঞ্জলি দানে তোমাকে বার বার প্রণাম করি। তুমি অমরলোক হইতেও 
শ্নেহাশীষ প্রদান করিয়া আমাকে ধন্য' কর। 


ভারতী, মাঘ ১৩৩২ 





লজ্জাশীলা 


ক্রিয়াকর্ম্মের বাড়ী। ফুলদার সূক্ষ্ম পায়নাপল বস্ত্র পরিহিতা এবং নানালঙ্কারে বিভূষিতা দুই 
যুবতী, সিদ্ধেশ্বরী এবং নিধিমণি অস্তঃপুরে নির্জন বারান্দায় বিশ্রস্তালাপে রত। 


সিধু। এমনো কালামুখী! 

নিধু। মাইরি! ছি ছি! 

সিধু। ছিছি না ছিছি! লাজলজ্জার মাথা একেবারে খেয়েছে! 

( কামিনীর প্রবেশ।) 

কামিনী। কি হয়েছে মেজবৌ। কার কথা বলছিস? 

সিধু। কামিনী যে! এতক্ষণে কি আসতে হয়? বোনঝির গায়ে-হলুদ সব কর্বি 
কর্্মাবি, না একেবার বেলা পুইয়ে এলি! 

মিধু। ও ভেবেছে বেলায় এসে হলুদের পালাটা এড়াবে, সেটি হচ্ছে না। সোনার 
রং ফলিয়ে তুলবো লো, ছাড়ব না। 

কামিনী। মাইরি ভাই, তোদের পায়ে পড়ি বিকাল বেলাটা আর হলুদ দিসনে। নিজেরা 
ত রং ফুটিয়েছিস, সেই ভাল! চমৎকার বাহার হয়েছে, আমায় মাপ কর। 

কি বাহার করেছ রে প্রাণ কিবা হার পরেছ গলে, 
দেখে তোমার মুখশশী মুনিজনার মন ভোলে। 

সিধু। (সানন্দে নিজ অঙ্গ নিরীক্ষণ করিতে করিতে) কামিনি, তোর কি মিষ্টি গলা 
ভাই। আমার সারাদিন শুনতে ইচ্ছা করে। 

নিধু। বাহারটা তোরই যেন কিছু কম? অমন রঙ্গিন ফিতে কোথায় পেলি বল দেখি? 

কামিনী। সে তোর ঠাকুরজামাইকে জিজ্ঞাসা করিস্‌। হটিয়ে না লাটিয়ে বলে কোন 
ইংরাজ দোকান আছে, আমার ছাই অত নাম মনে থাকে না, সেখান থেকে এইসব জুটিয়ে 
জাটিয়ে আনেন। যাহ*ক, কার কথা তখন বলছিলি? বল্‌ না? লাজলজ্জার মাথা কে 
খেয়েছে? রি 

নিধু। এই বোসেদের শশীর বৌএর কথা হচ্ছিল। 

সিধু। হবে আর কি! যতদূর হবার তা হয়েছে! একেবারে মেম সেজে গাউন পরে 
এসেছে। মাগো আমরা ত সাতজম্মে পারিনে! দেখে অবধি গা কসকস্‌ করছে, তাই 
সে-ঘর থেকে উঠে এসেছি। (ঘাড় বাকাইয়া অধরৌষ্ঠের ভঙ্গী দ্বারা ঘৃণা প্রকাশ) 

নিধু। আর বল্লে কি হবে, রূলিযুগ দেখছি উল্টে গেল! 

কামিনী। সত্যি নাকি! বাঙ্গালীর মেয়ে হয়ে শেষে বিবি সাজলে! ওমা কোথায় যাব 
মা! 

সিধু। এমন তেমন বিবি! গায়ে জামা- 


৩৯৪ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


কামিনী। গায়ে জামা-তা- 

সিধু। শুধু জামা! ভিতরে আবার বিদিকিচ্ছি মোটা ঘাগরা। সাড়ি সে শুধু নাম রক্ষে! 
দেখে অবধি লজ্জায় ঘেন্নায় একেবারে মরে যাচ্ছি। 

কামিনী। এই যে বল্লি গাউন! 

সিধু। গাউন না সে, গাউনের বাবা! নিমন্ত্রণবাড়ীতে এসেছ নীলাম্বরী পর, নেট 
পর, পায়নাপল পর, তা না কি সংটাই সেজেছে, একবার দেখবি চল না। 

কামিনী। তা ভাই জামাজোড়া পরেছে- তাতে আর এমনি কি দোষ। আমার স্বামী 
আমার জন্যে একী ফরমাস দিয়েছেন। 

নিধু। সত্যি নাকি! একদিন পরে আসিস দেখি, দেখব। আমিও ত তাই বলি সেটা 
আর এমনি কি লজ্জার কথা। 

সিধু। তবে যা, তোরাও বিবি সাজগে, কুল উজ্জ্বল হয়ে যাক। আহা কি রূপখানাই 
খুলেছে, কি মানান্টাই মানিয়েছে-মরে যাই আর কি! 

নিধু। তা যদি বলিস্‌, তাকে কিন্তু মন্দ দেখাচ্ছে না ভাই। 

সিধু। অমন ভালো দেখানোর কপালে আগুন। আহা কিবা রূপেরই শ্রী। 

নিধু। তা ভাই, রূপটা তার মন্দ কি? সত্যি কথা বলতে কি তাকে জামাজোড়ায় 
সেজেছেও ভাল। 

সিধু। (সক্রোধে) কালামুখী, ধিকজীবনী, পোড়াকপাল তার রূপে! পোড়াকপাল তার 
সাজে ! 

কামিনী। অত রাগ করছিস কেন তাই, জামাজোড়া পরলে একরকম বেশ ত মানায়! 
এই তুই যদি পরিস্‌ তোকে বড় সরেস দেখতে হয়। 

সিধু। আহ্রাদের হাসি হাসিয়া) তা ভাই উনিও এঁ কথা বলছিলেন যে আমাকে একদিন 
বিবি সাজিয়ে দেখতে ইচ্ছা হয়। তবে কি জানিস, যাদের রং তেমন পরিষ্কার নয়-_ 

কামিনী। তা বই কি? তোমার চেহারায় গাউন কেন, চীনে চোগাও খাটে, তাই বলে 
দেশশুদ্ধ জ্যাকেট পরলে কি সাজবে? 

সিধু। (উথলিত গবের্ব) কামিনি, তুই এতদিন আসিসনি--তোর জন্যে এমন মন 
কেমন করত! চল্‌ ভাই, ঘরের ভিতর একবার রঙ্গখানা দেখবি চল্‌। 

(তিনজনের মজলিস গৃহে প্রবেশ ।) 

সিধু। বলি ও শশীর বৌ! কতদিন এমন হোল! 

বৌ। আশ্চর্য হইয়া) কি হোল ঠাকুরঝি? 

সিধু। ন্যাকা আর কি! যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না! 

বৌ। (সভয়ে) তা জান্ব না কেন? কিন্তু সত্যি বলছি আমি কিছু বুঝতে পারছিনে। 

সিধু। আমরা যে তোকে বড় লাজুক মেয়ে বলে জানতুম, তোর মনে এই ছিল! 

কামিনী। হায়! হায়! এমন কাজও তুই কর্লি' 

বৌ। কেন আম়ি কি করেছি? 

কামিনী। সব্বনাশ লো, সবর্বনাশ! এতদিন মেয়েমানুষের মন চেনাই দায় ছিল, 
তুই যে জঙ্গ-চেনা পর্যন্ত দায় করে তুল্লি। 


কৌতুকনাট্ ৩৯৫ 


নিধু। (সিধুর গা টিপিয়া) বেশ বলেছে কামিনী! 
( সকলের হাসা।) 

সিধু। বলি এমন পোষাক কবে ধরলি। 

কামিনী। একেবারে যে বিবি লো! 

বৌ। (সলজ্জে) কি করব ভাই, তিনি এ কাপড় না পর্লে ছাড়েন না যে। 

সিধু। তা আরো কত হবে! এর পরে শ্বশুর শ্বাশুড়ীর কাছে আর ঘোমটা পর্যযস্ত 
উঠবে না। 

বৌ। তা কি কর্ব ভাই, আমার শ্বাশুড়ী আমাকে ঘোমটা দিতে দেন না। বলেন 
-_আমার মেয়ে নেই, তুমি আমার মেয়ের মত কাছে বস কথা কও, এই সব। 

কামিনী। সত্যি নাকি লো! 

নিধু। একেবারে লোক হাসালি, পদার্থ আর রইলো না কিছু তোতে! 

সিধু। কেন আমরা কি আর কথা কইনে? সেদিন বাপের বাড়ি যেতে ঠাকরুণ বারণ 
করেছিলেন, আমি যে একটু সরে এসেই কত ধুড়ধুড়ি নেড়ে দিলুম্‌--তাই বলে কি ঘোমটা 
খুলতে গিয়েছিলুম না কাছে বসে বেহায়ার মতো গল্প করতে গিয়েছিলুম? সবাই ত 
তাই বলে ও-বাড়ীর মেজবৌয়ের লজ্জাটা বড় বেশী-__ | 

সকলে! তা সত্যি, তা সত্যি! 

বৌ। ছি ঠাকুরঝি, তুমি শ্বীশুডীকে অমন করে বলে? তাতে তোমার লজ্জা হোল 
না! 

সিধু। কি লজ্জাবতী গো, ঘোমটা খুলে মেম সাজতে লজ্জা হোল না আর যত 
লজ্জা ওনার এর বেলা । তোর মত যেদিন নির্লজ্জ বেহায়া হব, সেদিন গলায় দড়ি দিয়ে 
মরব। 

বৌ। (ম্বগত) বটে, জামা পরলেই যত মেম সাজা হয়। আর উনি যে মুখে এক 
রাশ রূজ পাউডার মেখেছেন তাতে কোন দোষ হোল না--দাড়াও না, জব্দ করছি। 
(প্রকাশ্যে) ঠাকুরঝি, অত রেগো না গো, লাল গাল আরো লাল হয়ে উঠবে। সত্যি 
সত্যি তোমার গালদুটো অত লাল দেখাচ্ছে কেন? পিঁপড়ে কামড়েছে নাকি? 

সিধু। মরণ, পিঁপড়ে কামড়াবে কেন? আমার গালদুটো ভাই অমনি লালপানা, তোর 
ঠাকুরজামাই ত সব্ব্দাই বলেন গাল নয়ত, যেন গোলাপফুল! 

কামিনী। আহা আমাদের যদি এরকম হোত? 

নিধু। গাল? 

বৌ। না স্বামী? 

কামিনী। ওলো দুইলো দুই,_যার গাল লাল তার স্বামী আপনা হতেই বশ, আর 
যার স্বামী বশ তার গাল- 

সিধু। (সগবের্ব) তা সাধ যায় বই কি? 

বৌ। (সিধুর নিকটে আসিয়া আস্তে আস্তে) তা ভাই মুখে তোর খড়িপানা ওকি 
লেগেছে? মুছিয়ে দেব। 

নিধু। (ম্বগতঃ) এই যা মজালে, সব দেখছি ফাস হয়ে যাবে। (তাড়াতাড়ি বৌয়ের 


৩৯৬ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


কানে কানে) চুপ কর। ও ভাই একরকম গুড়ো, মাখলে স্বামী বশ হয়, কাউকে বলিস্নে ; 
আমি তোকে এক কৌ পাঠিয়ে দেব এখন। আর তুই ভাই আমাকে একটা তোর জামার 
নমুনা পাঠিয়ে দিস্‌, বুঝলি? দেখিস ভুলিস্নে, মাথা খাস্‌ ছি 


*(এই নক্সাটি ১২৯২ সালের ভারতীতে প্রকাশিত হয়। এই অল্পদিনের মধ্যেই বঙ্গমহিলার 
পরিচ্ছদের বিস্তর উন্নতি হইয়াছে। বাহিরে যাইতে হইলে শাড়ির সহিত একটি সুদর্শন জ্যাকেট 
এবং অন্তরাবরণ এখন আর লজ্জার কথা নহে। কিন্তু তখন যিনি দুঃসাহসী হইয়া উক্তরূপ 
রিদম লোভ বিবার ভার পানী হন তাহারে ভকগা হাসাভামন রহ 
হইত ।) 


বৈজ্ঞানিক বর 


(দৃশ্য : বাসর গৃহ, মসনদের উপর কন্যার পার্শ্বে গ্র্যাজুয়েট বর; 
নিকটে যুবতীগণ আসীন) 


প্রথম যুবতী । (বরের প্রতি) বলি কিগো অমন ধারা চুপ করে বসে রইলে কেন? 
সেই অবধি বকাবকি করে মলুম, মুখে যে একটা রা নেই। 

দ্বি। রা আর থাকবে কি ক'রে লো? ফুলির আমাদের যে চাদপানা সোনার মুখ, 
তা দেখেই অবাক হয়ে, গেছে। 

বর। কি বল্লেন, টাদপানা সোনার মুখ? (একটু হাসিয়া) আপনি যে অত্যন্ত 
রুচিবিরুদ্ধ তুলনা করলেন! চাদপানা সোনার মুখ তো কই কোথাও পড়িনি। 
(চিন্তিতভাবে) বায়রণ, স্কট, সেলি, টেনিসন, কই কোথাও 1/০07-0909 আছে ব'লে 
ত মনে পড়ছে না। আর সোনার মুখ--৬/1)% 0785 805011 001001) [9০৩-_-সোনার 
মুখ হয় না-তবে 00161 18011- সোনার চুল হয় বটে। 

তু। ওমা, কেমন কানা বর গা; মেয়ের অমন সোনাপারা মুখ, তাও সোনা নয়, 
অমন কাল কুচকুচে চুল্‌, তাও বলে সোনা রঙের! একি কথা গা! এত রূপও কি পসন্দ 
হোল না না কি? 

প্র। না লোনা, বর তা বলছে না, বরের তোদের ইংরাজী পসন্দ, বর সোনা মুখ 
চায় না, সোনা চুল চায়। 

চ। ওমা সত্যি নাকি? হ্যা গা, তবে কি আমাদের বুড়ঝি হারার মাকে এনে তোমার 
পাশে বসিয়ে দেব নাকি? ফুলির আমাদের কাল চুল বলে কি মনে ধরলো না? 

বর। (একটু অবজ্ঞার হাসি হাসিয়া) মনে ধরা-পসন্দ হওয়া! যার সঙ্গে এক মিনিট 
বসে কোর্টসিপ করতে পাইনি-তাকে মনে ধরেছে বল্পে মিথ্যা কথা বলা হয়। ইংরাজদের 
কিন্তু এসব নিয়ম বড় ভাল। 


কৌতুকনাট্য ৩৯৭ 


প্র। কেন ইংরাজদের কোর্টসিপের বিয়েতেও ত ঝগড়াঝাটি, ছাড়াছাড়ির অভাব 
দেখিনে। 

বর। সে কি জানেন,_সে ভালর মন্দ। যাক, আপনারা প্রথমে আমাকে যে প্রশ্ন 
করছিলেন, যে আমি চুপ করে আছি কেন? তার উত্তর এই যে, পরশু দিন আমার 
একটা এন্গেজমেন্ট আছে, টাউন হলে বিধবা বিবাহ সম্বন্ধে একটা লেকচার দিতে হবে, 
আমি সেই বিষয় ভাবছিলুম। 

প্র। তা কি লেকচারটা দেবে শুনি- আমাদের কাছে একটা নমুনা দিয়ে যাও। 

বর। তা উচিত কথা ছাড়া আর কি বলব? দেখুন দেখি-দশ বৎসরের বালিকা, 
আজ তার বিবাহ, কাল সে বিধবা! কাল হ'তে একাদশীর দিনে সে এক ফোটা জলও 
মুখে ঠেকাতে পারবে না, কোনদিন সাধ করে একখানা রংকরা কাপড়ও পরতে পারবে 
না, আর বড় হয়ে সে যদি কোন সুপুরুষের 10০এ পড়ে গেল--যেটা হওয়া খুবই সম্ভব 
ও স্বাভাবিক-তাহলে তাদের দুজনের মিলনের পর্যাস্ত আর কোনই আশা বা সম্ভাবনা 
থাকবে না। দেখুন দিকি, এই শেষ ব্যাপারটা কতদূর শোচনীয়। আমার স্ত্রীর আগে যদি 
আমার মৃত্যু হয়, তা হলে আমার উইলে আমি স্পষ্টাক্ষরে এই কথাগুলি লিখে যাব যে 
যদি আমার স্ত্রী আবার বিবাহ করেন তবেই আমার ধনের অধিকারিণী হবেন, তা না 
হলে এক কানাকড়িও পাবেন না। 

প্র। তা যদি বল তবে তোমার স্ত্রী দোরে দোরে বরঞ্ ভিক্ষা মেগে বেড়াবে। 

তু। নে ভাই নে, তোদের পণগ্ডিতে পণ্ডিতে এখন ব্যাখ্যা রাখ। বর, একটি গান 
বলত ভাই। 

কন্যার মাতার প্রবেশ। 
মাতা। এস বাছা খাওসে। তোরা এখন ঠাট্টা রাখ। 
(বরকে লইয়া আহারের স্থানে গমন) 


দ্বিতীয় দৃশ্য 


আহারান্তে বর আবার মসনদে উপঝিষ্ট। 

তু। নাও ভাই বর, এবার একটি গান শোনাও। 

বর। আমি আপনাদের অজ্ঞতা দেখে অবাক হয়ে যাচ্ছি। এইমাত্র আহার করে এলুম, 
এরই মধ্যে গান! স্বাস্থ্যের প্রতি কি আপনাদের একটুও দৃষ্টি নেই? 

চ। এ বর ত আচ্ছা জ্বালাতন আরম্ভ করলে । মেজদিদি, তোরা সবাই মিলে দুটো 
ঠাট্টা তামাসার কথা ক। 

দ্বি। (তৃতীয়ার প্রতি চুপে চুপে ) বলি একটা পান সেজে নিয়ে আয়-_ঠাট্টাও করতে 
ছাই শিখলিনে। 

বর। জীবনটা কি ঠাট্টা তামাসার? যে সারাদিন ঠা্টী তামাসা ক'রে কাটাতে হবে? 
যতদিন. আমাদের দেশে 5011905 50197059 50110 

(তৃতীয়ার পান হস্তে প্রবেশ ও বরের হস্তে পান প্রদান করিয়া)। 


৩৯৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


তু। নাও, কথা কইতে কইতে মুখ শুকিয়ে এসেছে, পানটা খেয়ে কথা কও। 
(পান খুলিয়া পানের দিকে বরের এক দৃষ্টিতে নিরীক্ষণ)। 

প্র। (সভয়ে দ্বিতীয়ার প্রতি চুপে চুপে) এই বুঝি ধরে ফেল্লে! প্রকাশ্যে) কি 
আবার দেখছ, পানটা খেয়ে ফেল না। 

বর। (মুখ তুলিয়া) এমন কিছু নয়,--এই আগেই যা বলছিলুম, বাঙ্গালীদের যতদিন 
015009/1% করবার 57211! না হবে, ততদিন কোন মতেই দেশের দুর্দশা যাবে না। আমি 
যে দিন থেকে 5010106 পড়তে আরম্ভ করেছি, সেই দিন থেকে আমার এ দিকে লক্ষ্য । 

প্র। তা পানের ভিতর আর কি 0150099/ করবে, ওটা খেয়ে ফেলো। 

বর। (পান মুখে দিয়া) কিসে কখন কি 0190০৬০7% করা যায় তার কি ঠিক আছে? 
তাই জন্যই ত যা কিছু হাতে পাই আমি পরীক্ষা করে দেখি। এই 10. 100 জলের 
ভিতর সেদিন কলেরা জার্ম আবিষ্কার করেছেন, আমি যদি দেখিয়ে দিতে পারি শুকনো 
জিনিসের মধ্যেও সে জার্ম আছে--তাহলে ইগ্ডিয়ার কাছে তৎক্ষণাৎ ইয়োরোপের মাথা 
হেট হয়ে যায়! 

প্র। (হাসিয়া) তবে দেখছি-এবার তোমা হতেই ভারতটা উদ্ধার হবে। 

বর। (পান লোস্তা বোধে-_মুখ বিকৃত করিয়া) একি সত্যিই এতে জান্মটার্ম কিছু 
আছে নাকি?- এমন ঠেকছে কেন? 

(বরের থুথু করিয়া পান নিক্ষেপ। যুবতীগণের সকলে মিলিয়া হাস্য) 

বর। আপনারা একটু চুপ করুন, এ হাসির সময় নয়। গতিক বড় ভাল বোধ হচ্ছে 
না। একি হোল! চারিদিক যে অন্ধকার-মাথার ভিতর যে বৌ বো করে উঠলো। ভগবান, 
এ কি করলে! মৃত্যুর জন্যেই কি আজ বিবাহশয্যায় বসিয়েছিলে? প্রেয়সি- তোমার ও 
টাদমুখ-- সোনার মুখ আর কখনো দেখতে পাব না,_ জন্মের শোধ যে আজ শেষ দেখা। 
_ প্রাণেশ্বরি, তুমি যে আজ বিধবা হলে। শেষ দিনে একটি এই অনুরোধ, মাথা খাও, 
আমার এই অন্তিম ভিক্ষাটি স্মরণ রেখো, প্রেয়সি, ইংরাজদের মত কখনো বিধবা-বিবাহ 
করো না, আমি চন্লাম কিন্তু আমাদের দেশের অমূল্য একাদশীর প্রথাটা তুমি পালন করবে 
-এই আশা হৃদয়ে নিয়ে চল্লাম। 

প্র। (শশব্যস্তে) এ কি, তোমার আবার একি হোল? 

দ্বি। একি! নাটক করে যে? ৃ 

তু। ওমা এমন বেরসিক বরও ত কোথাও দেখিনি-পানে একটু নুন দিয়েছি-_ 
তা এত হেঙ্গাম! 

বর। নুন দিয়েছেন কখনই না। আমি জানি এ কলেরা জার্ম, আর আমিই তা আবিষ্কার 
করেছি। আমি এখন মরলাম বটে, কিন্তু আমার নাম চিরকালই পৃথিবীতে জেগে থাকবে। 

দ্বি। এ কি তোমার মতিচ্ছন্ন ধরলো যে-নুন নয়তো আবার কি? 

বর। (মুখ নাড়িয়া দেখিয়া স্বগতঃ) তাই ত নুনই ত বটে, আমাকে দেখচি বড়ই 
মাটি করলে। কিন্তু আমি কি না মটি' হবার ছেলে-রোসো না! (প্রকাশ্যে) ঠাট্টা! 
আপনাদের ইয়ে-এই এক বিন্দুও যদি বিজ্ঞানজ্ঞান থাকত তাহ'লে কি এরূপ ঠাট্টা করতে 
পারতেন? কি হতে যে কখন কি হয় তা যাদের জ্ঞান নেই-- 


কৌতুকনাট্য ৩৯৯ 


প্র। তা সত্যি কথা, তোমাকে নিয়ে যখন ধান্‌ ভান্তে আরম্ভ করি-তখন যে এমন 
শিবের গীত গাইতে হবে তা কি জানি? 

বর। সেটা আমার দোষ, না আপনাদের? সেই অবধি 901709 [119501017) 
বুঝিয়েও আপনাদের নীতি-বিরুদ্ধ ঠাট্টার হাত থেকে নিস্তার পেলুম না। 011 301), 
170১৬/ 1101 0700 5910, _40171105010179 8110. 5016106 ] 118৬6 9558৫ 01 0109৮ 
8$81190170[1 সমাজের মুল উচ্ছেদ ছাড়া এর প্রতিকার আর কি আছে? 

প্র। তা হলে বিধবার একাদশীটা পর্যান্ত উঠে যায় সেটা যেন মনে থাকে। 

(সকলের হাস্)) 

তু। না, আমাদের বর রসিক বটে, অনেক বিয়ে দেখেছি-_কিন্তু এমন নাটক কেউ 
করেনি। ও ফুলি, দে তোর বরের গলায় একগাছ ফুলের মালা দিয়ে দে। 

দ্বি। হ্যা এত কান্নাকাটির পর মধুর মিলন হোক্‌, দুই প্রাণে মিশে এক হয়ে যাক্‌ 
-আমরা দেখি? 

বর (স্বগত) আমাকে বড় মাটিটাই করেছে-এর শোধ এইবার তুলব। (প্রকাশ্যে) 
দেখুন - 50161০69 না জানার কত দোষ, তা হলে আর আপনি এমন 954 কথাটা 
বলতে পারতেন না। একজন 1110 0911 কি আর একজন 11179 9০117-এর সঙ্গে 
মিশে যেতে পারে? প্রকৃতপক্ষে ও কথা 778110-এর 1101908195 সম্বন্ধেই খাটে, কেন 
না 001951017, 718111-এর একটা 10100011/, একজন ইংরাজ মেয়ে হলে কখনো এরূপ 
বলতেন না।--৬৮18. 91015! 

প্র। কেন-ইংরাজ মেয়ে ছাড়া অনেক ইংরেজ পুরুষও ত কবিতায় এরূপ কথার 
ছড়াছড়ি করে গেছেন। 

বর। সে আলাদা কথা। কিন্তু ও কথাও তার বেশীদিন চলছে না। রেনা স্পষ্টাক্ষরে 
বলেছেন অল্পদিনের মধ্যে বিজ্ঞান ছাড়া কবিতা টবিতা কিছু থাকবে না। 

প্র। তখন না হয় বলব না? 

বর। উহু, এখনও বলতে পারেন না। ওতে অলঙ্কার শাস্ত্রের দোষ পড়ে। একটা 
গ্রহের যখন 06170100291 001০5 কমে যায় তখন সূর্য্য 0০7100092110109 দ্বারা তাকে 
টেনে নিয়ে নিজের সঙ্গে মিশিয়ে ফেলে-কিন্তু মানুষ ত আর একটা গ্রহ নয়? 

দ্বি। কোথাকার হতভম্বা বর,--এসব আবার কি বকে? 

তু। একবার সোজা না করে দিলে চল্লো না দেখছি_ 

প্র। আমরা জানি_-হাতের জোরে-_পিঠের জোর কমিয়ে ফেল্তে পারলেই মানুষ- 
গরুদের নাকে দড়ি দিয়ে নিজের দিকে টেনে আনা যায়--পরীক্ষা দেখবে- 

(বরের পৃষ্ঠে চারিদিক হইতে মুষ্টি পতন) 

বর। একি ভয়ানক! দোহাই আপনাদের--এসব ছেড়ে আপনারা একটু লেখাপড়ার 
চঙ্চা করুন, যদি বিজ্ঞানও না পড়েন--দর্শনগুলো,_গুলো না হ'ক- অন্ততঃ কান্টের 
দর্শনখানা জানা থাকলে এ সব 1890 ব্যাপার হতে কেবল আমি না-সমাজ পরিব্রাণ 
পায়। 

প্র। বটে, তা কান্‌-টেপার দর্শন আমরা বেশ জানি,_বিদ্যাটা দেখিয়ে দেব? 


৪০০ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


বর। (কানমলা খাইয়া) 8% 10%6! রক্ষা করুন-জানলে কোন হতভাগা বিয়ে 
করতে আসে। দোহাই তোমাদের, যা হবার হয়েছে-এমন কর্ম আর কখনো করব না। 

দ্বি। বল করবে না-? 

বর। কক্ষণো না, জন্মে না, নেহাত গণুমূর্খ না হলে সে বিয়ে করতে আসে- রাম 
রাম! 

প্র। তা বইকি, কিন্তু হ্যাদে গণুমুর্খ, বিয়েটা একবার করলে যে আর ফেরে না। 

বর। গণগুমূর্খ! শেষে এও আদৃষ্টে ছিল! 

চতুর্থ। না না গণুমূর্থ না- পণ্ডিতমূর্খ। ও ফুলি, তোর পণগ্ডিতমূর্খ বরকে একবার 
ফুলের মালাটা পরিয়ে দে, তোর বুদ্ধির একটু ভাগ পাক। 

(কনের হাতে মালা দিয়া তাহার হাত ধরিয়া বরের গলে মালা প্রদান) 

বর। (ক্রুদ্ধভাবে) মশায়রা মাপ করবেন-বিয়েটা করে জীবনের মধ্যে একটা মূর্খমি 

করে ফেলেছি, তাই বলে আর বেশী করতে পারছিনে। 
(মালা খুলিয়া দূরে নিক্ষেপ) 

দ্বি। কেন মালাতে আবার কি দোষ হোল? ওতে আবার সাপ বিছে আছে নাকি? 

বর। কি আশ্চর্য্য! বিজ্ঞানের এই সামান্য সত্যটাও কি আপনাদের বোঝাতে হবে? 
ফুল থেকে 00110 8010 বলে রাতে একরকম গ্যাস বার হয়--সে সাপ বিছে হতেও 
ভয়ানক। রাতে ফুল ঘরে রাখাই উচিত নয়। 

দ্বি। সে আবার কি জিনিস? 

বর। ৪8% 7192৬915! সে একরকম মন্দ বাতাস। 

তু। মন্দ বাতাস! ভূত নাকি? 

বর। তা ভূত বলতে পারেন-বাতাস পঞ্চভূতের এক ভূত। 

প্র। তা তোমাকে দেখছি আগে থাকতে পঞ্চভূতেই পেয়ে বসেছে-একভূতে আর 
কিছু করতে পারবে না-মালাটা এখন পরে ফেল। 

বর। সে কথা আর বলতে! এখন ভূতগুলো ছাড়াতে না পারলে ত আর প্রাণ 
বাঁচে না। আগে জানা ছিল, অন্ধকারেই ভূতের প্রাদুর্ভাব কিন্তু এখন দেখছি আলোতেই 
ভূতের দৌরাত্ময বেশী। আলোটা নিবিয়ে দিলেই এ ভূত ছেড়ে যাবে। (উঠিয়া দীপ 
নিবর্বাপণ) 

প্র। আমাদের ভূত বললে? ভারী ত অসভ্য! 

যুবতীগণ। (গোল করিয়া) যা হ'ক এতক্ষণে একটা বীর্তি করেছে-পাশ দিয়েছে 
বটে। 

(হাসিতে 'হাসিতে সকলের পলায়ন) 


ভারতী, ১২৯২ 


কৌতুকনাট্য ৪০১ 
লোহার সিন্দুক 
প্রথমা। তারপর? 


দ্বি। নেহাত শুনবি? সে কিন্তু অনেক করে বারণ করে দিয়েছে। 

প্র। তা বারণ করলেই বা, আমার কাছে বলবি বই ত নয়, আমি ত আর কাউকে 
বলতে যাচ্ছিনে। 

দ্বি। তা জানি বলেই ত তোকে বলছি-নইলে কি বলতুম, তা ভাই দেখিস্‌ যেন 
প্রকাশ না হয়। 

প্র। ম্ুরণ- তুই কি ক্ষেপেছিস- আমার কাছে- 

দ্বি। তবে শোন, এই সেদিন- কিন্ত্বী তাকে কড়ারটা দিলুম, দেখিস- 

প্র। এমন ক্ষেপাও ত কোথায় দেখিনি, আমাকে কথা বলতে ডরাস্‌্? এই সেদিন 
দীনুর মা আমাকে বল্লে তার স্বামী মদ খেয়ে ঘরে এসেছিল-- সে কথা কি আমি তোদের 
কাউকে বলেছি? আমার মত লোহার সিন্দুক কাউকে পাবিনে। 

দ্বি। তা সত্যি- তবে শোন-_। 


ভারতী, ১২৯৩ 
(নবীন ও নবীনের কাকা।) 
কাকা । আজকাল তোমার কেমন পড়াশুনা হচ্ছে নবীন? 
নবীন। খুবই ভাল। 


কাকা। তোমার মতে ত বরাবরই খুবই ভাল, সে কথা কে জিজ্ঞাসা করছে? 

নবীন। তবে কি জিজ্ঞাসা করছেন? 

কাকা। মাষ্টার তোমার কি বলেন? তিনি কি সন্তুষ্ট? 

নবীন। আজ্ঞে খুবই। | 

কাকা। সবই খুব! 501971811৬6 ছাড়া দেখছি তোমার কথা নেই। 

নবীন। আজ্ঞে ঠিক উল্ট, 5817018015 হলে হোত খুবতম, আমি 7১0511/০এর 
একটুও এদিক ওদিক করিনি। 

কাকা। বটে, একেবারে গোল্লায় গেছ! কাকার সঙ্গে এয়ারকি? খুবতম একবার 
পেতে ইচ্ছে হয়েছে বুঝি? 

( নবীনের মাতার প্রবেশ।) 
মা। কি হয়েছে ঠাকুরপো? মার-মূর্তি যে? 


স্বর্ণ র. স.: ২৬ 


৪০২ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


কাকা। কি আর হবে, তোমারি কারখানা-ছেলেটাকে একেবারে গোল্লায় দিয়েছ? 

মা। তোমার এ এক কথা! কেন গা, ওর আমার পড়াশুনার যেমন মন-- তোমাদের 
তেমন হলে বাঁচতুম। রাতদিন বই হাতে করেই বাছা আছে। 

কাকা। আর কারো নজরে তো তা পড়ে না। 

মা। হ্যাদ দেখো ঠাকুরপো- নজর নজর কোরো না-তাহলে কালই আমি বাপের 
বাড়ী চলে যাব। আমি কি একলা ওর পড়াশুনার কথা বলি- কেন মাষ্টার কি বলেছে 
শোননি কি? হা বাবা, বল তো রে আর একবার- তোর কাকাকে একবার শুনিয়ে দে 
ত রে। 

নবীন। তা উনি শোনেন কই? 

মা। না শুনবে না! বল বাবা, তুই বল দেখি - কেমন শুনবে না দেখি? 

কাকা। আমি ত সেই কথাই জিজ্ঞাসা করছিলুম? 

মা। বেশ করছিলে -ভাল করছিলে- তা করবে না কেন? বল্‌ বাবা আমার, 
বল্‌ তৃই। 

নবীন। আমি ত আগেই তা বলতে গিয়েছিলুম। 

মা। তা ত বেশই করেছিলি- আবার বল্‌ মানিক আমার। 

নবীন। সেদিন আমি স্কুলে একটা রচনা লিখেছিলুম-_ 

মা। শোন ঠাকুরপো, বাবা আমার একটা ল -ল লচনা-_ 

নবীন। আঃ, থাম না একটু- 

মা। না বাবা, _হ্াা হা থামছি বাবা- তারপর বল্‌, বল্‌ ধন তুই। 

কাকা। তুমি দেখছি বলতে দেবে না। 

মা। সে কি কথা? কেন দেব না? বল্‌ যাদু, মাষ্টার লচনা দেখে__ 

কাকা। কি বল্লে বলে যাও। 

মা। হ্যা বাবা, বলে যা। 

নবীন। তুমি একটু না থামলে আমি বলব না। 

মা। বলবি বই কি, বাবা আমার বল্‌, বাবারে- আমি আর কিছু বলব না। 

নবীন। বল্লেন-“সব ছেলেরা যদি তোমার মত হ'ত” 

মা। শুনলে ঠাকুরপো- যদি আমার বাবার মত হোত 

কাকা। আঃ, ওকে বলতে দাও না। 

মা। বল্‌ বাবা বল্‌, তাহ'লে কি হোত সোনাধন? 

কাকা। (রাশিয়া) হবে আর কি? তাহলে মাষ্টারের অন্ন জুটত না। 

নবীন। ঠিক কথা কাকা, মাষ্টারও তাই বলছিলেন। বলছিলেন-_ “সব ছেলেরা যদি 
তোমার মত হ'ত, তাহলে কালই স্কুল উঠিয়ে দিতুম।” 

মা। শোন ঠাকুরপো, শোন- চাদের আমার-- 

কাকা। বটে! 

নবীন। আজ্ঞে হ্যা। আমার মত যদি সবাই শেখে- তাহলে শেখাবার জন্য নৃতন 
কিছু ত আর থাকে না। 


কৌতুকনাট্য ৪০৩ 


মা। তবু যে তোর কাকার মন ওঠে না- বাবা! বাছারে আমার, ষাটের বাছা 
_ তুই কি আমার বাঁচবি রে। 


ভারতী, ১২৯৩ 


চাক্ষুষ প্রমাণ 


(বারান্দায় দণ্ডায়মান শ্যামবাবু মাষ্টার প্রাণকালীবাবুকে রাজপথ দিয়া যাইতে দেখিয়া) 
শ্যাম। আরে এই যে মাষ্টারবাবু! এত সক্কালে এত চোটপাট যাওয়া হচ্ছে কোথা? 
মাষ্টার। (উপরে চাহিয়া) এই যে শ্যামবাবু! আর মশায় আমাদের সকাল বিকাল! 
চারটি অন্নের জন্য আমাদের কি না করতে হয়! 

শ্যাম। সে সব হবে এখন, দেখাই যদি হোল একবার এইদিক দিয়ে হয়ে যান। 

মাষ্টার। না মশায়, সময় বিন্দুমাত্র নেই। আপনাদের কি, আপনারা পায়ের উপর 
পা রেখে দিব্যি আরামে বসে থাকেন, সময়ের মূল্য ত আপনারা জানেন না।-_ তা যাচ্ছি, 
_ এক্ষণি কিন্তু ছেড়ে দিতে হবে। 

শ্যাম। একমিনিটের মধ্যেই যাবেন এখন। 

( প্রাণকালীর গৃহে প্রবেশ, দুজনে উপবেশন।) 

মাষ্টার। দেখবেন মশায়, শীঘ্র ছেড়ে দেবেন, বোঝেনই ত, পরের চাকরী, এক ঘন্টা 
দেরী হলে সবর্বনাশ। একবার একজন বন্ধুর অনুরোধে পড়ে একহপ্তা- শুধু একটি হপ্তা 
মশায় কামাই হয়েছিল- তা সে যে লাঞ্কনা, কি আর বলব! 

শ্যাম। উঃ তাই ত, ওরা সব পাষণ্ড মশায়, ওরা সব পারে! বুঝেছি, আপনাকে 
গলায়-- 

মাষ্টার। (তাড়াতাড়ি) না না, তা নয়- এই- 

শ্যাম। তা যেন নাই হোল-- মাইনেটা যে কেটে নিয়েছিল তার ত সন্দেহ নেই, 
গরীবের প্রতি কি অত্যাচার- তা নিক্গে- কিছু মনে করবেন না;_ আমি- 

মষ্টার। আপনি ত আমাদের মা বাপ আছেনই, কিন্তু মাইনে কাটাও নয়। মাণিকের 
মা স্পষ্ট বলে পাঠালেন যে অমন করলে এবার কর্তাকে বলে দৈবেন, আর মাণিক বল্ল 
ওরূপ হলে সে স্বতন্ত্র মাষ্টারের বন্দোবস্ত করবে। 

শ্যাম। হাহাঃ মাষ্টারমশায়, আপনি বলেই ওরকম হয়েছিল! আমি হলে-_ 

মাষ্টার। কি করতেন? 

শ্যাম। কি করতুম! বড় মানুষের ছেলেকে যে রকম করে পড়াতে হয় তাই করতুম.। 

মাষ্টার। সে কি কোনরকম ফন্দী আছে নাকি? আমাকে শিখিয়ে দিন্‌ দেখি। 

শ্যাম। সে অতি সহজ ফল্দী। পড়াতে গিয়ে একবারেই পড়াতে হয়, তাহলেই সব 
চুকে যায়, বিনা আয়াসে মাইনেটি আদায় হয়, আর ঘাড় ভেঙ্গে দু'পাত্র টানাও যায়! 


৪০৪ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


মাষ্টার। তবে বলব মশায়? সে উদ্যোগটাও হয়ে এসেছে। 

শ্যাম। সত্যি নাকি? 

মাষ্টার। সত্যি না ত কি, যে ছেলে টেরি বাঁকিয়ে চুল আঁচড়াতে শিখেছে, শীঘ্রই 
তার গোল্লায় যাবার লক্ষণ। | 

শ্যাম। বটে! টেরি বাকাতে ধরেছে! তবেই হয়েছে! আমাদের হরি অমন ভাল 
ছেলে ছিল, যেদিন দেখলাম চুল ফিরিয়েছে, বলব কি মশায়, তার পরদিন থেকে সে 
স্কুল ছেড়ে দিলে! 

মাষ্টার। এরও সে উদ্যোগ হয়ে এসেছে, কিন্তু বড় মানুষের কথা বলতে ভয় করে, 
যদি প্রকাশ-_ 

শ্যাম। পাগল নাকি! ওসব ভাবতে হবে না, বলুন দেখি ব্যাপারটা কি? 

মাষ্টার। (চুপে চুপে আরম্ত করিয়া প্রকাশ্যে) মাণিক বলছিল তার বাপকে বলে 
একদিন ষ্টার থিয়েটার যাবে, চৈতন্যলীলা তার ভারী দেখতে ইচ্ছে হয়েছে। 

শ্যাম। ষ্টার থিয়েটার! হাহাঃ, আমি ত বলেইছিলাম! 

মাষ্টার। কিন্তু একটা কথা,_ তার বাপ যে যেতে টাকা দেবে তা আমার মনে হয় 
না, তিনি তেমন পাত্রই নন। 

শ্যাম। তা বাপে না টাকা দিলে কি আর অন্য উপায় নেই? আমি ছেলেবেলা যখন 
টাকা চেয়ে না পেতৃম তখন মা ঘুমোলে আস্তে আস্তে চাবিটি নিতুম। তা তার যখন 
যেতে ইচ্ছা হয়েছে, সে অবশ্যই চুরি করেছে। 

মাষ্টার (আশ্চর্যভাবে) সত্যি নাকি? তাই বটে! একদিন আমি পড়াতে গেছি, দেখি 
সে তার বাপের ডেবক্সর কাছে বসে আছে ; আমাকে দেখে তখন নিজের ডেক্সের কাছে 
এল! 

শ্যাম। দেখলেন! সে নিশ্চয়ই ডেক্স ভাঙ্গছিল, আপনাকে দেখে স'রে পড়লো, 
সন্দেহ নেই! 

মাষ্টার। বলেন কি- সন্দেহ মাত্র নেই? 

শ্যাম। যেমন নিঃসন্দেহ আমি আছি। 

মাষ্টার। কি ভয়ানক! (হা করিয়া এক দৃষ্টে শ্যামের মুখ নিরীক্ষণ।) 

শ্যাম। হায় হায়, ছোকরাটা একেবারেই বয়ে গেল! 

মাষ্টার। একেবারেই বয়ে গেল! 

( বামাচরণবাবুর প্রবেশ।) 

বামা। কি হয়েছে? দুজনে অমন করে বসে আছ কেন? 

শ্যাম। বলব কি মশায়, তাজ্জব লেগে গেছে- বরাবর ত শোনাই যেত মাণিক 
বড় ভাল ছেলে, সে নাকি পড়াশুনা একেবারে ছেড়ে মায়ের বাস্স ভেঙ্গে টাকা চুরি 
করে থিয়েটারে থিয়েটারে ঘুরে বেড়াচ্ছে। 

বামা। (অবাক হইয়া) আমার বিশ্বাস হয় না- তাকে আমরা বড় ভাল ছেলে বলে 
যে জানি, তার নামে এ পর্যন্ত একটি মন্দ কথাও ত কখনো শুনিনি! 

শ্যাম। আপনার কিসে বিশ্বাস হয়! এই মাষ্টার মশায়কে জিজ্ঞাসা করুন, ইনি তার 


কৌতুকনাটয ৪8০৫ 


নাড়ী নক্ষত্র সব জানেন। ইনি বলেছেন ইনি স্বচক্ষে তাকে তার বাপের ডেক্স ভেঙ্গে 
চুরি করতে দেখেছেন, আর-_ 
(মাষ্টারের চোখে হাত দিয়া ত্রন্দন।) 

বামা। কি ভয়ানক, কি ভয়ানক-_ পৃথিবীতে কাকেও বিশ্বাস করতে নেই! (প্রস্থান) 

মাষ্টার। দুপুর বেজে গেল, আজ আর পড়াতে যাওয়া হোল না দেখছি, এইখানেই 
আহারের কথাটা বলে দিন। 

শ্যাম। তবে রাতটাও থেকে যান, সন্ধ্যার পর দুজনে ষ্টার থিয়েটারে যাওয়া যাবে 
এখন। 

সেইদিনই মাণিকের নিন্দায় সহর গুলজার হইয়া পড়িল। 


ভারত, ১২৯৩ 


রর 
সৌন্দর্য্যানুরাগ 
(যুবতী পুকুরধারের সোপানে একখানি বই হাতে আসীন, 
স্বামীর প্রবেশ ও নিকটে উপবেশন।) 
স্বামী। কি পড়া হচ্ছে? রসময়ের অসময়ে আবির্ভাব হোল না কি? 
সত্রী। না না এস এস, একলা পড়ে মন উঠছে না_একবার শোন দেখি, এবার 
আর বলতে হবে না যে ইংরাজিতে অমন ঢের আছে-_ 
স্বামী। যে মত্ত দেখছি ভয় হচ্ছে যে? একেবারে দেখ মনটা হারিয়ে ফেলো না। 
আমার যেন শেষে হাহা করে বেড়াতে না হয়। 
্ত্রী। (হাসিয়া) মন হারানই বটে-আহা কি চমৎকার বর্ণনা, সত্যই মোহিত না হয়ে 
থাকা যায় না- 
সুকোমল চরণ কমল দুটি 
ছৌয় কি না ছোয় মা্টী, আচল ধরায় পড়ে লুটি। 
করে পদ্মফুল 
করে দুলদুল 
অলসিত আখি সম আধো আধো ফুটি- 
কি চমতকার--বল দেখি- 
স্বামী। তাই ত। (বইখানি হাতে লইয়া) “স্বপ্নপ্রয়াণ'। নামটি ভাল। তা পড়ব এখন, 
এখন থাক। আমার কি ভাই জান--সৌন্দর্রসে মিছরির মত আমাকে এত শীঘ্র গলিয়ে 
ফেলে যে ওসব পড়তে আমার ভয় করে। বিশেষ এখন তোমার সঙ্গে দুট কথা কইতে 
এলুম-তাহলে আর তা হবে না। কিন্তু তুমি ভাই এ বর্ণনার সৌন্দর্য টুক19811/ কতটা 
80001601806 করেছ-- 


৪০৬ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


স্ত্রী আবার ইংরাজি--বাঙ্গলা বেরোয় না বুঝি? 

স্বামী। কতটা তুমি অনুভব করেছ সে বিষয়ে আমার সন্দেহ হচ্ছে- স্ত্রীলোকের 
/১05016110 9০811)-_দূর হ-সৌন্দর্যরসজ্ঞান আদপে যে নেই এটা একরকম সিদ্ধান্তই 
হয়ে গেছে- | 

স্ত্রী। বটে! কে সে বল দিখি বিদ্যাবাগীশ--যিনি এরূপ সিদ্ধান্ত করেছেন? 

স্বামী। (স্বগত) (তুমি ত আর প্রাণকৃষ্ণ লাহিড়ি বি, এ, নও কিন্বা দিগম্বর গড়গড়ি 
এম এ বি এল্‌্ও নও--যে তোমার কাছে মুখ বুজে বসে থাকতে হবে, একটাবার তার 
নাম করলে'ত আর ভুল ধরবার যো নাই--কি সুবিধা!) (প্রকাশ্যে) কার সিদ্ধান্ত শুনতে 
চাও? লোকটা কে জান? আর কেউ না-স্বয়ং স্পেনসার! 

্ত্রী। পেনসর প্রাণেশ্বর যিনিই হন না কেন স্বয়ং আমার প্রাণেশ্বর বললেও ও-কথা 
আমি মানিনে। মিঙ্গের রকম দেখ মা! ও কথা বল্লে কি করে-তার পেটে কি দু'কড়ার 
বিদ্যে মেই? 

স্বামী। বটে প্রাণেশ্বরগুলো যুঝি মানুষের মধ্যেই নয়? 

স্ত্রী। (হাসিয়া) আমার প্রাণেশ্বর ছাড়া। 

স্বামী। তা সে লোকটা কে জান? একজন মহা পণ্ডিত। তার কথা অগ্রাহ্য করার 
যো কি? 

স্ত্রী। সত্যি নাকি? কখানা ইংরাজি বই পড়েছে? 

স্বামী। হা হা-সে যে ইংরাজ- 

সত্রী। ইংরাজ হলেই বা? সে কি তোমার মত অতগুলা ইংরাজি বই পড়েছে, তাই 
জিজ্ঞাসা করছি? 

স্বামী। তা আমার মত অতগুলা পড়েছেন কি না জানি না--তবে তিনিও একজন 
মন্ত বিদ্বান এই কথা বলতে পারি। 

্ত্রী। কক্ষনো না। তবে সে ও-কথা বলবে কেন? আমাদের সৌন্দর্যযবোধ নেই এ 
আবার কি কথা! তবে বুঝি সেটা এ কালের নারদ অবতার, স্বামী-স্ত্রীর মধ্যে তার ঝগড়া 
বাধাবার ফন্দী? 

স্বামী। (হাসিয়া) তিনি একলা না--কান্ট কমটি প্রভৃতি আজকালকার বড় লোকদের 
সকলেরি এ মত। কিন্তু তুমি ত সে সব কথা অত বুঝবে না-আমি তোমাকে আর 
একটা দৃষ্টান্ত দিয়া বুঝাই। 

্ত্রী। (গবের্ব উৎফুল্ল হইয়া স্বগত) কি বিদ্বান স্বামীই আমি পেয়েছিলুম--সরম্বতী 
যেন কষ্ঠাগ্রে। কিন্তু এ কথাটি যে কেন বলছেন তা ত বুঝতে পারছিনে-বুঝিবা আমার 
বুদ্ধির পরীক্ষা করছেন। দাঁড়াও আমিও ছাড়ছি কি না। (প্রকাশ্যে) আচ্ছা বল। 

স্বামী। দেখ এ যে এখানে গোলাপফুলটি ফুটিয়া আছে, দেখ কত সুন্দর-_ 

স্ব তা ত দেখছিই। সে কি আর আমাদের চেয়ে তোমরা বেশী দেখবে! 
শোন-- 

কি চক্ষে দেখে যে ফুল বিরহিণী! 
ফুরায় না দেখা আর! পড়ে যেন দুঃখের কাহিনী! 


কৌতুকনা্য ৪০৭ 


পড়া শিখিয়াছে, ফুল ধনু [কাছে] 
ফুলের তেই সে এত মরম গ্রাহিণী 


পুষ্প নারী হৃদয়ের দরপণ, 
অবলা লালিত্য যেন করিয়াছে ছবি অরপণ 
তার দলে দলে তেই গ্রীতচ্ছলে 
মনোত্বালা করে বালা ফুলে আরোপণ- 
কবি এ কথা বলেছেন। 
স্বামী। আহা, কথাটাই শেষ করিতে দাও। “মেয়েরা যে ফুল, আমি অস্বীকার 
করিতেছি নাকি! কিন্তু ফুল যে নিজের সৌন্দর্যে জগৎ মুগ্ধ করে সে কি নিজে সে 
সৌন্দর্য্য অনুভব করে? তেমনি তোমরা সৌন্দর্ধ্ভাব প্রস্ফুটিত কর, সৌন্দর্যরস অনুভব 
করিতে পার না।” 
সত্রী। কি কথাই বল্লে-মরে যাই আর কি? ফুলের সঙ্গে আমরা সমান হলুম-কেন 
আমরা ফুলের মত জড় নাকি? মেয়ে বলে আমাদের কি মন-টন কিছুই নেই? তা বলবে 
বই কি! হা অদৃষ্ট! (মুখ ভার) 
স্বামী। শেশব্যস্তে) তাই কি আমি বলছি? 
স্ত্রী তবে কি বলছ? 
স্বামী। আমি বলছি মেয়েদের পুরুষদের মত অতটা সৌন্দর্য্যজ্ঞান নেই? 
সত্রী। তাই বা নয় কেন? কথা একটা ত বল্লেই হোল না, বুঝিয়ে দাও? 
স্বামী। রুচির উৎকর্ষ সাধিত না হলে যথার্থ সৌন্দর্যজ্ঞান কখনই স্ফুর্তি পেতে 
পারে না। তোমাদের রুচির অভাব তোমাদের বেশেই প্রকাশ পায়, অসভ্যদিগের 
মেয়েদেরও এরপ নির্লজ্জবেশ নয়, বিশেষ যখন তোমরা নিমন্ত্রণে যাও--দশজনের মাঝে 
ভদ্ররকম বেশের যেখানে নিতান্তই আবশ্যক--সেইখানেই তোমাদের চূড়ান্ত রুচি প্রকাশ 
পায়। 
্ত্রী। প্রভু, সে কার দোষ? আমাদের না আপনাদের? আপনারা আমাদের যেমন 
রাখেন সেইরূপ থাকি, যে পথে নিয়ে যান সেই পথে যাই। আপনারা আমাদের এই 
বেশ ভালবাসেন তাই আমরা পরি--যদি দেশশুদ্ধ পুরুষের এ-বেশ নিন্দনীয় মনে হয় 
_ত একদিনেই ইহার অন্য ব্যবস্থা হয়। 
স্বামী। কেন আমি অনেকবার এরূপ কাপড় পরার নিন্দা করেছি। 
স্ত্রী আমি ত সেরূপ নিন্দার মানে প্রশংসাই বুঝেছি। সেদিন বোসেদের বাড়ীর 
বৌয়ের কাপড়পরা দেখে আমি সে কথা যখন বলি তখন তার উপর কতটা আক্রমণ 
হয়েছিল মনে আছে কি? 
স্বামী। দূর কর ছাই--তোমরা এমন কথাটাকে বাঁকিয়ে ফেলতে জান? নূতন কিছু 
হলেই লোকে অমন দুএকটা কথা কয়। তাতে আর হয়েছে কি। আমি তোমাকে এরকম 
কাপড় পরতে মানাও করছিনে কিছুই না-কিন্তু তাতে ত আর তোমাদের সৌন্দর্যযজ্ঞান 
আছে বলে প্রমাণ হচ্ছে না। ভারতচন্দ্র বিদ্যাপতি প্রভৃতি আমাদের কবিদের বর্ণনায় 


৪০৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


দেখ, আর আসলেও দেখ --বাকা হাসি, আড়চাহনি, তেড়িফেরান-সৌখিনতা ভাবেই 
আমাদের দেশের মেয়েরা পাগল, যথার্থ মহত, মনুষ্যত্ব, পুরুষের একটা পুরুষত্ব ভাব, 
এ আমাদের বাঙ্গালী মেয়েরা কজন %207501019- দূর কর, বুঝে বল দেখি? এইখানেই 
ত প্রকৃত রুচির অভাব! 

্ত্ী। তা দেশের পুরুষরা যদি সব মেয়েই হয় তার জন্য আমরা কি করব? 

স্বামী। তা কেন? তোমরা যদি বাস্তবিক পুরুষের পৌরুধিকগুণ ভালবাসতে তা 
হলে কি পুরুষরা মেয়ে হতে পারে? তা হলে দেশের স্বতন্ত্র শ্রী হয়ে পড়ত। এই সে- 
দিন আমি একরকম নৃতন রকম কাপড় ও পাগড়ি তৈরি করলুম--তা দেখেই তুমি 
নাক তুলতে আরম্ভ করলে । তোমার সেই বাহারে ধুত্তী চাদরটি না হলে মনঃপুত হয় 
নাশ. 

(ভ্রাতৃবধূর প্রবেশ) . 

স্ত্রী। হাসিয়া) ও বউ--মজা শুনসে? তুই যদি ভাই সেই ধুম্ব পাগড়িটা-আর 
মালকোচা সারের কাপড় পরাটা দেখতিস-ত হাসি রাখতে পারতিস নে। তা যখন 
যুদ্ধে যাবে সে রকম কাপড় পরো-এখন ঘরে বসে আর ওতে কি হবে! 

স্বামী। তা তুমি যেতে দিলে ত? 

্ত্রী। তা দেব না কেন? এই যে সেদিন হারার মাকে হারা মদ খেয়ে মারতে লাগলো 
-_আমি জানালা দিয়ে দেখে ছাড়িয়ে দেবার জন্য তোমাকে কত ডাকলুম-তা তুমিই 
ত গেলে না! 

স্বামী। স্বগত) বেশ স্ত্রী যা হক! মাতালের হাতে গিয়ে তখন প্রাণটা খুইয়ে আসি। 
প্রকাশ্যে) সে তখন আমার মাথা ধরেছিল, কি করি বল? 

স্ত্রী। মাথা আবার কখন ধরলে? তুমি ত বল্লে কে আবার যায়। 

স্বামী। আমি যদি না গিয়ে থাকি-সেও তোমার দোষ? তুমি যদি যশোবস্তের স্ত্রীর 
মত আমাকে উত্তেজিত করতে তাহলে কি আমি না গিয়ে থাকতে পারতুম! 

স্ত্রী সে আবার কোন বইয়ে আছে? 

স্বামী। টডের রাজস্থানে। 

স্ত্রী। ইংরাজি না বাঙ্গলা? 

স্বামী। ইংরাজি । 

সত্রী। সেটা কার দোষ! তুমি আমাকে ইংরাজি পড়ালে না কেন-তাহলে ত সে 
বক্ৃতাটী মুখস্থ করে রাখতে পারতুম। 

স্বামী। স্বেগতঃ) তাহলেই হয়েছিল আর কি। এখানে এসে বিদ্যে ফলিয়ে যে সুখটুক 
আছে তাও থাকত না। (প্রকাশ্যে) তা আমি ত তোমাকে ইংরাজি শেখার জন্য ঢের 
বলেছিলুম।- তোমার সঙ্গে একসঙ্গে মিল স্পেনসর পড়ে যদি দুজনে সকল রকম ভাবের 
আদান প্রদান করতে পারতুম-তাহলে কি সুখই হোত-- 

ভ্রাতুজায়া। বলি ব্যাপারখানা কি-আমি ত তোদের ঝগড়ার মানে মোদ্দা কিছু 
পাচ্ছিনে। 

সত্রী। উনি বলছেন কি জান-- মেয়েদের সৌন্দর্য্জ্ঞান নেই--? 


কৌতুকনাট্য ৪০৯ 


ভ্রাতৃজায়া। সে কি কথা! কার কেমন রূপ, কে কেমন দেখতে-কে সুরূপ- 
কে কুরূপ তা আমরা বুঝতে পারিনে? আমরা রি কানা নাকি? 

স্বামী। ঠিক কানা নয়-এক চোখে। তোমরা কুরূপই দেখতে পাও-_সুরূপ কারো 
কখনো দেখ না। এই মনে কর-আমরা একটা সুন্দর-ী এই সৌন্দর্য দেখলে যতটা 
আনন্দ লাভ করি-_-তা কি তোমরা কর--তোমাদের মুখে কাউকে ত প্রায় সুন্দর বলতেই 
শোনা যায় না! 

্ত্রী। ওমা কি হবে? কেন জগৎবাবু- 

স্বামী। (রাগিয়া) জগতবাবু! সে কথা কে বলছে? আমি বলছি--যথার্থ সৌন্দর্য 
তোমাদের চোখে লাগে না-লাগে কেবল তার খুঁ€টা। সৌন্দর্য দেখে তোমরা আনন্দ 
উপভোগ কর না-ঈর্ধা উপভোগ কর। 

স্ত্রী কেন কাকেই বা আমি ঈর্ষা নয়নে দেখলুম-আর কারই বা খু ধরতে 
৫গছি-_ 
স্বামী। কেন-ললিতা-অমন সুন্দরী তুমি-_ 
সত্রী। যার সঙ্গে তোমার বিয়ে হবার কথা হয়েছিল! 
ভ্রাতৃজায়া। ও পোড়া কপাল, সে আবার সুন্দরী, তার পায়ের আঙ্গুলের নখগুলা 
যেন শালপাত পানা চটাল চটাল। হাতের কুন্ইটা টিবলে বার হয়ে আছে। তারপর আবার 
মেয়েমানুষের অত বড় কপাল, অত ট্যাকাল নাক--শ্রী যে কোনখানটায় তা ত বুঝতে 
পারিনে। চুলটা ছাই যদি পেটে-পেড়ে কপালটা ঢাকে তবু না হয় চলে-তা না আবার 
এঁ টাদপারা কপালে আলবর্ট ফ্যাসানে চুলবাধা-মরে যাই আর কি! মেয়েমানুষ, ছোট- 
খাট কপালটি হবে-খাঁদাপারা নাকটি হবে। হ্যা, তবে চোখদুটি ডাগর ডাগর দেখায় ভাল। 
কেন তার চেয়ে আমাদের ঠাকুরঝি কি কম সুন্দরী? 

স্বামী। মেনে মনে) হ্যা, ঠিক এরপ খ্যাদাপারা শ্রীটিই বটে। 

স্ত্রী। তা ভাই আমি যেন নাই সুন্দরী হলুম-তাই বলে কি আর কেউ সুন্দর নেই 
_এ একজনই কি বিশ্বে সুন্দর জন্মেছে? অমন পটল চেরা চোখ আমি ঢের 
দেখিছি- 

স্বামী। কোথায় বল দেখি? 

স্ত্রী কেন আমার দিদির-আর আমার ভগিনীপতির বা কম কি? দেখেছ ত বৌ? 

স্বামী। রোগিয়া) জগৎবাবু-! সেই বানরটা আবার! 

স্ত্রী আর আমার মেজ ভগিনীপতিই বা কি সুশ্রী! যেমন রং-তেমনি চেহারা। 

স্বামী। সে হনুমানটার নাম শুনলে গা জ্বলে! 

স্ত্রী আর সেজও যেন কার্তিক- 

স্বামী। (ক্রোধভরে উঠিয়া) আমি চলুম। বুঝেছি, সবাই সুন্দর-আমিই কেবল কুশ্রী, 
আমার মুখ আর তোমার দেখে কাজ নেই। 

স্ত্রী কেন গো. এতে রাগ কি? সুন্দরকে সুন্দর বলেছি বই ত নয়! 

স্বামী। তাই জম্ম জম্ম কাল বল, আমি চল্লুম-- 

(পুষ্করিণী সোপানে দ্রুতবেগে অবতরণ) 


৪১০ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


ভ্রাতুজায়া। এ কি! হাসতে হাসতে সমন্তটাই শেষে হাহাকার যে! 

স্ত্ী। (কাদিয়া) কর কি, কর.কি? সব ঠাট্টা! আমি এমন কথা আর বলব না- 

ভ্রাতৃজায়া। ঠাকুরজামাই কর কি-মর তাহাতে ক্ষতি নাই, সিঁড়িতে পড়িয়া গেলে 
-অমন চাদপারা মুখে চিরকাল কলঙ্ক ধরিয়া থাকিবে যে। 

স্বামী। (জলে প্রতিবিম্ব দেখিয়া) সে কথা বড় মিথ্যা নয়, তবে দেখছি এখান থেকেই 
আবার ফিরতে হোল। 


ভারতী ও বালক, শ্রাবণ ১২৯৪ 


গানের সভা 


গৃহকর্তী গোপালবাবু, পুরাতনানূরাগী নব্য-গ্র্যাজুয়েট হরিদাস এম,এ, জ্ঞানদাস বি, এ, বৃদ্ধ 
ভটচায মশায়, তদ্বন্ধু ভজহরি প্রভৃতি নিমন্ত্রিত ব্যক্তিগণ আসীন। 

ভটচায। যাই বল যাই কও--সেকালের মত গাইয়ে আজকাল নেই। 

গোপাল। না মশায়,--এ মস্ত গাইয়ে-একবার তার গান শুনে তবে ওকথা বলবেন। 

ভজহরি। বলি কার পালাটা হবে? 

গোপাল। কারো পালা-টালা নয় মশায়--এ হোল ওন্তাদ মানুষ--কালোয়াতি, খেয়াল 
ধরপদ-- 

হরি। খেয়াল এ্রন্পদ? তার চেয়ে ত টপ্পাই ভাল। 

জ্ঞান। টপ্লাটাই হোল কি না 10191100011) 11$01761011. 

হরি। 110001111৬0100) বলেই কি ভাল বলতে হবে নাকি? বল দেখি বাবু? 
আমাদের আগে যা ছিল তার চেয়ে এখন ভাল কি হয়েছে? 

জ্ঞান। তা নাই হোল--তবে তুমি যে বল্লে টপ্লা ভাল? 

হরি। আমি ভাল বন্লুম--09০8096 ভাল, 09০8159 আমার ভাল লাগে, আর 
1)208856 খেয়াল ্র্পদ 015 17010171118 001 0810911811-1116 116210118-1655 021178 
01 501110-110165 011. 

গোপাল। আরে তোমরা যে ঝগড়া করতে বসলে! 

হরি। মশায়, ঝগড়া কি, এ ত ঠিক কথা--বলুন দেখি আগে যা ছিল তার চেয়ে 
এখন ভাল কি হয়েছে? 

জ্বান। তা ত অন্বীকার করছিনে। 

হরি। তা করছ না? বস্‌-তবে সব চুকে গেল--10161 19105 6 7161705 80911-_ 
91101091081105 010 $৪)--আমাদের আগে যা ছিল তার চেয়ে ভাল কিছু হয়নি। 

ভট্টচায। বেটে থাক বাবা, তোমার মত বুঝদার ছেলে আমি একটি আর দেখিনি! 
বড় ঠিক কথা--সেদিনের মত আর কি এখন কিছু আছে-- সেই যে রামযাত্রা--রামলক্ষণ 


কৌতুকনাট্য ৪১১ 


ছোট দুইটি ভাই-_বুকে চন্দনের চিত্রবিচিত্র। নাকে নোলক, মাথায় চূড়া-হাতে ধনুর্বাণ 
_নৃত্য করিতে করিতে হৃহুষ্কারকারী-- সোলার মুগুধারী রাক্ষসপতি দশাননকে-_ 
ভজ। আহাহা-আর সেই কৃষ্ণযাত্রা--ধড়াচুড়াধারী বালককৃষ্ণ-রাঙ্গা লাঠির বাশি 
হাতে, অলকা তিলকায় সেজে, রাধার প্রেমে গদগদ হয়ে, সরু গলায়, সরু সুরে, অধিকারী 
বিন্দেদুতীকে যখন বিনয় করে বলছেন-_ 
রাধা রাধা বলে-. 
মানের দায়ে প্রাণ ত্যজিব যমুনাজলে- তখন--” 
হরিদাস। উঃ কি চমৎকার গান! 
রাধা রাধা বলে- 
মানের দায়ে প্রাণ ত্যজিব যমুনাজলে। 
এমন সহজ ভাবের, সহজ ভাষার গান এখন আর কোন কবির মুখ হতে বার 
হয় না। ইংরাজি অনুকরণে পড়ে-কবিতা আর আমাদের নেই! 
আহা--.রাধা রাধা বলে 
মানের দায়ে প্রাণ ত্যজিব যমুনা জলে-_ 
জ্ঞান। এখন হলে একজন বলতেন, 
মান করে থাকা আজ কি সাজে 
বনে এমন ফুল ফুটেছে 
মান অভিমান ভাসিয়ে দিয়ে চল চল কুঞ্জমাঝে। 
সেকস্পিয়র বলেছেন--0110110 01 0০819010115 ৪0176-_আমরাও বলতে 
পারি, কবিতা 111 11116 15 80116- অর্থাৎ কবিতা তোমার কাল আর নেই। 
তট। পয়ারের কথা বলছ বুঝি? তা যদি বল্পলে ত শোন। বর্থমানের রাজা দ্বারিকানাথ 
ঠাকুরের বড় অন্তরঙ্গ বন্ধু ছিলেন। তিনি এঁকে জাতে উঠাবার অভিপ্রায়ে-মহা অনুনয় 
বিনয় করে নদের রাজাকে একখানা পত্র দেন--তার উত্তরে নদের রাজা আর কিছু না 
বলে এই দুই ছত্র পয়ার লিখে পাঠান-- 
আমি-নহি তব অবাধ্য 
এ--বহুজনরব বহুজনসাধ্য 
অশ্যার্থ--আমি তোমার অবাধ্য নই, আমার ইচ্ছা আমি তাকে জাতে উঠাই,_কিন্তু 
যাহা বহুজানে জানৈ, তা একা আমার সাধ্য নয়। দেখেছ ত বাবা! দুই ছত্রের মধ্যে কি 
কারখানা! " 
তজজহরি। আজকাল এমন পয়ার আর হতে হয় না! 
গোপাল। মশায়গণ, আজ দেখছি আপনাদের কষ্ট ভোগ করার জন্যই নিমন্ত্রণ 
করেছি, গায়কমশায় আপনাদের মনের মত উচ্চাঙ্গের কবিতার গান গাইতে পারবেন 
কিমা আমার বড়ই সন্দেহ হচ্ছে। 
হরি। রাধা রাধা বলে-.পরাণ ত্যজিব আমি যমুনার জলে-_কি সুন্দর! আর কিছু 
নয়-.একটা এরূপ গান শোমায় জন্য কি করা মা যেতে পারে? 
€ গায়কের প্রবেশ।) 


৪১২ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


গোপাল। এই যে গায়কমশায়-মশায়! আপনার জন্য সবাই অপেক্ষা করছি- 
আপনাকে আজ কিদ্কিন্ধ্যা কাণ্ড করতে হচ্ছে। 

গায়ক। কেন মশায়, দলে এসে পড়েছি নাকি? 

ভটচায। (হাসিয়া)_-তা বলতে পারেন-বলতে পারেন- মশায়, একটি রামযাত্রা- 

ভজহরি। একটি কৃষ্ণযাত্রা-_ 

জ্ঞান। মশায়, আমরা আপনাকে একটি উচ্চাঙ্গের টপ্পা গাইতে বলছি- 

হরি। রাধা রাধা বলে-জীবন তাজিব আমি যমুনাজলে- মশায় জানেন কি? 

গায়ক। (অবাক হইয়া) গোপালবাবু আপনি ত জানেন ধুপদ খেয়াল নিয়েই আমার 
কারবার? 

গোপাল। কি করবেন মশায়--এরা ওস্তাদি গান শুনতে চান না, এদের মনের মত 
গানই আগে হোক। 

গায়ক। (স্বগত) কি বিপদ--এ দেখছি ভেড়ার দলে এসে পড়া গেছে_তবে ভেড়াই 
সাজা যাক। একটা হাসির গান শেখা গেছলো, সেইটে গাই-_ 


গান 
ছক্রগাড়ী, চক্র নাড়ি-বক্রু পাড়ি মারিছে 
বঙ্ককানু ফুংকি বেণু_যন্ত্র তন্ত্র সারিছে- 
হরিদাস। (চোখ বুজিয়া) ওহো ওহো- 
ভটচায (মৃদুম্বর) হরিদাসবাবু গানটা কি হোল, ভাল বুঝতে পারছিনে। 
হরিদাস। বুঝতে পারছেন না! গানের অর্থ বড় চমৎকার! আমাদের দেহরূপ এই 
যে ছক্র গাড়ী-এই গাড়ী যখন টিনা 
অর্থাৎ পরমাত্মারগী কৃষ্ণ-আমাদের আত্মার মধ্যে সুবুদ্ধি বাশি বাজাইয়া-_-আমাদের 
বিকৃত মনরূপ যন্ত্র মেরামৎ করেন। বুঝলেন মশায়? 
গোপাল । /111 01111050101) ৬111) ॥ ৬0118০21091 এরা দেখছি 17101001045-কেও 
১01)11179 ক'রে তুলতে পারে! 
হরিদাস। কের্ণপাত না করিয়া) কি ভাষা! 
জ্ঞানদাস।-(গদগদ হইয়া) কি ভাব! 
ভজহরি। ওহো ওহো! 
ভটচায। আহা আহা। 
( চারিজনের দশাপ্রাপ্ত।) 


ভারতী ও বালক, পৌষ ১২৯৪ 


কৌতুকনাট্য ৪১৩ 
ব্যাঘ্র-সভা 


( হ্যটিকোটধারী ব্যাঘ্ব মহোদয়গণ আসীন।) 
সভাপতি ব্যাঘ্র। সভ্যগণ, আমরা সুসভ্য ব্যাঘ্রজাতি, পশুদিগের মধ্যে আমরা 
সবর্বাপেক্ষা উন্নত। এই উন্নতির কারণ- 
প্রথম সভ্য। আমাদের খরধার দস্তনখ, আমাদের দাতের জোরের কাছে দীড়ায় কার 
সাধ্য? দেশকে দেশ আমরা এই দাত নখের প্রতাপে উচ্ছন্ন দিই। 
সভাপতি । (জিভ কাটিয়া) উহ, অমন কথা বলিবেন না। মনের জোরই আমাদের 
প্রধান জোর। স্বাধীন চিন্তা, স্বাধীন বাক্য, স্বাধীন বাণিজ্য-ইহাই আমাদের উন্নতির কারণ। 
আমরা যেখানে যাই এই স্বাধীনতা বিস্তৃত করি, বিশ্বজনীন উন্নতির ভিত্তি প্রোথিত করি। 
দ্বিতীয় সভ্য। উত্তম। উত্তম। আমরা উন্নত উদার ব্যাস জাতি। আমাদের যেরূপ 
সুবিধা, সেইরূপ বাক্য, সুতরাং আমাদের স্বাধীন চিন্তা, স্বাধীন বাক্য-_ 
তৃতীয়। স্বাধীন বাণিজায। গরু ছাগল আমাদিগকে অনবরত রক্ত যোগায়, সেজন্য 
তাহাদিগকে আমাদের কিছুই দিতে হয় না। (সহসা একজন শৃগাল সভ্যকে দণ্ডায়মান 
হইতে দেখিয়া) কি হে, তুমি কি বলিতে চাও? 
শৃগাল। আমি শুধু একটি স্বাধীন বাক্য বলিতে চাই- 
দ্বি-স। বেটা, তুমি স্বাধীন বাক্য বলিবে- তোমাকে এই উন্নত ব্যাস্রজাতির সহিত 
একাসনে বসিতে দিয়াছি-ইহাই যথেষ্ট--আবার স্বাধীন বাক্য। ধর বেটাকে? 
(সকলের আক্রমণ, শৃগালের পলায়ন।) 


(ব্যাঘ দূতের প্রবেশ ) 

দূত। মশায়রা গো, মশায়রা গো, আর স্বাধীনতা না, এদিকে গৌখানার বড় গরুটা 
যায়। 
সভাপতি। বড় গরুটা যায়, তার পা দুট যে খেয়ে রাখা গেছে, যাবে কি করে? 
দূত। সে যাবে না মশায়, তাকে নিয়ে যাবে। 
সভা । কে নেবে, কে? 
দূত। কে আবার? ভালুকভায়া, তার ডাক এতক্ষণ আপনারা কেউ শোনেননি? 
সভা । ভালুকভায়া ! গৌখানার নেকড়ে খানসামা কি করছে? ভালুকের কাণ পাকড়ে 
ধরুক না? 

দূত। সে ত মশায় পাকড়াতেই গেছে। 

সভা। তবে খবর? 

দূত। খবরেরই মশায় অভাব। নেকড়ের খবর ত এখনো পাওয়া যাচ্ছে না। 

প্র-স। সত্যি না কি? 

সভা। তাইত, নেমকের চাকর--বিড়ালটা বল, কুকুরটা বল যখন তখন আমাদের 
যোগাচ্ছে, তার দেখা নেই? 


৪১৪ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


দ্বি-স। তার জন্যই ত এমন পেট ফুলিয়ে বসে আছি? তার দেখা নেই? 
তৃতীয়। গেল গেল সব গেল, গরু গেল, নেকড়ে গেল, হায় হায় সব গেল! 
(সকলে উচৈঃস্বরে ত্রন্দন।) 
সভাপতি । (ব্যগ্রভাবে) আর কেদ না-সভ্যগণ, আমি এখনি খোঁজ নিতে পাঠাচ্ছি। 
( গৌখানা।) 
€( একজন ব্যাপ্রের প্রবেশ।) 

ব্যাঘ্ব। বলি ও নেকড়ে-- নেকড়ে ভায়া হেথায় আছ হে? (নেকড়েকে দেখিয়া) 
এই যে নেকড়েজি-খবরটা কি বল দেখি? পাকড়ালে? 

নেকড়ে। প্রভু, এতক্ষণ তা কি বাকী থাকে, সে অনেকক্ষণ হয়ে গেছে। 

ব্যাঘ্র। আহ্রাদে) বেশ হয়েছে--ভালুকভায়া-কেমন জব্দ! কিন্তু কোথায় রেখেছ 
বল দেখি? 

নেকড়ে। ভালুকভায়া! তাকে কেন পাকড়াব? 

সিংহ। তবে কাকে? 

নেকড়ে । যাকে পারব তাকে । ভালুক পাকড়ান কি সহজ নাকি? ভালুক ত ভালুক 
-মশায় কাবুলি বেড়ালটাকে ধরতে গিয়ে দেখুন না গায়ে এখনো আচড়ানোর দাগ। 

ব্যাত্ব। তবে কাকে পাকড়ালে নেকড়ে সাহেব? 

নেকড়ে। দুটা ফড়িং। 

ব্যাঘ্র। ফড়িং! কই? 

নেকড়ে। একটাকে এ বর্মার কোণে মেরে রেখে এসেছি। আর একটাকে এই 
পাহাড়ে মারতে চলেছি। 

ব্যাঘ্ব তাহার বুদ্ধি বিক্রমে মুগ্ধ হইয়া নতজানু হইয়া বলিলেন-_ 

প্রভু হে, কে তুমি? এত বুদ্ধি নেকড়ের হইবে না। শুনিয়াছি মনুষ্যরাজ্যে ব্রিটিস 
ব্যাঘ্র নামে এক উচ্চতর ব্যাঘ্রজাতি আছে--তুমি তাহারি দ্বিতীয়াবতার নেকড়ে রূপে 
জন্মিয়াছ। প্রভু তোমায় প্রণাম করি-তুমি আমার মস্তকে চরণ স্পর্শ কর। 


ভারতী ও বালক, চৈত্র ১২৯৪ 


নিজস্ব সম্পত্তি 


(সস্ত্রীক নবীনবাবু ও তাহার ভগিনীপতি রাখালবাবূর কথোপকথনস্থলে নবীনবাবুর 
ভায়রাভাই নভেল লেখক ব্রজবাবুর প্রবেশ) 

রাখাল। চুপ চুপ, এঁ যে ব্রজবাবুই আসছেন! 

স্ত্ী। এই যে জামাইবাবু, নাম করতে করতে যে এসে উপস্থিত, অনেকদিন বাচবে! 

নবীন। দাদাঠাকুর, আসতে আজ্ঞে হোক। এতক্ষণ তোমার কথাই হচ্ছিল! 


কৌতুকনাট্য ৪১৫ 


ব্রজ। (বসিয়া) তা বইটা কি পড়া হয়েছিল? 

নবীন। আরে, তার কথাই ত হচ্ছিল, চমৎকার! 

রাখাল। তোমার এ বইখানার কাছে আর কারো বই দাড়াতে পারে না। 

ব্রজ। দেখ রাখালবাবু, তোমাদের সমালোচনা শক্তির প্রতি আমার অগাধ শ্রদ্ধা, 
এ পর্যাস্ত এমন সমালোচক কিন্তু আর দেখলুম না। 

্ত্রী। জামাইবাবু, তুমি যেমন ওদের কথায় ভোল, এতক্ষণ কি হচ্ছিল শুনবে? বলি 
তবে? 

নবীন। স্ত্রীকে টিপ্রনি দিয়া) আঃ! ব্রজবাবুকে দেখলেই কি তোমার ঠাট্টা! এমন 
একঘেয়ে পচা, ঠাট্টার ভিতর ঠাট্টাটাই বা কোথায় তাও ত দেখতে পাইনে। 

স্ত্রী। তাই ত! না জামাইবাবু-- 

নবীন। সসত্রীর প্রতি চুপে চুপে) আরে চুপ কর না-ওকে নিয়ে একটু মজা করি। 

ব্রজ। আমি কি না এমনি গাধা আর কি যে, আপনাদের মত সুরুচিসম্পন্ন সমজদার 
সমালোচক লোক আমার লেখার সত্যি অপ্রশংসা করেন এই আমি বিশ্বাস করব! 

স্ত্রী এখন তোমার এতটা বুদ্ধি হয়েছে সে জ্ঞান আমার ছিল না। ঠিক বলেছ 
_ তোমার দর ওরা না বুঝবেন ত বুঝবে কে? তা জামাইবাবু, তুমি যে বলছিলে বইখানা 
অভিনয় করতে দেবে, তার কি হোল? 

ব্রজ। শেষে বুঝলুম অভিনয় করতে না দেওয়াই ভাল। না জেনে কোন লোকের 
নামে কিছু বলতে চাইনে, তবে এইটে বলতে পারি--হিংসাটা মানুষের মনে স্বভাবতঃ প্রবল। 

নবীন। তা সত্যি বলেছ। 

ব্রজ। তা ছাড়া যারা নিজে লেখে, তাদের হাতে বই দেওয়া আমার বড় ভাল মনে 
হয় না। 

নবীন। সেও একটা কথা বটে, চুরি করতে পারে। 

ব্রজ। তাই ত আমি বলছি। কার হাতে দেব কে আত্মসাৎ করবে। 

রাখাল। (আস্তে আস্তে) তাতে তোমার ত কোন ক্ষতি দেখছিনে, সে লেখা যে 
চুরি করবে ক্ষতি তারই। 

ব্রজ। কি বলছেন? 

সত্রী।উনি বলছেন--তোমার লেখা যে চুরি করবে ক্ষতি তার। 

ব্রজ। ক্ষতি তার! কথাটা ঠিক- 

স্্রী। এর মানে বুঝলে না--গাধা মহাশয়-- তোমাকে" গাধা বলছে। 

রাখাল। ব্রজবাবু, ওর কথা শুনবেন না, উনি নারদের টেকি, কেবল রাগাবার ফন্দী। 
আমি বলছি, আপনার 011878110/ এত অধিক যে আপনার লেখা চুরি করে কেউ হজম 
করতে পারবে না। জানেন ত 011819119গুলো ঠিক লোহার কলাই--তাতে দস্তস্ফুট 
করা যে সে লোকের কর্্ম নয়, সে কেবল আপনারাই পারেন। 

ব্রজ (আঙ্টাদে) বাস্তবিক বইখানা আপনাদের কোথায় কি রকম লাগলো সেটা শুনলে 
বুঝতে পারি- 

রাখাল। সমস্তই ভাল লেশেছে। 


৪১৬ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


ব্রজ। তবু কোথাও কিছু বদল করার আবশ্যক দেখলেন কি? (নেবীনবাবুর প্রতি) 
আপনি কি বলেন? 

নবীন। কোথাও না, কোথাও না, আগাগোড়াই ভাল। 

ব্রজ। (ঘামিয়া উঠিয়া) আপনারা কিছু সঙ্কোচ করবেন না। উপযুক্ত লোকে যখন 
আমার লেখার ঠিক দোষটি দেখিয়ে দেয় তাতে আমি যেমন সন্তুষ্ট, এমন কিছুতেই না। 
বন্ধুরা যদি দোষ সংশোধন না করেন, তাহলে বন্ধুত্বই কি? 

রাখাল। এতটা যখন বলছেন-তাহলে আমার একটি কথা বলার আছে। 

ব্রজ। কি রকম! 

রাখাল। আগাগোড়া বইখানি বেশ হয়েছে- 

ব্রজ। বেশ হয়েছে? 

রাখাল। হ্যা, বেশ হয়েছে-কেবল একটু। 

ব্রজ। কেবল একটু কি? 

রাখাল। একটু ঘটনার অভাব হয়েছে? 

ব্রজ। ঘটনার অভাব! মহাশয় আমায় আশ্চর্য কল্পেন। 

রাখাল। হ্যা, ঘটনা বড়ই কম হয়েছে। 

ব্রজ। আশ্চর্য আশ্চর্য্য! মহাশয় আপনি যদিও একজন সমজদার ব্যক্তি এবং 
আপনার সমজদারিত্বের প্রতি আমার অটল বিশ্বাস, কিন্তু তবুও এ কথাটায় আমি আপনার 
সহিত একমত হতে পারছিনে । আমার মতে বরং ঘটনাটা একটু বেশী হয়েছে । নবীনবাবু, 
আপনি কি বলেন? 

নবীন। না, এ বিষয়ে আমি রাখালবাবুর সঙ্গে মত দিতে পারছিনে। আমার মতে 
ঘটনা যথেষ্ট আছে--আর প্রথমদিকের পরিচ্ছেদগুলি অত্যন্ত কৌতৃহল-উদ্দীপক, কিন্তু 
শেষাশেষি কৌতৃহলটা একেবারেই কমে আসে। 

ব্রজ। কমে আসে? আপনি বোধ হয় মানে করছেন কৌতৃহল বাড়ে, এতই বাড়ে 
_যে তখন আপনার কৌতৃহল-উদ্দীপক বোধ শক্তি বোধ হয় কমে আসে-এই কথাই 
আপনার বলার উদ্দেশ্য। 

নবীন। না, আমি সে মানে করছিনে-- সত্যই কৌতৃহল আর কিছুমাত্র থাকে না। 

ব্রজ। কখনোই না, কখনোই আপনি সে মানে করতে পারেন না--নিশ্চয়ই আপনি 
বলছেন কৌতৃহল বাড়ে। : 

নবীন। আচ্ছা, গিন্নিকে জিজ্ঞাসা কর- উনিও তোমার বই পড়তে পড়তে কাল এ 
কথা বলছিলেন। 

্ত্রী। না জামাইবাবু-আমি ও-কথা বলিনি-আমি সমস্ত বইখানির কোথাও একটু 
খু পাইনি। 

ব্রজ। যাই বল, মেয়েরা যেমন ঠিকটি বোঝে, পুরুষেরা অমন বুঝতে পারে না। 

স্ত্রী আমার কেবল মনে হয়--একটু বেশী বড় হয়েছে। 

ব্রজ। আকারে বড় হয়েছে-না বলছ ঘটনার আধিক্য বেশী হয়েছে? 

্ত্রী। না না তা নয়, আমি বলছিলুম- অভিনয় করার পক্ষে আকারে একটু বড়। 


কৌতুকনাটা ৪১৭ 


ব্রজ। শালীঠাকরুণ, আপনার কথার উপর আমার কথা নেই, তবে এটা কি না ঘড়ির 
কথা, আমি বলছি পাঁচ ঘণ্টায় অভিনয় হয়, তাহলে বইখানা ত আর বড় হতে পারে না। 

নবীন। সে কথা তবে যাক। খবরের কাগজওয়ালারা কি বলছে? 

ব্রজ। খবরের কাগজ? তাদের মতন মিথ্যাবাদী, হিংসুক, নিন্দুক, বদমাইস বিবেক- 
বুদ্ধিহীন_, যাক, আমি যদিও তাদের কাগজ পড়িনে। 

নবীন। সেটা বুদ্ধিমানের কাজ কর--তারা যেরকম কঠোর গালাগালি দেয় তাতে 
তোমার মত কোমল হৃদয় লোকের বিশেষ কষ্ট পাবার সম্ভাবনা। 

রাখাল। কিন্তু লেখক হতে গেলে সে নিন্দা শোনটাও দরকার । 

ব্রজ। তা যদি বল, তা হলে যার বন্ধু আছে তার খবরের কাগজ পড়ার কিছুমাত্র 
আবশ্যক নেই। আর নবীনবাবু, আপনি যে মনে করছেন--খবুরের কাগজের নিন্দেতে 
আমি চটে যাব, তেমন ছেলে আমাকে পাননি। জঘন্য খবরের কাগজের প্রশংসার চেয়ে 
নিন্দাই আরো ভাল। 

রা। তা ঠিক। সেদিন এঁ কাগজটা তোমাকে কি গালই দিয়েছে। 

ব্রজ। কি রকম? 

নবীন।-হ্যা সত্যি, সে কি যাচ্ছেতাই রকম গালাগালি? 

ব্রজ। (কষ্টেশ্রষ্টে হাসিয়া) বেশ বেশ-বড় নাকি বয়ে গেল। 

নবীন। বান্তবিক--তাহার ঝালঝাড়া দেখলে হাসিই পায়। 

ব্রজ। তবু কি বলেছে? আপনার মনে আছে? 

নবীন। রাখাল, তোমার মনে আছে? ব্রজবাবু দেখছি ভারী উৎসুক! 

ব্রজ। উৎসুক? না একটুও না। তবে কি না কি বলেছে জানাই যাক না। 

নবীন। কি রাখাল, মনে আছে? ছেপে চুপে) যা হয় কিছু বলে যাও। 

রাখাল। হা, কতক কতক মনে আছে বই কি। 

ব্রজ। বলুন তবে-শোনাই যাক। 

রাখাল। বলেছে-তোমার কল্পনার নৃতনত্ব বা নিজত্ব কিছুই নেই। সমস্ত চুরি। 

ব্রজ। সত্যি নাকি! এর চেয়ে 8১ আর কি হতে পারে? (জোর করিয়া হাস্য) 
হাঃ হাঃ। 

রাখাল। ঠাট্টা তামাসগুলি সব নিখৃতিতে ওজন করা-_ 

ব্রজ। ভারী মজা? হা হাঃ। 

রাখাল। তুমি যে চুরি কর তা ভালরকম করে করতে পার না, যত যেখানকার 
বিশ্রী বই আছে তাই থেকে ঢুরি.করে চুরিটাকেও চুরির অধম করে তোল। 

ব্রজ। তাই ত--হা হাঃ। :. 

রাখাল। ভাল লেখকের লেখাও যেখানে চুরি করেছ--তারা তোমার ভাষার 
আবর্জনার মধ্যে পড়ে একেবারেই কলঙ্কিত হয়ে গেছে। 

ব্রজ। দেখেছ--হা হাঃ। ্‌ 

রাখাল। দু এক জায়গায় যেখানে দৈবাৎ ভাষা ভাল হয়েছে, সেখানে বিকৃত-কল্পনা, 
কুরুটি এমন ফুটে উঠেছে যে ভাষায় সৌন্দর্য সেখানে বাঁদরের গলায় মুক্তাহারের মত হয়েছে। 


স্বর্ণ র. স.: ২৭ 


৪১৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


ব্রজ। আর কাজ--হা হাঃ। 

রাখাল। আর আমার সব মনে নেই, এইরকম আরো আছে। 

ব্রজ। (ক্রোধ দমন করিয়া) আর কেউ হলে এতে নিশ্চয়ই চটে যেত। 

রাখাল। তুমি চটবার লোক হলে কি আর তোমাকে এসব বলতুম? তোমাকে 
হাসাবার জন্যই এতটা' বলা গেল। 

ব্রজ। বাস্তবিকই বড় হাসি পাচ্ছে। আমার একটু নিজত্ব নেই,_-একটু কল্পনা নেই 
হা হাঃ। 

নবীন। দেখ ব্রজ, তোমার কিন্তু, একটা প্রতিবাদ লেখা উচিত। 

ব্রজ। প্রতিবাদ! কেন? আমি নাকি ওসব কথায় কেয়ার করি, তাই প্রতিবাদ! 

নবীন। তা ত বটে, সে কথা আমি ভুলে গিয়েছিলুম। 

রাখাল। আমি যে খবরের কাগজের এতগুলা কথা বলে গেলুম, ভরসা করি, সে 
জন্য কিছু মনে করবেন না। 

ব্রজ। মনে করব? অবাক! আমি ত আগেই বলেছি ওসব কথায় আমি কিছুই মনে 
করিনে। 

রাখাল। তা ত বলেছেন--তবু কি জানি- 

ব্রজ। তবু? তবুটার অর্থ কি বলুন দেখি? 

' নবীন। রাগ কর কেন ব্রজবাবু? 

ব্রজ। (উগ্রস্বরে) রাগ! আমি একশবার বলছি আমি রাগ করিনি-তবু এ-কথা! 
তোমরা কি মনে কর খবরের কাগজওয়ালাদের আমি কেয়ার করি? তা মনে করলে 
আমার অপমান করা হয়। আমি খবরের কাগজকেও কেয়ার করিনে, আর যারা ওরকম 
ভাবে তাদেরও কেয়ার করিনে, আমি চল্লেম। (রাগিয়া প্রস্থান) 

নবীন। ভায়া বড় রেগেছেন, কাল দেখছি বেনাম প্রতিবাদে খবরের কাগজ ভরে 
যাবে।* 


ভারতী ও বালক, ভাদ্র ১২৯৫ 


*সেরিডনের “দি ক্রিটিক" হইতে গৃহীত। 


বিরহ বেদনা 


নব বিবাহিত মতিবাবু বিষগ্নভাবে উপবিষ্ট, তাহার ভগিনীপতি বন্ধুবর মাধবের প্রবেশ। 
মা। কি হে মতি, অমন করে গালে হাত দিয়ে কি ভাবা হচ্ছে? উঠতে আজা 
হোক, আমাদের ওখানে একটা মজলিস আছে তাই তোমাকে নিতে এসেছি । 
মতি। আমার শরীরটা বড় ভাল নেই--যেতে পারব না। 


কৌতুকনাট্য ৪১৯ 


মা। তাকি হ্য়-তুমি না গেলে আমি ছাড়ব না। 

মতি। ভাই মাপ কর- মজলিসে মেশার মত মন এখন আমার নেই- আমার অবস্থা 
ত জানই? 

মা। তুমি কি ক্ষেপলে নাকি? আর কি কেউ বিয়ে করে না,_-আমাদের বি স্ত্রী 
নেই? 

মতি। তা ত আছে--কিন্ত্র_ 

মা। “কিন্তু' এই মাত্র, তোমার স্ত্রীর বয়স ১০ বছর, _-আর আমাদের স্ত্রী-স্ত্রীর 
মতন। সেই ১০বছরের মেয়ের প্রেমে তুমি এতটা যে কি রকম করে হাবুডুবু খাচ্ছ, 
এতটা ফৌশ ফৌশ করে দীর্ঘ নিশ্বাস ফেলছ--তা ত আমি বুঝতেই পারিনে। 

মতি। হায়! তা তুমি কি করে বুঝতে পারবে? আমার প্রাণের প্রাণ--জীবনের 
জীবন,_আহা, না জানি সে আমার জন্য কতই কাতর। একটু গরম হলে, একটু বৃষ্টি 
হলে, একটু মৃদু বাতাস বইলে, একটু জোর বাতাস হইলে আমার বিরহে তাহার প্রাণ 
বোধ হয় আমারি মত আকুল হয়ে উঠে, হায় কে বলে দেবে_ 

মা। আমি বলে দিচ্ছি-অত ভাববার কোন কারণ নেই--আমি এইমাত্র- 

মতি। এইমাত্র?--মতিবাবু-বল বল-কি এইমাত্র -? সে ত ভাল আছে-_সুখে 
আছে মাধববাবু-? সে সুখে আছে জানলে আমি নিশ্চিন্ত হয়ে মরতে পারি। তার কথা 
শোনার জন্য যে আমি হা প্রত্যাশ করে আছি,_সে জল--আমি যে মীন-সে চাদ, আমি 
যে চাতক-_ 

মা। চাতক না চকোর--? তা যাই হও--আমি ভরষা দিচ্ছি_তুমি নিশ্চিন্ত হও, 
সে ভালও আছে--সুখেও আছে, আমি গাড়ী করে আসবার সময় দেখে এলাম নলিনী 
তাদের বাড়ীর বাগানে ছুটছুটি করে খেলে বেড়াচ্ছে। 

মতি। সত্যি? সত্যি? তাকে ছুটছুটি করতে দেখলেন? আমি সেখানে নেই, আমা 
হারা হ'য়েও সে হেসে খেলে আমোদ করে বেড়াচ্ছে? আমার শ্যালি যে লিখেছেন নলিনী 
আমার বিরহে আহার নিদ্রা ত্যাগ করেছে, হায়। 

হেরিবাবুর প্রবেশ) 

মা। এই যে তোমার ভায়রাভাই হরিবাবু এসেছেন--তাকে জিজ্ঞাসা কর না, উনি 
বল্লে ত বিশ্বাস হবে? হরিবাবু, নলিনী কেমন আছে? 

হরি। আমাদের নোলু? 

মতি। (ম্বগতঃ) আমাদের নোলু-:? উঃ, এতখানি আন্পর্া? 

মা। হা, তার কথাই বলছি, মতিবাবু শুনেছেন সে অসুস্থ_-তাই বড় ব্যস্ত হয়ে 
পড়েছেন? 
হরি। হা হাঃ অসুস্থ? এইমাত্র আমরা সকলে বাগানে খেলা করছিলেম। তার সঙ্গে 
ছুটেছুটে আমার পায়ে ব্যথা হয়ে গেছে-আমার পকেট থেকে চাবি চুরি করে আর দেবে 
না। 

মতি। স্বগতঃ) পকেট থেকে চাবি চুরি,-পরপুরুষের অঙ্গম্পর্শ, নলিনী এই 
তোমার ভালবাসা, এই তোমার প্রেম! হায়, কি বিশ্বাসঘাতকতা! 


৪২০ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


মা। তাপর চাবিটা ত পেয়েছেন? একজনের হৃদয়ে সে এমন চাবি দিয়েছে--যে 
আমি এত চেষ্টা করেও খুলতে পারছিনে, আবার আপনার সুদ্ধ মনের চাবি হারাবে না 
ত? 

মতি। সেক্রোধে) মাধব ও-ঠাট্টা করো না-জান- 

হরি। মতিবাবু, আপনার ভয় হচ্ছে নাকি? তা ভয় নেই। জানেন আজ দুটি গালে 
দুটি চড় মেরে তার কাছ থেকে চাবিটা কেড়ে নিয়েছি, মন-চাবি যদি চুরি করে ত সেই 
রকম করে না হয় কেড়ে নেওয়া যাবে। 

মতি। দ্বিগুণ ক্রোধে) হরিবাবু, জানেন সে পরক্ত্রী? সে আমার স্ত্রী? তার অঙ্গ 
স্পর্শ করে জানেন আপনি কতদূর অভদ্রতা করেছেন? এর জন্য আমার কাছে মাপ 
চাওয়া উচিত। | 

মা। মতি, তুমি কি সত্যই ক্ষেপেছ? 

মতি। আমি ক্ষেপেছি? তোমার ধমনীতে একটুও আর্যা শোণিত নেই, তাই তুমি 
ও-কথা বলছ, হরিবাবু_-দাঁড়ান-দাড়ান-_যদি ভরষা থাকে দাড়ান, যুদ্ধ চাই, আমি যুদ্ধ 


চাই। 
হস্ত আস্ফালন করত দণ্ডায়মান) 
(হরিবাবু হাসিয়া বলপুবর্বক তাহাকে পুনরায় টোকিতে বসাইয়া) মাধববাবু, একটু 
জল আনুন, সত্যই মতি ক্ষেপেছেন। 
মতি। (অবসন্ভাবে চৌকীতে মাথা হেলাইয়া) আঃ, কি ভয়ানক! কি অত্যাচার! 
কি অপমান। প্রাণ থাকিতেও এ অপমান আমি ভুলিব না। প্রিয়ে, তোমার মনে এই 
ছিল! রমণী, তুমি সত্যই ভুজঙ্গিনী। (ক্রন্দন) 


ভারতী ও বালক, কার্তিক ১২৯৫ 
ইহ ভাবৈ, হৈ কোই, ব্রজমে হিতু হমারৌ চলত গোপালহি রাখৈ।” সম্রাট বলিলেন 
-“বা কি তারিফ? কিন্তু ইহার অর্থ কি ওস্তাদজি?” 

তানসেন। যশোদা ঘড়ি ঘড়ি ইহাই বলিতেছেন, ব্রজধামে আমার এমন কেহ মিত্র 
আছেন যিনি আমার চলন্ত গোপালকে ধরিয়া রাখিবেন? 

আকবর বলিলেন, “যেমন গান তেমনি অর্থ; বহুত আচ্ছা ওস্তাদজি।" 

রাজার প্রশংসায় প্রসন্ন হুয়া তানসেন বিদায় গ্রহণ করিলেন। 


ইহার পর মন্ত্রী বীরবল এইখানে আসিয়া উপনীত হইলেন। সন্রট তাহাকে 
বলিলেন_ 


কৌতুকনাট্য ৪২১ 


“মগ্ত্রিবরর- যশোদা বার বার ইহ ভাবৈ, হৈ কোই ব্রজমে হিতু হমারৌ চলত গোপালহি 
রাঁখৈ। গানে তানসেন মন উদাস করিয়া দিয়া গিয়াছেন।” 

বীরবল হাসিয়া বলিলেন_ “মহারাজ, আপনি গানে উদাস হইয়াছেন, গানের অর্থে 
আমার উদাসীন হইতে ইচ্ছা হইতেছে। বার অর্থাৎ পৌর পোড়া)--যশোদা পাড়ায় পাড়ায় 
গিয়া ইহাই বলিতেছেন, ব্রজধামে আমার এমন কেহ মিত্র আছেন যিনি গোপালকে 
আটকিয়া রাখিবেন। আহা!” 

(টোডরমল্লের প্রবেশ) 

টোডরমল্প। মন্ত্রী মহাশয়, অর্থটা আমার সঙ্গত মনে হইতেছে না। বার অর্থে জল 
ও দ্বার, জলের দ্বার কি-না ঘাট, সুতরাং গানটির অর্থ দাঁড়াইতেছে-_যশোদা ঘাটে ঘাটে 
গিয়া ইহাই বলিতেছেন যে ব্রজে আমার এমন কোন মিত্র আছেন যিনি গোপালকে যাইতে 
না দিবেন। 

কবি ফৈজি এতক্ষণ নিস্তন্ধে তাহাদের কথা শুনিতেছিলেন-_-তিনি বলিলেন-- 
“মহাশয়গণ, আপনারা চিরকাল মন্ত্রণা প্রদান করুন, কিন্তু দোহাই আপনাদের, আপনারা 
আর গানের অর্থ ব্যাখ্যা করিবেন না। 

“জীহাপনা, বার অর্থে জল এবং দ্বার সত্য, কিন্তু এখানে ইহা নদীর জলও নহে, 
জলের ঘাটও নাই। এখানে জল অর্থে অশ্রুজল এবং দ্বার অর্থে অশ্রুজলের দ্বার অর্থাৎ 
আখি, সুতরাং গানের অর্থ এই-যশোদা কাদিয়া কাদিয়া কহিতেছেন, ব্রজে আমার এমন 
কেহ মিত্র আছেন যিনি গোপালকে ধরিয়া রাখিবেন?” 

(নবাব খান খানানের প্রবেশ।) 

আকবর। “নবাব সাহা, বিষম সমস্যা! তানসেন গান গাহিয়া গেলেন “যশোদা বার 
বার ইহ ভাবৈ হৈ কোই ব্রজমে হিতু হমারৌ চলত গোপাল রাখৈ,_ ইহার অর্থ লইয়া 
বড় গোল বাধিয়াছে, আপনাকে ভাঙ্গিতে হইতেছে।” 

. বীরবল। একবার আমার কথাটা আগে শুনুন, যশোদা বার বার অর্থাৎ পাড়ায় পাড়ায় 
_গিয়া_ 

টডরমল্ল। তাহা হইতেই পারে না- যশোদা ঘাটে ঘাটে গিয়া 

কবি ফৈজি। ইহারা কি বলে মশায়! যশোদা কাদিয়া কাদিয়া-_ 

আকবর। কিন্ত্ব তানসেন যিনি গানটি গাহিয়াছেন--তিনি বলেন--“ঘড়ি ঘড়ি যশোদা 
ইহাই বলিতেছেন যে ব্রজে আমার এমন কেহ মিত্র আচ্ছে যে গোপালকে ধরিয়া 
রাখে।” এখন আপনি মীমাংসা করুন ইহার কোনটি ঠিক? 

নবাব খানান। মহারাজ, এ কোনটাই এই বিষুপদের ব্যাখ্যা নয়, সকলেই আপন 
আপন মনের অনুভাব বলিয়াছেন মাত্র। 

বাদশাহ। সে কিরূপ। 

নবাব। এঁ যে কলাবন্ত তানসেন যিনি ঘড়ি ঘড়ি নোম-তোম করেন, তাহার মনে 
ইহাই ধারণা হইয়াছে যে যশোদা ঘড়ি ঘড়ি বলিতেছেন। আর বীরবল জাতিতে ব্রাহ্মণ, 
পাড়ায় পাড়ায় ভ্রমণ করিয়া বেড়ান, ইহার মনে হইয়াছে যশোদা পাড়ায় পাড়ায় ফিরিয়া 
কহিতেছেন-ইত্যাদি। আর টোডরমল্ল তুমি মুৎসদ্দি-তুমি ঘাটে ঘাটে নৌকা বাহ আর 


৪২২ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


মাশুল আদায় কর-- তোমার মনে ঘাটের কথাই আসিয়াছে, আর ফৈজি কবি--ইনি 
জগৎসুদ্ধ লোককে কাদিতেই দেখেন। . 

বাদশাহ। ইহা ত ঠিক কথা! তবে তুমি বল নবাব সাহা, ইহার অর্থ কি? 

নবাব। “বার' অর্থে কেশ। যশোদার প্রতি-কেশ ইহাই বলিতেছে, "ব্রজধামে আমার 
এখন কে মিত্র আছে--যে গোপালকে ধরিয়া রাখে।” 

বলিয়া নবাব সাহা আপনার শ্মশ্রুতে সতৃষ্ণ কটাক্ষপাত করিলেন। 

আকবর বলিলেন--“বাহবা! বাহবা!” 


ভারতী ও বালক, পৌষ ১২৯৫ 


তত্ৃজ্ঞানী পুটার্ক ও তাহার শিষ্য 


পুটার্ক। অহংকারের বিসর্জনই সত্য জ্ঞানলাভের উপায়, সবর্ধদাই মনে এই ভাব 
জাগ্রত রাখিতে হইবে। অহং বলিয়া বিশ্বসংসারে স্বতন্ত্র কোন পদার্থ নাই, তুমি আমি 
সকলি সেই এক পরমাজ্মাময়। 

শিষ্য। কিন্তু কি করিয়া অহংকার পরিত্যাগ করিব প্রভু? আমি যখনি মনে করি 
এ বিশ্বসংসারে আমার আমিত্ব কিছুই নাই, তখনি জগৎ সংসার হইতে আপনার পার্থক্য 
অনুভব করিতে থাকি। 

গুরু । বৎস জিতেন্দ্রিয় হও, মনঃসংযম অভ্যাস কর, তাহা হইলেই এই দ্বৈত- 
ভাবাপন্ন সৃষ্ট জগতের মধ্যে স্রষ্টা ও সৃষ্টের একতৃ অনুভব করিবে। 

শিষ্য। সবর্কক্ষণই ত ভাবি মন£সংযম করি-_কিন্তু কি করিয়া করিব বুঝিয়া উঠিতে 
পারি না। 

গুরু । মনঃসংযম--অর্থাৎ প্রবৃত্তি দমন। মানবগণ স্ব স্ব প্রবৃত্তি জয়ী হইলেই সত্যের 
আলোক দেখিতে পায়। 

শিষ্য। ভগবান, যে মন্ত্র দ্বারা মনুষ্য প্রবৃত্তি দমন করিতে পারে-_আপনি .তাহাই 
আমাকে প্রদান করুন। 

গুরু। ইহার অন্য কোন মন্ত্র মাই_নিজের ইচ্ছা, চেষ্টা, একাগ্রতাইপ্রবত্তিদমনের 
একমাত্র মন্ত্র, একমাত্র উপায়। অল্পে অল্পে অগ্রসর হও- প্রথমে ক্রোধ দমন কর। অহংকার 
হইতেই ক্রোধের আবির্ভাব। যদি আমি জানি সংসারে আমি-তুমি নাই, তাহা হইলে কেই 
বা ক্রোধ করে- ক্রোধের পাত্রই বা কোথায়? ক্রোধ অহংকারকে জাগাইয়া রাখে- সুতরাং 
ক্রোধ মহা অনর্থের মূল। ক্রোধ হইতে মোহ, মোহ হইতে অজ্ঞানতার উদয়, সুতরাং 
সব্বাগ্রে ক্রোধ দমনীয়। 

শিষা। আপনার উপদেশে আমি তাহা বুঝিতে পারিয়াছি-কিন্তবু তথাপি ক্রোধের 
উদ্রেক তিরোহিত করিতে পারিতেছি না। 


কৌতুকনাট্য ৪২৩ 


গুরু। অজ্ঞান! অজ্ঞান! 

শিষ্য। প্রভু, যখন দুষ্ট দাস আপনার শিষ্টাচার ও সৌজন্যকে আক্রমণ করিয়া গালি 
বর্ষণ করিতেছিল-আমি কিছুতেই ক্রোধ সম্বরণ করিতে পারি নাই। এ অজ্ঞানতা-_ 

গুরু। আবার সে গালি পাড়িতেছিল? 

শিষ্য। আজ্ঞে হা। 

(দাসের প্রবেশ।) 
গুরু। বস, দোষ সবর্ধদাই শাসনীয়। উহাকে বেত্রাঘাত কর। 
শিষ্য। যে আজ্ঞে 
( দাসকে বেত্রাঘাত।) 

দাস। (সক্তরোধে) আমি কি দোষ করিয়াছি? বিনা দোষে আমাকে কেন মারিতেছেন? 

(পুনশ্চ বেত্রাহত হইয়া কাদিতে কাদিতে সক্রোধে গুরুর প্রতি) ভণ্ড তপন্থি, এই 
তোমার জিতেন্দ্রিয়তা? এই তোমার তত্তৃজ্ঞান? তুমি অন্যকে ক্রোধ দমন করিতে উপদেশ 
দাও, সংযয়ী হইতে বল, আর নিজে অন্যের উপর এইরূপ ব্যবহার করিয়া ক্রোধহীনতার 
ৃষ্টাস্ত দেখাও। 

পুটার্ক। (স্থির গম্ভতীরভাবে) হতভাগ্য, পাষণ্ড, কি দেখিয়া তুই মনে করিলি আমি 
রাগিয়াছি? আমার মুখ, আমার স্বর, আমার বর্ণ, আমার বাক্য কিছুতেই কি ক্রোধের 
লক্ষণ প্রকাশ পাইতেছে? আমার চক্ষু বিস্ফারিত হয় নাই, মুখ রক্তবর্ণ কিম্বা স্বর ভয়ঙ্কর 
হয় নাই, আমি বেত্র সধ্যালন করিতেছি না-_কিন্বা দাপাদপি মাতামাতি করিয়া বেড়াইতেছি 
না, আমার মুখে ফেন নির্গত হইতেছে না-এবং এমন কোন কথা বলি নাই যেজন্য 
পরে আমার অনুতাপ করিতে হয়। রে মুড, জানিয়া রাখ, এই সকলই ক্রোধের লক্ষণ। 
(শিষ্যকে বেত্রাঘাত বন্ধ করিতে দেখিয়া) বৎস, ইহাতে আমাতে যতক্ষণ এই বিষয় 
লইয়া বিচার চলিতেছে--ততক্ষণ তুমি তোমার কাজ করিতে থাক? থামিবার আবশ্যক 
নাই। 


ভারতী ও বালক, মাঘ ১২৯৫ 


সূক্ষ্ম ডাক্তারি . 


( অস্তঃপুরের বারান্দা, যাদবচন্দ্রের প্রবেশ) 
যাদব। তোর হাতে কি রে, মানি? বড় এলাচ বুঝি? ফেলে দে-ফেলে দে, এমন 
অসুখ করবে! 
(মানির দ্রুতবেগে পলায়ন) 
যাদব। পেশ্চাদ্ধাবিত হইতে হইতে পথে খোকাকে দেখিয়া)--তোর গাল ট্যাবলা 
যে? কি খাচ্ছিস? 


৪২৪ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


খোকা। মিশলি। 

যাদব। (কোলে লইয়া) ছিঃ! মিছরি খায় না, ফেলে দে, হাতে আরো রয়েছে যে, 
--দেখি-? 

খোকা। কাকাবাবু খাবি? (এক টুকরা যাদবের মুখে-এবং বাকী সমস্তটা নিজের 
মুখে পুরিয়া) তুই খা, আমি খাই? 

যাদব। আচ্ছা খা, কিন্তু যেন খাসনে, বুঝলি? ঝি, খোকাকে নে। এই যে শশি, 
সন্দেশ খাচ্ছিস? কে দিলে? ফ্যাল, বলছি--ফ্যাল, ফ্যাল। সদ্য এতে ওলাওঠা হবে, 
ডাক্তার কনেমারা স্পষ্ট লিখেছে। শৈশির হাত হইতে সন্দেশ কাড়িয়া নিক্ষেপ--শশির 
কাদিতে কাদিতে প্রস্থান 

(মেজ বোয়ের ঘর, যাদবের প্রবেশ।) 

যাদব। শুয়ে যে? আহারের ব্যবস্থা কেমন চলছে বল দেখি? 

বৌ। তুমি ভাই, যেমন বলেছ। 

যাদব। বেশ বেশ,-এবার দেখবে দুদিনে কেমন হষ্টপ্ষ্ট স্বাস্থাপূর্ণ হয়ে উঠবে। 
990০1টা কি জান? যে খাদ্য সহজে জীর্ণ করতে পারবে তাই খাবে, হজমেই আমাদের 
শরীর ; যদি বিশ্বাস না কর ত বরঞ্চ তোমাকে ডাক্তার কার্পেন্টারের ফিজিয়লজিখানা 
খুলে দেখিয়ে দিই। 

বৌ। তার দরকার নেই, তুমি যা বলেছ আমি ঠিক তেমনি করছি। 

যাদব। ইনোস ফ্রুট-সম্ট টা খাচ্ছ ত? ওতে হজমের একটু 11910 করে- 

বৌ। হ্যা। 

যাদব। আয়রণ? ওটা একটু জোরাল- 

বৌ। খাচ্ছি বই কি? 

যাদব। তবে বল বেশ আছ, তোমার আর ০0111191) করার কিছুই নেই? 

বৌ। হ্যা-তা-তা মন্দ নেই, কিন্তু গা মাথাটা কেমন ঘুরছে। 

যাদব। সে আবার কি? তাহলে নিশ্চয়ই আহারের কোন অনিয়ম হয়ে থাকবে। 
ও একটা অজীর্ণের লক্ষণ কি না। বোধ করি লুচি খেয়েছ? আমি ত বলেছি লুচিটা 
স্বাস্থ্বের পক্ষে বিষ। 

বৌ। না ঠাকুরপো, তুমি বলা পর্য্যন্ত লুচি মোটেই খাইনি। 

যাদব। পাঁটার মাংসটা বুঝি ছাড়তে পারনি। তোমার ত দেখতুম লুচি আর মাংস 
নইলে চলে না। 

বৌ। না মাংসও ছেড়েছি। 

যাদব। মাংস একটু খেলে হানি আছে তা নয়, তবে তোমরা যে ঘি মসলা দিয়ে 
রাধ,_ তাছাড়া দুধটাও তোমাদের সে সঙ্গে ত বাদ পড়ে না,_মাংস আবার দুধ, বড় 
খারাপ, বড় খারাপ! 

বৌ। দুধও ছেড়েছি। 

যাদব। তা ভাঙ্গই,-কম খেলেই শরীর ভাল থাকে। তবে গা-ঘোরাটা কেন হোল? 
ফল খাও বুঝি? ফলটা বড় বেহজমি-তা জান? 


কৌতুকনাট্য ৪২৫ 


বৌ। না, ফল খাইনি। 
যাদব। তবে আর ত কোন কারণ দেখছিনে, ওঃ! ফস্ফোডাইনটা খাওনি বুঝি? 
(দাসীর বরফজল লইয়া প্রবেশ।) 
যাদব। কি সবর্বনাশ! বরফজল! তাই বল! আমি ভেবে মরছি-কেন ওরকম হোল। 
কি ভয়ানক? নিয়ে যা নিয়ে যা, এ শরীরে বরফজল খেলে এখনি ইন্টেস্টাইনের 
9৬01) হবে। 
দাসী। বৌঠাকরুণ কদিন থেকে কিচ্ছু খাচ্ছে না-অরুচি করেছে, না খেয়ে খেয়ে 
ঘুরনি রোগে ধরেছে, একটু ঠাণ্ডা জল খেলে শরীরটা ঠাণ্ডা হবে, তাই নিয়ে এনু, খেতে 
দাও দাদাবাবু। বুঝছ না--এটা অরুচি,--কারো কারো এ সময়ে- 
যাদব। খেতে দেব বই কি? আমি নিজে হাতে বিষ দিই এই ওনার ইচ্ছা! বরফজল 
খেয়েই ত গা ঘুরছে। নিয়ে যা বলছি। 
বৌ। না ঠাকুরপো, আমি আগে খাইনি, এই খেতে যাচ্ছিলুম। 
যাদব। অজীর্ণ ত আর অমনি হয়নি, অবিশ্যিই তাহলে আর কিছু কুপথ্যি করেছ। 
দাসী। না গো না, বৌঠাকরুণ সকাল থেকে এ পর্য্যন্ত দুটি ভাত ছাড়া আর কিছু 
মুখে দেয়নি-তাও খেতে না খেতে- 
যাদব। ভাত! শুধু ভাত। দাঁড়া দেখি, তাতে কি প্রপাটি আছে, ওঃ! বুঝেছি, গা 
ত ঘুরবেই, ওতে আলকহল আছে কি না। বোধ হচ্ছে পরিমাণে কিছু বেশী হয়ে পড়েছে, 
একটু বুঝে-সুঝে খেও। 
দাসী। এমন ন্যাকা মানুষও কোথাও দেখিনি! কেন অরুচি হয়েছে, সেটা আর বুঝছ 
না! তবে জল এই রইল-আমি চন্ু। 
« (দাসীর প্রস্থান-বড় বৌয়ের প্রবেশ।) 
বড়বৌ। ও মেজবৌ, কদিন থেকে তোর মুখে কিছু রুচছে না, এই টাটকা নিমকি 
ভেজে নিয়ে এলুম। দেখ দেখি খেয়ে দুখানা, কেমন লাগে। 
যাদব। কি সবর্বনাশ! নিমকি। তবেই হয়েছে? 
বড়বৌ। তুমিও খাও না একখানা, দেখ না কেমন হয়েছে। 
যাদব। না না ওসব খেতে নেই, অসুখ করে। 
বড়বৌ। ডাক্তারির জ্বালায় ত আর বাঁচিনে বাবু, তবে তোমার খেয়ে কাজ নেই, 
মেজবৌ, ধর একখানা খা। 
যাদব। আচ্ছা কই দেখি? বেশী না কিন্তু, একখানা! মন্দ হয়নি, আর একখানা দেখি, 
না আর দুখানা দাও। 
বড়বৌ। এই থালা শুদ্ধ রইল, তোমার যখানা ইচ্ছা খাও না বাবু। 
(একে একে সমস্ত নিঃশেষ করিয়া) 
যাদব। স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্করী, তোমাদের হাতে পড়ে দেখছি আমি শুদ্ধ মারা গেলুম। 
যাই, এক গ্রাস পাইরেটিক্‌ স্যালাইন খাইগে। 


ভারতী, ১২৯৮ 


৪২৬ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


প্রলয় কাণ্ড 


(হরি গৃহে বসিয়া কবিতা পাঠ করিতেছেন, 
হরের প্রবেশ।) 
হর। কি পড়ছ ভায়া? 
হরি। এই যে হর, এস এস, তোমাকে না শুনিয়ে কিছুতেই তৃপ্তি হচ্ছে না! 
হর। পড় পড়--আমিও চাতকের মত তৃষিত হয়ে আছি! সেই কাব্যখানা বুঝি শেষ 
হোল? কি নামটা? এই যাঃ, ভুলে যাচ্ছি যে! 
হরি। সিন্ধু প্রভঞ্জন। 
হর। ঠিক ঠিক! সিন্ধু প্রভঞ্জন,_লিখে লিখে মেমরিটা কেমন খারাপ হয়ে গেছে 
-অনবরত ব্রেনের একসাইস কিনা! পড় পড়,-তারপর-- আমার নাটকের শেষটাও 
শোনাব এখন, সঙ্গে এনেছি। 
হরি। বেশ! 
আলোড়ি বিম্ছি সিন্ধু ভীষণ গর্জজনে_ 
নিক্ষেপি প্রবল বেগে-উত্তাল নিবিড়- 
তরঙ্গ মহান উচ্চ পর্বত সমান, 
ঘেরিয়া অন্বরতল, ঢাকি বিবস্বান্‌_ 
প্রলয়ের প্রভঞ্জন ঘোষিলা সরোষে-_ 
করাল ,আঁধারে পৃথ্বী করিয়া মগন!!! 

. হর। থাম ভাই, একটু থাম, আমার মাথা ঘুরে গেল, আমার চোখে আর এককণা 
সূর্যকরও বিভাসিতু হচ্ছে না,_ বিশ্ব মহা অন্ধকারে- আত্মা প্রলয়ান্ধকারে মগ্ন হয়ে 
পড়েছে! চমৎকার চমৎকার! 

হরি। কি বল ভাই হর,-সত্যি? তোমার নাটকের নায়িকার রূপবর্ণনা শুনতে শুনতে 
আত্মা যেমন সপ্তম স্বর্গের চূড়ায় দুলতে থাকে, তেমনি এ কবিতা্টী কি সত্যিই_ 

হর। সত্যি বলছি হরি, সত্যি! এবার আমাদের হতে বর্তমান বঙ্গসাহিত্য নিশ্চয়ই 
ফেল হবে, নিশ্চয় নিশ্চয়! কোন সন্দেহ নাই! সরস্বতী সেই আদি যুগে বাল্মীকিতে 
আবির্ভাব হয়েছিলেন-আর এ যুগে এতদিনে- 


(বিষ্ণুর প্রবেশ।) 
বিষুঃ।- হরি হরের মধ্যে আশ্রয় গ্রহণ করেছেন। আমার আজ পরম সৌভাগ্য 
যে হরিহরের একত্র সাক্ষাৎ লাভ করেছি! 


হরি। এস এস বিষ্ণু এস-দন্ধুবর, -এতক্ষণ তোমারি অভাব অনুভব করছিলেম। 

হর। এখন মন সক্তূ্ট হোল, প্রাণ তৃপ্ত হোল, হরিহরে আত্মার আবির্ভাব হোল 
-এস ভাই এস। হরি ভাই! তোমার কবিতাটা আর একবার পড়ে--বিষুঠফে শোনাও না। 

হরি। না না, তোমার নায়িকার রূপ বর্ণনাটি আগে শোনাও। বলব কি বিষুণ-- প্রতি 
অক্ষরে অক্ষরে রতিদেবী যেন মূর্তিমতী অথচ তাতে একটি অশ্লীলতা নেই-_ সমস্তই 
আধ্যাত্মিক ভাবে পূর্ণ! 


কৌতুকনাট্য ৪২৭ 


বিষু। দুঃখ কেবল এই, লোকগুলাফে এ কথা কিছুতেই বোঝাতে পারছিনে ; 
তাদের রুচি এমন বিকৃত হয়ে গেছে যে তারা অশ্লীলতাকে শ্লীলতা, কুভাবকে সুভাব, 
এন্দ্রিয়িককে আধ্যাত্মিক ভেবে নিয়ে প্রমাদ ঘটাচ্ছে! 

হরি। কি দুঃখ কি দুঃখ, বেচারাদের জন্য বড় দুঃখ! 

হর। উঃ বল কি! এইসকল দীনহীন হতভাগ্যদের পরিত্রাণের--পাগীতাপী উদ্ধারের 
উপায় হবে কি করে। 

(উভয়ের রোদন।) 

বিষ্। ভেবো না, দাদারা কেঁদ না। সে উপায় আমি ঠিক করেছি। হরিহর আত্মায় 
মিলিত হলে বিশ্ব রসাতলে যায়_ আর আমরা সাহিত্যে এতটুকু বিপ্লব ঘটাতে পারব 
না! এই দেখ ব্রঙ্গান্ত্র, হিমালয় হতে কুমারিকা এতে কম্পিত হয়ে উঠবে, সূর্য্য চন্দ্র তারকা 
জ্যোতিহীন হয়ে যাবে, বঙ্গসাহিত্য ভেঙ্গেচুরে একেবারে রসাতলে নিমগ্ন হবে,আর সেই 
প্রলয় পয়োধিজলে কেবল আমাদের মৃতন সাহিত্যগুলি নারায়ণের মত ভেসে ভেসে 
বেড়াবে। 

হর। ও হরি! আমার মাথা যে ভোভো করছে, মনে হচ্ছে আমি সেই প্রলয়ান্ধকারে 
নিমগ্ন হয়ে পড়ছি! 

হরি। আর আমার মনে হচ্ছে, আমি যেন নারায়ণ হয়ে সেই প্রলয়জলে পদ্মপত্রের 
উপর ভেসে ভেসে বেড়াচ্ছি। 

বিষুঃ। আর আমার মনে হচ্ছে-আমি তোমাদের দুজনকে ধরে টেনে টেনে ডাঙ্গায় 


হরি-হর। দেজনে দীর্ঘমিশ্বাস সহকারে) বন্ধু হে, তুমিই ভরসা! 
ভারতী, ১৩১৭ 


মহিলা-মজলিস 


আজকাল ইংরাজমহিলাগণ অনেকেই বঙ্গরমণীগণের সহিত মিশিতে সমুৎসুক। পরস্পর 
মেলামেশায় যে মঙ্গল হয়, ইহা তাহারা বুঝিতে আরম্ভ করিয়াছেন। ইংরাজ-বাঙ্গালীর 
মিলনউদ্দেশ্যে মিশ মেরি কাপেন্টার ন্যাসন্যাল ইগ্ডয়ান আসোসিয়েসন নামে একটি 
সমিতি প্রতিষ্ঠা করেন। পুরুষদের যেমন ক্যালকাটা ক্লুব-কলিকাতার উক্ত শাখাসমিতি 
সেইরূপ এখন ইঙ্গবঙ্গ রমণীর মিলনস্থল। বড়লাট, ছোটলাটের পড়ী হইতে এখানকার 
অধিকাংশ উচ্চপদস্থ ইংরাজ গৃহিণী এবং সন্ত্ান্ত বঙ্গ রমণী, পারসী রমণী, দুই একজন 
মুসলমান রমণীও এই সমিতির সদস্যা। মর্যাদাসম্পন্ন সদস্যাগণ, এমন কি বড়লাট 
ছেটিলাটপত্ীও সময়ে সময়ে নিজগৃহে সমিতির সমস্ত মেশ্বরদিগকে আহ্বান করিয়া আদর 
আপ্যায়িত করেন। এইরূপ নিমন্ত্রণে সব্বস্থিলেই পরদার সুবন্দোবস্ত থাকে। একবার লেডি 


৪২৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


মিন্টোর এইরূপ একটি পার্টিতে লর্ড মিন্টোকে বাধ্য হইয়া বাগানে তাশ্বুর মধ্যে আশ্রয় 
লইতে হইয়াছিল। পার্টির সময় লর্ড মিন্টো বাড়ী ছিলেন না ; গভর্ণমেন্ট হাউসে ফিরিয়া 
আসিয়া দেখিলেন,-তখনো তাহার ভিতরে প্রবেশ নিষেধ ; মেয়েরা তখন গাড়ীতে 
উঠিতেছেন। তাহার আর বাড়ীতে ঢোকা হইল না; বাগানেই রহিয়া গেলেন। 

অল্পদিন হইল, আমাদের লোকপ্রিয় চিফজষ্টিস্‌ জেনকিন্স সাহেবের পত্রী এইরূপ 
একটি পাটি দিয়াছিলেন-জাহাজে। গঙ্গার উপর রোডাস নামক জাহাজে জেনানা পার্টি ; 
করিয়া জাহাজ পর্য্যন্ত জেটির দুইদিক কানাতে ঘেরা। কেবল তাহাই নহে, গঙ্গা হইতে. 
অন্য কোন জাহাজ নৌকার বা এ জাহাজেরই দাড়িমাঝিখালাসীর দৃষ্টি পাছে রোডাসের 
অন্দরমহলে পৌছে, এই বিপদ নিবারণ জন্য তাহার চারিদিকে কাপড়ের পরদা ফেলা। 
বাঙ্গালী সমাজে অবশ্য এরূপ পরদার চলন কোন কালেই নাই, তবে ইহা নবাবী আদপ 
কায়দা বটে! জজের মেম জেনানা বলিতে এইরূপ জেনানাই বুঝেন। তাই বহু কষ্ট ও 
অর্থব্যয় করিয়া বিলাতী জাহাজকেও এইরূপ জেনানা করিয়া তুলিয়াছেন। ইহার ফলে 
যাহারা কোন জন্মে পরদার ধার ধারেন না তাহারাও আজ অসূর্যম্পশ্যা। এক হিসাবে 
ভালই হইয়াছিল, দিনটা সেদিন বেশ একটু গরম ছিল, জাহাজ পরদাঢাকা থাকাতে পড়ন্ত 
রৌদ্রতাপ কাহাকেও ভোগ করিতে হয় নাই। রোডাসে উঠিবার নিমন্ত্রণ ছিল, ৩টা ১৫ 
মিনিটের সময়। তবু সাড়ে তিনটা পর্য্যন্ত নিমন্ত্রিতাগণ আসিয়া ফেরেন নাই। কিন্তু ইহারও 
পরে প্রায় চারিটার কাছাকাছি দুইটি ইংরাজমহিলা নদীতীরে আসিয়া ফিরিয়া গেলেন। 
আমাদের লজ্জা নিবারণ হইল, যে তাহার বঙ্গ রমণী নহেন। 

নিমন্ত্রিতাগণের মধ্যে লাট সাহেবের পত্রী হইতে বড় বড় ইংরাজ কর্ম্মচারীদিগের 
মেম, ভূপালের বেগম, হাতুয়ার মহারাণী এবং অন্যান্য রাণী মহারাণী হইতে আমাদের 
মত নগণ্য লোকেরও অভাব ছিল না। এইরূপ কোন নিমন্ত্রণ ইংরাজ রমণীর আতিথ্য 
সমাদরে মন মুগ্ধ হইয়া যায়, লেডি জেন্কিঙ্গ আবার আতিথ্য কার্যে তাহাদেরও 
আদরশস্থানীয়া। প্রকাণ্ড জাহাজের এককপ্রান্ত হইতে অন্যপ্রান্ত নিমন্ত্রিতা মহিলাগণে পূর্ণ, তিনি 
বায়ুগতিতে যেন সবর্ধত্র বিরাজিত হইয়া সকলকেই আদর আপ্যায়িত করিতেছেন। 
বড়লাটপত্বী হইতে বিধবাশ্রমের দরিদ্র বিধবা রমণীটি পর্যন্ত তাহার সমাদরে পরম 
পরিতৃপ্ত। কি ক্ষিপ্রগতি! কি অশ্রান্ত উৎসাহ-উদ্যম! দেখিলে বিস্মিত হইয়া যাইতে হয়, 
-_ যেন অশ্বমেধযজ্ঞের ঘোটকী। আমরা আজনম্মকাল গজেন্দ্রগতিতেই অভ্যস্ত, ইহার জন্যই 
প্রশংসাপ্রাপ্ত ; আমাদের পক্ষে এরূপ দৃশ্য একেবারেই তাজ্জব ব্যাপার! 

সেদিন অনেকগুলি পা-খোলা বঙ্গযুবতীর সুন্দর নূতন মুখ দেখিলাম, দুই একটি 
কজ্জলাঙ্কিতাক্ষী মুসলমানরমণীর সহিতও প্রথম পরিচিত হইলাম। ভূপালের বেগম 
সাহেবের পৌত্রীকে দেখিতে বড়ই সুন্দর! ইংরাজ মেমেরা কেহ কেহ বলিতে লাগিলেন, 
বেগম 'যে এক সময়ে এরপ সুন্দরী ছিলেন তাহা বুঝিতে পারা যায়, পোত্রী অনেকটা 
তাহারই অনুরূপ। সম্ভবতঃ একথা সত্য, কিন্তু আমি তাহা কিছু বুঝিতে পারিলাম না। 
হাতুয়ার রাজকন্যা কাশীকুমারী সুন্দর বাঙ্গলা বলিতে পারেন :শুনিয়া বড় শ্রীত হইলাম। 

অনেক মেমই অন্তঃপুরিকাগণের সহিত আলাপে প্রবৃত্ত হইলেন। কেহ বা ভাঙ্গা 


কৌতুকনাট্য ৪২৯ 


হিন্দুস্থানীতে কেহ বা শ্রতিসুখকর উচ্চারণে কথিত অবোধ্য বাঙ্গলায় কথাবার্তা কহিয়া 
তাহাদিগকে আপ্যায়িত করিতে লাগিলেন। 

আমরা ইংরাজী কহিবার সময়--পাছে একটা ভুল হইয়া যায় সেই ভাবনায় অস্থির 
হইয়া উঠি, একটা ভূল করিয়া ফেলিলে কত লজ্জা বোধ হয়, কিন্তু তাহারা যখন আমাদের 
ভাষায় অজন্্ ভুল করেন তখন ত তাহাতে তাহাদের লজ্জার কারণ আছে বলিয়া মনে 
করি না। বিদেশী ভাষা ভুল হইবারই ত কথা, এই ভুল ভ্রান্তি উপেক্ষা করিয়াও আমাদের 
সহিত কথা কহিবার তাহাদের যে প্রয়াস-ইহাতে মনে মনে তাহাদের সুখ্যাতিই করি। 
ইংরাজ-উচ্চারিত এই অপুর্ব বাঙ্গালা বুলি শুনিয়া যে আমরা হাসি না তাহা নহে; কিন্তু 
সে হাসি ব্যঙ্গ বা বিদ্রপজনক নহে। সত্য কথা বলিতে হইলে, বালকের আধ আধ বুলি 
শুনিতে যেরূপ ভাল লাগে, আমার ত ইংরাজদের মুখে দেশী বুলি শুনিতে সেইরূপ 
বেশ একটা শ্রীতির উদ্রেক হয়। 

অনেক ইংরাজমহিলা আজকাল বুঝিয়াছেন বাঙ্গলা না জানিলে অস্তঃপুরিকাগণের 
সহিত প্রকৃতভাবে মেলামেশা একরূপ অসম্ভব। কেহ কেহ উৎসাহের প্রথম মাত্রায় 
শিখিতেও আরম্ভ করেন, অর্থাৎ কিছুদিন পগ্িতকে মাহিয়ানা দেন। অবশেষে শিক্ষার 
কষ্ট শেষ পর্যান্ত স্বীকারে অসমর্থ হইয়া শিক্ষা বন্ধ করেন। এ সম্বন্ধে কথা উঠিলে প্রায়ই 
তাহারা বলিয়া থাকেন- 

“ওঃ, বাঙ্গালা ভাষা কি কঠিন!” আমরা বলি “ইংরেজি ভাষা আরও কঠিন, তবুও 
ত আমরা শিখি।” ইহার আসল উত্তর, ইংরাজি না শিখিলে আমাদের চলে না ; তাহাদের 
পক্ষে যদি বাঙ্গালা শিক্ষা আমাদেরই মত প্রয়োজনীয় হইত তবে এজন্য কোন কষ্ট 
স্বীকারেই তাহারা পরাস্মুখ হইতেন না। কিন্তু এরূপ স্পষ্ট উত্তর ভদ্রতার কথোপকথনে 
চলে না; তাহারা আমাদের বুদ্ধির অপরিমিত প্রশ্বংসা করিয়াই এরূপ স্থলে আমাদিগকে 
নিরুত্তর করিতে চান। 

“তোমরা কি ০1০০! কি করিয়া এমন ইংরাজি শেখো! আমরা এত কষ্ট করিয়াও 
ত বাঙ্গালা শিখিতে পারি না” ইত্যাদি। 

“এত কষ্ট্রের” অর্থ অবশ্য ক্লাইবের বঙ্গবিজয়ের ন্যায় কিছু কষ্ট না করিয়াই তাহারা 
বাঙ্গালা ভাষাটাকেও মারিয়া লইতে যান,-আর আমরা ইংরাজী শিক্ষার জন্য আজীবন 
প্রাণপাত করি। যাহা হউক, প্রশংসা সবর্বস্থলেই উপভোগ্য, ঝুটা হইলেও খোস খবরের 
আদর সব্্বত্র। তবে এই প্রসঙ্গে সময় সময় যে সকল কৌতুকজনক গল্প জমে, তাহা 
যে অধিকতর উপভোগ্য তাহা স্বীকার করিতেই হইবে। নিস্তে তাহার একটু নিদর্শন দিলাম। 

মিশেষ অ--একজন সিভিলিয়ানের মেম, এদেশে আসিয়া, চাকরদিগের সহিত কথা 
কহিবার সুবিধার জন্য হিন্দুস্থানী শিখিতে আরম্ভ করেন। অল্প দিনের মধ্যেই মুন্গি মহাশয়ের 
লাগিলেন। একদিন মুন্সি পড়াইয়া চলিয়া ষাইবার পর নিয়মিত সময়ে ভূত্য খানার হুকুম 
লইতে আসিল। মেমসাহেব আগে হইতেই ঠিক করিয়া রাখিয়াছিলেন আজ তাহার সহিত 
হিন্দুস্থানীতে কথা কহিয়া তাহাকে তাজ্জব করিয়া দিবেন। ভৃত্য প্রতিদিনকার মত ভাঙ্গা 
ইংরাজীতে তাহার হুকুম ভিক্ষা করিবামাত্র তিনি হিন্দুস্থানীতে বলিলেন,-“আজ--টু- 


৪৩০ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


মা্টাকো-দুম--কা--বাব--বানাও--», শুনিয়া সে বিস্ফারিত লোচনে চাহিয়া রহিল-_ 
মেমসাহেব পুনরায় সেই কথাই আওড়াইলেন, তখন হাসিতে তাহার পাঁজরা কাপিতে 
লাগিল, তথাপি কোন রকমে হাস্য সম্বরণ করিয়া সে ছুটিয়া চলিয়া গেল। মেমসাহেব 
ত ভূত্যের বে-আদপিতে রাগিয়া আগুন।-_ কিন্তু পরে সাহেবের তদস্তে প্রকাশ পাইল, 
ভৃত্য তাহার কথার অর্থ এই বুঝিয়াছিল--“মাতার ল্যাজের বাপ বানাও।” সেই হইতে 
মেমসাহেব আর চাকরদের সহিত হিন্দুস্থানীতে কথা কহিবার চেষ্টা করেন নাই।-এই 
গল্পটি গল্পকত্তরী যেমন রসান দিয়া গল্প করেন, আমি তেমন পারিলাম না। 

একজন ফ্রেঞ্চ মেম-_-আমাদের পরিচিত একটি বাঙ্গালী-ব্যারিষ্টারের পত়্ী--এইরূপ 
প্রসঙ্গ উঠিলেই মজা করিয়া বলিতেন--“জাহাজ হইতে এদেশে মাটীতে পা দিয়াই আমি 
যে দুইটি দেশী কথা শিখিয়াছি--তাহাতেই চাকরদের সঙ্গে কথা কহিবার কাজ আমার 
বেশ চলে,_আর বেশী কিছু শিখিবার প্রয়োজন দেখি না।”-কথা দুইটি হইতেছে 

মিশেষ বি-একজন জজের মেম ; তিনি একদিন বলিতেছিলেন, তিনি ঠিক দুটি 
বাঙ্গালা কথা জানেন-“জল আন ।” 

আমি বলিলাম,- “তাহাতে ক্ষুগ্ন হইবেন না, অসময়ে এই দুটি কথাই আপনাকে 
কোনদিন রক্ষা করিতে পারে। আমাদের দেশের একটি লোক বহুপুব্র্বে তিনটি কথায় 
কার্যোদ্ধার করিয়াছিল।” 

জজের মেম জিজ্ঞাসা করিলেন-“সে তিনটি কথা কি?” 

“5,100, $67% ৮911. সেকালে একজন এই তিনটি কথা শিখিয়া পর্য্যন্ত ম্যাজিষ্টেট 
সাহেবের সহিত দেখা করিতে ব্যগ্র হইয়া উঠিয়াছিল। এমন বিদ্যার পরিচয় পাইবামাত্র 
সাহেব যে তাহাকে তাহার সেরেস্তাদারী পদে প্রতিষ্ঠিত করিবেন সে বিষয়ে তাহার 
কিছুমাত্র সংশয় ছিল না। লোকটাকে অনেকে গুলিখোর বলিয়াই সন্দেহ করিত। একদিন 
নিদ্রাঙ্গে সে দেখিল, তাহার বহুদিনের প্রাণগত আকাঙক্ষাটি পূর্ণ হইয়াছে; স্বয়ং 
ম্যাজিষ্টেট সাহেবের এজলাসে সে হাজির। এখানে কে আনিল ; কেন আসিল, সে কথা 
জিজ্ঞাসার সে আবশ্যক বিবেচনা করে নাই। সে বেশ জানে,- ম্যাজিষ্টেট সাহেব তাহার 
বিদ্যার পরিচয় গ্রহণ করিবার ইচ্ছা প্রকাশ করিয়াছেন, সেই জন্যই টৌকিদার তাহাকে 
এখানে আনিয়াছে। সে যে চৌর্যযাপরাধে অভিযুক্ত একথা তাহার মনের ত্রিসীমাতেও আসে 
নাই। পরীক্ষাপাশের পর চাকরী পাইলে মাহিয়ানাটা লইয়া সে কিরূপ ব্যয় করিবে তাহার 
কল্পনাতেই সে তখন নিমগ্ন,_-এমন সময় মাজিস্টেট সাহেব ইংয়াজিতে জিজ্ঞাসা করিলেন, 
_“তুমি চুরি করিয়াছ?” 

সে অমনি বক ঠকিয়া সগবের্ধ বলিয়া উঠিল,:“1০" সে ভাবিল জজ জিজ্ঞাসা 
করিতেছেন--তুমি চাকরী লইবে? 

জজ কহিলেন,-“তোমার আর কিছু বলিবার আছে?” 

“০৮ 

“তবে তোমার জেল হৌক--” 

“৬০১ ৬611.” 


কৌতুকনাট্য ৪৩১ 


খুব একটা হাসির উচ্ছ্বাস জমিল- জজের মেম বলিলেন-“দুইটি বাঙ্গালা কথা 
শিক্ষার ফল আমার পক্ষেও এইরূপ শোচনীয় দীঁড়াইবে নাকি!” 

এই সময় লেডি জেন্কিন্স আসিয়া চা-পানের জন্য আমাদিগকে ডাকিয়া লইয়া 
গেলেন। নীচের ক্যাবিনে জলযোগের বন্দবস্ত, ইংরাজি-বাঙ্গালা নানারূপ মিষ্টান্নের 
সমাবেশ,-মেমরা স্বয়ং পরিবেষণ করিতেছেন, লক্ষ্্ীর ভাগ্ার-কিছুরই অভাব নাই, 
পানটি পর্যান্ত আছে। 

তখন ৫টা, জাহাজ তীরাভিমুখে চলিয়াছে ; পশ্চিমের বায়ুবিক্ষিপ্ত পরদার মধ্য দিয়া 
মাঝে মাঝে সূর্যকিরণ অন্দরে প্রবেশ করিতেছে, বাসনের £ৃংঠাং ও মহিলাগণের আনন্দ 
হাস্যের সহিত জাহাজে প্রতিহত জলের ঝলাং ছলাৎ শব্দ উঠিতেছে। পরদার আড়ালে 
দিগন্ত আবরিত ; ক্যাবিনের তক্তায় বসিয়া নীচের দিকে দৃষ্টিপাত করিলে স্বল্প গ্রসর স্থানের 
মধ্যে গঙ্গার জলআ্োত কেবল চোখে পড়ে। 

_ এক্টুকরা কেক হাতে লইয়া আমি নিন্নমুখ হইয়া সেই উছলিত জলম্রোতের দিকেই 
চাহিয়া ছিলাম। সহসা একটি কৌতুকনাট্যের আখ্যান-উপাদান সেই জলমশ্রোতের মতই 
ছলাৎ ঝলাৎ শব্দে আমার মস্তিষ্কে ধাক্কা দিয়া আমাকে সচকিত করিয়া তুলিল। চারিদিকে 
চাহিয়া দেখিলাম, আহারগৃহ হইতে সকলে চলিয়া যাইতে আরম্ভ করিয়াছেন-কেকখণ্ড 
জলের মধ্যে ফেলিয়া দিয়া আমিও উঠিয়া দীড়াইলাম। দেখিলাম জাহাজ জেটিতে 
লাগিয়াছে, লেডি জেঙ্কিংস -লেডি হার্ডিংকে লইয়া তীরের দিকে চলিয়াছেন। আমরাও 
সকলে তাহাদের অনুগমন করিলাম। পরে পরে যথারীতিতে সকলকে বিদায় অভ্যর্থনা 
করিয়া নিমন্ত্রণকন্ত্রী আমাদিগকে গাড়ীতে তুলিয়া দিলেন। আমি গাড়ীতে উঠিয়া সেই 
হেঁয়ালি না্যটিরই ধ্যানে নিমগ্ন হইলাম। বাড়ীতে আসিয়া কাগজ কলমে তাহার যে মূর্তি 
অঙ্কিত করিয়া তুলিয়াছি-যে সকল পাঠিকা সেদিন জাহাজে যাইতে পারেন নাই,_ 
তাহাদের মনোরঞ্জনার্থ তাহা “ভারতী'তে প্রকাশিত হইল। 


ভারতী, বৈশাখ ১৩১৯ 


শিক্ষা-বিভ্রাট 


১ 
[ তালপুকুরের মিশন্‌ হাউসের বড় মেম মিশ নেলসন তিনকড়ি তালপাত্রের নিকট বাঙ্গলা 
শিখিতেছেন। মেমসাহেব বই খুলিয়া পড়িয়া যাইতেছেন ; পণ্ডিত মহাশয় উচ্চারণের 
মির সারি লা হর 1 


পণ্ডিত। বাঙ্গলায় অকারাস্ত শব্দে প্রায়ই অকার উচ্চারিত হয় না--যেমন, সুর অসুর, 
দেবু নর, ঘর বর,_ইত্যাদি।__ 


৪৩২ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


মিশ। বুঝিল--আমি ঠিক বুঝিল। 

প। 'বুঝিল'-_না-বুঝিলাম। 

মেম। ওঃ কেবলি ভুলিয়া যাইলাম! তিনি আবার পড়িতে লাগিলেন, “সুরাসুর 
মিলিয়া সাগর মস্থন করিল, দেবগণ অমৃৎ লাভ করিলেন, আর”-_ 

পণ্ডিত। অমৃৎ নহে, অমৃত। কতকগুলি অকারান্ত শব্দে অকার উচ্চারিত হয়,_ 
যেমন অমৃত, অজ, গজ, প্রবাহ, শুভ- 

মিশ- বর্‌ বড়) কঠিন; বর্‌ কঠিন! (বেলিতে বলিতে খাতায় কথাগুলি টুকিয়া 
লইয়া মুখস্থ করিতে লাগিলেন)- 

“সুর অসুর,-ঘর বর,-অমৃত অজ, গজ। ভাল্‌ হইল, পণ্ডিত মহাশয়?” 

প। ভাল্‌ নহে, ভাল-অ। ভাল্‌ অর্থে, কপাল। 

মি। আমার ভাল্‌ বর্‌ (বড়) মন্দ আছে--শিখিতে না পারিলাম। ঠিক হইলাম? 

প। ঠিকই হইয়াছে-কেবল বড় না বলিয়া বড় বলিলে আরও ঠিক হইত- 
আর. 

মিশ। /১1)1 ] 2া। £০10106 065101)02171-001) 7011010, 58৬০ 7761 

প। হতাশ হইবার কোন কারণ নাই- বাঙ্গলা শিক্ষার একটি সহজ উপায় বলিয়া 
দিই শুনুন। 

মিশ। বলুন-বলুন।- 

প। আপনার দেখিয়াছি একজন বাঙ্গালী খৃষ্টান ঝি আছে-_ 

মিশ। জি কাহাকে বলে? 

পণ্ডিত। মেড সার্ভেন্টকে আমরা ঝি বলি। হিন্দুস্থানীর বদলে তার সঙ্গে বাঙ্গলা 
বলিলে শীঘ্র বাঙ্গলা শিখিয়া ফেলিবেন। 

(মেমসাহেব ১সানন্দ সহকারে বলিলেন)-_ 

00909010681! আমি শিখিল, ও--ঠিক শিখিলাম? 117911 /০এ পণ্ডিত।” 

পণ্ডিত মহাশয় ধন্যবাদ লইয়া চলিয়া গেলেন-মেমসাহেব ডাকিলেন-- 
“মেরিয়া।” মেরিগা হাজির হইয়া সেলামপৃবর্কক বলিল-_“বরা মেমসাহেব, ক্যা 
হুকুম?” মেরিয়া পূর্ববঙ্গের লোক, সেও মেমসাহেবের মত--ড়কে র উচ্চারণ করে। 

মিশ। মেরিয়া, জি,_টুমি যাও--শীগর শীগর যান আন। 

ঝি করযোড়ে বলিল--বরা মেমসাহেব, আপনি আমাকে জি বলেন কেন? আমি 
আপনাকে জি বলিব-আপনি আমাকে জি বলিবেন না। 

বড় মেম অবাক হইয়া গেলেন, পণ্ডিতের কথা ভুল হইবার নহে-_মেরিয়া যে বিশুদ্ধ বাঙ্গলা 
বোঝে না--এই কথা তাহারই প্রমাণ,-_-তাহার সহিত কথা কহিলে তবে ত ভুল শিক্ষাই হইবে! 
তিনি হতাশ হইয়া বসিয়া রহিলেন,"মেরিয়া ইতিমধ্যে ঘরের বাহির হইয়া গিয়া পুনরায় ফিরিয়া 
আসিয়া তাহার হাতে একটি কাগজের বাস্তর প্রদান করিল। তিনি বিস্ময় সহকারে জিজ্ঞাসা 
করিলেন-_ 

“এ কি আছে?” 

“শিগার1” 


কৌতুকনাট্য ৪৩৩ 


“কেন?” 

“আপনি যে আনিতে হুকুম করিলেন!” 

“017 177) 0০” বলিয়া মেমসাহেব মাথায় হাত দিয়া ভাবিতে লাগিলেন,_ওঃ 
বাঙ্গলা শিক্ষার প্রাইজটা আর পাইলাম না-- পাইলাম না। তারপর দাসীকে বলিলেন, 
“যাও মেরিয়া, গাড়ী বোলাও--*, মেরিয়া চলিয়া গেল ; তিনি স্থির করিলেন-- গাড়ী 
আনিলেই প্রথমে পণ্ডিতমহাশয়ের বাড়ী যাত্রা করিষেন। তালপাত্রের বাড়ীর মেয়েদের" 
সহিত প্রতিদিন কিছুক্ষণ ধরিয়া কথাবার্তী কহাই তিনি প্রাইজ লাভের একমাত্র উপায় 
বলিয়া জ্ঞান করিলেন। 


২ 
[ তিনকড়িবাবু তখন বাড়ী ছিলেন না, তাহার ত্রয়োদশবর্ষীয়া কন্যা চারুলতা মেমসাহেবকে 
সঙ্গে করিয়া অস্তঃপুরে আনিয়া বসাইয়া তাহার সহিত কথোপকথনে প্রবৃত্ত। ] 
চারু। মা বাড়ী নাই-- মামার বাড়ী গেছেন, ঠাকুরমা রান্নাঘরে । তিনি এখনি আসবেন, 
আপনি বসুন। 

মিশ। তোমার বাবা কোটায়? 

চারু। জানি না। 

মিশ। তুমি কি পরিল? €কি পড়?) 

চারু। সাড়ী_ দেখিতেছেন না? 

মিশ। কি বই পরিল? 

চারু। কি বই? দুর্গেশনন্দিনী! 

মিশ। দুর্গেশ-ননডিনী! আমিও পরিলাম--ভুল হইলাম কি!- 

এই সময় ঠাকুরমা আসিয়া উপস্থিত হইলেন। 

চারু। ঠাকুরমা, মিশ নেলশন এসেছেন, বাবা একে পড়ান। 

“কেমন আপনি কেমন?” 070৬ 0০ 9০৪৫০) বলিয়া মেমসাহেব সেক্হ্যাণ্ড করিতে 
হস্ত বাড়াইলেন। ঠাকুরমা শুচিবাতিকগ্রস্ত লোক--তিনি দুই পা সরিয়া দাঁড়াইয়া বলিলেন, 

“সেলাম মেমসাহেব! এই রান্নাঘরের কাপড়খানা পরেছি,-ছোব না আর; বস, 
তুমি,মেমসাহেব, তোমার কটি ছেলে?” 

এই সময় পণ্ডিত মহাশয় গৃহে প্রবেশ করায় মেমসাহেবৃকে এই অগ্রীতিকর কথার 
আর উত্তর দিতে হইল না। কিন্তু ঠাকুরমা সহজে ছাড়িবার পাত্র নহেন, তিনি আবার 
জিজ্ঞাসা করিলেন, “মেমসাহেব, তোমার কটি ছেলে? ছেলেদের আননি কেন?” 

পণ্ডিত মহাশয় আন্তে আস্তে বলিলেন, “মা উনি মিশ--” 

-_“তা ত জানি-নাম ত মেয়ে বলেছে!” 

“উনি অবিবাহিত।” 

“এত বড় মেম এখনো বিয়ে হয়নি! সবর্বনাশ! বুঝেছি--এই সব দেখেশুনে তোরও 
আর মেয়ের বিয়ের চেষ্টায় মন নেই! তাই ত বলি! ১৩ পেরিয়ে গেল- এখনও তিনকড়ে 
বর দেখে না কেন।” 
স্বর্ণ. র. স.: ২৮ 


৪৩৪ ্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


মিশ। ছোট কালো বিয়ে ভাল না আছে। 

“কেন আমরা ত বরাবর ছোট কালেই বিয়ে দিয়ে আসছি, কি মন্দ হয়েছে?" 

মিশ। “মন্দ বছ আছে, বর্‌ কালো বিবাহ কর। 

“তা আমাদের কালো বরই ভাল, সুন্দর বর নেই হোল। ওকথা শুনিসনে তিনকড়ে, 
তাহলে আমি ম্াথামুড় খুঁড়ে মরব। বাপগিতাম বরাবর যা করেছে তাই কর বলছি, 
নাম ডৌবাসনে। আর তোমাকেও বলছি মেমসাহেব, অমন মন্ত্রণা তিনকড়েকে দিও 
না, তাহলে আমি ওকে তোমার কাছে আর যেতে দেব না” 

ঠাকুরমা রাগ বরিয়া চলিয়া গেলেন, মেমসাহেবও প্রাইজ লাভটা নিতান্তই অনু 
নাই এই ভাবিয়া! একটী সুদীর্ঘ নিশ্বাস ত্যাগপূর্্বক বিদায়গ্রহণ করিলেন। 


গাঠিকাগণ এখন ইহার ভিতরকার হেঁয়ালিটি বাহির করুন। 


ডারতী, বৈশাখ ১৩১৯ 


গ্স্থপ্জি 


উপন্যাস 


১. দীপ-নিবর্বাণ। “কুসুমদাম-সজ্জিত, দীপাবলি-তেজে/উজ্জ্বলিত নাট্যশালাসম, রে 
আছিল/এ মোর সুন্দরী পুরী! কিন্তু একে একে/শুকাইল ফুল এবে, নিভিল 
দেউ্টী।”/মেঘনাদবধ কাব্য ।/দ্বিতীয় সংস্করণ । কলিকাতা । আদি ব্রাহ্মাসমাজ যন্ত্রে । 
শ্রীকালিদাস চক্রবর্তী দ্বারা মুদ্রিত ও প্রকাশিত। শ্রাবণ ১৮০৫ শক। পষ্ঠাসংখ্যা : 
॥/০, ৩১৬, [29] 


উপহার। 
শ্রীযুক্ত সত্যেন্দ্রনাথ ঠাকুর 
শ্রীচরণেষু। 
মেজ দাদা! 
উপহার সমর্পিণু সোহাগে যতনে, 
লহ হাসি মুখে, নিরখিব সুখে, 
সে মধুর শ্নেহহাস্য সদা জাগে মনে- 
যে হাসি দেখিলে, হাদয় সলিলে, 
ফুটিবে হরষপদ্ন অপূর্ব শোভনে! 
হাস, সে বিনোদ হাসি বড় সাধ মনে! 
কিন্তু বা কেমনে কহি হাসিতে আবার! 
আর্ধ-অবনতি-কথা, পড়িয়ে পাইবে ব্যথা, 
বহিবে নয়নে তব শোক অশ্রধার, 
কেমনে হাসিতে বলি, সকলি গিয়াছে চলি, 
ঢেকেছে ভারতভানু ঘন মেঘজাল- 
নিভেছে সোনার দীপ, ভেঙ্গেছে কপাল! 


মোট একত্রিংশ পরিচ্ছেদ ও উপসংহারে 'দীপ-নিবর্বাণ' উপন্যাসটি সমাপ্ত। 
[ প্রথম সংস্করণের প্রকাশকাল বঙ্গাব্দ ১২৮৩ সাল (১৫ ডিসেম্বর, ১৮৭৬)] 


উপক্রমণিকা ৃ 

মুসলমানেরা ভারত আক্রমণ করিতে আসিবার পৃবের্ব যে সময় হিন্দু রাজাদিগের মধ্য 
একতার দৃঢ় বন্ধন ক্রমে ভ্রমে শিথিল হইয়া আসিতেছিল, এবং যে সময় পরস্পর 
সকলেই সব্বরপ্রধান হইবার জন্য কৃতসংকল্প হইয়া গৃহবিচ্ছেদের সুত্রপাত করিতেছিলেন, 
সেই সময়ের একটী ঘটনা অবলম্বন করিয়া এই উপন্যাসটি আরম্ভ ; এবং এই গৃহবিচ্ছেদ 
হেতুক সুযোগ বুঝিয়া যবনেরা যে সময় ভারতের চিরপ্রজ্বলিত দীপ নিব্্ধাণ করিল, 
সেই দীীপ-নিকর্ধাণেই দীপ-নিবর্বাণের শেষ। 

উপন্যাস মধ্যে দিল্লিই প্রধান রঙ্গভূমি। যে সময় কুরুরাজ দূর্যোধন হস্তিনাপুরের 
রাজা ছিলেন, সেই সময়ে পাণগুবশ্রেষ্ঠ যুধিষ্টির আর একটী রাজধানী নির্মাণ করিয়া তাহার 


৪৩৬ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


নাম ইন্দ্রপ্রস্থ রাখিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাগুবেরা একাদিক্রমে ৩০ পুরুষ পর্য্স্ত 
উন্দ্প্রস্থের সিংহাসন অধিকার করিয়া আসেন। পাগুবদিগের পরে গোতমবংশ রাজা হয়। 
গোতমবংশোত্তুব রাজা দিলু ইন্দ্রপ্রস্থের কিঞিৎ দক্ষিণে আর একটী স্বতন্ত্র নগরী নির্মাণ 
করিয়া সেইখানেই রাজধানী স্থাপন করিলেন। তাহার নিজের নাম হইতে সেই নগরীর 
নাম দিল্লি রাখিলেন, ত্রমে দিল্লির প্রাধান্য হইয়া উঠে, এবং এক সময়ে সেই দিল্লিই 
প্রায় সমস্ত ভারতবর্ষের রাজধানী রূপে পরিগণিত হয়। পরে কুমায়ুন দেশের রাজা 
পূরুরাজ, দিলুরাজকে যুদ্ধে পরাভূত করিয়া দিল্লি অধিকার করেন। এই সকল ঘটনার 
অনতিপরে তুয়ার বংশ, তৎপরে চোহান বংশ দিল্লির রাজা হয়। তুয়ার বংশের রাজা 
অনঙ্গপাল দিল্লিনগরীকে নানা স্তস্ত, দুর্গ ও অষ্টালিকায় বিভূষিত করিয়াছিলেন। 
অনঙ্গপালের মৃত্যু হইলে তাহার দৌহিত্র, আজমীরাধিপতি সোমেশ্বরের পুত্র পৃ্থীরাজ 
দিল্লির সিংহাসনারূঢ হইলেন। তাহার সময়ে যদিও সকল ক্ষত্রিয় রাজারা পরাক্রান্ত ছিলেন, 
তথাপি গৃহবিচ্ছেদে তাহাদের একতা অনেকটা শিথিল হইয়া আসিতেছিল। সেই 
গৃহবিচ্ছেদই পরে সকল অনর্থের মূল হইল। 

কান্যকুক্জাধিপতি জয়চন্দ্রই গৃহবিচ্ছেদের মূল কারণ। যখন নাগোরদেশের 
বহুকালপ্রোথিত ৭০ লক্ষ স্বর্ণ মুদ্রার সন্ধান পাইয়া পৃর্থীরাজ, চিতোরাধিপতি সমরসিংহের 
সাহায্যে তাহা উঠাইয়া লইবার চেষ্টা করিলেন, তখন জয়চন্দ্র ও পত্তনরাজ ঈর্ষা প্রযুক্ত 
তাহার দর্প চূর্ণ করিবার অভিলাষে মহম্মদ ঘোরিকে দেশে আহান করিলেন। ১১১৩ 
শকাব্দ, অর্থাৎ ১১৯১ খৃষ্টাব্দে মহম্মদ ঘোরি ভারতবর্ষ আক্রমণ করিলেন। স্থানেশ্বরে 
হিন্দু ও মুসলমানদিগের ঘোর যুদ্ধ বাধিল। সেই যুদ্ধে পৃথ্বীরাজ ও সমরসিংহ কেবল 
যবনদিগকে পরাজিত করিয়াই যে ক্ষান্ত ছিলেন এমন নহে, মহম্মদ ঘোরিকে ও অনেক 
সন্ত্রান্ত যবনদিগকে বন্দী পর্য্যন্ত করিয়া আনিয়াছিলেন। কিন্তু শেষে পৃথ্বীরাজ আপন 
সৌজন্য ও উন্নত স্বভাব গুণে তাহাদিগকে মুক্ত করিয়া দেশে প্রত্যাবর্তন করিতে দিলেন। 
স্থানেশ্বরের প্রথম যুদ্ধবৃত্তান্তের সঙ্গে আমাদের এই উপন্যাসের কোন সম্পর্ক নাই বলিয়া 
জয়চন্দ্রকে আর আমরা উপন্যাসের মধ্যে আনি নাই, তাহার বিশ্বাসঘাতকতাও বিশেষ 
বর্ণনা করি নাই, কোন কোন স্থলে কেবল তাহার নামমাত্র উল্লেখ করিয়াছি। 

এঁ যুদ্ধে যবনেরা পরাজিত হইয়া পলায়ন করিবার প্রায় দুই বৎসর পরে ১১১৫ 
শকাব্দে আবার তাহারা দিল্লি আক্রমণার্থে আগমন করে। জয়চন্দ্র প্রভৃতি রাজগণ ঈর্ধামদে 
মত্ত হইয়া, সানন্দ চিত্তে নিশ্চিন্ত হইয়া তাহা দেখিয়াছিলেন এবং গোপনে গোপনে সাহায্য 
করিতেও ভ্রুটি করেন নাই। এবারেও স্থানেশ্বরে যুদ্ধ হয়, এবং এই যুদ্ধে তিনদিন ঘোরতর 
সংগ্রামের পর যবনদিগের ধূর্তৃতায় ও বিশ্বাসঘাতকতায় হিন্দুগণ পরাজিত হয়। সেই অবধি 
আর্ধরাজ্য লোপ হইতে আরম্ভ হইল। | 

চিতোরাধিপতি সমরসিংহ পৃর্থীরাজের পরম বন্ধু ছিলেন, মুসলমানদিগের সহিত 
তাহার যে দুই যুদ্ধ হয় সেই দুই যুদ্ধেই তিনি বিশেষ সাহায্য করেন। উপন্যাসের অনুরোধে 
আমরা সমরসিংহ সম্বন্ধে দুই স্থলে ইতিহাসের ব্যতিক্রম করিতে বাধ্য হইয়াছি। প্রথম, 
আমরা সমরসিংহের বয়ংক্রম চারি বৎসর অধিক করিয়াছি। দ্বিতীয়, সমরসিংহ 
পৃথ্ীরাজের ভগিনীপতি ছিলেন, কিস্ত্র উপন্যাসের অনুরোধে আমরা সে সম্পর্ক রক্ষা 


গ্রন্থপঞ্জি ৪৩৭ 


করি নাই। যদিও এই পুস্তক উপন্যাসমাত্র, কিন্তু পুস্তকসন্নিবেশিত প্রধান প্রধান ব্যক্তিগণ 
প্রায়ই ইতিহাস হইতে গৃহীত। এবং তাহাদের স্বভাব ও জীবনের প্রধান প্রধান ঘটনা 
ইতিহাসানুযায়ী রাখিতে সাধ্যমত চেষ্টা করিয়াছি। 

টাদকবি যথার্থই একজন প্রসিদ্ধ রাজপুত মহাকবি। তিনি পৃথ্থীরাজের পরম বন্ধু 
ছিলেন এবং পৃথ্থীরাজের সহবাসেই সদা সবর্বদা থাকিতেন। চাদকবি পুস্তক মধ্যে কবিচন্দ্র 
নামে অভিহিত হইয়াছেন। ইংলগ্ডের সর্‌ ফিলিপ্‌ শিড়নি ও সর্‌ ওয়ালটার র্যালীর ন্যায় 
তিনি কাব্য বিষয়ে যেমন নিপুণ ছিলেন, যুদ্ধ বিষয়েও তদ্রাপ পারদর্শী ছিলেন। কিন্তু 
কাব্যই তাহার প্রতিপত্তির নিদান। তাহার সকল মহাকাব্যে রাজপৃতদিগের, বিশেষতঃ 
পৃথ্বীরাজের কীর্তিকলাপ ও শৌর্যয পরাক্রম বিবরিত হইয়াছে । সুতরাং সমস্ত আর্যজাতির 
মধ্যে যেমন রামায়ণ ও মহাভারত আদরণীয়, গ্রীকদিগের মধ্যে যেমন হোমর আদরণীয়, 
রাজপুতদিগের মধ্যে চাদকবির কাব্যসমূহও সেইরূপ আদরণীয়। কিন্তু টাদকবির 
কপোলরুল্পিত কাব্যউচ্ছ্বাস অতি অল্প, প্রকৃত ইতিবত্তান্তের ভাগই অধিক। দুঃখের বিষয় 
এই, যে তাহার সমগ্র জীবনচরিত কোথাও পাওয়া যায় না এবং তাহার কাব্যসমূহের 
অধিকাংশই প্রায় প্রাচীন হিন্দি ভাষাতে অবরুদ্ধ। 

পৃ্থীরাজের সময়ে হিন্দুদিগের মধ্যে কামান ব্যবহার যে প্রচলিত ছিল ইহা অনেকেই 
কাল্পনিক মনে করিতে পারেন। এবং আমার কোন আত্মীয় ইহা নিতান্ত কাল্পনিক মনে 
করিয়া এ বিষয়ে প্রথমে নানা তর্কবিতর্ক করেন। কিন্তু পরে যখন তিনি প্রমাণ পাইলেন 
যে যথার্থই অনেক পুরাকাল হইতে আমাদের মধ্যে কামান প্রচলিত আছে তখন তাহার 
সে সন্দেহ দূর হইল, এবং পাছে তাহার মত অন্য কেহ ইহা কাল্পনিক মনে করেন, 
সেই আশঙ্কায় তিনি ভূমিকামধ্যে কামানব্যবহার বিষয়টা কিছু বিশেষরূপে বিবৃত করিয়া 
লিখিতে অনুরোধ করেন। তাহার অনুরোধেই এই স্থলে কামানসম্বন্ধে সংক্ষেপে কিছু 
বলিতে হইল। কোন কোন ইংরাজ ইতিহাস লেখকেরা বলেন* যে বাবরের সময় হইতে 
এদেশে প্রথমে কামান ব্যবহার হয়। তাহার পুর্ব হইতে যে এদেশে কামান প্রচলিত 
ছিল, তাহা তাহারা স্বীকার করিতে চাহেন না। বিশেষতঃ ইউরোপে কিনা ১৩৩৬ খৃষ্টাব্দের 
পৃবের্ব কামান প্রচলিত ছিল না, সুতরাং তাহার শত শত বৎসর পৃবের্ব যে হিন্দুরা কামান 
নির্মাণ বা ব্যবহার করিতে জানিত ইহা বিদেশী-মণ্ডলে সহজেই বিশ্বাস হইবার নহে। 
সাধারণ মত এই যে ১৩৩৬ কিম্বা ১৩৩৮ খৃষ্টাব্দে ইউরোপে প্রথম কামান ব্যবহাত 
হয়। কিন্তু অনেক অনুসন্ধানের পর ইতিহাসবেত্তাদের মধ্যে ইহা এখন এক প্রকার সিদ্ধাস্ত 
হইয়াছে যে তাহার অগ্রে ১৩১২ খষ্টাব্দে প্রথমে মূরগণ স্পেনে এক প্রকার কামান 
ব্যবহার করিয়াছিল। মূরগণ যে আরবদিগের কর্তৃক অস্ত্রবিদ্যায় দীক্ষিত হইয়াছিল ইহা 
সব্্ববাদিসম্মত, এবং অধুনা যেরূপ প্রমাণ পাওয়া যাইতেছে যে আরবেরা ভারতবর্ষ 
হইতে চিকিৎসাবিদ্যা, জ্যোতিবিরদ্যা, গণিতশাস্ত্র ইত্যাদি শিক্ষা করিয়াছিল, তাহাতে বোধ 
হয় যে কামান ব্যবহারও তাহারা ভারতবর্ষ হইতে শিক্ষা করিয়া পরে ইউরোপে প্রচলিত 
করিয়াছে। 


* 1৬. 02170191 8171595, 980160 0% 21110117) 1715 15191) ০7744. 


৪৩৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


কিন্তু মূরদিগের ইউরোপে কামান প্রচলিত করিবার বহুদিন পরে ইংরাজেরা সবে 
মাত্র ১৩৪৭ খৃষ্টাব্দে প্রথম কামান ব্যবহার করেন, সুতরাং ভারতবর্ষেও যে অল্প দিন 
হইতে কামান চলিয়াছে এ কথা যে তাহারা প্রতিপন্ন করিতে চেষ্টা করিবেন ইহার আশ্চর্য্য 
কি? কিন্তু রামায়ণে ও মহাভারতে যে শতম্নীঅস্ত্রের উল্লেখ আছে তাহা অনেক ইংরাজ 
গ্রস্থকারদিগের মতেও কামান ব্যতীত আর কিছুই হইতে পারে না। হ্যালহেড মহোদয় 
কামান ব্যবহার বিষয়ে নানা তর্ক বিতর্ক করিয়া এই স্থির করিয়াছেন যে, “হিন্দুরা ও 
চীনদেশের লোকেরা এত পুরাকালে বারুদ প্রস্তুত ও ব্যবহার করিতে জানিত যে তাহা 
নির্ণয় করা সুকঠিন।” ১ কিন্তু শতম্নীবিষয়ে নানা প্রকার সন্দেহ থাকিলেও, কবিচন্দ্রের 
যুদ্ধবর্ণনা পড়িলে পৃথ্বীরাজের সময়ে যে কামান ব্যবহার হইত, সে বিষয়ে আর আমাদের 
সন্দেহ থাকিতে পারে না। তিনি কানোজখগ্ডের এক স্থলে লিখিয়াছেন ২ “কামান সকল 
হইতে এমন বিকট ধবনি এবং তাহার গোলার দ্বারা এমন ভয়ানক শব্দ হইতে লাগিল 
যে তাহা দশ ক্রোশ পর্য্যস্ত শুনা গিয়াছিল। আবার নয় লক্ষ মুদ্রার হার নামক কাব্যে 
যুদ্ধবর্ণনাস্থলে তিনি বলিয়াছেন “বিষম ভারযুক্ত কামান সমূহ শ্রেণীবদ্ধভাবে সঙ্জিত 
ছিল।” এবং আর একস্থলে লিখিয়াছেন “কামান সমূহ ও বারুদের খলিকা সকল তিন 
ক্রোশ পথ পর্যন্ত ব্যাপিয়া ছিল।” যে কোন হিন্দি ভাষাজ্ঞ ইংরাজ গ্রন্থকার, কবিচন্দ্রের 
কোন কোন কবিতা অনুবাদ করিয়াছেন, তাহারাও এই কামান শব্দটি (0811101) বলিয়া 
ভাষাস্তরিত করিয়াছেন। 

যমুনান্তন্ত কুতবমিনর নামেই অধুনা প্রসিদ্ধ, এবং এ নামের দ্বারাই উহা যে হিন্দুদের 
কৃত, এই সত্যটি আবরিত রহিয়াছে। প্রকৃত প্রস্তাবে যমুনাস্তস্ত পৃর্থীরাজের কৃত। 
কন্যাবংসল পৃথ্বীরাজ তাহার কন্যার প্রত্যহ সন্ধ্যাকালে যমুনাসন্দর্শন জন্য উক্ত 
স্তশ নির্মাণ করেন। এই প্রবাদটী আমাদের স্বকপোলকল্পিত নহে। দিল্লি-অঞ্চলে 
আধুনিক ও পুরাতন সকল লোকদিগের মধ্োই এই প্রবাদটি প্রচলিত আছে। এবং 
মেটকাফ, হিবর প্রভৃতি অনেক ইংরাজ ও মুসলমান লেখকও যমুনাস্তস্ত যে হিন্দুদিগের 
নিশ্মিতি তাহা সপ্রমাণ করিয়াছেন। যমুনাস্তস্তের নিম্মাণকৌশলের সহিত মুসলমানদের 
স্তস্তনির্মাণ কৌশলের প্রভূত বৈষম্য প্রদর্শন করিয়া বেগলার মহোদয় সিদ্ধান্ত 
করিয়াছেন যে যমুনাস্তপ্ত হিন্দুদিগেরই নির্মিত *। আর আলিগড়নিবাসী বিখ্যাত সাইদ 
আমেদ, কর্ণেল কানিংহামকে এঁ বিষয়ে যে এক পত্র লিখিয়াছেন তাহাতে তিনি 


১1198111690 50১5 “£.07-00৬40511095 0০911111041 17) 0101018 85 ৬/611 85 11170005121) [01 
0০%০11 81] [511005 011172590109010107. 000160 0 15211101 11) 1715 1765107 ০1 /71416. 
২ নৃপ পংগ নয়র ছুটে অরাব। 
কো্টহ কংগৃর চটি চটি সিতাব॥ 
জংবুর তোপ ছুটহি ঝনংকি। 
দশ কোশ জায় গোলা ভনকি॥ 
সিরদার ভার বারাহ রোহ। 
লংগী অমংগ বর হনৈ কোহ॥ 
৩. /0%77121 0 115 4510170 5০0151) 08০11801107 1864. ৬০1. 33. 


গ্রপঞ্জি ৪৩৯ 


দেখাইয়াছেন £ যে যমুনান্তস্ত কখনই মুসলমান-কৃত হইতে পারে না। বিশেষতঃ 
যমুনান্তস্তের তলদেশে হিন্দুদিগের পূজার ঘণ্টা প্রভৃতি যে সকল প্রতিমূর্তি মূর্তিত 
রহিয়াছে তাহাতে উহা হিন্দুদিগের কৃত বলিয়া সপ্রমাণ হইতেছে। যমুনান্তন্ত আদিকালে 
যত উচ্চ ছিল এখন আর তত উচ্চ নাই। কেননা কৃতবউদ্দিন উহার শিখরদেশ ভগ্ন 
করিয়া তুলিয়াছেন। 

যেমন কুরুক্ষেত্র এখন স্থানেশ্বর নামে অভিহিত, তেমনি কুরুক্ষেত্রের পুণ্যনদী 
দৃশদ্বতীও অধুনা কাগার « নামে খ্যাত। ইহা স্থানেশ্বর প্রদেশের দক্ষিণাঞ্চলে প্রবাহিত 
হইতেছে। 

পাগলিনীর ব্যাপারটি আমরা একটী প্রকৃত ঘটনার আভাষ হইতে কল্পিত করিয়া 
লইয়াছি। 

কাণ্তেন টডের রাজস্থান পাঠে জানা যায় যে আশাপূর্ণা নামে দেবী যথার্থই দিল্লির 
কুল দেবী ছিলেন, এবং সকল রাজপুতেরাই কোন কর্ম্ম করিবার অগ্রে আশাপূর্ণাদেবীর 
পূজা করিতেন। 


গ্রন্থ-সমালোচনা : 

দীপনিবর্বাণ 
৬/০11৫৬০1101951080101 11 [01017011016 0115 00০01 00 0০10% থা 012 1005( 01911125 
%০1০01 ৬/11121) [09 2 [30118811180, 210 ৮/০ 51001010110 77019 10510806 (0 ০0811 1 


0179 01 07০ 90101951117 179 ৮/17019 11001910016 01173017591. 
0০2/0%12 2৮16257. 


২. ছিন্র-মুকুল। দীপ-নিবর্বাণ ও বসন্ত-উৎসব-রচয়িত্রী-প্রণীত। “ওরে রে বিকট কীট, 
নিদারুণ শোক,/এ হেন কোমল পুষ্পে তোর কিরে বাসা।”/তিলোত্তমা সম্ভব কাব্য। 
কলিকাতা । ২০১ নং কর্ণওয়ালিস স্ত্ুট বেঙ্গল মেডিকেল লাইব্রেরী হইতে। ভ্রীগুরুদাস 
চট্টোপাধ্যায় কর্তৃক প্রকাশিত। ২ নং গোয়াবাগান স্ত্রী, ভিক্টোরিয়া প্রেসে, শ্রীমণিমোহন 
রক্ষিত দ্বারা মুদ্রিত। পৃষ্ঠাসংখ্যা : ২৩৮। 


উপহার। 
শ্রীযুক্ত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। 
জ্যোতিদাদা, 
হৃদয়-উচ্ছ্ছাস-ভরে আজিকে তোমার করে 
কি আর চাহিতে পারি? এক বিন্দু অশ্রন্বারি 
মিশাইও কনকের অশ্রবারি-সনে। 


৪, 0010117121010”5 4810/70591081001 58176 ০1 177487. ৬০1. 1৬, 
৬. 6101811751017515 /215/101) 21246. 


৪৪০ সবর্ণকুমারী দেবীর রচনা-সংকলন - 
মোট একচত্বারিংশ. পরিচ্ছেদ ও উপসংহারে উপন্যাসটি সম্পূর্ণ। 


[ প্রথম সংস্করণের প্রকাশকাল ৪ নভেম্বর, ১৮৭৯। তৃতীয় পরিবর্তিত সংস্করণ 
প্রকাশিত হয় ১৯০০ সালে] 


সংস্করণ 


ছিয়মুকুল ॥ভ্রীমতী স্র্ণকুমারী দেবী প্রণীত /'*ওরে রে বিকট কীট নিদারুণ শোক,/ 
এহেন কোমল পুম্পে তোর কিরে বাসা?”/তিলোত্তমা সম্ভব কাব্য /চেতুর্থ সংস্করণ)। 
মূল্য ১।০।১৩২০ সাল। কান্তিক প্রেস, ২০ কর্ণওয়ালিস স্ত্রী কলিকাতা, শ্রীহরিচরণ 
আল্লা দ্বারা মুক্রিত ও প্রকাশিত । পৃষ্ঠাসংখ্যা : ১৯৮। 


উপহার 


দলিত কুসুমকলি সঁপিনু যতনে, 
কি আর চাহিতে পারি? এক বিন্দু অশ্রবারি 
মিশাইও কনকের অশ্রুবারি সনে। 


গ্চ্ছ- সমালোচনা : 


4৯170101791 5000 ০9০01 15 091010 015 _-018/7770 14///%1 2 ৭০0৬1 0১ 0106 81111701655 
01108171172) 21709050110 01526. 10106 /011011211511100 11)7081511010115 6580119 
৮/1)21171191)0 ০৩ ০১060190001) 50 8016 81109121 21015. 1015 810162501)( 01211510101) 
[011810019 210 [7০১00 0)6 ০811) 0170 [018010 $৮/9911)955 01 1110191) 1101706 110 
গিওোা। 006 011) 810 05016 01 ৮/৪1, (1১6 £0195005 1112710091705 210 1891010 
61211061001 006 21101010 ২2] চ111)0655 01 1017 1417001. 4৯ 062] 511800 01 
1198909 061৬9065 0)6 ৮1701 01 06 ০০০%, &11718 10 ০0101 00 171019 (1001) 0179 01 
0159 [01117010081 01121901915 0101601) 11) 17610 2110 01)916 0/ ৪ 19110 811])]121 01 
11001010091 ০01)10 5061795 ৬/11101) 1150980 011916৬11)5 (196 5911595, 59195 (0 
01)1001) (159 5100) 0090170. 1176 01810900065 016 ৬/০11 51151811060. 17176 51916 15, ৪5 
15 011218000115010 01 01015 %/11691, ০1)8510, ০162, 5৮০৪0, 8110 %1£010815. 1776 ৮০০ 
15 1111015051590 ৬/10) 12109 01)20)1116110016 50185, 811 01 %/1)1018, 1115 ৫ 10109, 216 
1701 591 (0 00116. 4৯177050911 016 01181800615 216 95010111619 1800191, ০906০01811১ 
7591181, 05915910106 06056 9001. 91619 81 2011118016 0010210019811-580110106 
810 01580001705 1096. 11750211095 01 51101) 2110 /0])2]) 10010191) 2110 
80179580101) 06 59111151819 016 9170 21081800611 (89179210. 7119 ০1181800601 
01100, 1701 59151) 01007011085 1781019 0501) 1953 ০16৬9119 ৫18৬/1. 1615 001 
01100০010 (0 ঠি)0 01186178101 900) ০0191801915 21) 01819 ০010, 08100181178 ৮/0110. 


গ্রথপঞ্জি ৪৪১ 


ঘি 118)8, 176 011591 06171816 01790180191, 01)1165 ৮/011 01) 10 2 0611911) [)011)1, 100 0191) 
0৮/170165 11800 10)5181110021)06 17 (176 £168061110061651 ১/1)101) 0119 915 (01 221781 

1116 09865 0081 095011050 01)6 ০0171010101 (9911185 111 চ211815 11110, 
00০0161706 101501 01010001870 £0010101) 01) (116 0176 5106 2180 076 1018165 01 2) 
811-805011087)5106 011 0) 0111017 00175110010 01) 1106195111)816901116, 0170 216 50016 
(9 51৬5 00610090117) 17101) 0179 0০০] & 16509009016 [01809 11) 130118911 [100101). 


177012)11417101. 


৩. মালতী । উপন্যাস। শ্রীন্বর্ণকূমারী দেবী প্রণীত । “হৃদয়ে রয়েছ ত অবিরত, মদির- 
আখি,/হিয়া তোমারি কাছে বীধা আছে-জাননা তা” কি?/যদি আরেকতর মনে কর, 
ৰলিলো শুন,/একে অতনুশরে আছি মরো মরিব পুন।।”--শকুস্তলা। শ্রীছিজেন্দ্রনাথ 
ঠাকুর। দ্বিতীয় সংস্করণ। সংশোধিত ও পরিবর্তিত। কলিকাতা । অপার সারক্যুলার 
রোড, কাশিয়াবাগান বাগানবাটীত্ে। “ভারতী” যন্ত্রে । শ্রীতারিণীচরণ বিশ্বাস দ্বারা যুদ্রিত। 
সন ১৩০১ আধাঢ়। পৃষ্ঠাসংখ্যা : ৪২। 


উপহার। 
ছোট বোনটি আমার! 
ংসারের কিছু নাহি ধারো ধার, 
সরলা প্রতিমা, শ্রেহের ধন! 
শ্রেহের জিনিষ মালতীও মোর 
তোরি মত তার সরল মন। 
স্নেহেতে স্্েহেতে মিশাইনু, তাই, 
সরলে সরলা করিনু দান। 
মমতায় কে বা মিশাবে তান। 
পুস্তক-শেষে “শ্রীমতী স্বর্ণকুমারী দেবীর গ্রস্থাবলী' নামধেয় বিজ্ঞাপন অংশ থেকে তার 
লেখা অন্যান্য বইয়ের কিছু সমালোচনা উদ্ধৃত হল। 
পৃথিবী। 
মূল্য ১ টাকা। 
[106 ৮/10211011785 & 61621 19969101) 0110 ৬25 11010191101) (0 0991 1901) 1191 
1১০০01...716 ৮/011 00965 £762% 09011 (9 11) ৬/1001, //০ 118৬৪ 00 10951090101) 11) 
529118 01181 0015 15 06 0951 0001 111 00010 /১501017011)9 0110 90108 11 016 


730115911 121151126. 
95171251712) ৫৫ /:112716 07 171412. 


[119 0০০/15 ৮1006) 11] & ৮০1 01981 010 51701015 51919...]1015 0911181)5 019 063৫ 
০০০. 11) 939118911 01) 089 540)9015 01 ৬/10101) 10 06805. ৬/6 188৬০ 0691) 51111)1% 
01821]90 ৮/101) 006 00০01, 2100 ৮101) 0159 19568701) 270 081901 50110 01 0176 


500016015 ৬/10101) 10 0150185, 
£15171100 7১%0110 017117101. 


৪৪২ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


[111০ ৮/10911 15 2. 01172011)0171101)01 56). 2110 (01101 0000107%. ../%1101116 01 %218101)16 
8110 11106195(1115 110001710010. ৬/০ ৮010 50101121) 120071116110 0179 70010801017 
[99021101)011000 10195011065 101715 ৬/017685 8109১000016 001 ৬1778081101 2)8017111801015, 
25 1115 201)11201% 00000 (0 1০201) 006 [01111011195 011110001া) 5011708 (0 01 0০95 


70 51115. 
/7011000 12711101 


ইহার পুষ্পময়ী লেখনীর উপর ভারতীর পুষ্পবৃষ্টি হউক, এবং বঙ্গের যে সকল 
শিক্ষানুরাগিনী কুলকামিনী লেখা পড়া শিখিতে ইচ্ছা করেন, তাহারা একবার ইহার গ্রন্থগুলি 
মনোযোগ সহকারে পাঠ করুন। পড়িলে অনেক বিষয়েই তাহাদিগের ও আমাদিগের 
উপকার হইতে পারে। 

বান্ধব। 
বঙ্গভাষায় সাধারণের উপযোগী বৈজ্ঞানিক গ্রন্থ এই প্রথম রচিত হইল ।...আমরা শিক্ষা 
বিভাগের কর্তৃপক্ষীয়দের এই পুস্তকখানি মাইনর ও নর্মাল পরীক্ষায় একখানি পাঠ্যপুস্তক 


নির্দিষ্ট করিতে অনুরোধ করি। 
আনন্দ বাজার পত্রিকা । 


মালতী । 


1015 & 5৮/001 51011 9007 910101% 101. [015 01801151119 00 56০ 10101 010 19101100 
90111101955 0005 1701 9110/ 1101 [00৮/615 (0 16177911) 1019. 
/11412/1 1411701" 


৪. মিবাররাজ। এঁতিহাসিক উপন্যাস শ্রীম্বর্ণকুমারী দেবী প্রণীত। কলিকাতা । আদি 
্রাহ্মসমাজ যন্ত্রে শ্রীকালিদাস চক্রবর্তী ছারা মুদ্রিত। ৫৫ নং অপর চিৎপুর রোড। 
জ্যৈষ্ঠ ১৮০৯ শক। মূল্য আট আনা। পষ্ঠাসংখ্যা : ৮০। 


উপহার 
ভাই বকুল, 
কোমল মাধুরী মাথা বিমল বকুল, 
তুই সখি প্রেমময়ী, বরষার ফুল,_ 


বিকশিত অশ্রুজলে, সুবাসিত শুষ্ক দলে 
ন্লানমুখে হাসি রাশি উজল অতুল। 
তুই সখি প্রেমময়ী, বরষার ফুল। 


যে তোমার কাছে আসে, জুড়াও মধুর [বাসে ] 
ক্ষুদ্র হৃদে উথলিত প্রণয় অকৃল। 

যে যায় দলিত রেখে, সেও গন্ধ যায় মেখে, 
স্বরগের পুণ্য তুমি ধরণীর ভুল। 

মুখানি দেখিলে তোর, প্রাণে বহে অশ্রু-লোর, 
কি জানি কি ভাব ঘোরে হৃদয় আকুল। 


8৪৩ 


সেই অশ্রু সেই তানে, সেই সুরে বাঁধা গানে 
উপহার সপে আজি বকুলে বকুল, 
লহ ভাই ধর, তুমি বরষার ফুল। 


সংস্করণ 


মিবাররাজ। এঁতিহাসিক উপন্যাস। শ্রীন্বর্ণকুমারী দেবী প্রণীত । দ্বিত্তীয় সংস্করণ । কাস্তিক 
প্রেস, ২০, কর্ণগয়ালিস স্ট্রীট । কলিকাতা । শ্রীহরিচরণ মান্না দ্বারা মুদ্রিত ও প্রকাশিত। 
১৩১৬। মূল্য আট আনা। পৃষ্ঠাসংখ্যা : ৭৯ | ১৬ ১ ১০ সেমি। 


উপহার। 

তুই স্রেহময়ি, যেন বরষার ফুল,-_ 
কোমল মাধুরী মাখা বিমল বকুল! 

বিকশিত অশ্রুজলে, সুবাসিত শুষ্ক দলে 
বিধাতার দিব্য সৃষ্টি অপূর্ব অতুল! 

যে তোমার কাছে আসে, জুড়াও মধুর বাসে, 
ক্ষুদ্র হৃদে উলিত প্রণয় অকৃল। 

যে যায় দলিত রেখে, সেও গন্ধ যায় মেখে, 
স্বরগের পুণ্য তুমি ধরণীর ভুল। 
এনেছি এ শোকশীতি তোমার পরশ-গ্রীতি 
ফুটাবে বিরাগ মাঝে সুরাগ মুকুল। 


৫. হুগলীর ইমামবাড়ী। এতিহাসিক উপন্যাস । শ্রীমতী স্বর্ণকুমারী দেবী প্রণীত। দ্বিতীয় 
সংস্করণ। ভবানীপুর মনোমোহন যন্ত্রে শ্রীযুক্ত মনোমোহন বন্দ্যোপাধ্যায় দ্বারা মুদ্রিত 
ও প্রকাশিত। ১৯০১ খষ্টাব্দ, আবাঢ়। মূল্য ১। ০ এক টাকা চারি আনা। প্ৃষ্ঠাসংখ্যা : 
২৬০। সচিত্র। 


চিত্র-পরিচিতি : 

সলেউদ্দিন বলিলেন, “নাম! কোথায় রাস্তা থেকে একটা 'ভিখারিণীকে ধরে এনেছে, ওর 
আবার নাম?” [ হুগলীর ইমামবাড়ী, ২৩০ পৃষ্ঠা]। মোট ৪০ অধ্যায় এবং পরিশিষ্টে 
উপন্যাস সমাপ্ত। প্রতিটি অধ্যায়-শিরোনাম ও অন্যান্য অধ্যায়-পরিচিতি “উপহার'-এর 
পর দেওয়া হল। 


উপহার 
তোমায়, 
সংসারের সুখদুঃখ, সংসারের হাসি, 
সংসারের মোহমায়া ভালবাসাবাসি, 


৪858৪ 


স্ব্ণকুমারী দেবীর রচ্না-সংকলন 


এ সব চাহ না কিছু উর্ো আছ তার, 
করুণ-নয়নে তবু কেন অশ্রম্ধার! 

ও অশ্রু নহে ত সুখে অভিনব আশ, 

ও অশ্রু নহে ত তীব্র বাসনা-পিয়াস, 
বিমল করুণা-ধার এ অশ্রহজল, 

দুঃখের জগতে করে আশীষ মঙ্গল, । 

ও করুণ আখি তুলে চাহ একবার, 
জন্ম-জম্মাস্তের স্মৃতি-জীবন মরণ-শ্রীতি- 
এনেছি চরণে দেব, দিতে উপহার । 


অধ্যায়-শিরোনাম 

প্রথম পরিচ্ছেদ সন্ন্যাসী 
চতুর্থ রী তীর্থযাত্রা 
পঞ্থচম জাগস্ত স্বপ্ন 
সপ্তম ্ শাস্তি 
অষ্টম ঃ খাস-মজলিস 
নবম র্‌ উপায় 
দশম রর কথাবার্তা 
একাদশ পরিত্যাগ 
দ্বাদশ একাকী 
ত্রয়োদশ ই খা জাহান খা 
চতুর্দশ টা প্রধান প্রহরী 
পঞ্চদশ রর বিচার 
ষোড়শ স্মৃতি 
সপ্তদশ ৪ কথাবার্তা 
অষ্টাদশ ্ প্রস্তাব 
উনবিংশ * পরামশ 

ংশ উত্তেজনা 
একোবিংশ *, একই কথা 
ভ্বাবিংশ রি প্রবৃত্তি - 
ত্রয়োবিংশ "” কৃতজ্ঞতা 
চতুকির্ংশ রর পরামর্শ 
পঞ্চবিংশ +”, দস্যুদল 


গ্রছপঞ্জি 8৪৫ 
প্রথম পরিচ্ছেদ সন্ন্যাসী 


ষড়বিংশ ” বন্দী 
সপ্তবিংশ বন্দী 
অষ্টাবিংশ £ অটল 
উনত্রিংশ ” সরাইয়ে 
ত্রিংশ & মৃত্যু 
একত্রিংশ ” সন্ন্যাসী 


দবাত্রিংশ ৪ মোহমুগ্ধ 
ত্রয়োত্রিংশ একাকিনী 
চতুঃত্রিংশ ৮» করুণা 
পঞ্চত্রিংশ ৮ নিষ্ঠরতা 
ষড়ত্রিংশে ” স্মৃতি 
সপ্তত্রিংশ ” বৈরাগ্য 


অষ্টাত্রিংশ 7? প্রত্যাগমন 
উনচত্বারিংশ ” আলোক 
চত্বারিশ একপথে 
উপসংহার। 


৬. স্েহলতা। সামাজিক উপন্যাস। প্রথম ও দ্বিতীয় ভাগ। শ্রীমতী ম্বর্ণকুমারী দেবী 
প্রণীত। দ্বিতীয় সংস্করণ। ১৩১৪ ফাল্গুন মূল্য ২ টাকা। পৃষ্ঠাসংখ্যা : (প্রথমভাগ : 
১৯৭, দ্বিতীয়ভাগ : ১৮২)। 


আখ্যাপত্রের পরপৃষ্ঠায় লেখা আছে : 
1710060 09 3. 1. 10255, &1 0110 “৬5111161011 [910101118 ৮/015” 109, 19190191 
9010121) 1,810, 09100002. 


উপহার। 

ভাই মিলন, 
সুখেরে লভিবারে, দুখের হা হুতাশ! 
হাসির ফাশে অশ্রু, আপনা চাহে নাশ। 
আধার, আলো মাঝে, ডুবাতে চাহে প্রাণ! 
বিরহ হতে চায়, মিলনে অবসান! 
হায়! মিছে এ আকুবাকু, মিছে এ যাচাযাচি! 
ততই দূরে দূরে, যতই কাছাকাছি! 
চাহিয়া দেখি আর, দেখিয়া মরি ভেবে, 
আমার এই শ্রেহ, কারে দেব কে নেবে? 
সখিগো ফিরাও না, এনেছি তোরি তরে, 
না হয় দিও ফেলে, আড়ালে কিছু পরে! 


৪৪৬ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


ম্নেহলতা” উপন্যাসের প্রথমভাগ ত্রিংশ পরিচ্ছেদে এবং দ্বিতীয়ভাগ একত্রিংশ পরিচ্ছেদ 


পরিসমাপ্ত। 
[ “শ্লেহলতা" উপন্যাসের প্রথম খণ্ড প্রকাশিত হয় ১১ মাঘ, ১২৯৬ বঙ্গান্দে ২৩ 


জানুয়ারি, ১৮৯০) ] 


৬ক, স্রেহলতা। দ্বিতীয় খণ্ড । শ্রীস্বর্ণকুমারী দেবী প্রণীত। কলিকাতা । ২নং গোয়াবাগান 
সর্ট ভিক্টোরিয়া প্রেসে। শ্রীতারিণীচরণ আস দ্বারা মুদ্রিত। ১৮৯৩ খষ্টাব্দ। সন ১২৯৯। 
ফাল্পুন মাস। মূল্য ১ এক টাকা। পষ্ঠাসংখ্যা : ১৮২। 


আখ্যাপত্রের পরপৃষ্ঠায় লেখা আছে : 
অপার সার্কুলার রোড, কাশিয়াবাগান বাগানবাটী হইতে শ্রীসতীশচন্দ্র দাস কর্তৃক প্রকাশিত। 


৭. বিদ্বোহ। এতিহাসিক উপন্যাস। শ্রীস্বর্ণকুমারী দেবী প্রণীত। কলিকাতা । আদি 
ব্রাহ্মাসমাজ যন্ত্রে । শ্রীকালিদাস চক্রবর্তী দ্বারা মুদ্রিত ও প্রকাশিত। ৫৫নং অপার চিৎপুর 
রোড। ১৫ শ্রাবণ ১২৯৭ সাল। মূল্য ১।০। পষ্ঠাসংখ্যা : ২৮২। 


উপহার। 
দিদি, 
নিষ্ঠুর-পরশে রান, বৌটা ভাঙ্গা ফুল,_ 
তবুও সুবাসে তার জগৎ আকুল, 
তবুও বিমল-শুভ্র শ্নিগ্ধরূপ-জ্যোতি,_ 
জাগায় হৃদয়ে পুণ্য-তোমারি মূরতি। 
মোট ষড়চত্বারিংশ পরিচ্ছেদ ও উপসংহারে উপন্যাসটি সমাপ্ত। 


৮. ফুলের মালা। [ আমাদের দেখা কপিতে আখ্যাপত্র, উৎসর্গপত্র বা উপহারপত্র বিনষ্ট 
হওয়ায় এ-বিষয়ে বিশদ কোনো তথ্য দেওয়া গেল না]। পৃষ্ঠাসংখ্যা : ১৫৯। 
মোট চতুঃত্রিংশ পরিচ্ছেদ ও উপসংহারে “উপন্যাসটি সমাপ্ত। 
[ প্রথম সংস্করণের প্রকাশকাল ১২ মার্চ, ১৮৯৫] 


৯. কাহাকে ?। শ্রীমতী ন্বর্ণকুমারী দেবী প্রণীত। প্রথম সংস্করণ। কলিকাতা ; ভারতী 
কার্য্যালয় হইতে শ্রীচন্দ্রড়ৃষণ সরকার দ্বারা মুদ্রিত ও প্রকাশিত। ১৩০৫। আঘাঢ়। 
১৮৯৮। জুলাই। মূল্য ১।০। পৃষ্ঠাসংখ্যা : ১২১। 


। 

কাহাকে? 
করুণা, সে চাহে কৃতজ্ঞতা 
ভালবাসা চাহে ভালবাসা ; 
তৰ প্রেম অতুল মহান, 
শুধু দান নাহিক প্রত্যাশা। 


গ্রন্থপঞ্জি ৪৪৭ 


নিষ্কাম চরণে তব দেব, 
প্রীতিময় এ পৃজা, প্রণতি,_ 
্বার্থপূর্ণ দীন সকামের 
আত্মহারা বিস্ময়-ভকতি। 


১০. বিচিত্রা শ্রীন্বর্ণকুমারী দেবী। কমলিনী-সাহিত্য-মন্দির। ১১৪নং আহিরীটোলা 
স্াট, কলিকাতা । প্রথম সংস্করণের প্রকাশকাল ১ বৈশাখ, ১৩২৭ (৭ মে, ১৯২০)। 
১ একটাকা সংস্করণ। পৃষ্ঠাসংখ্যা : ১৫৭। 
আখ্যাপত্রের উল্টোদিকের পাতায় লেখা আছে : 
6001151160৬ : 
0.3. 10008 & 9. 0. ০8111 
121101171-981)1099-151011017 
114, 81011601014 911061. €81011119 


চ717191: [91779 0011011019 0110109011 
৬14১099 [1955 
8-2 19511 0911051) 1017৩, ০9100102. 


উপহার। 
তোমারেই দিতে হবে? তাই লও, বেশ! 
দেখো যেন না পড়েই করিও না শেষ! 
অত কেন হাসি রাণি? বল দেখি মনোবাণী 


কার ছবিখানি এত দেখিছ সরেশ? 
মোট আঠারো পরিচ্ছেদে উপন্যাসটি সমাপ্ত। উপন্যাসের কোনো কোনো পরিচ্ছেদ নাম- 
যুক্ত ; যথা-হাসি প্রেথম পরিচ্ছেদ), শরতকুমার তৃতীয় পরিচ্ছেদ), রাণী জ্যোতিম্ময়ী 
(পঞ্চম পরিচ্ছেদ), বন্দেমাতরম্‌ (সপ্তম পরিচ্ছেদ), রাজা অতুলেশ্বর (অষ্টম পরিচ্ছেদ), 
ম্যাজিষ্টরেট-দম্পতি (নবম পরিচ্ছেদ), মাল্যদান (দ্বাদশ পরিচ্ছেদ), উম্মেষণা (পঞ্চদশ 


পরিচ্ছেদ), দুর্ঘটনা সেপ্তদশ পরিচ্ছেদ)। 


১১. স্বপ্নবাণী। ীন্বর্ণকুমারী দেবী । কলিকাতা । কমলিনী-সাহিত্য-মন্দির। ১ একটাকা 
সংস্করণ। ১৩২৮। পষ্ঠাসংখ্যা : ১৭২। 
উপন্যাস শেষ হবার পর একটি বিজ্ঞাপন আছে। * 
সাহিত্য-সম্তাঙ্জী স্বর্ণকুমারী দেবী মহোদয়া প্রণীত 
স্বপ্নবাণীর পরিসমপ্তি 
মিলন-রান্রি 
তিনি সুস্থ হইলেই প্রকাশিত হইবে। 
উপন্যাস পাঠেচ্ছু সাহিত্যামোদী মাত্রেই তাহার সত্বর আরোগ্য কামনা করুন। 
মেট সপ্তদশ পরিচ্ছেদে উপন্যাস সমাপ্ত। 
উপন্যাস শুরুর আশে প্রকাশকদ্বয়ের বক্তব্য নিচে মুদ্রিত হল : 


৪৪৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


প্রমাণ। 
“বিচিত্রা'র পর'স্বপ্নবাণী'র প্রকাশ-সে আজ কত দিনের ব্যবধান! কিন্তু কি করিব--উপায় 
ছিল না। 'স্বপ্নবাণী” বিজ্ঞাপিত হইবার পর যখনই শুনিলাম, সাহিত্য-সমবাঙ্তী স্বর্ণকুমারী 
দেবী মহোদয়া শয্যাশ্রয় লইয়াছেন, উৎকণ্ঠা-ব্যাকুল হৃদয় লইয়া সেই মুহূর্তে ছুটিয়া গিয়া 
সাহিত্য-দেবীর পদপ্রান্তে উপনীত হইলাম। বই ছাপা ত দূরের কথা ; সে মূর্তি দর্শনে 
প্রত্যাবর্তন করিয়া 'শ্বপ্নবাণী” প্রকাশ সম্বন্ধে একরূপ উদাসীন ছিলাম বলিলেও অত্যুক্তি 
হয় না। 

' মৃত্যু-বিভীষিকা-্রষ্টা পথত্রান্ত দিশাহারা পাস্থ-_দুরাগত কণ্ঠের জীবন্ত শব্দ-ঝঙ্কার 
শ্রবণে যেমন পুনর্জীবন প্রাপ্তির আশা প্রাপ্ত হয়,-তেমনি এক চিন্তামগ্ন স্তব্ধ সন্ধ্যায় 
সবপ্নবাণী সদৃশ সাহিত্য-সম্তাজ্জীর অভয় “পত্রবাণী” সম্বল করিয়া আমরা পুনরায় সাহিত্য- 
সম্রাজ্ী-ভবনে উপস্থিত হইলাম। দেখিলাম, বাংলার বীণাপাণি শয্যাশ্রয় ছাড়িয়া উঠিয়া 
বসিয়াছেন। আমাদের দেখিয়াই বীণা বিনিন্দিত কম-কণ্ঠে অমরার অমিয়া ঢালিয়া, বাংলার 
মাতৃমরী ব্রতধারিণী সাহিত্য-জননী কহিলেন, “এসেছ! আহা, বড় লোকসান হ'ল 
তোমাদের! কি করি বল, শুয়ে শুয়েও তোমাদের প্রুফ দেখে দিয়েছি, নিজের হাতে 
লিখে, বাকীটুকু শেষ করে দেবো, এমন শক্তি এখনও পাইনি- এখনও পথ্য পাইনি! 
_তবুও আজ লেখা শেষ করে দেবো তোমাদের। মুখে বলি আমি, ,লিখে যদি নিতে 
পারো তোমরা-” 

ওঃ, গ্রাহক মনোরঞ্জনার্ঘে কি কষ্টই না জানি দেবীকে সে দিন দিয়া আসিয়াছি! 
শয্যানিন্রে সাহিত্য-সন্তাজ্জীর পদপ্রান্তে বসিয়া তাহার আদিষ্ট শব্দগুলি লিখিবার সময় মনে 
হইতেছিল, যেন বঙ্গীয় উপন্যাস-সাহিত্য লিখন প্রণালীর “ক” 'খ' শিখিতেছি। যাই হোক্‌, 
প্রকাশের বহু বিলম্ব হইলেও 'স্বপ্নবাণী'তে শ্রদ্ধেয়া স্বর্ণকুমারী দেবী মহোদয়া যাহা দিয়া 
গেলেন ও পরিসমাপ্তিতে যাহা দিতেছেন,--বর্তমান উপন্যাস-সাহিত্য যুগের প্রত্যেক 
লেখক, লেখিকার তাহা দেখিয়া, লেখার প্রতিযোগিতায় ঈর্ধা হওয়া উচিত। 

পরিশেষে সব্ধসাধারণ্যে ইহাই আমাদের বিনীত নিবেদন যে, 'শ্বপ্নবাণী” বইখানিকে 
কেবল 'নভেল" পাঠোপযোগী মনে না করিয়া ইহার মধ্য হইতে এই অবসরে সাহিতোর 
সারাংশটুকু বুঝিয়া লইয়া, সকলেই নিজের শিক্ষা ও অপরের শিক্ষার সুবিধা করিয়া 
রাখিবেন_তাহা হইলেই যথেষ্ট হইবে। 

বিনীত প্রকাশক- 
শ্রীঙ্গোষ্ঠবিহারী দত্ত 
শ্রীশরৎচন্দ্র পাল 


১২. মিলন-রান্রি। শ্রীমতী স্বর্ণকুমারী দেবী। গুরুদাস চট্টোপাধ্যায় এণ্ড সন্দ্‌, 
২০৩/১/১, কর্ণওয়ালিস্‌ স্ত্রীট, কলিকাতা । জ্যোষ্ঠ*--১৩৩২। মুল্য-_দুই 'টাকা। 


পৃষ্ঠাসংখ্যা : ২৮৫ 
মোট অষ্টাত্রিংশ পরিচ্ছেদ ও “'অস্তিম কাহিনী” শীর্ষক উপসংহারে উপন্যাসের পরিসমপ্তি। 


গ্রহথপঞ্জি ৪8৪৯ 
ছোটগল্প 


১. নবকাহিনী ও অন্যান্য গল্প। শ্রীমতী স্বর্ণকুমারী দেবী প্রণীত। তৃতীয় সংস্করণ, 
১৯১৪। পৃষ্ঠাসংখ্যা : ১৮৭। সূচি : কুমার ভীমসিংহ (পূ ১১, ক্ষত্রিয় রমণী 
(প্‌ ১৮১, ক্ষত্রিয়ের স্ত্রী, অশ্ব ও তরবারি (পৃ ৩৫), সন্নযাসিনী পৃ ৪৩), প্রতিশোধ 
(পূ ৬৩), যমুনা (পূ ৭০), কেন (প্‌ ৮৮), আমার জীবন (পৃ ৯৭), লজ্জাবতী 
(প্‌ ১১৫), নৃতন বালা (পৃ ১৪০), চাবি চুরি পৃ ১৫৬), রক্তপিপাসু (পৃ ১৭৬)। 


আখ্যাপত্রের উন্টোদিকের পৃষ্ঠায় লেখা আছে : 
কান্তিক প্রেস 
২০, কর্ণওয়ালিস্‌ সীট, কলিকাতা । 
শ্রীহরিচরণ মান্না দ্বারা মুদ্রিত ও প্রকাশিত। 


উপহার। 
স্বামিন 
সংসারের অন্ধকার ঝটিকা 'পীড়নে 
যখনি কাতর দ্বেহ, অবসন্ন প্রাণ, 
প্রীতিদীপ্ত পুণ্যরূপে নয়ন ভরিয়া 
দাড়াও সমুখে দেব, কর শাস্তি দান! 
প্রেমের পরশে তব দলিত হৃদয়, 
নবীন জীবন লভে, ফুলে ফুলময়! 
স্বর্গের প্রভাত তুমি প্রশান্ত বিমল। 
বিধাতার মূর্তিমান আশীষ মঙ্গল! 
তোমারি প্রসাদ এ যে তোমারি কল্যাণ-_ 
তোমারে করিনু আজি উপহার দান। 
| প্রথম সংস্করণের প্রকাশকাল ১৭ আগস্ট, ১৮৯২ সাল] 


২. মালতী ও গল্পগুচ্ছ। শ্রীমতী স্র্ণকুমারী দেবী। মূল্য : বারো আনা। 
পষ্ঠাসংখ্যা : ১০৬। [ প্রকাশতারিখ নেই]। ১৭১ ১০১/ং সেমি। 
আখ্যাপত্রের পরপৃষ্ঠায় আছে : 
প্রকাশক : শ্রীমণিলাল গঙ্গোপাধ্যায় 
ইগ্ডিয়ান পাবলিশিং হাউস 
২২, কর্ণওয়ালিস্‌ গ্রীট, কলিকাতা । 


কাস্তিক প্রেস 


২০, কর্ণওয়ালিস ছ্ট্রীট, কলিকাতা 
শ্রীহরিচরণ মান্না ছারা মুদ্রিত। 


স্বর্ণ, র. স.: ২৯ 


৪৫০ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 
সুটা 


মালতী ১ 
জীবন অভিনয় ৪8০ 
পেনে শ্রীতি ৪৫ 
মিউটিনি ৭২ 
অমরগুচ্ছ ৮৫ 


[ প্রথম সংস্করণের প্রকাশকাল : ১৯১০ সাল] 


উপহার 
শ্রীযুক্ত মণিলাল গঙ্গোপাধ্যায় 
শ্নেহাম্পদেষু- 

সযতনে গাথে তারা যারা সঁপে মালা, 
পরে যারা তারা ধরে-করি হেলাফেলা। 
অযতনে গাঁথা এই স্ত্রেহে বাঁধা গুচ্ছ, 
তোমার নিকটে বৎস নহে কিন্তু তুচ্ছ। 
জানি মনে সত্য ইহা, নহে কোনও ভুল, 
বিশ্বাস আনন্দে তাই হৃদয় আকুল। 


নাটক/প্রহসন/কাব্যনাটা/গীতিনাট্য/নাট্যোপন্যাস 


১. বসন্ত-উৎসব। গীতিনা্য। ““দীপনিবর্বাণ”-লেখনী-প্রসৃত। কলিকাতা । বাঙ্দীকি যন্ত্রে। 
শ্রীকালীকি্কর চক্রবর্তি কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত। শক ১৮০১। পষ্ঠাসংখ্যা : ৪৩। 


উপহার। 
ভাই বিহঙ্গিনি, 
সখিলো জনম ধোরে 
ভাল যে বেসেছি তোরে, 
নে লো তার নিদর্শন- এই উপহার, 
হৃদয়ের আদরিণি-বিহগি আমার! 


গ্রন্থ- সমালোচনা : 


10501210 (/152/9..-1095 10010 110 (11610, [08558595 01 91101) 11101119510 [09901009810 
21101800181 ৬010) 07815010959 110010 ৫000010৬111 178165 105 ৬/৪9 (0০৬০1 19৬০1 
01730175911 11097800016. 1110 50178511100. 8, 21, 270 33, 0110 99199019811 0119 0116 
11) 09৫10801017, 216 (19 [00991610, 9170179৬০21 23001911619 09110816 10801. 11216 
15 10111610010118 11) 13176911, (180 ৮৪100 01, ৯/13101) 15 50 (1১070118119 ০1)8509 
810 5৮/99, 01101) 111 01)017া)5 01209০02100, 1)61610019, 110186 90 ৬/511 ০8108018050 
(017710109৬০ 01) 18506 01 012 1019-5017)5 0010110. ৮/০ 112৬9 11005 116510801011 11) 
000191119 101781 11 ৮/111, 01170 01501). 0806, 19০01000101156 (0122 2%1501716 5016 01 


গ্স্থপঞ্ভি ৪৫১ 


009012-৮11111)5 11 3618011 09 81116 10 81569109 00116 0170 00010] ৬1001 ৬/1101) 
(50 1701011 ৮/01105. ১5 ৬/919290110, 105 7)01111) 00991011655 21101911091 5৬/১০(11955 
১0301 11901) 015, 10 ৬/6 1961 0511 ৮/০ ৬/019 11) & +101001৩ 01151011019 119101011655”, 
10101106901) (116 (911109515 010/115 ৮/107100. %/6 001018119 19001171090 1000 
0106 1980116 [0010110, 0100 511109101)/ ০0101001190 (0170 21101101 011 1101 ৬919 
১%০61101(101000100101. ৬/০ 51111 1)9 0190 10 59০11 111 01191101105 01 ০৬০11690001 
01130110911 11161910110. 

৬/910থা 0১০ 90111)01 15 81809 019 ৬০1 10509009010 793018811 1201)11 01 
0০91081000. 1015 0815101101/ (0 17181009 50119 161800101)5 01 51101 01101091 ০911015 
11) (0৮001101104) ৬/11215. ৬৬০ 010170111101111090 (0 001111091101100 51101) [011019110, 
10115 (1216 01 1)60695511% (011011) (10 1910501)(0850. £2527116 (/154৮ ০017 3001 


1001) 103 0৬1) 111105. 
11141) 141710)" 


[1015 01101111111 110010 ৮/011015, 999 01100015(21)0, (106 [01000101101 018 1739119911140), 
001)01১/15910)0৬/1) 85 0110 20101101055 011)11)1111)0/1. [01095 থা) 111761150 11000195( 
10105. ৬/11101) 0১ 0190 10010110110 (0 01) 11115011005 18011) 11) 13911901. 1 
 810৬/5, 111 00 01991051 1101)111 [005511)10, 000 11701 20৬91100595 (019 ৫011৬০0 
10017) এ ১41)০1101 01001 01117011001 (101111110 811)0170 1০170165. 

[11911071191 01 0700101010 [16009 117 73011501115 5111911, 177010111955 (11011001101 
0100০090810 102090019 01705. 21)0 11111901015 2100 007010815 ০1994111015 01 0106 
1000110(01019111510181)0৬০ 110100 0111)10 1000 (0 8 101001 0101001-8 ৬/111015, 
(113 50195 101 (100 11991 [00111091116 11101955 11101 010 01 50776 17092101119. 310 
11০1০ ৬/০110৬0 2. ৬/011 00111001111118 91101100101 9%00115106 90185. 1116 5০01165 816 
91] ৮/০11 ০017091৬০0. 4৮10 ৬/০ 010 01010111011 (0109. 105 10100106101) 15 9 11791190 
11101091101) 01 2 011101৬9190 111170 01701611104 19510, 5012191 (0109 10191 ৮/101711) 
[10 01011101101) 01130178011 0000185. ৬৬০ 1189 ৬০1100110 [0 509 4501112 0/150)" 
15 (1101965101151/1/7411) 0100 30109011111500886. 1106 90115 59111) 05 ৫9010980101), 
11105501155 01095919911 0110 01501001111 109৬, 0170 (11059 0150)1811 01704607116 
119৬0 2. 01701171115 ০1060010011 (19 199001. 1176 01810 500119, /১০(] ৬/11101)1011185 
01500 0119 (21111601146) 7021 ৮/101) 0/4251/1 01050190117 018/9115 ০১001516915 
70110. /১10 ৮/০ ০21) ৮/611 00710091৬6 ৬/181 4 (9111715 91060111 ৮/111 119৬0 0) 1176 
08101601109 11091019011 71818000. 17011) ৮/110. ৮/ 1780 5810 000০, ৬/০ 170৬০ 100 
11051191101) 11 95950110176 00019050710 09150 15 & ১0116 01110011105101100111 0170 0021 
1 01105 ৮1৫91 00) 00170 ৬/01105 01165 ০1855 111 105 9101101[10191 (010 110 
[01119 01 5011110101105 8110 6910195510115. ৬/০ 1760110119 ৬151) 10779 178৬6 এ) 


9১0091751৬০ 0110011801011. 
/017/7110 7১1/09110 01)11110/7 


২. বিবাহ-উৎসব। (গীতি-নট্যি )। কলিকাতা, বহুবাজার, শ্রীনাথ দাসের লেন, ১৭নং 
ভবনে, বি, কে. দাস এবং কোম্পানির যন্ত্রে। শ্রীঅমৃতলাল ঘোষ স্বারা মুদ্রিত। 
মূল্য 1০ চারি আনা। পষ্ঠাসংখ্যা : ২৩। 

[ প্রথম সংস্করণের প্রকাশকাল আনুমানিক মে ১৮৯২] 


৪৫২ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


৩. কৌতুক নাট্য ও বিবিধ কথা। শ্রীমতী স্বর্ণকুমারী দেবী প্রণীত। ১৯০১ খষ্টাব, 
জ্যেষ্ঠ মাস। মুল্য ১।।০ টাকা। পষ্ঠাসংখ্যা : ৮১। 


আখ্যাপত্রের উল্টোপিঠে লেখা আছে : 
কলিকাতা, ১১৫নং আমহার্ট ছ্রাট, ভারত যন্ত্রে; শ্রীনারায়ণচন্দ্র ঘোষ দ্বারা মুদ্রিত ও 
প্রকাশিত। 


উপহার। 
শ্রীমতী হিরপুয়ী দেবীকে। 


ধর শ্রেহ উপহার 

রূপ বা নিরূপ মন্দ 

গন্ধ কিবা হীনগন্ধ 

সুর বা বেসুর ছন্দ 
আমার যা৷ বাণী, 
আদরের জানি। 


সূচি : কৌতুক নাট্য-লজ্জাশীলা (পৃ. ১-৬), বৈজ্ঞানিক বর (পৃ. ৭-১৫), লোহার'সিন্ধুক 
(পৃ. ১৬), ষষ্ঠীর বাছা (পৃ. ১৭-১৯), চাক্ষুষ প্রমাণ (পৃ. ২০-২৩), সৌন্দর্যানুরাগ 
(প্‌. ২৪-৩২), গানের সভা পে. ৩৩-৩৭), ব্যাঘ্রসভা পে. ৩৮-৪০), সুল্মার্থ 
(পৃ. ৪১-৪৩), তত্তৃজ্ঞানী (পৃ. ৪৪-৪৬), নিজস্ব সম্পত্তি পৃ. ৪৭-৫২), বিরহ বেদনা 
(পৃ. ৫৩-৫৭), সূ্ষ্প ডাক্তারি পৃ. ৫৮-৬১)। 

বিবিধ কথা- প্রেম (পৃ. ৬৩-৬৬), অভাব (পৃ. ৬৭-৬৯), নৈরাশ্য পে. ৬৯-৭২), 
কাজ পৃ. ৭২-৭৬), সিদ্ধি (পৃ. ৭৭-৮০), মায়া (পৃ. ৮০-৮১)। 


সংস্করণ 


কৌতুক নাটা ও বিবিধ কথা। শ্রীমত্তী স্বর্ণকুমারী দেবী প্রণীত দ্বিতীয় সংস্করণ। 
১৩২০ সাল। মূল্য ১।।০ টাকা। পৃষ্ঠাসংখ্যা : ১১৬। 


আখ্যাপত্রের উল্টোদিকের পৃষ্ঠায় লেখা আছে : 
কান্তিক প্রেস 
২০, কর্ণওয়ালিস গ্ীট, কলিকাতা। 
শ্রীহরিচরণ মান্না দ্বারা মুদ্রিত ও প্রকাশিত। 


্রস্থপঞ্জি 8৫৩ 


উপহার 
শ্রীমতী হিরশুয়ী দেবীকে 


ধর শ্েহ উপহার 
শ্রেহময়ি রাণি, 
রূপ বা নিরূপ মন্দ 
গন্ধ কিবা হীনগন্ধ 
সুর বা বেসুর ছন্দ 
আমার যা বাণী 
আদরের জানি। 
সুচি : কৌতুক নাট্য-লজ্জাশীলা (পৃ ১), বৈজ্ঞানিক বর (পৃ ৭), লোহার সিন্দুক 
(পূ ১৫), ষষ্ঠীর বাছা (পু ১৬), চাক্ষুষ প্রমাণ (পৃ ১৯), সৌন্দর্যানুরাগ (পূ ২৩), গানের 
সভা (পৃ ৩১), ব্যাপ্রসতা (প্‌ ৩৬), সূক্ষমার্থ পু ৩৯), তত্ৃজ্ঞানী (পু ৪২), নিজস্ব সম্পত্তি 
(পৃ ৪৫), বিরহ বেদনা (পু ৫১), সূক্ষ্ম ডাক্তারি (পৃ ৫৬), প্রলয় কাণ্ড (পৃ ৬০), শিক্ষা 
বিভ্রাট (পু ৬৩), মহিলা মজলিশ (পূ ৬৮), ইংরাজদিগের ক্রীড়াকৌতুক (পু ৭৫), 
কল্প্যবেশ-সন্মিলন (পু ৮৪)। 
বিবিধ কথা--প্রেম (পু ৯৩), অভাব (পৃ ৯৭), নৈরাশ্য (পৃ ৯৯), কাজ (পু ১০২), 
সিদ্ধি (পৃ ১০৭), মায়া পূ ১১০), সত্য (পৃ ১১২), নিবর্বাণমুক্তি (পৃ ১১২), মহামিলন 


(প্‌ ১১৬)। 


8. দেবকৌতুক। কাব্যনা্য। শ্রীমতী স্তর্ণকুমারী দেবী। মূল্য ১1০। ১৩১২। 
পষ্ঠাসংখ্যা : ৯৬। 


বিবাহ-যৌতুক। 
স্বপন-রতনে গাঁথা অপুর্ব যৌতুক! 
চিরফুল্ল গন্ধাকুল, অনাদি কৌতুক। 
পবিত্র উৎসব রাতি, লহ দৌহে কণ্ঠ পাতি 
এ বন্ধনে বসুমতী, সুধন্য হউক। 


৫. কনে-বদল। [ প্রহসন] | আখ্যাপত্র ছিন্ন।]। পৃষ্ঠাসংখ্যা : 8৪1 
প্রহসনটি দুটি অঙ্কে সমাপ্ত। প্রথম অঙ্কে-৪টি দৃশ্য এবং দ্বিতীয় অঙ্কে পাঁচটি দৃশ্য ও 
একটি শেষ দৃশ্য--অর্থাং ছয়টি দৃশ্য আছে। 


8৪৫৪ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 
উপহার । 


বৎস, 
কর কাজ চিরোতসাহে, অশ্রান্ত অটল ; 
ধন্য কর, ধন্য হও, সাধ সুমঙ্গল। 
হাসি খুশী এ কৌতুক, 
ক্ষণিকের খেলাটুক, 
বিশ্রাম আরাম শুধু_ শুধু নব বল। 
| প্রথম সংস্করণের প্রকাশকাল : বৈশাখ ১৩১৩ (১৯০৬ ইং) 


সংস্করণ 


কনে-বদল। [ প্রহসন ]। [ আখ্যাপত্র নেই]। পৃষ্ঠাসংখ্যা : ৫৬ + 'নাট্োল্লিখিং 
ব্যক্তিগণ" নামক চরিত্রতালিকা সম্বলিত পৃষ্ঠা-১ + প্রস্তাবনা ১। 
| তিনটি অঙ্কে প্রহসনটি সমাপ্ত। ] 
[ পূর্বোক্ত গ্রন্থে দ্বিতীয় অঙ্কে পাঁচটি দৃশা ও একটি শেষ দৃশ্য অর্থাৎ ছয়টি দৃশ্য ছিল। 
বর্তমান গ্রন্থটিতে প্রথম অঙ্কে তিনটি দৃশ্য, দ্বিতীয় অঙ্কে তিনটি দৃশ্য, তৃতীয় অঙ্কে তিনটি 
দৃশ্য। তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যটিকে 'শেষদৃশ্য” বলা হয়েছে। একটি উপশিরোনামও 
আছে--'মিলনোৎসব'। এই বইখানিতে “প্রস্তাবনা” অংশটি যুক্ত হয়েছে ।| 


৬. পাকচক্র। (প্রহসন) । শ্রীমতী স্বর্ণকুমারী দেবী প্রণীত । মূল্য বার আনা। পৃষ্টাসংখ্যা : 
৭০। [ প্রক্শতারিখ নেই]। ১৭১৮ ১০১/২ সেমি। 
আখ্যাপত্রের পরপৃষ্ঠায় আছে : 
প্রকাশক 
শ্রীমণিলাল গঙ্গোপাধ্যায় 
ইগ্ডিয়ান পাবলিশিং হাউস 
২২ কর্ণওয়ালিস স্ট্রীট, কলিকাতা । 


কান্তিক প্রেস 
২০, কর্ণওয়ালিস ষ্ট্রীট, কলিকাতা 
শ্রীহরিচরণ মান্না ছ্বারা মুদ্িত। 
উৎসর্গ অংশ এইরকম : 
স্রেহাস্পদ 
শ্রীযুক্ত অসিতকুমার হালদারকে। 
,  বিবাহযৌতুক 


হাসিতে রটি দিলাম গছি__ 
এই,-কৌতুক নব ধীধা- 
তোরে-যৌতুক উপহার। 


গ্রন্থপঞ্জি ৪৫৫ 


তুমি, যতনে যত খুলিবে তত 
পড়িবে পাকে বীধা,_ 
প্রাণে ছুটিবে-হর্যধার।__ 
[ প্রথম সংস্করণের প্রকাশকাল আনুমানিক ফেব্রুয়ারি, ১৯১১] 


৭. রাজকন্যা। (নাট্যোপন্যাস)। শ্রীমতী স্র্ণকুমারী দেবী প্রণীত প্রাপ্তিস্থান ১ সানি পার্ক 
বালিগঞ্জ কলিকাতা ।[ প্রকাশতারিখ নেই ]। মূল্য আট আনা। পৃষ্ঠাসংখ্যা :৮২। সচিত্র । 
আধখ্যাপত্রের উল্টোদিকের পষ্ঠায় লেখা আছে : 
প্রকাশক 
শ্রীমণিলাল গঙ্গোপাধ্যায় 
ইণ্ডিয়ান পার্রিশিং হাউস 
২২, কর্ণওয়ালিস স্ট্রীট, কলিকাতা 


কান্তিক প্রেস 
২০, কর্ণওয়ালিস ছ্্রীট, কলিকাতা 
শ্রীহরিচরণ মান্না দ্বারা যুদ্রিত। 


উপহার 

এসো এসো ওগো প্রসাদকুমার, 
এসো কল্যাণি, রূপসীবালা, 
শোনাব একটি করুণ কাহিনী 
ছুটে এসো কাছে, রাখিয়ে খেলা। 
তারো নাম ছিল কল্যাণী দেবী- 
রাজার মেয়ে সে,-গরবী নয় ; 
রূপ তোর মত অতটা না হোক 
গুণে কিন্তু সেরা বলিতে হয়। 
বড় হবে যবে দুটি ভাই বোনে 
এমনি-সত্যে রহিও ধ্রুব, 
সার্থক হোক নাম তোমাদের_ 
এই দিদিমার আশিস্‌ শুভ। 

| প্রথম সংস্করণের প্রকাশকাল : ১৭ এপ্রিল, ১৯১৩ ] 

৮. নিবেদিতা (না্টিকা)।[ আমাদের দেখা কপিতে আখ্যাপত্র ছিল না]।| প্রকাশতারিখ 


বা মূল্যের উল্লেখ নেই]। [ প্রথম সংস্করণের প্রকাশতারিখ ৩ এপ্রিল, ১৯১৭ ]। 
পৃষ্ঠাসংখ্যা : ৬০। ১৬৮১০ সেমি। 


প্রকাশক 
শ্রীঅবিনাশচন্দ্র চক্রবর্তী 
৩, সানি পার্ক, বালিগঞ্জ 


৪৫৬ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


কান্তিক প্রেস 
২২, সুকিয়া ছঁট, কলিকাতা 
শ্রীহরিচরণ মান্না দ্বারা মুদ্রিত। 


মহিলা-সমাজে অভিনয় জন্য এই নাটিকাখানি রচিত হইয়াছে । শিল্প-সমিতির বিধবাশ্রম 
এবং স্ত্রীমহামগুলের শিক্ষয়িত্রী-ভবন নির্মাণ করিতে উভয়পক্ষের যে খণ হইয়াছে, 
_উ্হার অভিনয় অর্থে যদি সে খণ কথঞ্চিৎ পরিমাণেও পরিশোধ হয় তবে এ রচনা 
সার্থক জ্ঞান করিব। 


উপহার 
মহারাণী শ্রীমতী সুনীতি দেবীকে। 


হাসি অশ্রু দিয়ে গাথা এই মালা গাছি, 
তোমারে পরাতে, হের--সখি, আনিয়াছি। 
এ নহে রতন গুচ্ছ_-হীরা মুক্তা রাশি,_ 
-বচন রচন তুচ্ছ ;-তবু ধর হাসি। 


৯. যুগান্ত কাব্য নাট্য। শ্রীমত্তী স্বর্ণকুমারী দেবী । মূল্য আট আনা। | /১11 0181১ 1২০১০১০]। 
| প্রকাশতারিখ নেই]। পষ্ঠাসংখ্যা : ৩৬। ১৬১ ১০ সেমি। 
আখ্যাপত্রের উল্টোপিঠে লেখা আছে : 


প্রকাশক 
শ্রীঅবিনাশচন্দ্র চক্রবর্তী 
৩, সানি পার্ক, বালিগঞ্জ, কলিকাতা । 


কাস্তিক প্রেস 
২২, সুকিয়া স্ট্রীট, কলিকাতা 
শ্রীহরিচরণ মান্না কর্তৃক মুদ্রিত 
“উপহার” অংশে আছে : 
বৎস, 
তরুণ অরুণ তব মধুর আলোকে- 
অন্তর বাহির পূর্ণ আনন্দ-পুলকে! 
এমনি কল্যাণ ছটা বিতরিয়া তুমি 
চির ধনা হও, ধন্য কর জন্ম ভূমি। 
মাতৃ হৃদয়ের এই আশীষ বচন-- 
বরমাল্য দেবতার,-করহে ধারণ। 
[ প্রথম প্রকাশ : সম্ভবত ২০ জানুয়ারি, ১৯১৮] 


্রন্থপঞ্জি ৪৫৭ 


১০. দিব্য-কমল। শ্রীমতী স্বর্ণকুমারী দেবী। গুরুদাস চট্টোপাধ্যায় এণ্ড সন্গ। 

২০৩/১/১, কর্ণওয়ালিস স্ট্রীট, কলিকাতা । পীচ সিকা। প্ষ্ঠাসংখ্যা : ১৬৪, 

সি লিরা রসাল [ উপহারপত্রের অপরপষ্ঠে 

|]। 
আখ্যাপত্রের পর-পৃষ্ঠায় মুদ্রিত আছে : 
প্রকাশক : শ্রীহরিদাস চট্টোপাধ্যায়। গুরুদাস চট্টোপাধ্যায় এগু স্গ। ২০৩/১/১ কর্ণওয়ালিস 
স্রাট। কলিকাতা। 
এবং 

প্রিণ্টার-শ্রীনরেন্দ্রনাথ কোঙার। ভারতবর্ষ প্রিন্টিং ওয়ার্কস। ২০৩/১/১ কর্ণওয়ালিস ছ্ট্রীট, 
কলিকাতা । 


উপহার 
ফুটেছিল এ কমল-- 


দেখা দাও ক্ষণতরে! 


কোন্‌ ভূবর্লোকে আজি 

তুমি উষাময়ী জ্যোতি-_ 
জানিনাত! দেখিবারে 

আকুল ব্যাকুল অতি! 


দেখাও সে অভিনব 
প্রকাশি উজলরূপে 
নয়ন-নিঝর লোরে! 
[ নাটকটি তিনটি অক্কে সমাপ্ত। প্রতিটি অস্ক চারটি দৃশ্য সম্বলিত। নাটকের প্রথমে একটি 
প্রস্তাবনা অংশ এবং শেষে একটি উপসংহার অংশ আছে। | 


প্রবন্ধ (বৈজ্ঞানিক পুস্তক) 


১. পৃথিবী। দীপ-.নিবর্ধাণ প্রড়ৃতি রচয়িত্্ী জ্রীমতী স্থর্ণকুমারী দেবী প্রণীত। কলিকাতা । 
আদি ব্রাহ্মসমাজ যন্ত্রে শ্রীকালিদাস চক্রবর্তী কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত। আশ্বিন ১২৮৯। 


৪৫৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


পষ্ঠাসংখ্যা : ১৮৪, উপহারপত্র ১, সংশোধনপত্র ২, সূচিপত্র ৪, ভূমিকা ৪, 
উপক্রমণিকা ২৪৭ 02171010106 সি5$$ ১৪। মোট ৯ অধ্যায়ে গ্রন্থের পরিসমাপ্তি। 
শিরোনামের ঠিক নিচে নিশ্রোক্ত শ্লোকটি উদ্ধৃত হয়েছে : 
তম আসীত্তমসা গৃঢ়মগ্রেহপ্রকেতং সলিলং সবর্বমাইদং। 
তুচ্ছ্যেনাভপিহিতং যদাসীত্তপসম্তমহিনা জায়তৈকং ॥ 

ঝশ্েদঃ ১০। ১১। ৩ 
সূচি : ভূমিকা (পৃ ১-৪), উপক্রমণিকা (০-১॥০), সৌর পরিবারবর্তী পৃথিবী (১-১৪) 
[ সৌর পরিবার, ছায়াপথ, স্থির নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, এবং গ্রহ খণ্ড, প্রাটান হিন্দুদিগের 
গ্রহ, রাহু, কেতু, শক্তি অবিনশ্বর, মাধ্যাকর্ষণের নিয়ম, কেন্দ্রানুগ, কেন্দ্রাতিগশক্তি, 
ধূমকেতু এবং উক্কাপিগু, সৌরপরিবার ভুক্ত ধূমকেতু ও তাহার কক্ষ, জ্যোডিয়্যাক্যাল 
লাইট, উক্কাপিণ্ডের সহিত ধূমকেতুর ঘনিষ্ঠ সম্বন্ধ । ]; পৃথিবীর গতিপ্রণালী (১৫-৫৩) 
| পৃথিবীর আয়তন এবং আকৃতি, টলেমি, কোপার্ণিকস্‌, পৃথিবী আপনাকে আপনি আবর্তন 
করে, এ বিষয় যুক্তি, দিনরাত্রি, দিন রাত্রির বৈষম্য, পৃথিবীর সূর্য্য প্রদক্ষিণ, খতু পরিবর্তন 
হইবার কারণ, বিষুবরেখাবর্তী প্রদেশে খতু পরিবর্তন, ক্রান্তিপাতের বক্রগতি হইবার 
কারণ, এই গতি হেতু আমরা যে দুই তিনটি ঘটনা দেখিতে পাই, ধ্রুব নক্ষত্র সবর্বদা 
এক থাকে না, নাক্ষত্র বৎসর, সৌর বৎসর, হিন্দু এবং ইউরোগীয় গণের বৎসর গণনা, 
সৌর ব্যবধান বৎসর, পৃথিবীর কক্ষ পরিবর্তন গতি, পৃথিবীর মেরু কক্ষ পরিবর্তন গতি ]; 
পৃথিবীর উৎপত্তি (৫৪-৭০) | কাণ্টের মত, সার উইলিয়ম হারসেলের মত, লাপলাস, 
সার উইলিয়ম টম্সন, এবং হেল্ম হোলটস, সূর্যের উত্তাপ আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, 
সূর্যের উত্তাপ ক্ষয় হইবার সম্ভাবনা, কি প্রকারে সূর্যোর উত্তাপ সমভাবে রক্ষিত হইতেছে, 
সূর্যা শঙ্কৃচিত হইয়া সমভাবে উত্তাপ রক্ষা করিতে কি পরিমাণে সূর্যের সঙ্কোচন আবশ্যক, 
সূর্যা পরিত্যক্ত বাম্পীয় চক্র কি প্রকারে গ্রহ হইয়া দাড়ায়।], ভূপঞ্র ৭১-৯৪) 
| পর্বতের উৎপত্তি, আগ্নেয় পর্বতের উৎপত্তি, আটিকা, যে সকল পদার্থে ভূপঞ্জর 
গঠিত হইয়াছে, সামুদ্রিক স্তর-সংস্থিতির উৎপত্তি সময় নির্ণয়, পৃথিবীর যুগবিভাগের 
তালিকা, জীবশূন্য সময়, উত্তিদ জীবের অগ্রে জম্মিয়াছিল, প্রারস্ত বা ইনফ্রা সাইল্যুরিয়ান 
কাল, লরেঙ্গিয়ান কাল, ক্যামব্রিয়ান কাল, প্রথম যুগ, সাইল্যুরিয়ান অন্তর যুগ, ডিবোনিয়ান 
অন্তর যুগ, কারবণিফরস অন্তর যুগ, লাইম্ষ্রোন্‌ গর্ভ যুগ, মৃদঙ্গার গর্ভ যুগ, অধ্যাপক 
ফিলিপ্সের গণনা, পারমিয়ান অন্তরযুগ। ]; দ্বিতীয় প্রস্তাব (৯৫-১০৭) [ দ্বিতীয় যুগ, 
্রিস্তর অন্তর যুগ, জুরাসিক অন্তর যুগ, রিটিক গর্ভ যুগ, মেরিথ্যানিং ওয়োলাইট গর্ভ যুগ, 
স্তন্যপায়ী জীবের প্রথম আবির্ভাব, ক্রিটেস্স অন্তর যুগ। ]; তৃতীয় প্রস্তাব (১০৮-১২৮) 
[ তৃতীয় যুগ, ভারতবর্ষের উত্তর প্রদেশ দাক্ষিণাত্যের সহিত এ সময় সম্ভবতঃ সংলগ্ন 
ছিল, এ বিষয়ে ভূবেত্তা ব্যানফর্ডের যুক্তি, সিদ্ধুগাঙ্গ প্রদেশ সমতল হইবার কারণ, 
ইয়োসিন অন্তর যুগ, মায়োসিন অন্তর যুগ, চৈনজাতির প্রবাদ, মাশটডন হস্তি সম্বন্ধে একটী 
এঁতিহাসিক সত্য গল্প, প্লায়োসিন অন্তর যুগ, জলচর স্তন্যপায়ীর প্রথম আবির্ভাব। ]; চতুর্থ 
প্রস্তাব (১২৯-১৫৮) [ চতুর্থ যুগ, প্রায়োসিনের পরবর্তী কাল, মামথ, আধুনিক কাল, 
আসিয়ার বন্যা, ইয়ুরোপীয় বন্যা, হিমশৈল কার্যাকাল, হিমশৈল কালের দারুণ শীতের 


গুছপঙ্জি ৪৫৯ 


আনুমানিক কারণ, মনুষ্ের জম্ম ও আসিয়ার বন্যা, মনুষ্যের জন্ম সময় নিরূপণ দুঃসাধা, 
এই সম্বন্ধে প্রমাণ, মনুষ্যের উৎপত্তি, পশু হইতে মনুষ্যের প্রভেদ, আভেরনস্থ অসভ্য, 
মনুষ্যজাতি এক পিতা মাতা হইতে উৎপন্ন কি না এ বিষয়ে মতামত, আসিয়ার বন্যা, 
একটি আধুনিক বন্যার বিবরণ । |) ভূগর্ভ (১৫৯-১৭ ১) [ ভূগর্ড সম্বন্ধে প্রধান চারিটি 
মত, প্রথম মত সমর্থক যুক্তি, দ্বিতীয় মত সমর্থক যুক্তি, হপ্কিন্গস, দ্বিতীয় মতের বিরুদ্ধ 
যুক্তি, জর্মাণ বৈজ্ঞানিক সাইমেন্স, দ্বিতীয় মত সমর্থক অন্যান্য যুক্তি, ইহাদের বিরুদ্ধে 
আপত্তি, সাইমেন্স তৃতীয় মত সমর্থক যুক্তি, এই যুক্তির মূল্য, চতুর্থ মত সমর্থক যুক্তি, 
ইহার বিরুদ্ধে আপত্তি, প্রথম মতটি অধিক সম্ভবপর, পালমিয়েরি, সার জর্জ এয়ারির 
মত।]; পৃথিবীর পরিণাম (১৭ ২-১৮৫) [ পৃথিবীজাত সকল বস্তুর তিন অবস্থা, পৃথিবীর 
জীবন ও মৃত্যু, চন্দ্র মৃতগ্রহ, পৃথিবীর মৃত্যু সম্ভাবনা, গ্রহের জীবনের প্রধান কারণ প্রলয়, 
পৃথিবীর গতি লাঘব হইয়াছে, চন্দ্রের গতি বৃদ্ধিশীল, জোয়ার ভাটা পৃথিবীর গতি লাঘবের 
কারণ, পৃথিবীর গতি লাঘবের দ্বিতীয় কারণ, সূর্যের প্রভাব চিরস্থায়ী নয়, শেষ।] 


উপহার 
পরমারাধ্য শ্রীযুক্ত বাবু দেবেন্দ্রনাথ ঠাকুর 
পিতৃদেব শ্রীচরণকমলেষু। 


খেলিতে থেলিতে ক্ষুদ্র শিশুটি যেমন 
পেয়ে কোথা কাচ ভাঙ্গা, মাটী বা উপল রাঙ্গা, 
মনের আগ্রহে ছুটি, বার বার পড়ি উঠি, 

সঁপে আসি মার করে সে অমূল্য ধন। 


বিজ্ঞান জগত মাঝে স্থলিত চরণ, 

ক্ষীণ হস্ত বাড়াইয়ে কি পাইনু কুড়াইয়ে, 
দেখ দেব একবার মেলিয়ে নয়ন। 

মা আমার নাই আর, ছুটে যাব কাছে যাঁর, 
জনক-জননী দেব তুমিই আমার। 

পৃূজিতে চরণ তব আজিকে আগ্রহ নব 
এসেছি পিতা গো নিয়ে এই উপহার! 


ভূমিকা 
গণিত শাস্ত্রের সাহায্য ব্যতীত বিজ্ঞানের অন্তরে প্রবেশ করা অত্যন্ত কঠিন; নানা 
কারণবশতঃ অঙ্ক-শিক্ষাও সকলের পক্ষে ঘটিয়া উঠে না,-বিজ্ঞান এইরূপ কষ্টসাধ্য বলিয়া 
ইহা বিশ্ববিদ্যালয়েই একরূপ আবন্ধ। বিজ্ঞানের এই দুরূহ পথ সুগম করিবার জন্য 
ইয়োরোপ ও আমেরিকা দেশে গণিতের সাহাযা বাতীত যেরূপ বৈজ্ঞানিক গ্রন্থ সকল 
প্রচার হইতেছে এই প্স্তকখানি সেই প্রকার গ্রন্থের আদর্শানুসারে রচিত। 


৪৬০ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


পৃথিবী সম্পর্কে আমাদের মনে প্রধানতঃ যে সকল প্রশ্ন উদিত হইতে পারে, তাহারি 
মীমাংসা-স্বরূপ, প্রচলিত বিজ্ঞানের উপদেশ-অনুযায়ী সাধারণের পাঠোপযোগী কতকগুলি 
প্রবন্ধ, গত দুই বৎসরের মধ্যে তত্তববোধিনী-পত্রিকায় ও ভারতীতে প্রকাশিত হয়। 
সেইগুলি পরিবর্তিত ও পরিবদ্ধিতি করিয়া এক্ষণে পুস্তকাকারে প্রকাশিত হইল। 

প্রধানতঃ জঙন্ম্মাণ লকিয়ার, গডফ্রে, নিউকাস, ব্যালফোর-টুয়ার্ট ও ফিগুয়ের গ্রন্থ 
অবলম্বন করিয়া ইহা রচিত, অপরাপর যে সকল গ্রন্থ হইতে সাহায্য পাওয়া গিয়াছে 
তাহা যথা স্থানে স্বীকৃত হইয়াছে। 

বাঙ্গলায় বৈজ্ঞানিক পুস্তক সঙ্কলন সম্বন্ধে প্রধান অসুবিধা পারিভাষিক শব্দের অভাব। 
এ পুস্তকে পূর্ববর্তী লেখক মহাশয়দিগের ব্যবহৃত শব্দ প্রায়ই গ্রহণ করা হইয়াছে--তবে 
দু একটি প্রচলিত শব্দের স্থানে অন্য শব্দও ব্যবহৃত হইয়াছে । সচরাচর অগ্নযুৎগারী পর্বত 
সকলকে আগ্নেয় গিরি বলিয়া উল্লিখিত হয় কিন্তু সংস্কৃত সাহিত্যের জ্বালামুখী শব্দে যখন 
এঁ অর্থটি আরো সুস্পষ্ট হয় তখন সে কথাটিও বা বঙ্গভাষায় চলিবে না কেন? এ উৎকৃষ্ট 
কথাটি বঙ্গভাষায় প্রবেশার্থী করিয়া এ পুস্তকে ব্যবহার করিতে সাহসী হইয়াছি * যে যে 
স্থানে পারিভাষিক শব্দের অপ্রতুল হইয়াছে সেই সেই স্থানে নৃতন শব্দ রচনা করিতেও 
কুষ্ঠিত হই নাই। সকল নৃতন রচিত কথাগুলিই যে গৃহীত হইবে তাহা প্রত্যাশা করি 
না। জীব জগতেও যেমন শব্দ জগতেও তেমনি--যাহা যোগ্য তাহাই জীবিত থাকিবে। 
যদি বিজ্ঞানের পারিভাষিক শব্দগুলি, সকল ভাষায় একই রাখা যায়--তাহাতে ক্ষতি নাই, 
বরং ভাষার উন্নতি হয় দেখিয়া যে স্থানে মনোমত প্রতি-শব্দ না পাওয়া গিয়াছে সে 
স্থানে ইংরাজি মূল শব্দই রাখা হইয়াছে। 

সচরাচর ইংরাজি জ্টৌতিষিক পাঠ্য পুস্তকে বাস্তবিক পৃথিবী সচল এবং সূর্য স্থির 
বলিয়া দিয়া তাহার পর পৃথিবীকে স্থির অনুমান করিয়া, সূর্যোর দৃশ্যতঃ গতি আলোচিত 
হইয়া থাকে কিন্তু তাহাতে পৃথিবীর গতিবিধি যথার্থরূপ বুঝিবার পক্ষে ধাধা লাগিতে পারে, 
সে জন্য এখানে পৃথিবীর বাস্তব গতি অবলম্বন করিয়াই অপর সকল বিষয় আলোচিত 
হইয়াছে। 

অঙ্ক বিদ্যার সাহায্য ছাড়িয়া কোন ইংরাজি গ্র্থে ক্রান্তিপাতের গতি বুঝান হইয়াছে 
এরূপ দেখিতে পাই নাই, এ পুস্তকে সে বিষয়ে যত্ন করা হইয়াছে, কতদূর কৃতকার্য 
হইয়াছি বলিতে পারিনা। 

ডেরাডুনের ভারতবর্ধীয় সরবে অফিসের সুযোগ্য গণিতজ্ঞ এবং জ্যোতিষী শ্রীযুক্ত 
বাবু কালীমোহন ঘোষ মহাশয় এই পুস্তকের প্রথম দুই অধ্যায়ের প্রুফ সংশোধন করিয়া 
যে সাহায্য করিয়াছেন সে নিমিত্ত এইস্থলে তাহার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি । 

উপক্রমণিকাতে আমাদের দেশের প্রাচীন জ্যৌোতিষিক উন্নতি সম্বন্ধে যে কয়েকটি 
সংস্কৃত শ্লোক উদ্ধৃত করিয়া দেওয়া, হইয়াছে তাহার অধিকাংশ শ্লোকই আমাদিগের 


* বোধ হয় এ কথাটি ব্যবহার করা অসঙ্গত হয় নাই, আশ্বিন মাসের ভারতীতে পৃথিবীর পরিণাম 
শীর্ষক প্রবন্ধে প্রথম ইহা ব্যবহার করা হয়। তাহার পর মাসে দেখিলাম চট্টগ্রামের ইতিবৃন্ত লেখক 
শ্রীযুক্ত কৈলাসচন্দ্র সিংহও এ অর্থে উহা ব্যবহার করিয়াছেন। 


গ্রন্থপঞ্জি ৪৬১ 


অনুরোধে পণ্ডিতবর শ্রীযুক্ত কালীবর বেদাস্তবাগীশ মহাশয় অনুসন্ধান করিয়া দিয়াছেন, 
তাহার সেই পরিশ্রমের নিমিত্ত তাহার নিকট উপকৃত রহিলাম। 

আগ্রে মূল গ্রন্থখানি পড়িয়া পরে উপক্রমণিকাটি পড়িলে ভাল হয়, কারণ মূল গ্রন্থের 
আলোচ্য বিষয়ের সহিত উপকব্রমণিকাটি এমন বিশেষ রূপে জড়িত যে অগ্রে উপক্রমণিকা 
পড়িলে তাহার স্থানের স্থানের যথার্থ অর্থ সহজে বোধগম্য না হইতে পারে। 


গ্রন্থ- সমালোচনা : 
পৃথিবী।_দীপনিব্বাণ প্রভৃতি রচয়িত্রী শ্রীমতী স্বর্ণকুমারী দেবী প্রণীত। এখানি একখানি 
জ্যোতিষ ও ভূবিদ্যা সম্বন্ধীয় প্রস্তাবাত্মক গ্রন্থ। বঙ্গ ভাষায় বৈজ্ঞানিক গ্রন্থ অতি বিরল, 
এই জন্য এবং স্ত্রীলোক লেখনী প্রসূৃত বলিয়া আমরা এই গ্রন্থ রচনায় অতীব শ্রীত হইলাম। 
বঙ্গবালা যে দুরূহ বিজ্ঞান শাস্ত্রে পারদর্শিতা লাভ করিয়া গ্রন্থ রচনা করিয়াছেন ইহা অতীব 
গৌরবের কথা। গ্রন্থ রচয়িত্রী সাহিত্য সংসারে খ্যাতাপন্না। ইনি কখন কোন বিদ্যালয়ে 
অধ্যয়ন করেন নাই। অধ্যাব্যবসায় 151০] ও মেধাশক্তি সহায়ে সংস্কৃত ইংরাজি ও বাঙ্গলা 
ভাষায় বিশেষ অধিকার লাভ করিয়াছেন। পৃব্বোল্লিখিত পুস্তকে ইনি ভাবুকতা, কবিত্ব 
ও চরিত্র চিত্র-নিপুণতায় অসাধারণ শক্তির পরিচয় দিয়াছেন। 

সমালোচ্য গ্রন্থের প্রথম প্রস্তাব বিজ্ঞান শিক্ষা সম্বন্ধে । এই প্রস্তাব প্রাটান ও আধুনিক 
বিজ্ঞান শাস্ত্রের ইতিহাস সুচক। ভারতবর্ষই বিজ্ঞানের আদিম জন্মভূমি, বেদবর্ণিত সময়েও 
ভারতবর্ষে বিজ্ঞান চর্চা দেখিতে পাওয়া যায়। বহুকাল পুবের্ব আর্যগণ বীজগণিত জ্যামিতি 
প্রভৃতি শাস্ত্রে যাহা লিখিয়া গিয়াছেন, ইউরোপে তাহা সম্প্রতি আবিষ্কৃত হইয়াছে। 
জ্যোতিবিরদ্যাও হিন্দুদের প্রথম আলোচিত। খুষ্টের জন্মিবার তিন সহম্র বৎসর পূর্বে 
এদেশে জ্যোতিষ আলোচনা দেখা যায়। এদেশ হইতেই জ্যোতিষ ভ্রমে কালডিয়া, মিসর, 
গ্রীস, প্রভৃতি দেশে ব্যাপ্ত হয় । গ্রন্থকত্রী বলেন, পৃথিবী যে সূর্য পরিভ্রমণ করে, ইউরোপে 
ষোড়শ শতাব্দীতে তাহা আব্ষ্কিত হইয়াছে, কিন্তু সহস্রাধিক বৎসর পৃবের্ব আর্য ভর্ 
বলিয়াছেন, “পৃথিবীর আবর্তন বশতঃ£ই স্থির নক্ষত্র মণ্ডল এবং গ্রহগণের উদয় অস্ত 
হইতেছে।” তিনি তাহার পর লিখিয়াছেন, দূরবীণ সৃষ্টি হইবার পর ইউরোপে অল্প কালমাত্র 
সূর্য্য বিশ্ব (901 5905) পর্য্যবেক্ষিত হইয়াছে, কিন্তু মার্কগডেয় পুরাণে রহিয়াছে, “বিশ্বকর্মা 
অল্প অল্প করিয়া সূর্যের তেজ কর্তন করিয়া লইলেন, যে যে অংশ কর্তিত হইল, সেই 
অংশটিতে শ্যামিকা অর্থাৎ কলঙ্ক রহিল।” জ্যোতিষ শাস্ত্রের মূল স্বরূপ যে মাধ্যাকর্ষণ 
নিউটন আবিষ্কার করিয়াছিলেন, সেই নিয়মের আংশিক গ্জান যে পুরাকালে ছিল, তাহার 
প্রমাণ পাওয়া যায়। ইউরোপীয় ভূতত্তববিদেরা পৃথিবীর জীবন ইতিহাসে চারিটি যুগের 
নির্দেশ করিয়াছেন, পৌরাণিক আখ্যানেও তাহার পরিচয় পাওয়া যায়। 

আধুনিক বিজ্ঞানের কথা বলিবার পূর্বে গ্রন্থকত্রী লর্ড বেকনের “আরোহণ প্রণালী” 
(111000001৬9 (1007%) অতি পারঙ্কার রূপে বুঝাইয়া দিয়াছেন। তিনি তৎপরে ভিন্ন ভিন্ন 
বৈজ্ঞানিক মতের স্থল মর্ম বলিয়া বিজ্ঞান চর্চা দ্বারা কি উপকার সাধিত হইতে পারে 
তাহা লিখিয়াছেন। বিজ্ঞান চর্চা জন্যই ইউরোপ এতদূর উন্নত ও গৌরবাপন্ন হইয়াছে। 
যদিও ভারতবর্ষ এক কালে বিজ্ঞানের জম্ম ও আবাসভূমি ছিল, এখন আর এখানে 


৪৬২ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


রীতিমত চর্চা হয় না। আমাদের দুর্দশাও তাহার জন্য। এই প্রস্তাবটি গ্রন্থকর্তী এক জবলস্ত 
কথা গুলি বলিয়া শেষ করিয়াছেন। 

“আজকাল ইউরোপীয়গণ আমাদের এই রত্গর্ভা ভারত ভূমিতে আসিয়া আমাদের 
দেখাইয়া দেখাইয়া রত্ন সকল লুটিয়া লয়েন, আমরা যখন তাহাদের মত শিক্ষিত হইব 
তখন আমাদের আর এরপ দুর্দশা থাকিবে না। এখন অতীত কালেই আমাদের অহঙ্কার, 
স্মৃতিতেই আমাদের মাহাত্য, বর্তমানে আমাদের কিছুই নাই, সুতরাং অতীতের কথা 
নাড়াচাড়া করিয়াই আমরা বাচিয়া আছি। যে দিন বিজ্ঞান আমাদিগকে অনুগ্রহ করিবেন, 
সেই দিন অতীত ছাড়িয়া আমরা বর্তমানের অহঙ্কার হইয়া দাঁড়াইব। সেই দিন 
সবর্বতোভাবে আমাদের উন্নতি হইবে, ধনে মানে, যশে আমরা অন্য সুসভ্য জাতিদিগের 
সমকক্ষ হইতে পারিব।” আমরা গ্রন্থকন্রীর স্বদেশানুরাগিতা দেখিয়া চমকৃত হইলাম। 
আমরা তাহার প্রত্যেক কথায় অনুমোদন করি। 

পৃস্তকখানি অষ্টম অধ্যায়ে সম্পূর্ণ। ১ম অধ্যায় “সৌর পরিবারবর্তী পৃথিবী” শীর্ষক। 
পৃথিবী এবং অপর কয়েকটী গ্রহ উপগ্রহ লইয়া একটি পরিবার, সূর্য এই পরিবারের 
কর্তা। এই সকল গ্রহ সূর্যের চতুর্দিকে অনস্তকাল গৃহিত ভ্রমণ করিতেছে ইহা বৃঝাইবার 
জন্য নিউটনের মাধ্যাকর্ষণের স্থুল নিয়ম পরিষ্কার রূপে বুঝাইয়া দেওয়া হইয়াছে। তৎপরে 
রাত্রি দিবা খতু ইত্যাদি প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা করা হইয়াছে। ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ অধ্যায় 
পৃথিবীর উৎপত্তি ভূ-পঞ্জর স্তর ও তাহার উৎপত্তি কঙ্কাল প্রভৃতি বিষয়ে অতি প্রশস্ত 
রূপে বর্ণিত হইয়াছে। ৭ম অধ্যায় “পৃথিবীর অভ্যন্তর কি?” এই বিষয় ভিন্ন মতের স্থুল 
মর্ম সন্নিবেশিত হইয়াছে, শেষ অধ্যায় পরথিবীর পরিণামের বিষয় লিখিত হইয়াছে। 

পুস্তক মধ্যে পৃথিবী সম্বন্ধে যাহা জানা আবশ্যক তাহা সকলই অতি পরিষ্কার রূপে 
ব্যাখ্যাত হইয়াছে। আলোচ্য বিষয়ে এ পর্য্যন্ত যত গ্রন্থ লিখিত হইয়াছে গ্রন্থকন্রী তাহা 
সমস্ত পাঠ করিয়া তাহাদের স্থুল-মর্ম গ্রন্থে সন্নিবেশিত করিয়াছেন। পুস্তকের ভাষা অতীব 
মধুর ও প্রাঞ্জল। বৈজ্ঞানিক মত যে তিনি এইরূপ মিষ্ট পরিষ্কার ভাষায় বর্ণন করিয়াছেন 
ইহা কেবল গ্রন্থকত্রীর ন্যায় ক্ষমতাপন্ন লেখকেরই সম্ভব। তিনি বঙ্গভাষায় অনেক 
বৈজ্ঞানিক শব্দ সংস্কৃত হইতে নৃতন ব্যবহার করিয়াছেন। বঙ্গভাষায় সাধারণের উপযোগী 
বৈজ্ঞানিক গ্রন্থ এই প্রথম রচিত হইল। পুস্তকাভাবে অনেক বঙ্গবাসী পৃথিবীর বিষয় অজ্ঞ 
ছিলেন ; তাহারা এখন এই পুস্তক পাঠ করিয়া আপনাদের অজ্ঞতা দূর করিতে পারিবেন। 
বলা বাহুল্য যে, বঙ্গভাষা রচয়িত্রীর নিকট বিশেষ উপকৃত রহিলেন। আমরা শিক্ষাবিভাগের 
কর্তৃপক্ষীয়দের এই পুস্তকখানি মাইনার ও নর্ম্মাল পরীক্ষায় একখানি পাঠ্যপুস্তক নির্দিষ্ট 
করিতে অনুরোধ করি। আমরা আশা করি শ্রীমতী স্বর্ণকূমারী দেবী এই প্রকার গ্রন্থ রচনা 


করিয়া বঙ্গীয় নারীগণের মুখোজ্বল করিবেন। 
আনন্দ বাজার পত্রিকা 


1115 15 006 18065 ৬011 0 ওপ77811 5৮172 চা] [09৮1, 09801811061 01 ০4 
৬2116101016 (0৬/175যা)0]) 73801 12060617018 ৭50) 2 88015. 9106 15 9119209 ৬০1 
[8৬০901910109৬/1) 00 00117690915 ৪3 (1১6 20101101655 911010-11701) 2110 56৬0121 


গ্রন্থপঞ্জি ৪৬৩ 


00101100015, ৬/10101) 9০716061৬6৫ 11) 11956 001817113 50719 (1179 280. 01015 9! 
৮/100111201)101)0110 ৬/10061) 01101111080519. 6101610161010-17৬217 ৮101 17101) 
5116 00111101100 1761 1109101/ ০91001 51) ৮9815 90017011191 001101 ৬/01105 ৮/1101) 
[0110৬/60 0112 21101110111 101)10 51100695101) 015010500 1191)81116 01 0106] ৬1001. 
£ঠ10 85 (1959 00015 [7095565584 1691 1761115 170 58৬০ [01017156 01 00016 
60091101109, 90900190101) ৬/০5 11000019119 1116 5 (0 (11011 98101701511), ৬/০ 59001] 
[0 50908100101) ৪ 1050 0% 21010010116 0106 10100 01 0115 (817 ৬/1097, 2) 
01)1)0111109])21)1 ৮/1)101) 85101810106 650020160 0192090118101)117(01951. 1176 [)0110110 
58/ 170৬ 2 20112118120, 910 1100 110৬0106091) 11) 27 5011001, 01110196011) 
500190$, ০0010 ৬/100 00905 11) এ 0118509 110 %10010105 50৮16, 06111080116 50119 
01016 51001951 ৮/011011)0 0101) 19801) 11691100170 01510198110 20711181016 49100) 
10 1001119 01117001817. 91111011 9৬21710 10001701110651,170000, 15 81) 011181770111 
(01161 58%. 010 (01791 ০0101. 

৬/০ 2০ ৬০1% /184 (0 569 (1101 (1015 (91611000 01101101955 00০59 1701 2110৬/ 101 
[009/615(0191)9111019. 17011051[101000101101)- 1196 ৬/011061010 05 10119 3)30211)5 
1101 1910811801017. 91)01790 [010%19051 ৬/1111017 10177917065 0110 1810, [009110901 0110 
00919010 [019095. 11715 111011119৬০ 10৫ 0170 [0410110 10 500010095 (1101 1901 [90 ৮/০15 
01010150909/0170 0119 11010 011111017100101. [1 51001. 01 11111)1955101) ৮/85 0199090, 
1 ৮/010 16 1617)0%9 0% 1116 [01050171 ৮/011 ৮/1101 0০915 01501911110 5/010005. 
[17941101151 51010115070 0151 5010170100 ৮/0110 /110101110% 2 73118911194, 15 
8 00119010101) 0170 19101111010 501105 010810915 0178€ 81019989100 011) (1179 00 (1119 
৮/10111]) 1019 1951 (৬0 01 01069৩ ১০০15 10) 0119 108005 01 0116 ৬/911-1010%1 30178911 
70917109010915--016 19521000111 12001109210 0116 131918101. 1176 01101101955 
11110171175 815 11) 0179 [0191906 1178€ (11052 10809151799 09011 0819111 109৬1590 170 
|1) 1110119 [18095 010011615 1০-৬/11001). 11) 11000000107 (0 010 00991 1১ ৬/01101 
1019 (1101) 919955118106109. [(009915 (9901001% (001) 9১191] 01101091011 ৬1055 
50175101119211717)5. 9109 [9011015 0811 11)81111019 ৮/95 (156 01101001900 01501017009, 8100 
(1990291111) (1১6 ৬০010 011765 ৮/৪ 01110 11701081015 010172 50101101110 9000011017191105 
01081 (016-18011015. [102 01101011011101815 01115011019) 001101%2050 95001011) ৪ 
19951110199 (1)09050110 /9215 060019 (119 ০0])])61)061)61)00111)6 01011501201) 912) 0170 
11 9/25 ি0ো 11016 0181 076 ০0110126101 01 01015 50101106 918001911) ০2১00911090 (0 
€01181059, 29100, 0170 019906. 717019৬/ 0120 0176 5101) 5021105 11001011155 11) (119 
০617016 ৬/111109 0176 92101) 8110 (170 001701 [0191)605 1601৬981001 11 /09111809 10101) 
11115111019 0১ 00001010115 11) 0116 5151601701) 00110001, 0011 911711201 9৬017181601] 
[9৬1 0010195 & 19955880 ০01 4১178 81780095 ৬/011 ৬/1017 010৬০5 ০0701815191 
0180 07০ 12/ 925 10101) 11) 11018 11016 0101 এ 07098158110 ৮০815 1091019 105 
01900/01% 11 [011019. 11101), 5106 81555 5 8 510108 0011) (10০ 14191001000 1012118, 
৬/11101) 0011017502165 0)2111)6 2501017017015 01411016171 [11019 ৮/০16 2৮/০1০ 01 06 
65%1500106 01 5010 5000 1017 09019 076 117৬6110101 01 091950009 ৪$ 8150 01 
00111709001) 01 01805630019 ৮4111) গিযা1179- ৯8911, 915 00155 ৪17855856 001) 0119 
91011001112 911010111 01 31185121901191112 ৮৮17101)170108095 09১0170111610059101110 
01৪8 00110011101 (176 250101101161 180 81010170866 1০/1015 21270 1098. 1116 
70০09009101 05 00115150 01 918170011811615. 1109 ঠা (৮/0 01181000019 82161081661) 011) 


৪৬৪ স্ব্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


৮/101) & 09501110101) 01 0)9 01106101)00090195 0011[0115116 0119 50181 59510) 0110 01 
[16 ৬০11085 11011019501 1176 ০0111) 25 8150 01 (110 11112511101 111195 210 [0011)15 
৮/1)101) 016 30000956000 06 018৬/1) 011 105 51118002101 002 [00110050 01 190111090117 
850170110711091 00101811015. 11911990100101)8100061511000 0119 70850101501 01110 
51000 10010701119 11001) 1. 0170 06501109 016 [019501)[ 20191 50010 01 01)1105 0) 
(176 5811190009 01 011 10191101--0119 311910, (19111181019, 01201110 101718115, 01401 01 
8110110011101115, (119 011011695 19101) 00116 01109 (11 2001011 01 ৬/1215, ৬/11105, 
৬01০9011005, & 0. 10172 59৬1101) ০111091 00110681195 0 581)1]1219 01 0116 011001011( 
(11001165190010116 (10 11109110101 0109 10111) 210 0119 01000111105 [211)00 2891115[ 
50101) 1109017/. 1119 11051 11010195011) [0011101) 01011610001 15 105 01011) 2101851 
017810101 ৮/7101) 0169415 010119 [010092016 0110 01019179101). 11 ৮৮111 01105 109 56011 0101 
(10 ৬/0111111001101100 00111111595 ৬/101)11 ৪ 51101 00111)955 ৪ ৬1910 01 1591011 
010111001251116 11110101101) 011 210901159 50101701110 5010190(5, ৬1101) 99109101090 
21101019551005 0108181)0 ৬/101)11) 0109 16201) 01 01)6 00111)1-91)6115101 01 0176 061)019] 
198001. 911691195 ০1690119 ০2১11101104 (11 11911) 0112190101151105 01 (182 50101100601 
(170 111100961)01) 00100111%. 1015119901955 (0 50 (1)00011910001015 ৮/1100211 117 2 01105(0 
010 00015115116. 1176 19118120015 ০1০01 010 00110 50119 1111০ 10101010; 0170 
(17910101101 111 /10101) 50119 01 0)017)05011111011001)[ 2170 ০১0110919 01১০0৬০1195 091 
1)0001]) 50101001099 10901) 10010001110 1176 10৬০1 01110 11100151911011)0 0119 
1990015 ০0111101109 58100191101) 001111100. 1176 00901 ৬/11| 09 00101001911 45911 
(001)059 ৬/10118০ 89509 101 50101101110 5010195, 10810 011101001790191১178৬91701179 
0170 20011180001 & 50101001110 90810900101) 11) 501)001 01 00119565. 98101 [09150175$ 
৬/০1৫ 1110 11) 11 27110 01 ৬০121010 210 11091551115 11010119010. ৬৬৬ ৬/0110 
90101101% 19001111176170 (116 15081091101) 10912111191) (0 [016501100 11)15 ৬/011 45 & 
(9১(10001 (01 ৬০111904181 2%0])118010175, 05 1015 20111119101 00090 (0 (০701) 0119 
[01110110105 ০01 1704থা) 50101109 (0 0001 005 2110 21115. [015 01 11)6 11011051 
1111101101100 01101 81006711015 1110 0100 [01959111 0179 9100110 1)৪ 91700818090. ৬/০ 
৮/০010 00170100091) 9১119551716 81) ০81119301101)911191 01061909010 0110911)00100 ৮/11| 
9০101109৬9৫ 0 008615 01115 1010 1101) 070 [0101190 001 91105 ৬915910119 811 


৮/11(01. 
/7111400 /7017101, 


1৮9) 21, 1883 


কবিতা/গাথা 


১. গাথা । দীপ-নিবর্বাণ-রচয়িত্রী-প্রণীত। কলিকাতা । বাশ্মীকি যন্ত্রে। শ্রীকালীকি্বর 
চক্রবর্তি কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত। সন ১২৮৭ সাল। মূল্য : দশ আনা। পষ্ঠাসংখ্যা : 
৯৫(6)। সূচি : সাশ্রু-সম্প্রদান (পু ৯-২৩); সাধের ভাসান পে ২৩-৩৬) ; খড়গ- 
পরিণয় (7079 (69779 01169.) 1090 77)817160 1) 9668161) (08৩ 08081667 
01 77101000190 01 /111061-11085 00101660560 5010, 085 0য় (086 
ঢ২9)1010609৬ 81167 161916561)060 187861)9 070 (0715 000985107), [0055 82754187)7, 
৬৫]. 1- 7886 308. পৃ. ৩৭-৭২) ; অভাগিনী (পৃ. ৭৩-৯৫)। 


গ্রদপঞ্জি ৪৬৫ 


উপপহার। 
ছোট ভাইটি আমার, 
যতনের গাথা হার কাহারে পরাব আর? 
যেন রে খেলার ভুলে ছিড়িয়ে ফেলোনা খুলে, 
দুরন্ত ভাইটি তুই-তাইতে ডরাই। 


গ্রন্থ- সমালোচনা 


1175 ১1001 01 01015 01121710116 11016 0০001 01 [00০01081 12165 15 9111719201 ১৬৪1712 
1611712111)2৬1, 2 098191106।101011 ৬/611-1010) 61109/-10৬/1911121), 0172 ৬9189181719 
38080 10690911010 201) 128016. ৬/1)110 ১0111] 1161 050185 516 ০01717917080 1081 
9215 0501611116101 081901 ৮/1111 (17০1210017৬ 217. 1176 5/01105 01006 [17 ৬/1121 
11109 01)0959 01 01)2 1819 1817701)6601৬1155 1010 18100, [9055955, 10100109815 1685015, 
৪ [020111181 1110971051. 1৬115510171 10110 011151190 1191 90101020101) 11) 130010109 2174 
৮/069 11) (01016111911518505, ৮/)119 511171901 9৪1112100177121115 21701785 215/8%5 
10০01) 201) 11111721001 0116 20110118, 810 5112 ৬/11005 111 1801 170101701-1011005. 41) 
৪৫10810901871117011 ৮/011701)5 90521৬9010115 011701) 2170 01011165111 £9170191, 01710000160 
11) ৪ 0118516 210 ৬1601005 50919 ০8111720101 0811 (0 21795 01১9 20061101017 01 0179 
50100110111091806170 2110 [110 500181 [)1111050101791. 

11169 1115. 01001001011 01 91111801 5৮৪1118 1071011 109৬1, 10100 111৮21), 27) 
10150011081 17017191100, 17209 105 2101052121109 11) 1879; 2110 1019 180 2%88521801011 (0 
58 01781 02 115181% [0010110 ৬/85 511011560 /10) 11. 4৯১5 07০ ০০০/ ৬/)101) 
[70095595520 21980 17191105, 010 1700 01501059 0179 17817001105 ৮/11091, 90900180101) 
৬/25 10820012119 1109 85 00165 21017015111). 100০০081716 1010৮) 111 0011152 01011719 1181 
07০ 9০০01101151) ৬/1001 ৮/25 2 00175 17177000190 10910171716 00 072 01 079 
|1161799 11195 11 0116 17860000115. 11179 1010) [17৬217, 85 17101) 178৬০ 0921 
০১1১০0160 081160 0010 ৬2) 21001111775 [01711001019 ০1005 2110 (11০ 13০170811 
(520115[0810110. 10015019820 5801) 0০281011041 00102001018 0170 91011001 0০111980101) 
01 ০1781200915, 51011 09100 2170 10011109 01 07081810 2110 51101 011956611935 2110 
৩1000101702 01 50919, 0791 00 [00110110 ৬/85 0106৫000116 ০01701005101) 01880 0116 ৬/1021 
৮45 [00955955620 011)191) 1812105. 1116 ০8108108 1০৬1০৬/০1 091011017651020101) 111 
[010110181101115 110) [৭11৬2140002 05 121 072 0950 009015017801195 /900901) ৬/11001) 
0% ৪ 80189111805” 2110 117 ০9811111510 40179 01 0186 801950 111 0112 ৬/11019 11091801116 
0189115511৮. 15119601655 (09 2800 0121 01১০ ৬/011 89৬০ [01017152 01 81981000116 
০১091191009. 91177901 9৬০0118 7121116৬175 (৬/০ 1795 010090915 “732521165 0058৬ 
০01 01)6 9101117% 79501%21, এ [10109012178 210 40017111012, 15001001701 009 3101001 
3109550]), ৪ 10৬০1, 001109/5068018 011591 11) 00101 51100255101). 1738591102 00058৬ 
00171681115 17712019 [08558695 06 17161111910 [09110 06810 2180 11215 5৮/০০( 50155, 
৬1010) 9501 10 (106 ৬/110615 9০৬/515 25 & [১০9০৫ 8110 ৪ 11)0058091 ০0111)0501. 919 
1095 ৪৬1001101 111)011090 এ 12150 91216 01 016 $01১01101 100151081 (9161)05 01 1101 
থা?)11), 10101110985 0106 10011001701 91817171115 [218 50801111015 11018001)188016 25 


স্বর্ণ র. স.: ৩০ 


৪৬৬ স্বর্ণকৃমারী দেবীর রচনা-সংকলন 


01716 01105 011121101705. (01711117112 1১1010001, /171011 15 2 (816 01 001 0৮/7 089 001795 
00116 000 10176 72110 0100 00119 51000100186 [016%1005190811811011 01 06 ৬/1161. 
9189 01101) 100001060 11918101, 2) 6091101)1 110৬51, 1) ৬1101 ৬101)11) ৪ 510011 
০01100855, 81০ ৮1101 100108560 50176 01 076 500011950 5/011011125 01010211681. 

91111811 9৬21179 00911106৬15 1851 00001151760 ৮/011 15 08019, ৮/1101) 15 
10৮ 09019 015. 1015 8 00119001115 01 0001 0০21101001 10115 2110 25 51101), 2110%০10) 
1) 82116911 11091820016. 105 10090, 85 ৪ ০0110211100191 10501 10712115415 019 
0০০6 01010111181)6011-09101901105 00/01001 001)105 31101111109 2110216011119 
গি0ো) 105 (0110917955”, 0110 105 “01110901017 15 06110906 8110 5/660”. 10150111001. 
(0 51119 0011 211 0119 10955880 ৮/1161) 50 11811$ 01781161180 0001 80711720101. 83 
116 06500190911) 072 00901015 02110811119 0780 ৬/101) 1101) 1000110100065. 116 5001 
01) 9/101) 01815 01019 080)9010 01606 15 04590 15 ৬০1 51110019. 4৯ 900116 1721) 
168৬1175 09171110 1715 061060 270 01)817101178 ৮106, £065 10 ৪ 01508110 101916) 
০0107 (0 19120 0110 08001901116. 116 80111965 $100655 8) 9615 0801 101 170170. 
চ০,170৮/9৬61, £700810005 (1১6 69৬০ [01115 01 51)170-৮/15010 017 01091910117 
10811759, 2110 16801)65 1015 069011)80101) 18150 11) [11796 00 01851) 11) 1115 2£0171960 
00950]া) 0109 217195111161955 (োণা। 91115 ৮/116. 1106 15911705 8110 51001211011 01 0119 
1100171011909 ৮4116 216 09810101119 ০017061৬50 2110 5101110011১ 06111728160. 

[11911017955 0111778517190101) /101) ৮1010101106 0100016 010176 01781 0918511000179 
15 012) ০101)0109 58190191101) 801111190, 2110 101111)05 15 01 50119 0173)10115 
%1501005 008101895. 

1015 01510])01 (0118166 501761918)81101) 01 5011010111081 081011511] ০ 
01180 ৬/11915. 73011 01916 151)0190655$119 01 85061101115 11015 1110011661706 01 0)6 
[00000001015 01 91111801 ১৬৪111816011)811 109৬1. 

[109 ৮/0115 01 91171801 5৬৪1118 160]0011 01705815110 0198119 01081 5119 15 
৬/০11 1620 11) 1000 18101151) 870 921151011[909179 85 ৬/6]] 25 11 15811019601) ৬/0115 
0111)8911090101)7 2190 9/6 006106001) 88166 ৬/101) 016 08100005 0076930017091)09 0 
06 17171000 0117১190195, 2া। 9১10900 হিটো। ৬/11058 11101 %/6 10001191000 11) 01656 
০01]])115 50779110016 9/17116 82০, +019010661090019 11) 90175911010 81905 ৬1091 
01 5001) 1৩81 [0০9৬/915 270 801110195 20581, 270 91160 51001) & 1005016 017 1186 
11191800016 011721 ০০0২8110%” 25 006 (81911090 21011016955 01 1011) 1৬21), 88541)18 
0058৬, 0101112 1৬101001, 11919102110 92078. | 
£171200 /211101 


২. কবিতা ও গান। শ্রীন্বর্ণকুমারী দেবী প্রণীত । কার্তিক ১৩০২ । মুল্য দুই টাকা। 
পৃষ্ঠাসংখ্যা : 1০, ২৪০। 
আখ্যাপত্রের উদ্টো-পিঠে লেখা আছে : 
কলিকাতা । 
অপার সারক্যুলার রোড, কাশিয়াবাগান বাগানবাঁচীতে 
“ভারতী যন্ত্রে” 
শ্রীতারিণীচরণ বিশ্বাস ছারা মুদ্রিত ও প্রকাশিত। 


্রস্থ্পঞ্জি ৪৬৭ 


উপহার। 
ভাই, 
সামান্য এ উপহার, যোগ্য নহে তব! 
শুষ্ক ফুল দুচারিটি, নাহি বাস নব 
তবু যদি লহ হর্ষে, ও পুণ্য স্নেহের স্পর্শে 
সরস সুভাবে পুন হাসিবে এ সব! 


বিজ্ঞাপন 

কবিতাগুলির মধ্যে অল্পই ইতিপৃবের্ব “ভারতী”তে প্রকাশিত হইয়াছে, এবং দুই চারটি 
আমার বাল্য-রচনা। গানের অধিকাংশই আমার অপরাপর গ্রন্থাদি হইতে সঙ্কলিত, কেবল 
“বসন্ত উৎসবে”র সমস্ত গান ইহাতে স্থান পায় নাই ; প্রসঙ্গহানি ব্যতিরেকে যে কয়েকটি 
উদ্ধার করা যায়, সেই কয়েকটি মাত্র ইহাতে উদ্ধৃত হইয়াছে । দুই একটি গান ইংরাজি 
ভাব লইয়া রচিত। 

অনবধানতাবশতঃ দুই একটি গান একাধিকবার সন্নিবেশিত হইয়াছে, পাঠকগণ 
মার্জনা করিবেন। 


ভাদ্র ১৩০২ 


সূচিপত্র। কবিতা : অতৃপ্তি পে ১১৫), অধরে অধরে পরে ৯১), অপরাহে পৃ ৩৪), 
অবিশ্বাস যায় টুটে পৃ ৯৪), অলি ও ফুল (পৃ ৩৮), অশ্রজল (পৃ ১০৪), আমার 
ঘুম ভেঙ্গেছে! (পূ ১২), আমার সে ফুল দুটি পৃ ৪২), আমি কি চাহি? (পূ ৪), আশা 
(পৃ ১০২), আশীব্বাদ (পু ১৭), উপহার (পৃ ৯৭), এই ত দেখিনু (পূ ৪৫), একা 
আমি যাত্রী পু ১১০), কলিকালে কালোরূপ পে ১৫), কি যেন নেই পে ৯৫), কি 
দোষ তোমার! (প্‌ ২৮), কে ছোট কে বড়? (পৃ ১১১), কেউ চাহেনা আপন পানে 
(পূ ২৫), কেন এ সংশয়? পৃ ১০৩), কেন গো শুধাও? পৃ ৭৪), কেমনে ভুলি? 
পৃ ৩৭), কোথায়- কোথায়? পৃ ৬), কাটার ব্যথা পৃ ২১৯), খুকুরাণী (পৃ ৩), গিয়াছে 
তৃষা পরে ২২২), “চুপ চুপ” (পৃ ৩১), জানিনা ত (পৃ ৫), জীবন-অভিনয় (পৃ ৭৮), 
জ্যোতম্ায় নদীকৃলে পে ৮৯), ঝটিকা পৃ ৮১), তরু ও লতার বিলাপ (পু ২৪), তুমি 
জ্যোতিম্্য় রবি (পৃ ১১), তোমার আপনার জনা (প্‌ ২২৫), থাক ভোর! (পৃ ৩০), 
থামাও বাঁশরী তান (পৃ ৯৬), দুটি তারা (পৃ ৭৬), নহে অবিশ্বাস (প্‌ ৪০), নহে তিরস্কার 
(পূ ১০৫), নীরব বীণা (পৃ ৩৯), প্রজাপতির মৃত্যুগান (পৃ ৭০), প্রতিদান পৃ ৭৩), 
প্রভাত পে ১), বঙ্গের বিধবা পৃ ২২), বল বারবার (পু ১০৬), বলি শোন খুলে 
(পৃ ৩২), বর্ষায় পৃ ৮৫), বসন্ত জ্যোত্ম্নায় পে ৮৮), বাল্যসখী পৃ ৪৮), বিরহ পে 
৬৯), বিরহ কারে কয়? (পৃ ৭), ভাই বোন (পৃ ৯৮), ভূলে যেতে গিয়াছি ভুলিয়া! 
(পূ ১০৯), মধ্যাহ্চ পৃ ১৯), মনের সাধে পে ২১৭), মরণ সোহাগ পে ৭৫), মহাযাদু 


৪৬৮ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


(পৃ ২২০), মাঘ মেলা (পৃ ৬২), মায়াবিনী (পৃ ১০), যেন আমার দুখে (পৃ ৬৫), 
লজ্জাবতী (পৃ ৯৩), লিখিতেছি দিন রাত (পৃ ২২৩), শারদ জ্যোতস্্ায় পে ৮৭), শিশু 
হরি পে ৪৭), সন্ধ্যা পৃ ৪৬), সন্ধ্যার স্মৃতি পৃ ৫৬), স্মরিও আমায় (পৃ ৫৩), সিম্ধুর 
বিলাপ পৃ ২৬), সুখের অবসাদ পে ৯২), সুন্দরী (পৃ ২০), সেই তিরস্কার (পৃ ৬৬), 
স্রোত পৃ ২৩), হা ধিক মানব! পে ১১৪), হোক কালের মরণ! (পৃ ৯)। 

গান : আকাশের এ মেঘ (পৃ ১৬২), আকাশের পটে পৃ ১৬৮), আজি এ কেমন 
বেশ? (পৃ ১৬০), আজু কোয়েলা পে ১৭১), আমার সাধের পরে ১৮৩), আ মরি 
লাবণ্যময়ী পৃ ১৭৬), আমি কি করি (পূ ১৮৬), আমোদে কি আছে (পৃ ১৭৪), আর 
না আর না পে ২০৫), আহা কেন এ মুখখানি (পৃ ২১০), আয় আয় আয় (পু ১৫৬), 
' আয় লো সরলে! (পূ ১৫৯), আয় লো আয় লো (পৃ ১৭৯), আয় লো বালা পে ১৮২), 
উলিত অশ্রুবারি (পৃ ১৬৭), উদয় মধুর মধু পে ২১১), একি এ সুখের পে ১৭২), 
এখনো এখনো প্রাণ পে ২০৪), এ জনমের মত সুখ (পৃ ১৫৮), এত বুঝাইনু 
(পৃ ২০৮), এমন যামিনী পৃ ১৯০), এমন বারি ঝরে পে ২১১), এমনি ক'রে 
(পূ ১৯৮), এমনে কেমনে রব (4), এ হেন পাষাণ যদি (এ), এ হৃদয়-ফুল (পৃ ১৭৪), 
এ হৃদয় বুঝিল না কেহ (পৃ ১৯৭), এ হৃদি নিভাতে চাহে পে ১৯৯), এঁ বুঝি দেবী 
(পৃ ২১৫), ওগো, একবার চেয়ে পৃ ২১৪), ওহে পরাণপ্রিয় পৃ ১৯২), কত দূরে 
থেকে পৃ ১৬৩), কাহে লো যমুনা (পূ ১৫২), কি গভীর বেদনায় পরে ১৭৭), কে 
আছে রে অভাগিনী (পৃ ১৫৭), কে তুমি, স্বপনময়ী পৃ ২০৩), কেন গো ফেলিছ 
(পৃ ১৭৫), কেন সখি পরে ১৭৯), কেমনে বিদায় দেব পে ২০১), কেহ শুনিল না 
(পূ ২০৮), কোথায় গেলে কালরূপ (পৃ ১৮৮), কোন চুরায়লো (পৃ ১৫৫), ক্যায়সে 
বাজাওয়ে কান পে ১৮৮), ঘোষে বজ্র কড় মড় পে ১৬৬), চন্দ্রশূন্য তারাশূন্য 
(পৃ ১৭২), চলিলে প্রবাসে তবে পৃ ১৬৮), চলিনু জন্মের মত (পৃ ২০৭), চলো 
লো কাননে (পৃ ১৬১), চেয়ে আছি পৃ ১৬৪), চোখের আড়াল হলে পৃ ১৯৭), 
ছি ছি কেমন জামাই পৃ ১৮১), জনম আমার শুধু পে ১৭৫), জনমের মত সখা 
(পৃ ২০০), জলিল কেন এ হৃদে পৃ ২০৬), তারকা হারাতে পারে ভাতি পে ১৯৬), 
তারে কভু না ছাড়িব পৃ ১৬২), দিনের আলো পে ১৯০), দূর বিজন বনে পৃ ১৫৫), 
দেখিয়ে এ অশ্রন্রাশি পৃ ১৭০), নব শ্রাবণ মাস (পৃ ২১৩), নিঃঝুম নিঃঝুম পে ১৫৬), 
নিঠুর নয়নে কেন (পৃ ২০৫), নিভে গগন সীমান্তে পে ১৯৩), পোহাইল বিভাবরী 
(পৃ ১৭৭), প্রাণ সঁপিলাম পরে ২০৯), প্রেমের অমৃত বিষে পে ২০৩), ফোটা ফুলগুলি 
(পৃ ১৭০), বিদায় প্রাণেশ পে ২১৬), বিরাগভরে অমন করে পে ১৭৮), বুঝি গো 
সে এল না পে ১৫৮), ভুলে যাও দুখিনীরে পৃ ১৬৬), মকর গঙ্গাজল (পৃ ১৮৩), 
মকর গঙ্গাজল (পৃ ১৮৪), মধু বসন্ত পে ১৮৯) মনের উচ্ছ্বাসে পরে ১৯৪), মরমের 
সাধ, সখি পে ২০৬), মোর বিরহ ভাল (পৃ ২১৪), যমুনা পুলিনে পে ১৫৩), যাও 
যাও যাও হে পে ১৮৭), যাতনার এই দুঃখময় সুখ পে ১৬৯), যাতনা-সমুদ্র মাঝে 
(পৃ ১৯৬), রিম ঝিম ঘন বরিষে পৃ ১৬২), লুকাইবি যদি পুনঃ (পূ ২১০), শুকাইতে 
রেখে একা (পৃ ২০০), সখিরে তু বোলো পে ১৫১), সজনি নেহারো পে ১৭৫), 


্রন্থপঞ্জি ৪৬৯ 


সহসা হাসিল কেন পৃ ১৭৮), সাগরছেঁচা মাণিক (পৃ ১৮২), সারাদিন পড়ে মনে 
(পৃ ২০৯), সুখের বসন্তে আজ (পৃ ১৭৩), সুখের স্বপনে ছিনু পরে ২০৪), সুচারু 
টাদিমা (পৃ ১৮৭), সুশীতল মহীরুহ (পূ ১৫৭), সে কেমনে চলে যায় (প্‌ ১৮০), 
সে প্রেম সে ভালবাসা (পু ২১৬), সেই ত'" কুসুম ফোটে পে ২০২), হাস একবার 
(পৃ ১৯৫), হের গো উদয় পে ১৭৯), হোল না ত মালা গাথা পৃ ১৯১)। 
জাতীয়-সঙ্গীত :কি আলোক জ্যোতি (প্‌ ২৩০), তবু তারা হাসে (পু ২২৯), ফুরায়েছে 
হাসি পে ২৩০), বল্‌, ভাই, বল্‌ (পৃ ২২৮), বড় সাধ বড় আশা (পৃ ২২৬), মানব 
জনম (পৃ ২২৭)। 

ধর্ম-সঙ্গীত £ অনাথনাথ হে পে ২৩৯), ওহে সুন্দর প্রেমময় (পৃ ২৩৪), ওহে 
জগজনপাতা (পৃ ২৩৫), ওগো তারা দয়াময়ি পৃ ২৪০), কি সুন্দর নিকেতন (পৃ ২৩৬), 
তুমি স্বয়স্ু সুন্দর (পৃ ২৩২), তোমারি আদেশে (পৃ ২৩৪), দয়াময়ী নামে তোর (পৃ 
২৪০), দীনদয়াময় পে ২৩৫), দোষ করেছিনু, সখা পরে ২৩৮), বহুক ঝটিকা ঝড় 
(পৃ ২৩৬), মধুর প্রভাতে মধুর রবি (পু ২৩২), মা বলে আর ডাকব না মা (প্‌ ২৩৯), 
হৃদয়ের অনস্ত পিপাসা (প্‌ ২৩০)। 


স্বরলিপি 


১. গীতি-গুচ্ছ (গান ও স্বরলিপি)। কলিকাতা । ব্রজেন্দ্রলাল গাঙ্গুলী, চেরি প্রেস, 
১৩২৯, পৃষ্ঠাসংখ্যা : (8), ১২৪। 


সূচীপত্র 
প্রথম খণ্ড। 
গান পৃষ্ঠা সুরদাতা 
১। ওগো কমল আসনা উপহার শ্রীমতী ইন্দিরা দেবী 
২। জননি আমার... ১ শ্রীমতী সরলা দেবী 
৩। ধরণি গো... ২ শ্রী গীতি রচয়িত্রী 
৪। বন্দেমাতরম বলে... ৩ এ 
৫। দেখ চেয়ে কে এসেছে... ৪ শ্রীযুক্ত ব্রজেন্দ্রলাল গাঙ্গুলী 
৬। বড়.সাধ বড় আশা... ৫ গীতি রচট্নিত্রী 
৭। কি আলোক জ্যোতি... ৭ এ 
৮। ভিক্ষাং দেহি... ৯ এ 
৯। হেরি তব মলিন... ১০ এ 
১০। ভাইরে চিরদিন কি... ১৩ এঁ 
১১। কেমন কোরে বলব... ১৫ এ 
১২। এঁ আহ্বান গীতি... ১৭ শ্রীযুক্ত ব্রজেন্দ্রলাল গাঙ্গুলী 
১৩। কে-উহারা নবীন... ২১ শ্রীযুক্ত প্রসাদকূমার মুখোপাধ্যায় 
১৪। আয়রে ভাই... ২৫ শ্রীযুক্ত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর 


৪8৭০ 


১৫। 
১৬। 
১৭। 
১৮। 
১৯৯। 
২০। 
্১। 
২২। 
২৩। 
২৪। 
২৫। 
২৬। 
২৭। 
২৮। 
২৪৯। 
৩০। 
৩১। 
৩২। 
৩৩। 
৩৪। 
৩৫। 
৩৬। 
৩৭। 
৩৮। 
৩৯। 
৪8০। 
৪ ১। 
৪ ২। 
৪8 ৩। 
8৪। 
8৫ 
৪৬। 
8৭। 
৪8৮। 
8৯। 
৫০। 
৫১। 


এঁ বিশ্বলোকে... 
ওহে পুণ্য শক্তিমান... 
শিখাও হে শিখাও... 
এস হে এস সুন্দর... 


কে তুমি প্রেমিক বাদক... 


মধুর আকাশে... 
দীন দয়াময়... 

আমার মনের সাথে... 
ওহে কাল ত্রিলোক... 
কোথা হে তুমি ধর্মরাজ 
গাও জয় জয়... 

ওহে সুন্দর প্রেমময়... 
হের গো হের... 

এই নিবেদন প্রভু... 

এ জনম প্রভু... 

জানি হে বধু জানি... 


ওগো তারা দয়াময়ি... 

মা বলে আর... 

আজি মঙ্গল শঙ্খ... 
দাড়াও গো রাণি... 

এত দিনে পড়িল কি... 
হায় দেখিতে দেখিতে... 
সারদে শুভঙ্করি... 
নমামি ত্বাং ভারতি... 
আজি মঙ্গল পঞ্চমী... 


০৪ 
গীতি রচগিস্্রী 
শ্রীমতী ইন্দিরা দেবী 


্রন্থপঞ্জি ৪৭১ 


দ্বিতীয় খণ্ড 

গান পৃষ্ঠা সুরদাতা 
৫২। গানের ঝরণা... ৯৩ শ্রীমতী ইন্দিরা দেবী 
৫৩। তোমার ছড়িয়ে পড়া... ৯৫ গীতি রচয়িত্রী 
৫৪। শারদ সমীর... ৯৮ শ্রীযুক্ত ব্রজেন্দ্রলাল গাঙ্গুলী 
৫৫। বসম্ত জেগেছে... ৯৯ এ 
৫৬। ওহে সুন্দর তব... ১০১ গীতি রচয়িত্রী 
৫৭। আজি কোয়েলা... ১০৩ এঁ 
৫৮। নিঃঝুম নিংঝুম... ১০৩ এ 
৫৯। তারা চল্লো ভেসে... ১০৪ এ 
৬০। আমার ডাক পড়েছে... ১০৫ এঁ 
৬১। মনটি ওরে ভাল করে... ১০৭ শ্রীযুক্ত দিনেন্দ্রনাথ ঠাকুর 
৬২। তোমার আপনার জনা... ১০৯ শ্রীযুক্ত ব্রজেন্দ্রলাল গাঙ্গুলী 
৬৩। কে জানে সখি... ১১১ গীতি রচয়িত্রী 
৬৪। আমি কি চাহি... ১১২ এ 
৬৫। আমি বাধলাম গান... ১১৩ এ 
৬৬। তোরা কাদিস সখি... ১১৫ শ্রীমতী ইন্দিরা দেবী 
৬৭। কে আমারে বারে... ১১৭ শ্রীযুক্ত ব্রজেন্দ্রলাল গাঙ্গুলী 
৬৮। আহা মরি মরি... ১১৯ শ্রীযুক্ত দিনেন্দ্রনাথ ঠাকুর 
৬৯। মম চিত্তকুপ্জ কাননে... ১২০ গীতি রচয়িত্রী 
৭০। তোমার সে তারাটী... ১২১ শ্রীযুক্ত ব্রজেন্দ্রলাল গাঙ্গুলী 
৭১। শীত শান্ত বেলা... ১২৩ এঁ 

কৃতভ্রতা প্রকাশ। 


শীতিগুচ্ছের প্রকাশক শ্রীযুক্ত ব্রজেন্দ্রলাল গঙ্গোপাধ্যায় বঙ্গসমাজের একজন লন্বপ্রতিষ্ঠ 
গায়ক। এই পুস্তকের গানগুলি স্বরলিপি করিবার কালে যত্বের সহিত তিনি তাল লয় 
বিশুদ্ধ করিয়া লইয়াছেন এবং অনেকগুলি গানে সুর সংযোগও তিনিই করিয়াছেন। 
বস্তুতঃ তাহার যত্ন পরিশ্রমেই যে গানের এই বইখানি সব্বাঙ্গ সুন্দর হইয়াছে, লেখনীমুখে 
আজি মুক্তকণ্ঠে স্বীকার করিয়া তাহাকে আমার পরিপূর্ণ কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি। 
অন্য যাঁহারা গীতিগুচ্ছের কোনো কোনো গান সুরতানে শ্রুতিমধুর করিয়া দিয়াছেন 
তাহারা সকলেই আমার আত্মীয় এবং সঙ্গীতজ্ঞ গুণী। তাহাদের নাম গানের সুরের সঙ্গেই 
এই পুস্তকে সংযুক্ত আছে। তাহাদের প্রতি আমার কৃতজ্রতা প্রকাশ্যে নিবেদন অনাবশ্যক 
হইলেও তাহা কিছু কম আন্তরিক বা গভীর নহে। টি 
| 


প্রকাশকের নিবেদন 
এই গ্র্ছে জাতীয় সঙ্গীত ও ব্রহ্গসঙ্গীতের সংখ্যাই অধিক। অন্যান্য ভাবের গান যাহা আছে 


৪৭২ স্বর্ণকুমারী দেবীয় রচনা-সংকলন 


তাহাও যৌবন-সুলভ উচ্ছ্বাসপূর্ণ প্রেম সঙ্গীত নহে অতএব এই স্বরলিপি গ্রন্থ নিঃসক্কোচে 
বালক বালিকার হাতে দেওয়া যায়। দ্বিতীয় ভাগে দেবীর অন্যান্য সঙ্গীতের সহিত তাহার 
্রস্থাবলী হইতে খাঁটি প্রেমভাবের ও হাস্য কৌতুক রসাত্মক সঙ্গীতাদি সংগ্রহপূবর্বক 
স্বরলিপি প্রকাশ করিবার বাসনা রহিল। 

এই গ্রন্থের অধিকাংশ গানই রচয়িত্রীর নব রচনা। তিনি যেমন যেমন রচনা 
করিয়াছেন তেমনি সঙ্গে সঙ্গে সুর ও স্বরলিপি সংযোগে প্রেসে পাঠান হইয়াছে ; 
তশ্নিবন্ধন ভাবের ধারাবাহিকতা অনুসারে গানগুলি পরে পরে ক্রম-সংবদ্ধ হইতে পারে 
নাই। দ্বিতীয় সংস্করণে এই ক্রি সংশোধিত হইবে। 

কয়েকটি স্বরলিপির কোনও কোনও স্থানে ভুল ছাপা হইয়াছে, আমরা শুদ্ধিপত্রে 
সে সকল ভ্রম সংশোধিত করিয়া দিলাম। আশা করি পাঠক পাঠিকাগণ এই ত্রুটি মার্জনা 
করিবেন। 


উপহার। 
ইমন ডূপালী-একতালা 
ওগো কমল আসনা-রপঞ্রিনি বীণাপাণি 
আমি কাহাকেও আর জানিনা ভারতি 
তোমারেই শুধু জানি! 
১. ওগো মধুর ছন্দা, হৃদয়ানন্দা, 
না জানি প্রভাত না জানি সন্ধ্যা, 
তোমারি পবের্ব অর্থ্য রচিয়া, জীবন ধন্য মানি। 


২. আমি জানিনা ত তাহা ভাল কি মন্দ, 
বাস হীন কিবা মধুর গন্ধ, 
শুধু শ্রীতি পূরিত পরমানন্দ লভিগো চরণে দানি। 


৩. আমি, না চাহি অন্য বিভব খদ্ধি, 
চাহিনা মুক্তি চাহিনা সিদ্ধি, 
তোমারি প্রসাদ লভিবারে সাধ, তোমারি অমৃতবাণী। 


পৃষ্ঠাসংখ্যা ১২৪। [+সূচিপত্র-১, কৃতজ্ঞতা প্রকাশ ও প্রকাশকের নিবেদন--১, শুদ্ধিপত্র 
-১, আকারমাত্রিক ম্বরলিপি-পদ্ধতির সংক্ষিপ্ত ব্যাখ্যা--১, উপহার সস্বরলিপিসহ)--১ |] 


২. প্রেম-গীতি। স্বেরলিপি)। দ্বিতীয় ভাগ। গীতি-রচয়রিত্্রী শ্রীমতী স্বর্ণকুারী দেবী। 
প্রকাশক এবং স্বরলিপিকার সঙ্গীতাচার্য্য ভ্রীষুক্ত ব্রজেন্্লাল গাঙ্গুলী। কাস্তিক প্রেস 
--8৪, কৈলাস বোস স্ত্রী, কলিকাতা । শ্রী বিজয়নারায়ণ দাস পাল কর্তক মুদ্রিত । মূল্য 
২ টাকা। পষ্ঠাসংখ্যা : ৭২ + সু্পত্র--১৭+শুদ্দিপত্র-১। [ প্রকাশতারিখ নেই]। 


১ 
| 
৩। 
৪ 
৫। 
৬। 
৭। 
৮। 
৯ | 
১০। 
১৯১। 
১২। 
১৩। 
১৪। 
১৫। 
১৬। 
১৪ 
১৮। 
৯ট। 
২০। 
৯ | 
| 
২৩। 
২৪। 
৫ 
২৬। 
৭ | 
২৮। 
২৯। 
৩০। 
৩১। 
৩২। 
৩৩। 
৩৪। 
৩৫। 
৩৬। 
৩৭। 


গাঁন 
নিশীথ ঘুমায় যবে 
এ হৃদি নিভাতে চাহে 
এমনি কোরে 
সারাদিন পড়ে মনে 
এমন যামিনী 
ওহে পরাণপ্রিয় 
বল্‌্গো সখি বল্‌ আমায় 
সখি রে তু বোলো 
কৌন চুরাওলো তু 
আমি কেমনে ভুলি 
যার ফুল দলে 
কেন সে আসিতে না চায় 
ও আমার সূর্যমুখী 
হায়! কাটতো না দিন 
একবার চেয়ে শুধু 
আমি নীরব বীণা 
আজি এ মাধবী রাতে 
কে তুমি গো মানস মোহিনী 
হোলো না ত মালা গাঁথা 
বিরহ ভালো 
ওকি আর ফুল আছে 
ভেসেছি স্রোতের টানে 
এস এস সুন্দরী রাধে 
মরি, ফুলেলা ফাগুনি 
মুরলী কি বীণা 
কে গায়ক তুমি এসেছিলে 
হায়! মিলন হোলো 
এ হাদি নিভাতে চাহে 
এস হে, এস হে, নব বসন্ত 
&ঁ বুঝি বসন্ত 
এ&ঁ বাঁশরী বাজে 
নব শ্রাবণ মাস 
রিম্‌ ঝিম্‌ ঝম্‌ ঝম্‌ রে 
এমনে কেমনে রব 


৫ ৩৬ বা ০০৫৯৫ ৬ বু 
£9 


চে 
নি 


// ৪2 
০2০০ 


42141 421 4৪ 
€ ০০ ঠ 4 


ও ৩5 ৩ 45 
ও 4 ০ ন' 


সি টি টি স্টি ০৯:00:00 00 00 ০0০ 00 6 65 ৫ 
নু -০ 2০৯3৫ *৮ 2/ ঘঁ ৫ 5 4 ০2 ০০ ০৯ 


৪8৭৩ 


গীতি রচয়িত্রী 

শ্রীমতী সরলা দেবী 
গীতি-রচয়িত্রী 

শ্রীযুক্ত ব্রজেন্দ্রলাল গাঙ্গুলী 
গীতি 


শ্রীযুক্ত ব্রজেন্দ্রলাল গাঙ্গুলী 
গীতি-রচয়িত্রী 


শ্রীযুক্ত দিনেন্দ্রনাথ ঠাকুর 
গীতি-রচয়িত্রী 


৪৭৪ স্ব্ণকৃমারী দেবীর রচনা-সংকলন 


৩৮। সুখের বসন্তে আজ ৫৯ গীতি-রচয়িত্রী 
৩৯। সুদূর হতে সাগর পথে ৬১ ' এ 
৪০। প্রেমের অমৃত বিষে ৬৩ এ 
৪১। লুকাইবি যদি হায় ৬৫ শ্রীযুক্ত ব্রজেন্দ্রলাল গাঙ্গুলী 
৪২। হায়! তোমার তরে ৬৬ গীতি-রচয়িত্রী 
৪৩। দিনের আলো নিভে এল ৬৮ এ 
8৪। এ গগন সীমান্তে ৬৯ এ 
8৪৫। শারদ সমীর ৭০ শ্রীযুক্ত ব্রজেন্দ্রলাল গাঙ্গুলী 
৪৬। যেন আমার দুখে ৭১ গীতি-রচয়িত্রী 


কসর চিএ সস ২ এ ০ সি অনাচার... 


কৃতজ্রতা প্রকাশ। 

আমার প্রথম স্বরলিপি পুস্তক গীতি-গুচ্ছের প্রকাশক সঙ্গীতাচার্যা শ্রীযুক্ত ব্রজেন্দ্রলাল 

গঙ্গোপাধ্যায়ের প্রযত্রে এই গ্রন্থখানিও তান লয় বিশুদ্ধ স্বরলিপি আকারে প্রকাশিত হইল। 
এজন্য আমি তাহাকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি। 

গীতি-রচয়িত্রী 


প্রকাশকের নিবেদন 

প্জনীয়া শ্রীযুক্তা স্বর্ণকূমারী দেবী মহোদয়া প্রণীত গীতাবলীর প্রথম স্বরলিপিগ্রস্থ “গীতি 
গুচ্ছ”। জাতীয় সঙ্গীত, ধন্মসঙ্গীত ও অন্যান্য নানাভাবের বহু সঙ্গীত ইহার মধ্যে 
স্বরলিপিবদ্ধ হইয়াছে। 

নবপ্রকাশিত স্বরলিপিগ্রহ্থে কেবল প্রেম-গীতি মালাকারে গ্রথিত হইল। 

আরও কতকগুলি প্রেমের গান এই গ্রস্থভুক্ত করিব এইরূপ মনে করিয়াছিলাম 
কিন্তু তাহাতে এই বইখানি শীঘ্র প্রকাশের সম্ভাবনা নাই দেখিয়া ২য় সংস্করণে এই বাসনা 
পূর্ণ করিবার আশা করিতেছি। | 

“শারদ সমীর' নামে গীতিগুচ্ছের একটি গান নূতন সুরসংযোগে পুনরায় এই গ্রন্থে 
স্বরলিপি করিয়া দিলাম। 

একটি গান ভুলক্রমে এই গ্রন্থে দুইবার ছাপা হইয়াছে, পাঠক ব্রি মার্জনা করিবেন। 
পরিশেষে নিবেদন এই, যদি সময় ও সুবিধা ঘটে, অতঃপর তৃতীয় ভাগে দেবী মহাশয়ার 
উৎসব সঙ্গীত ও হাসি কৌতুকের গানগুলি স্বরলিপি করিয়া পাঠকদিগকে উপহার দিবার 
প্রত্যাশায় রহিলাম। 


পাঠ্য পুস্তক 


প্রথম সংস্করণ [* তৃতীয় সংস্করণ ] 
১. গল্সস্বয্প। ভরীম্বর্ণকুমারী দেবী প্রণীত । কলিকাতা । আদি স্রাহ্মাসমাজ যন্ত্রে জী কালিদাস চক্রবর্তী 
্বারা মুদ্রিত ও প্রকাশিত। ৫৫নং আপার চিৎপুর রোড। ১২৯৫ সাল। মুল্য ॥০. জানা। প্ষ্ঠাসংখ্যা : 


গ্রন্থপঞ্জি ৪৭৫ 


১০০, উপহার-১, সৃচীপত্র-২, মন্তব্য [ ?]-১, অশুদ্ধ-সংশোধন-পত্র-১ [ মন্তব্য-পত্রের 
পরগষ্টায় মুদ্রিত ]। 

সূচী : ১। মনুষ্যজীবনের উদ্দেশ্য (পৃ. ১), ২। মাতার আশীব্বাদ (পৃ. ৪), শুভ কাজে সুযোগ 
হারাইও না (পৃ. ৫), ৪। প্রভাত (পৃ. ৯), ৫। সুবুদ্ধির উপদেশ (পৃ. ১০), ৬। শান্তি নিকেতন 
(পৃ. ১৭), ৭। বীরেন্দ্র সিংহের রত্ব লাভ (পৃ. ১৯), ৮। দিপ্রহর (পৃ. ২৬ *২৫), ৯। সঙ্গদোষ 
(পূ. ২৮ *২৭), ১০। ঝটিকা (পৃ. ৩৯ *৩৭), ১১। সত্য পৃ. ৪৩ *৪১), ১২। বাগানেতে 
খেলা পপ. ৪৭ ৮৪৫), ১৩। ক্ষমা পূ. ৫০ *৪৯), ১৪। শিশু হরি (পূ. ৫৬ *৫৫), 
১৫। সাররত্ৰ (পৃ. ৫৮ *৫৭), ১৬। বোনের ভালবাসা পে. ৬৫ *৬৩), ১৭। স্বাস্থ্য পে. ৬৬ 
% ৬৪), ১৮। বিশুদ্ধ জল বাতাস (পৃ. ৬৮ *৬৬), ১৯। পরিষ্কার পরিচ্ছন্নতা (পৃ. ৭০ * ৬৯), 
২০। খাদ্য (পৃ. ৭২ *৭২), ২১। ব্যায়াম (পৃ. ৭৯) * চিত্র সম্বলিত , ২২। সন্ধ্যা পৃ. ৯২ ৯৯১), 
২৩। কৃতজ্ঞতা (পৃ. ৯৩ *৯২), ২৪। আশা (পৃ. ১০০ *৯৯)। 


উপহার 
ভাই বোনকে। 


শুধু এই হাসি খুসি 
শুধু ছেলেখেলা, 
কাটি দিবে জীবনের- 
সুদীর্ঘ এ বেলা? 


শুধু এই হাহাকার 
শুধু অশ্রু-ব্যথা- 
হৃদয়ের আখিপাতে 
রহিবে কি গাথা? 


কিছুই নাহি কি আর 
প্রাণ যাহা যাচে?-- 
থাকুক তোদের তাহা 
পরাণের কাছে! 


মন্তব্য ৰা মুখবন্ধ * 
“গল্পস্বক্নে' স্বাস্থ সম্বন্ধে যাহা লেখা হইয়াছে ক্যান্বেল মেডিকেল স্কুলের অধ্যাপক ডাক্তার 
শ্রীযুক্ত দেকেন্দ্রনাথ রায় এবং ডাক্তার ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাহা পড়িয়া বালকের 
| প্রথম সংস্করণ ] *বালকবালিকাদিগের [ তৃতীয় সংস্করণ ] পাঠোপযোগী এবং বিজ্ঞান- 
সঙ্গত বলিয়াছেন। ইহাদের এ সম্বন্ধীয় পত্র দুইখানি নিম্নে উদ্ধৃত করিয়া দিলাম। 


দেবেন্দ্র বাবুর পত্র : 
“স্বাস্থ্য সম্বন্ধে আপনি যে প্রবন্ধটি লিখিয়াছেন তাহা অতি সুললিত ও প্রাঞ্জল ভাষায় 


৪৭৬ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


লেখা হইয়াছে, আর তাহাতে যে বিষয়গুলি বিবৃত হইয়াছে, তাহা আধুনিক “হাইজিন' 
শাস্ত্রের সম্পূর্ণ অনুমোদিত” 

ব্রজেন্দ্র বাবুর পত্র : 

“আমি আপনার পুস্তকের প্রুফ পাঠ করিয়া কোন পরিবর্তন বা সংশোধন আবশ্যক 
বিবেচনা করি না। আপনার ভাষা, যেরূপ সুন্দর ও প্রাপ্তল তাহা প্রায় অন্য গ্রন্থে 
দেখা যায় না। পুস্তকখানি যে সুপাঠ্য ও মনোরঞ্জক হইয়াছে তাহাতে বিন্দুমাত্র সংশয় 
নাই।” 

[তৃতীয় সংস্করণের সংযোজিত অংশ]: 

বেথুন স্কুলের সংস্কৃত অধ্যাপক পণ্ডিত শ্রীযুক্ত চন্দ্রমোহন ভ্রাচার্যা এই পুস্তকের 
প্রুফ সংশোধন করিয়া যথেষ্ট উপকার করিয়াছেন। 

এই পুস্তকের দ্বিতীয়, সপ্তম ও অষ্টম এই তিনটি গল্প শ্রীমতী হিরণয়ী দেবীর 
লেখা। 


সংস্করণ 


গল্পন্বল্প। শ্রীসতীশচন্দ্র মুখোপাধ্যায় কর্তৃক প্রকাশিত। কাসিয়াবাগান। ত্রীন্বর্ণকুমারী দেবী প্রণীত। 
তৃতীয় সংস্করণ। কলিকাতা, বহুবাজার, শ্রীনাথ দাসের লেন, ১৭নং ভবনে। বি, কে, দাস এবং 
কোম্পানীর যন্ত্রে শ্রীঅমৃতলাল ঘোষ দ্বারা মুদ্রিত। ১২৯৮। মূল্য ছয় আনা। পষ্ঠাসংখ্যা : ৯৯, 
উপহার পত্র-১, সূচীপত্র-২, মন্তব্পত্র-১ [ ৯৯নং পৃষ্ঠার অপর পিঠে মুদ্রিত। ]। 


দ্বিতীয় আখ্যাপত্রের অপর পৃষ্ঠে মুদ্রকের লোগো মুদ্রিত আছে : 
9.1. 10 & 0০0/961)0181 1110101101105./001111155101) 2861005/ [ লোগো সহ] 


| উপহার-হুবহু এক।] 
[ সূচীতে পৃষ্ঠাসংখ্যায় পরিবর্তন লক্ষিত হয়।] 
[ মন্তব্-এর প্রথম অংশ প্রায় একই।] 


[ মন্তব্যের শেষ অংশে আছে] : 

আমরা কৃতজ্ঞ হৃদয়ে স্বীরার করিতেছি যে, বেথুন স্কুলের সংস্কৃত অধ্যাপক পণ্ডিত 
শ্রীযুক্ত চন্দ্রমোহন ভ্রীচার্য প্রথম সংস্করণকালে এবং শ্রীযুক্ত চন্দ্রনাথ বসু দ্বিতীয় 
সংস্করণকালে এই পুস্তকের ভাষা সংশোধন করিয়া যথেষ্ট উপকার করিয়াছেন। 

এই পুস্তকের দ্বিতীয়, সপ্তম ও অষ্টম এই তিনটি গল্প শ্রীমতী হিরগায়ী দেবীর লেখা। 


গল্প-স্বল্প।/নানাচিত্র পরিপূর্ণ ।/দ্বিতীয় ভাগ । ৬1060817191 [891 01801070৬60 [66-030085 
19054 শ্রীমতী স্বর্ণকুমারী দেবী। 7770৬/1খাস্‌]ত, 1019109 1110076 0113, 0176৫ 
১9 ৪. খে. ১8১৪1. | মূল্য : সাত আনা। পষ্ঠাসংখ্যা : ৪৭, সূচীপত্র-১। 


গ্রইপঞ্জি ৪৭৭ 
সূচীপত্র । 


দ্বিতীয় ভাগ। 
বিষয় গষ্ঠা 
উপদেশ ১ 
দোষগুণ ২ 
হিমালয় ৪ 
অধ্যবসায় ৫ 
দেশানুরাগ [ অটল ] ৬ 
মাতৃভক্তি ( রামমোহন রায়।| [ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ] ৮ 
মিতব্যয়িতা ১২ 
সদাশয়তা | দ্বারকানাথ ঠাকুর। ] ১৩ 
উদারতা ] আকবরসাহ।] ১৫ 
ন্যায়ধর্্ম | মিনল দেবী।] ১৬ 
গঙ্গাদেবী ১৭ 
রাজভক্তি [ রাজপুতের | ১৮ 
ক্ষমা | সেলিমের ] ২১ 
প্রতাপ | বীর] ২৪ 
, ডেবিড হেয়ার [ সহৃদয়তা ] ২৭ 
ইংরাজের উদ্যম ৩৩ 
টাপুরটুপুর ৩৬ 
শিরোদান [ শিখ-গুরুর ] ৩৭ 
খেলা ৩৮ 
আশীবর্বাদি ৪৭ 


আখ্যাপত্রের উল্টোপিঠে এবং দ্বিতীয় মলাটের দুই পৃষ্ঠে “সচিত্র বর্ণ বোধ” ও “বাল্যবিনোদ' 
বিষয়ে একাধিক মন্তব্যের মধ্যে আমরা আচার্য কৃষ্ণকমল ভট্টাচার্য-কৃত মন্তব্যটি মুদ্রিত 
করলাম : 


38190 ৬1])009 00151519 01 81111111001 01 [010519591৬6 192017)5 16350175, 0001) 11) 
01059 214 ৬0156 107) (189 7001) 01016 ৬/)0 12115 20110178 0176 0950৮110915 01080 
181580989. 90017 11) 0100101) 0110 [111] (176 177019] (0119 ৮/1)101) 10001806 (11911, 0116) 
810 ৮/011 51090 (01119911119 19001161191) 01 ৬1178000121 50110015. 1965011৩101 
৪ (৬/০ 96215, 0081158, [8011560৮110 ৮01 81001) 1725 ০01017101000 ৮/10) 13191) 
8170 5101[016 5/01:03, 0170 161) 0% 510৬/ 09816651125 11010000060 71016 01000) 
18178018289. 11715 15 85105119010 05. 1716 পা ্াা।]া)০৫ [90101011 01016 0991 1095 6901) 
801111811/ 00176. 1015 910011007911115 07919581001 11101) 181001 8110 01080£17 
8110 01059 8110 ৮/611-01760150 50109 000) 01 01) [5718]151) 811 016 981191011 


৪৭৮ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


19201111501) 0176 500)900. [1015 ৪ ৮/01001 %/10011) ৬1101 51091] ০0017)10855 5106 1085 
21৮01) & 5000110 21781515-015617021106, & £০0০0৫ 01895161081101) 01 ৮/0145 2110 ৪ 100010 
69000510101) 01911 01)6177800615 06211 ৮/101)111 (1015 0011, 11101508060 ৮/111) ০১0০6116171 
6%81]10165. "116 1611001176 01 “5001601” 810 “15010815” 09 উদ্দেশ্য 811 বিধেয় 
2110 01 +0915115 0 “পদান্বয়' 50001017625 ৬6 201. 11715 40011015 35176911 
0121)121” 85 1178 ৬/০1| ০811 10, 5105/5 0781 079 9911 ৬/1001 15 & 09106011725061 


010১6 5/0)9০1. 
(9৫.) চ015112 1781719] 1311201801781)96 


১ক. গল্পস্বল্প। প্রথম ও দ্বিতীয় ভাগ। নূতন সংস্করণ । ছবিতে ছবিতে পূর্ণ । এ পুস্তকে বালক বালিকার 
উপযোগী ক্ষুদ্র ক্ষুদ্র মনোরঞ্জক কবিতা, জীবজন্ত সম্বন্ধীয় সহজ সরল বিজ্ঞান কথা, ক্ষুদ্র ক্ষুদ্র নৈতিক 
গল্প ও [...] লোকের জীবন-কথা সন্নিবিষট। 


সমালোচনা--হিতবাদী। এখানি অল্পবয়স্ক ছাত্রদিগের পাঠার্থ বিরচিত সচিত্র পুস্তক। 
* % *' * “কথাচ্ছলেন বালানং নীতিস্তদি [...] কথ্যতে” এই মূলমন্ত্র অনুসারে সরলভাষায় 
লিখিত গল্প ও উপদেশপূর্ণ ছাত্রপাঠ্য গ্রন্থে যদি কাহারও আদর থাকে, তাহা হইলে তাহার 
নিকাট] এ পুস্তকের অনাদর হইবে না। 

কীর্তিকলাপ। নৃতন সচিত্র পুস্তক। অপেক্ষাকৃত বয়োজ্োষ্ঠদিগের জন্য। এ পুস্তকে 
বুদ্ধ, চৈতন্য, নানক, রামমোহন, ঈশ্বরচন্দ্র প্রভৃতি আমাদের দেশের বড় লোকদিগের 
সংক্ষেপ জীবনী এবং নৈতিক গাথা এবং কবিত্ব সকল সন্লিবিষ্ট। যেরূপ রচনা পাঠে 
বালক বালিকাদিগের জ্ঞান ও চরিত্র উভয়ই স্ফুর্তি লাভ করে, তাহার দিকে পূর্ণ লক্ষ্য 
রাখিঁয়াই উক্ত পুস্তক দুইখানি রচিত। 

সমালোচনা-_হিতবাদী। এ খানি ছাত্রবৃত্তি পরীক্ষার্থীদিগের জন্য সঙ্কলিত হইয়াছে। 
কতকগুলি মহাপুরুষের জীবনবৃত্তীস্ত, কতকগুলি সরল পাঠ্য কবিতা ও বাঙ্গালা ব্যাকরণের 
সংক্ষিপ্ত আভাস এই পুস্তকে সন্নিবেশিত হইয়াছে *' * * * সব্বত্র এ পুস্তকের সমাদর 
হওয়া উচিত, আমরা মুক্তকণ্ঠে বলিতে পারি। 

শ্রীসতীশচন্দ্র মুখোপাধ্যায় 


২৬, বালিগঞ্জ সারক্যুলার রোড 
[মূল্য এক আনা]: 


২. বাল্য-বিনোদ। [ আখ্যাপত্র নেই, সে কারণেই প্রকাশনা-বিষয়ক বিস্তৃত তথ্যাদি দেওয়া গেল 
না]। সচিন্তর। পৃষ্ঠাসংখ্যা : ৫৬ + ব্যাকরণ ১৬। ১৬১ ১০ সেমি। সুচি : বড়লোক কে? 
(পূ ১); মহারাণী ভিক্টোরিয়ার চরিভ্রকথা (পৃ. ৩) ; সুযোগ হারাইও না (পৃ. ৭); ক্ষমা (পূ. ৯); 
অধ্যবসায় (পৃ. ১৩); সুবুদ্ধির উপদেশ (পৃ. ১৫) ; রাজভক্তি [ এঁতিহাসিক চিত্র। ] (পৃ. ২০); 
সাররত্ব পূ. ২২); পিড়ভক্তি (পৃ. ২৭); কৃতজ্ঞতা (পূ. ৩৪); সত্য (পৃ. ৩৮) ; কবিভাংশ : 
বিড়গুণ-গান প্র. ৪১) ; জননী (পৃ. ৪২); শিশু হরি (পৃ. 88) ; বাগানেতে খেলা পর. 8৫); 
পিড়ৃশ্লেহ পে. ৪৭); বর্ধা পৃ. ৪৮) ; বসম্ত পে. ৪৮) ; ঝটিকা পে. ৪৯) ; প্রভাত (পৃ. ৫৩); 


গ্রছপঞ্জি ৪৭৯ 


সন্ধ্যা পৃ. ৫৪) ; আশা পৃ. ৫৫); মাতার আশীব্াদ (পূ. ৫৬)। 
[ প্রথম প্রকাশ ইংরাজি ১৯০২ সালে ]। 


৩. কীর্তিকলাপ। ছাত্রবৃত্তি ক্লাশের জন্য । ৬106 78710919115 01 8101)70%60 €6%1900105, 1905. 
শ্রীমতী স্বর্ণকুমারী দেবী। মূল্য 11০ আনা। পষ্ঠাসংখ্যা : [৯৬] [ ৪৮] ১৭ ১ ১০১/২ সেমি। 
সূচি : সাহিত্য : গৌতমবুদ্ধ (পৃ. ১), ভ্রীচৈতন্যদেব (পৃ. ১৮), নানক (পৃ. ২৭), গুরুগোবিন্দ পূ. 
৩২), বন্দা (পৃ. ৪১), রামমোহন (পৃ. ৪৬), ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পে. ৬৪) 
কবিতা : শান্তিনিকেতন (পৃ. ১), বৃদ্ধ বট (পৃ. ২), মাতা (পৃ. ৪), ইব্রাহিম ও অগ্নিউপাসক (পু. 
৫), মাঘমেলা পে. ৮), মূল্য প্রাপ্তি পু. ১১), প্রতিনিধি পৃ. ১৩), নগর লক্ষ্মী (পৃ. ১৮), সামান্য 
ক্ষতি (পৃ. ২১), জাপানী বীর (পৃ. ২৫), বুদ্ধদেবের পানী (প্‌. ৩০), প্রশ্নোত্তর (পৃ. ৩৩), উপকথা 
(পৃ. ৩৫), আশীব্বাদ (পৃ. ৪৮)। ব্যাকরণ। 


“ভূমিকা অংশে লেখা আছে : 


এই পুস্তকের বুদ্ধ, চৈতন্য, রামমোহন এবং বিদ্যাসাগরের সংক্ষেপজীবনীর জন্য গ্রন্থকন্তী, 
প্জনীয় শ্রীযুক্ত সত্যেন্দ্রনাথ ঠাকুর, শ্রীযুক্ত প্রসন্নকুমার বিদ্যারত্ু, শ্রীযুক্ত নগেন্দ্রনাথ 
চট্টোপাধ্যায়, শ্রীযুক্ত চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এবং শ্রীযুক্ত শভ্ুচরণ বন্দ্যোপাধ্যায়ের নিকট 
ঝণী। উঁহাদিগের গ্রন্থ হইতে উক্ত জীবনী চতুষ্টয় সঙ্কলিত। সবের্বোপরি ব্যাকরণ অংশের 
জন্য গরনথক্তী পণ্ডিত প্রবর শ্রীযুক্ত সতীশচনদ্র বিদ্যাভৃষণের নিকট কৃতজ্ঞতাপাশে আবদ্ধ। 
তিনি উহা দেখিয়া দিয়া পরম উপকার সাধন করিয়াছেন। 

কবিতাগুলি একজনের রচনা নহে। পূজনীয় শ্রীযুক্ত সত্যেন্দ্রনাথ ঠাকুর, প্জনীয় 
শ্রীযুক্ত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, এবং শ্রীমান্‌ রবীন্দ্রনাথ ঠাকুর ও গ্রন্থকত্রীর রচনা হইতে 
নৈতিকগাথা ও কবিতা সকল বাছিয়া ইহাতে সন্নিবিষ্ট হইয়াছে। 


মলাটের/আখ্যাপত্রের উল্টো-পিঠে স্বর্ণকুমারী দেবী সম্পাদিত অন্য দুটি পাঠ্যপুস্তক- 
“সচিত্র বর্ণবোধ' এবং “বাল্যবিনোদ' বিষয়ে তৎকালীন সংবাদপত্র [47711680227 

হিতে 80010902001, 1902 3178827114177707, 22110 09০090961, 1902) 276 
17670520166 ১ 310 1০৬০1001, 19092 ] এবং বিভিন্ন মনীষীদের অভিমত ও মন্তব্য 
প্রকাশিত হয়েছে। এঁরা হলেন : প্রেসিডেন্সি কলেজের সংস্কৃত অধ্যাপক সতীশচন্দ্র বিদ্যাভূষণ 
70৫77 পত্রিকা-সম্পাদক সতীশচন্দ্র মুখোপাধ্যায় এবং “আচার্য কৃষ্ণকমল ভটাচার্য। 
কৃষ্ণকমল ভটাচার্য-কৃত মস্তব্যটির জন্য “গল্প-স্বল্প' পুস্তকের সংস্করণ অংশ দ্রষ্টব্য। সব 
পেছনের মলাটে 'গল্প-স্বল্প' (প্রথম ও দ্বিতীয় ভাগ) এবং “কীর্তিকলাপ”--এই দুটি বইয়ের 
বিজ্ঞাপন এবং “হিতবাদী” পত্রিকায় প্রকাশিত তাদের সমালোচনাও উদ্ধৃত হয়েছে। 
প্রকাশকের নাম ও ঠিকানা : শ্রীসতীশচন্দ্র মুখোপাধ্যায়, ২৬ বালিগঞ্জ সারক্যুলার রোড। 


৪. সাহিত্য-ম্রোত। প্রথম ভাগ। শ্রীমতী স্বর্ণকুমারী দেবী কর্তৃক সম্ধলিত ও সম্পাদিত। প্রথম 
সংস্করণ। প্রকাশক : শ্রীঅম্থিকাচরণ নাথ বি, এল। রিপণ লাইব্রেরী, ঢাকা । কলিকাতায় প্রাপ্তিস্থান : 


৪৮০ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


স্কুল লাইব্রেরী, ৬৪ নং কলেজ সীট ; গুরুদাস চট্টোপাধ্যায় এণ্ড সন্স, ২০৩/১/১, কর্ণওয়ালিস 
স্াট। সন ১৩৩৮ সাল। ইং ১৯৩২ খষ্টাব্দ। মূল্য পাচ সিকা। পৃষ্ঠাসংখ্যা ; উপক্রমণিকা, ৩৮৮, 
শুদ্ধিপত্র। 

সূচি : “ভারত সাহিত্যে রমণী- প্রতিভা" (শ্রীমতী স্বর্ণকুমারী দেবী) ; “মহাত্মা রাজা রামমোহন রায়" 
(শ্রীমতী স্বর্ণকুমারী দেহী) ; “রামমোহন রায় সম্বন্ধে মহর্ষি দেবেন্দ্রনাথ ; “মহর্ষি দেবেন্দ্রনাথ । 
পিড়চরণে পুষ্পাঞ্জলি' (শ্রীমতী স্বর্ণকুমারী দেবী); “মহর্ষিদেব তোহার আত্মজীবনী হইতে 
যৎকিঞ্চিং) ; “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর" (শ্রীযুক্ত চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় প্রণীত জীবনচরিত অবলম্বনে। 
শ্রীমতী স্বর্ণকুমারী দেবী) ; “আতিখেয়তা" ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর) ; “বন্ধিমচন্দ্র' রেবীন্দ্রনাথ ঠাকুর) ; 
“দেবী প্রতিমা”* (* রাজসিংহ। বন্কিমচন্দ্র) ; *প্যারীচাদ মিত্র-ওরফে টেক্টাদ ঠাকুর" শ্রীযুক্ত 
মন্মথনাথ ঘোষ) ; “আলালের ঘরের দুলাল” (টেকর্ঠাদ ঠাকুর কর্তৃক বিরচিত) ; অক্ষয়কুমার দত্তের 
জীবন কথা (কবি সত্যেন্দ্রনাথ দত্ত) ; “ন্বপ্নদর্শন,-_বিদ্যা-বিষয়ক*” (* চারুপাঠ তৃতীয় ভাগ।" 
অক্ষয়কুমার দত্ত) ; “সংক্ষিপ্ত ভূদেব-জীবনী (লেখকের নাম নাই) ; “এ্তিহাসিক উপন্যাস। সফল 
স্বপ্ন (ডুঁদেব মুখোপাধ্যায়) ; “সদাশয় কালীপ্রসন্ন সিংহ" ভ্রীযুস্ত মন্মথনাথ ঘোষ) ; “হুতোমপ্যাচার 
নক্সা" (কালীপ্রসন্ন সিংহ রচিত); '্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন" শ্রীমতী স্বর্ণকুমারী দেবী) ; “আচার্য 
কেশবচন্দ্র সেন, সংক্ষিপ্ত জীবন চরিত” (*্শ্রীচিরঞ্জীব শর্মা প্রণীত কেশবচরিত এবং আচার্য 
কেশবচন্দ্র সেনের জীবন ইতিহাস হইতে ছহা সম্কলিত ; ইহা আমি কৃতজ্ঞতা সহকারে স্বীকার 
করিতেছি। সঙ্গলনকারিকা--শ্রীমতী স্বর্ণকুমারী দেবী) ; 'সেবকের নিবেদন" (শ্রীমদাচার্য্য কেশবচন্র 
সেন); 'শোকাশ্র” (শ্রীমতী স্বর্ণকুমারী দেবী) ; “মহাত্মা দ্বিজেন্দ্রনাথ' (ভ্রীচিস্তামণি চট্টোপাধ্যায়) ; 
“ছিজেন্দ্রনাথ' (ভ্রীঅবনীন্দ্রনাথ রায়) ; “মহামতি ছ্বিজেন্দ্রনাথ : মহাপ্রস্থান' (শ্রীবিধুশেখর ভট্টীচার্য) ; 
ধেম্মের নিয়ম” (ছ্বিজেন্দ্রনাথ ঠাকুর) ; *রাজনারায়ণ বসু” (আচার্ধা শিবনাথ শাস্ত্রী) ; “১৮৪৩ সালে 
্টীমারে 'ভ্রমণ' স্বীয় রাজনারায়ণ বসুর আত্মচরিত) ; *সত্যেম্্রনাথ ঠাকুর : শোক-নৈবেদ্য' 
(শ্রীম্ব্ণকুমারী দেবী) ; *সত্যেন্দ্রনাথ ঠাকুরের জীবন প্রসঙ্গ” ; “শোক-নৈবেদ্য' কেবিতা। শ্রীমতী 
স্ব্ণকূমারী দেবী) ; “ব্রাহ্মণাবাদ' (সত্যেন্দ্রনাথ ঠাকুর) ; “বঙ্গভাষা ও সাহিত্য : পল্লীগাথা ও কাঞ্চনমালা' 
(রায় শ্রীযুক্ত দীনেশচন্দ্র সেন বাহাদুর) ; “কাঞ্চনমালা"। 


“উপক্রমণিকা' অংশটি পুনমুদ্রিত হল : 
নবধুগে বঙ্গ-সাহিত্যের ভ্রমবিকাশ ও পরিণতি কিরূপে হইয়াছে এই পুস্তকে তাহারই 
আভাস দিবার চেষ্টা করিয়াছি। রাজা রামমোহন রায় হইতে আরম্ত করিয়া স্বর্গগত যে 
সকল গ্রস্থকারগণের জীবন-কাহিনী ও রচনাবলী ইহাতে প্রকাশিত হইয়াছে তাহারা 
সকলেই ভারতীর বরপুত্র। বঙ্গ-সাহিত্য-প্রাসাদে তাহাদের নাম জ্যোতির্ময় অক্ষরে চির 
মুদ্রিত থাকিবে। 

আশা করি এই পুস্তক পাঠ করিয়া তরুণ ছাত্রবৃন্দের সাহিত্য-জ্ঞানানুরাগ বর্ধিত 
হইবে এবং মহদস্তুকরণ ব্যক্তিগণের উচ্চভাবের সংস্পর্শে আসিয়া তাহাদের প্রাণে 
আদর্শ-জীবন লাভের একটা এঁকান্তিক আকাঙ্ক্ষা জাগিয়া উঠিবে। ইহাই এই গ্রন্থ প্রণয়নের 
মুখ্য উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্য কথরিং পরিমাণে সফল হইলেও আমার এই পরিতাম 
সার্থক জ্ঞান করিব। 


রাজা রামমোহন রায়ের পুবের্ব, কোনো গদ্য গ্রন্থাদি যে ছিল না এমন নহে। 


গ্রন্থপপ্রি ৪৮১ 


“নবাগত সিবিলিয়ানদিগকে দেশীয় ভাষা শিক্ষা দিবার জন্য ১৮০০ সালে গভর্ণর জেনারেল 
লর্ড ওয়েলেস্লি কর্তৃক ফোর্ট উইলিয়ম কালেজ নামে একটি কালেজ স্থাপিত হয়।* তাহার 
ইচ্ছানুসারে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, উইলিয়ম কেরী, রামরাম বসু, হরপ্রসাদ রায় প্রভৃতি কয়েক 
ব্যক্তি পাঠ্য পুস্তক রচনা করিতে আরম্ভ করেন। তন্মধ্যে রাজীবলোচন প্রণীত “কৃষ্ণচন্দ্র 
চরিত” কেরী প্রণীত “বাংলা ব্যাকরণ” রামরাম বসু প্রণীত ““প্রতাপাদিত্য চরিত” ও 
“লিপিমালা”, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রণীত “বত্রিশ সিংহাসন” ও “রাজাবলী” চণ্তীচরণ মুন্সী 
প্রণীত “তোতার ইতিহাস” হরপ্রসাদ রায় প্রণীত “পুরুষ পরীক্ষা”, বিশেষ উল্লেখযোগ্য। 
১৮০০ খষ্টাব্দ হইতে ১৮১৮ খৃষ্টাব্দের মধ্যে এ সমন্ত গ্রন্থ রচিত হইয়াছিল। এই সকল 
গ্রন্থের অধিকাংশ পারসীবহুল ও দুবেরবাধ্য ভাষায় পূর্ণ। তখনকার বাংলার সহিত বর্তমান বাংলার 
ভাষাগত এত প্রডেদ যে পাঠ করিলে বিস্ময়াবিষ্ট ইইতে হয়।” 

কিন্তু রায় বাহাদুর দীনেশচন্দ্র সেন তাহার “বঙ্গভাষা ও সাহিত্য" নামক গ্রন্থে 'প্রতাপাদিত্য 

চরিত" লেখক রামরাম বসুকে “আধুনিক যুগের সাহিত্য স্রষ্টা” বলিয়া নির্দেশ করিয়াছেন। 

দীনেশবাবু বলিয়াছেন-__ 
“এটি স্থির কথা, বাংলা গদ্যের প্রাচীনতর নমুনা যতই থাকুক না কেন, রামবসুই আধুনিক 
গদ্য সাহিত্যের শ্রষ্টা। ঠাহার পৃের্ব বাঙ্গালা ভাষায় আধুনিক ছন্দের গদ্যে প্রতাপাদিত্য চরিতের 
মত একখানি সব্বাঙ্গসুন্দর পুস্তক কেহ লেখেন নাই। পণ্ডিতেরা এই পুস্তকের একটা খু 
ধরিয়াছেন,--“রামবসু অনেক মুসলমানী শব্দ ব্যবহার করিয়াছেন'। 


কিন্তু তিনি যুদ্ধ-বিগ্রহ বর্ণনা করিয়াছেন, দরবারের চিত্র দিয়াছেন,_-সেখানে মুসলমানী শব্দ 
তখন চলিত ছিল, তিনি তাহার প্রভাব এড়াইবেন কিরপে?” 

শ্রীমান রবীন্দ্রনাথ “সাহিত্য” নামক পুস্তকে “বাংলা জাতীয় সাহিত্য” শীর্ষক প্রবন্ধে 

রামমোহন রায়ের সম্বন্ধে যাহা বলিয়াছেন তাহা হইতে নিশ্নে কিছু উদ্ধৃত করিয়া দিতেছি : 
“তখন যে গদ্য রচনা করাই কঠিন ছিল তাহা নহে-তখন লোকে অনভ্যাসবশতঃ গদ্য প্রবন্ধ 
সহজে বুঝিতে পারিত না। 
সেইজন্য রামমোহন রায় যখন বেদান্তসূত্র বাংলায় অনুবাদ করিতে প্রবৃত্ত ইইলেন, তখন গদ্য 
বুঝিবার কি প্রণালী, তৎসম্বন্ধে ভূমিকা রচনা করা আবশ্যক বোধ করিয়াছিলেন। 
পুরাণ, ইতিহাসে পড়া গিয়াছে, রাজগণ সহসা কোনো ধাধির তপোবনে অতিথি হইলে তিনি 
যোগবলে মদ্যমাংসের সৃষ্টি করিয়া রাজা ও রাজানুচরবর্গকে ভোজন করাইতেন। বেশ দেখা 
যাইতেছে তপোবনের নিকট দোকান বাজারের সংশ্রব ছিল না, এবং শালপত্রপুটে কেবল 
হরীতকী আমলকী সংগ্রহ করিয়া রাজযোগ্য ভোজের আয়োজন করা যায় না--সেইজন্য 
খাষিদিগকে তপঃপ্রভাব প্রয়োগ করিতে হইত। রামমোহন রীয় যেখানে ছিলেন সেখানেও 
কিছুই প্রস্তত ছিল না ; গদ্য ছিল না, গদ্যবোধ শত্তিও ছিল না ;--ষে সময়ে এ-কথা উপদেশ 
করিতে হইত, যে, প্রথমের সহিত শেষের যোগ, কর্তার সহিত ত্রিষ্মার অন্বর অনুসরণ করিয়া 
গদ্য পাঠ করিতে হয়, সেই আদিমকালে রামমোহন পাঠকদের জন্য কি উপহার প্রস্তুত 
করিতেছিলেন? বেদাস্তসার, ব্রদ্ষাসূত্র, উপনিষৎ প্রড়ৃতি দুরহু গ্রন্থের অনুবাদ। তিনি 
সব্ধগাধারণকে অযোগ্য জ্ঞাস করিয়া তাহাদের হতে উপস্থিত মত সহজপ্রাপ্য আমলকী 


* পণ্ডিত শিবনাথ শাস্ত্রী প্রণীত 'রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ' নামক পুস্তকে “বঙ্গদেশে 
শিক্ষা বিস্তার” শীর্ষক প্রবন্ধ দৃষ্টব্য। 


স্বর্গ র. স.: ৩১ 


৪৮২ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


হরীতকী আনিয়া দিলেন না। সব্ধসাধারণের প্রতি তাহার এমন একটি আন্তরিক শ্রদ্ধা ছিল। 

বলিয়া জানিয়াছিলেন। তিনি সাধারণ নামের এই মহারাজের যখোচিত অতিথি সৎকার উদ্দেশ্যে 

কঠিন তপস্যা দ্বারা উত্তত অনুবাদরূপ রাজভোগ সৃষ্টি করিলেন। 

কেবল পণ্ডিতদের নিকট পাণগ্ত্য করা, জ্ঞানীদের নিকট খ্যাতি অর্জান করা, রামমোহন রায়ের 

ন্যায় পরম বিদ্বান্‌ ব্যক্তির পক্ষে সুসাধ্য ছিল। কিন্তু তিনি পাণডিত্যের নির্জান অত্যুচ্চ শিখর 

ত্যাগ করিয়া সব্ধসাধারণের ভূমিতলে অবতীর্ণ হইলেন এবং জ্ঞানের অন্ন ও ভাবের সুধা 

সমস্ত মানব সভার মধ্যে পরিবেষণ করিতে উদ্যত হইলেন। 

এইরূপে বাংলাদেশে এক নূতন রাজার রাজত্ব, এক নূতন যুগের অভ্যুদয় হইল। নব্যবঙ্গের 

প্রথম বাঙ্গালী, সব্বসাধারণকে রাজচীকা পরাইয়া দিলেন_এবং এই রাজার বাসের জন্য সমস্ত 

বাংলা দেশে বিস্তীর্ণ ভূমির মধ্যে সুগভীর ভিত্তির উপরে সাহিত্যকে সুদৃঢ়রূপে প্রতিষ্ঠিত 

করিলেন।” 
রায় বাহাদুর দীনেশচন্দ্র সেন* প্রশংসিত এই প্রতাপাদিত্য চরিত-লেখক রাম রাম বসু 
চুচড়ার এক প্রধান কায়স্থ বংশে অনুমান ১৭৬০ খৃষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি 
রামমোহন রায়ের বন্ধু ছিলেন। পাদরি টমাস সাহেব বঙ্গদেশে আগমন করিবার পর 
১৭৮৭ খৃষ্টাব্দে রামবসু তাহার মুলগীপদে প্রতিষ্ঠিত হন। রামবসু টমাসকে বাঙ্গালা 
শিখাইয়াছিলেন, এবং বাইবেলের সব্ব্প্রথম বাঙ্গালা অনুবাদে পাদরী সাহেবকে বিশেষ 
সহায়তা করেন। পরবর্তী সময়ে শ্রীরামপুরের কেরি সাহেব বাইবেলের যে বঙ্গানুবাদ 
সম্পাদন করেন রামরাম বসু তাহার ভিত্তি গড়িয়া দিয়াছিলেন। 

মুন্সির পদ যাইবার পর কেরি সাহেব রাম রাম বসুকে ফোর্ট উইলিয়ম কলেজে 
পণ্ডিতের পদ দান করেন। এই কার্যে তিনি মৃত্যুকাল পর্যান্ত বাহাল ছিলেন। ১৮১৩ 


খৃষ্টাব্দে তাহার মৃত্যু হয়। 


ঈশ্বরচন্দ্র গুপ্তের নিকটও আধুনিক বাংলা-সাহিত্য বহুল পরিমাণে খণী। কিন্ত প্রধানতঃ 
তিনি কবিতা লিখিয়াই প্রসিদ্ধ। সেইজন্য এই সংখ্যায় গদ্যলেখকদিগের পার্থ তাহাকে 
না বসাইয়া সাহিত্য-শ্রোতের দ্বিতীয় ভাগে তাহার আসন নির্দেশ করিয়া রাখিলাম। 

স্থানাভাববশতঃ পরলোকগত সুবিখ্যাত গদ্যলেখকদিগের সকলকেই এই ভাগে 
আসন দিতে পারি নাই। দ্বিতীয় ভাগে সেকালের গদ্য ও পদ্য উভয়বিধ খ্যাতনামা 
সাহিত্যকারগণের প্রতিভার পরিচয় প্রদানের ইচ্ছা রহিল। 


৩নং সানি পার্ক, বালিগঞ্জ শ্ীন্বর্ণকুমারী দেবী 
গৌষ-১৩৩৮ জানুয়ারী- ১৯৩২ 


রায় বাহাদুর দীনেশচন্দ্র সেন প্রণীত “বঙ্গভাষা ও সাহিত্য” পুস্তকখানি দরষ্টব্য। 


গ্রনথপঞ্জি ৪৮৩ 
গ্রস্থাবলী 


১. শ্রীমতী স্বর্ণকুমারী গ্রন্থাবলী। (প্রথম ভাগ)। [ আমাদের ব্যবহার করা কপিতে আখ্যাপত্র বিনষ্ট ]। 
পষ্ঠাসংখ্যা : ২২৮। 

সূচি : দীপ-নিবর্বাণ (১-৯৭); ছিন্নমুকুল (৯৮-১৭৬) ; নবকাহিনী (কুমার ভীমসিংহ _এঁতিহাসিক 
নাটক ১৭৮-১৮২, ক্ষত্রিয়-রমণী_এরতিহাসিক উপন্যাস ১৮৩-১৮৭, ক্ষত্রিয়ের স্ত্রী, অশ্ব ও 
তরবারি ১৮৮-১৯০, সন্ন্যাসিনী ১৯০-১৯৫, প্রতিশোধ ১৯৫-১৯৭, যমুনা-সত্য ঘটনা হইতে 
গৃহীত ১৯৭-২০২, কেন? ২০৩-২০৫, আমার জীবন ২০৫-২১০, লজ্জাবস্তী ২১০-২১৭, 
নৃতন বালা ২১৭-২২১, চাবী চুরি ২২১-২২৮)। 


২. শ্রীমতী স্বর্ণকুমারী গ্রন্থাবলী। (দ্বিতীয় ভাগ)। [ আমাদের ব্যবহার করা কপিতে আখ্যাপত্র 
বিনষ্ট ]। পৃষ্ঠাসংখ্যা : ২৬৫। 

সূচি : হুগলীর ইমামবাড়ী (১-৮৪); দেব-কৌতুক (কাব্যনাট্য, ৮৫-১১৪); ফুলের মালা 
(১১৫-১৭৩) ; বসন্ত-উৎসব (গীতিনা্য, ১৭৪-১৮৭) ; মিবাররাজ (এতিহাসিক উপন্যাস, ১৮৮- 
২১৩) ; পাকচক্র (প্রহসন, ২১৪-২৩৬) ; নব-কবিতাবলী (২৩৭); প্রবন্ধ রত্বমালা (২৩৮- 
২৪২); পূজার তত্ব (২৪৩-২৪৫); পত্রাবলী (২৪৬-২৫৫); দার্জিলিং (২৫৬-২৬৫)। 


৩. শ্রীমতী স্বর্ণকুমারী গ্রস্থাবলী। তৃতীয় ভাগ)। [ আমাদের ব্যবহার করা কপিতে আখ্যাপত্র 
বিনষ্ট ]। পৃষ্ঠাসংখ্যা : ১৪৬। 

সূচি : স্লেহলতা বা পালিতা (প্রথম ভাগ, ১-৮৩) ; অতৃপ্তি (নাট্য-কাব্য, ৮৪-৯৭) ; জাতীয় সঙ্গীত 
(৯৮-৯৯) ; ধর্ম সঙ্গীত (১০০-১০২) ; প্রেম-পারিজাত (কবিতা ও গান ১০৩-১০৭) ; যুগাস্ত- 
কাব্যনাট্য (১০৮-১১৭) ; নিবেদিতা (১১৮-১৩৬) ; হাসি ১৩৭-১৪৩); শ্রীমতী স্বর্ণকুমারী 
দেবী (অস্থাক্ষরিত লেখিকা-পরিচিতি ১৪৪-১৪৬)। 


৪. শ্রীমতী স্বর্ণকুমারী গ্রন্থাবলী। (চতুর্ঘ ভাগ)। শ্রীমতী স্বর্ণকুমারী দেবী প্রণীত। উপেন্দ্রনাথ 
মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত বসুমততী-সাহিত্য-মন্দির হইতে শ্রীসতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রকাশিত। 
কলিকাতা, ১৬৬নং বহুবাজার স্ত্রী, “বসুমতী-বৈদ্যুতিক-মুদ্রণ যন্ত্রে” শ্রীপূর্ণচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা 
মুদ্রিত। মূল্য ১ টাকা। পৃষ্ঠাসংখ্যা : ২০৪। 

সূচি : স্রেহলতা (দ্বিতীয় ভাগ, ১-৫৯) ; বিদ্রোহ (৬০-১৪ ১) ; সমুদ্রে ১৪২-১৫১) ; প্রভাত- 
সঙ্গীত (১৫২-১৬৪) ; সন্ধ্যা-সঙ্গীত (১৬৪-১৭২) ; নিশীথ-সঙ্গীত (১৭৩-১৮২) ; সঙ্গীত-শতক 
(১৮৩-১৯৮) ; সেকেলে কথা (১৯৯-২০৪)। 


৫. শ্রীমতী স্বর্ণকুমারী গ্রস্থাবলী। (পঞ্চম ভাগ)। শ্রীমতী স্বর্ণকুমারী দেবী প্রণীত। উপেন্দ্রনাথ 
মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত বসুমতী-সাহিত্য-মন্দির হইতে শ্রীসতীশচন্্র মুখোপাধ্যায় প্রকাশিত। 
কলিকাতা । ১৬৬নং বহুবাজার স্ত্রুট, বসুমতী বৈদ্যুতিক মেসিন যন্ত্রে, শ্ীপূর্ণচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা 
মুদ্রিত। মুল্য ১ টাকা মাত্র। পৃষ্ঠাসংখ্যা : ১৯০[?] 

সূচি : কাহাকে? (১-৪৩) ; মালতী (88-৫৫) ; জীবন-অভিনয় (৫৫-৫৬) ; পেনে শ্রীতি (৫৭- 
৬৪) ; মিউটিনি ৬৫-৬৮) ; অমরগুচ্ছ (৬৯-৭৫) ; বিবিধ কথা (৭৬-৮২) ; কনে বদল (প্রহসন, 


৪৮৪ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


৮৩-১০১); কৌতুক নাট্য ১০২-১২৩) ; গাথা ১২৪-১৪৯); ট্যালিসম্যান (১৫০-১৫৭) ; 
রাজকন্যা নোট্যোপন্যাস, ১৫৮-১৯০?)। 


৬. ন্বর্ণকুমারী দেবীর নৃতন গ্রস্থাবলী। ফেষ্ঠ ভাগ)। শ্রীমতী স্বর্ণকুমারী দেবী প্রণীত। উপেন্দ্রনাথ 
মুখোপাধ্যায়-প্রতিষ্ঠিত বসুমতী-সাহিত্য-মন্দির হইতে শ্রীসতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রকাশিত। কলিকাতা, 
১৬৬নং বহুবাজার স্্রীট, ““বসুমতী-বৈদ্যুতিক-রোটারী-মেসিনে”' শ্রীপূর্ণচন্দ্র মুখোপাধ্যায় মুদ্বিত। মূল্য 
১ টাকা। পৃষ্ঠাসংখ্যা : ২৫৮। 

সুচি : মিলন-রাত্রি (১-১০৪);'বিচিত্রা (১০৫-১৫৫); স্তবপ্রবাণী (১৫৭-২০৮); বিজয়ার 
আশীবর্বাদ (২০৯-২১৯); স্বপ্ন নাকি? (২২১-২৩০) ; নব ডাকাতের ডায়েরি (২৩১-২৩৯) ; 
গল্প-প্রবন্ধমণ্জষা (কান্তিবাবুর খোসনাম ২৪২-২৪৭, সাহিত্যে দেশবন্ধু ২৪৮-২৫১, ইংরাজের 
সহিত সুরেন্দ্র-প্রসঙ্গ ২৫২-২৫৪) ; কবিতা-পারিজাতহার (২৫৫-২৫৮)। 

[ইংরাজি ১৯১৬-১৭-এর মধ্যে গ্রস্থাবলীর এই ছয়টি খণ্ড প্রকাশিত হয়েছিল |1 


৭. ্বর্ণকুমারী দেবীর রচনাবলী । | আন্তর্জাতিক নারীবর্ধ উপলক্ষে প্রকাশিত ]। সম্পাদনা : শ্রীমতী 
বাণী রায়। কলকাতা । রামায়ণী প্রকাশ ভবন। ২ ৫শে বৈশাখ, ১৩৮৪ প্রচ্ছদ পরিকল্পনা : শ্রীমনোজ 
বিশ্বাস।| পঞ্চম পঞ্যবার্ষিকী পরিকল্পনা-আঞ্চলিক ভাষা উন্নয়ন প্রকল্প--পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক 
সহায়তায় সুলভ মূল্যে প্রকাশিত। ]। মূল্য : আঠারো টাকা মাত্র । পষ্ঠাসংখ্যা : ৫১৪। 

উৎসর্গ : আন্তর্জাতিক নারীবর্ষে বিশ্বনারীদের উদ্দেশে- প্রকাশনা উপসমিতি। 

, সূচি : জীবনী ও সাহিত্যকৃতি : বাণী রায়, বিদ্রোহ উপন্যাস), কাহাকে? (উপন্যাস), পাকচক্র 
(প্রহসন), বসন্ত উৎসব (গীতিনার্য), কৌতুকনাট্য, সঙ্গীত-শতক, প্রভাত-সঙ্গীত, মধ্যাহন-সঙ্গীত, 
সন্ধ্যা-সঙ্গীত, নিশীথ-সঙ্গীত, গ্রস্থৃপঞ্জী। 


সম্পাদিত গ্রন্থ 


১. হাসি ও অশ্রু। শ্রীসরোজকুমারী দেবী প্রণীত শ্রী স্বর্ণকুমারী দেবী সম্পাদিত। মাঘ ১৩০১। 
মূল্য এক টাকা। পৃষ্ঠাসংখ্যা : ২৯৫, উৎসর্গপত্র : ১, সূচীপত্র : ৫। ১৬% ১০ সেমি। 
আখ্যাপত্রের পরপৃষ্ঠায় লেখা আছে : 

কলিকাতা,/আপার সারক্যুলার রোড, কাশিয়াবাগান বাগানবাটিীতে/“ভারতী যন্ত্রে” 
শ্রীতারিণীচরণ বিশ্বাস দ্বারা মুদ্রিত। ৃ 


২৯৫ পৃষ্ঠার একেবারে তলায় লেখা আছে : 
[01117100 00110 310211 ৮155১---0910000৪, 


উৎসর্গ 
মা আমার। 


যেখানে গিয়েছো মা গো, নাহি সেথা অশ্রুধার, 
ধরণীর ধূলা রাশি ব্যথিত না করে আর। 
কত দূরে কোথা আছ, আমি ত মা নাহি জানি, 
তবুও দেখি গো যেন বিমল হৃদয় খানি। 


গরন্থপঞ্জি ৪৮৫ 


আমারি মুখেতে চেয়ে ফুটিয়া উঠিত নিতি। 
হেরিলে আমারি মুখে প্রথম শ্লেহের ছবি, 
ফুটিয়া উনিল প্রাণে কত তব আশা রবি। 
সযতনে ক্ষুদ্র লতা তোমারি সোহাগ ভরে, 
আজি বিকাশিত হয়ে দাঁড়াল সংসার পরে। 
জগতে কে বুঝিবে গো কতই মাধুরী তার, 
আজ তুমি কোন দূরে কোথা আছ, মা আমার। 
এ শোভা কাহারো নয়, শুধু মা তোমারি তরে ; 
অর্পিণু চরণে তব যেথা থাক যত দৃরে। 
শুনেছি তোমারি দুখে মরণের আছে পার, 
তবে তুমি সেথা হতে দেখিবে তো, মা আমার। 
বলেছিলে সেথা গেলে ভুলিতে নারিবে কভু, 
মোদের ম্নেহের মুখ জেগে প্রাণে রবে তবু। 
যেথা থাক যত দূরে ক্ষুদ্র মোর উপহার, 
তোমারি শ্লেহের কবে সমর্পিণু, মা আমার। 


সূচীপত্র : কি লিখি পে. ১), সাধনা পে. ২), সন্ধ্যার তারকা (পৃ. ৩), আমার হৃদয় 
(পৃ. ৫), বকুল পো. ৬), বাসনা পে. ৭), নিমেষ (পূ. ৮), ঘুম ঘোর পে. ৯), একটি 
ছবি (পৃ. ১০), একটি তারা (পৃ. ১১), দুরাকাঙক্ষা (পৃ. ১২), জীবন অভিনয় পে. ১৩), 
নববর্ষ পৃ. ১৪), আমার জীবন (পূ. ১৫), কে পে. ১৬), মধ্যাহ্ন পে. ১৭), সমর্পণ 
(পৃ.১৯), কার প্রেম পে. ২০), তবে কেন (পৃ. ২১), কোথায় (পৃ. ২২), বসন্তে উপহার 
(পৃ. ২৩), কারাগার (পৃ. ২৫), আধার (পৃ. ২৯) ছায়া (পৃ. ৩০), ভূল (পৃ. ৩১), ঘুম 
(পৃ. ৩২), পরিচয় পে. ৩৩), কোথায় সে দেশ পরে. ৩৪), গীতধবনি (পৃ. ৩৬), খেলা 
(প. ৩৭), ও কথা (পু. ৩৯) জীবন প্রভাত (পৃ. ৪১), চলে গেল (পূ. ৪৪), বিদায় 
(পৃ. ৪৬), দূর হতে পে. ৪৭), শূন্যপ্রাণ পৃ. ৪৮), লুকোচুরি (পৃ. ৪৯), চেয়ে থাকা 
(প. ৫০), বৃথায় (পৃ. ৫১), বিস্মৃত স্মৃতি পে. ৫২), যেতে হবে পৃ. ৫৩), না পে. 
৫৫), নিরাল৷ হৃদয় (পৃ. ৫৬), পথহারা (পৃ. ৫৭), বর্ষা (পৃ. ৫৯), বাদল (পৃ. ৬০), 
আশীব্বাদ (পৃ. ৬২), পথিক (পূ. ৬৩), প্রবাসে পে. ৬৪), ব্যাকুলতা পে. ৬৬), শ্যাম 
(পূ. ৬৮), স্বজনি (পে. ৬৯), চেয়ে যাও (পৃ. ৭০), একটি শুকান ফুলের প্রতি পে. 
৭১), পারুল (পৃ. ৭২), সবি যায় (পূ. ৭৩), সায়াহ্কে (পৃ. ৭৪), হতাশ (পৃ. ৭৬), 
ক্ষদে (পৃ. ৭৭), অতৃপ্তি পু. ৭৮), একবার (পৃ. ৭৯), সুখের স্বপন (পৃ. ৮০), কবিতা 
(পূ. ৮২), জাগরণ (পৃ. ৮৩), পাথেয় পে. ৮৪), কপলু পৃ. ৮৫), সখি পে. ৮৬), 
বনলতা (পৃ. ৮৭), দেখন হাসি (পৃ. ৮৮), জ্যোত্ম্না পে. ৮৯), ভালবাসা (পৃ. ৯১), 
অশ্রুজল (পূ. ৯২), মিলন পে. ৯৩), মা (পৃ. ৯৪), খোকা পে. ৯৫), অরুণ (প্‌. 
৯৬), খোকার অভিমান (পৃ. ৯৭), দুরন্ত ছেলে (পৃ. ৯৮), বিনা সুতার হার (পৃ. ১০০), 
অমিয়া পৃ. ১০২), বাসর (পৃ. ১০৩), শুভদৃষ্টি (পৃ. ১০৪), ফুলশয্যা (পৃ. ১০৫), 
উপহার (পৃ. ১০৬), ঘুম ঘোর (পৃ. ১০৮), অভিমান (পৃ. ১১০), এই থাক পে. ১১১১, 


৪৮৬ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


নীরবে (পৃ. ১১৩), আত্মহত্যা পূ. ১১৫), শেষ বিদায় পৃ. ১১৭), শিশুহারা পে. 
১১৮), শোকোচ্ছবাস পৃ. ১২১), সিন্দূর পৃ. ১২৪), সু পৃ. ১২৫), পব্রস্মৃতি পৃ. 
১২৬), তিনটি (পৃ. ১২৮), প্রতিশোধ পে. ১২৯), বকুল সুবাস (পৃ. ১৩০), সমাধি 
(পৃ. ১৩২), সে দিন (পৃ. ১৩৪), একখানি ছবির প্রতি পে. ১৩৬), বিরহ (পৃ. ১৩৭), 
আলিঙ্গন (পৃ. ১৩৮), দুটি চুম্বন (পৃ. ১৩৯), শ্লেহলতা (পৃ. ১৪০), যদি (পৃ. ১৪৯), 
এসেছি (পৃ. ১৫১), বিদেশী কবিতা (পৃ. ১৫৩), মিলনে পে. ১৮৩), আধারে (পৃ. 
১৮৪), আশার স্বপন (পৃ. ১৮৫), ঈর্ষা পৃ. ১৮৬), অলস প্রেম পৃ. ১৮৭), বিরহ 
(পৃ. ১৮৮), ফাদ পর. ১৮৯), চুম্বন স্পর্শ পে. ১৯০), নব পরিণয়ে (পৃ. ১৯১), আর্তস্বর 
(পৃ. ১৯৩), ছি পে. ১৯৪), উপহার (পৃ. ১৯৬), দুইটি ছবি পপৃ. ১৯৮), স্বপ্ন €প্‌. 
২০০), ভূলে বলি পে. ২০১), সন্দেহ (পৃ. ২০৩), তুমি পৃ. ২০৪), রাজা ও রাণী 
(পৃ. ২০৫), অভিমানী (পৃ. ২১২), শ্রাবণে পৃ. ২১৩), জীবন স্বপন (পৃ. ২১৪), 
ছেলেখেলা পে. ২১৬), ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পূ. ২১৭), এমনি (পৃ. ২২০), একটি 
শিশুর প্রতি পে. ২২২), বসন্ত পঞ্চমী পে. ২২৩), প্রভাতে পৃ. ২২৫), প্রদোষে 
(পৃ. ২২৭), সাধ পে. ২২৮), সাধের ভাসান পে. ২২৯), নীরব প্রকৃতি পে. ২৩০), 
চলে যায় (পূ. ২৩২), একটি চুম্বন (পৃ. ২৩৩), এস কাছে পে. ২৩৪), বঙ্কিমচন্দ্র 
(পৃ. ২৩৫), দুটি কথা (পৃ. ২৬৬), পথের পরিচয় পরে. ২৭০), বিদায়ে পে. ২৭১), 
আলাপ পরিচয় পে. ২৭৩), মধ্যাহ্ন পৃ. ২৭৫), দলিত লতা পৃ. ২৭৭), তরুর উক্তি 
(পৃ. ২৮০), পাগল (পৃ. ২৮৩), দেখা পৃ. ২৮৫), সে (পৃ. ২৮৬), শেষ (পৃ. ২৮৮), 
পত্র পৃ. ২৮৯), সপ্তম বর্ষ (পৃ. ২৯১), পুরাতন বর্ষ বিদায় পৃ. ২৯৩)। 


অনুবাদ 


১,716 70161 0271270. 85 911111911 ১৮০7710 1610017011 100৬1. 15101151 
2010101), 139 4৯. 00011501198 4510915, 01109 25, 2, 00,172. 111950100. 
আখ্যাপত্রের উল্টোদিকের পৃষ্ঠায় লেখা আছে : 

71111020 0% 17.0০. 10955, ৪( 016 

16111111116 19৩55, 
61 & 62. 90৮/ 98407 90101, 
& 
70011517901) ৯.1. 1010011 & 00.. 
54, 0011986 90091. ০8100104. 


11707600000101) 
1115 51019 ৬1110111095 50110 9৬০11(5 0111010111015101 0111)9 14117 09111001925 115 
09010010011, ০0112115 1111101) 01 [10100 1010110501011১, ৬1101) 81৬65 10105 11011) 
৬০]010. ৬/2 11151 11 ৮11] ৫0 50100101011) (0৬/0105 1181116 001 ৬/০50211) 11101105 
[০1101 90010911660 ৮/101) 1711001 10925. [115 10178118019 170৮ 110010 ০৬৫1) 
12181151101) ৮৬1101891190101 79215 111 (11150081001 1101100119 08565 01101518170 
1711708 10170081)1. 10179 111170851)855 50088100101 17019 00110011165 011৫ 11101 


গ্রনথপঞ্জি ৪৮৭ 


011101017( (010161) 10165, 070 1109 170৬০ 11910211100 11)011 011178110)/ 01110010119 
৪19909১( 4111100010105 110 119103101])5, এ 11001 01 ৮1101) 6115 1008 3119৬/5. ড৬/০ 
00101105961) 11110011170 1110101191 9)1111 ৮10101715170৬/ 0117109191101101) 1051, 485 
৬০1 5110116 11) 11053 4045. ৬৬101) 01015 ০2809001018 0112 ০0015101115, 11181111915, 
(1108181105 01101 (01100100105 0 (110 1১001019 10 11601) (110 59119 (000১ 85 (100 ৬৩1০ 
11) (110 019১১ (0 ৮/17101) 015 1410 ০001105 805 10201.. 

/&০ 007 810615 


19601086101) 
[০91 01614. 
1 ৬9৮০ 4 (10৬০1 0119111 
৬৬110] 0011 11 17107111175 1011) 
11104011. 101111701৫9. 


11101411111 ১০001 ৭191) 
70-49%, 10611 594 105 [01101 

001 01007100164 ৫।১০110৬, 
৬/1|1 11008 1016 11116) 1000, 
00101), 01 19৬111$1. 
৬110 11708 9০০৫10%10, 5৪১ 


চিত্রসূচি : 

|. 91711911 9৬0112 16011101111. (1701) 0) 01101000811) 1) 30811179 
& 9179[71914. প্রবেশক চিত্র) 

2..7170 2019) "6175 004 00001. (4১10 45 110 510010170 [9101000 011) 1106 
(01101) ৬/০০1 0000 17010010197 1105 /0৮০010...011 [001 10 010010 911810015 17901. 
7950 10.) 

3... 0801795171901) 0110 5170111 010119 11৬০1301116. (+/৯11010/ 00011951120 
[019/০এ--019)00 0119 5৬/09€ (01100 01 21) 010 (11700 5017৮ 014 91101001 115021700 ৮101 
1101 ৮/1)019 16911 010 01011 11) ০৮০1 1010. 188০ 2১.) 

4. 51916111101) 01580150018 0০৫4 ৬/০01720. (১19 50001)921 & (0190১ 
(110 08111011। ৮/০১ 1011 019৮1) 01) ৬/19( /05 1179 5119 10910101011 77086 123.) 

5. 917910015 010007).--৬০৮৪৮০ 10 ঠা) [01010110৮%) ৬৬০11. (011) 019 
[২911041)01 ৮/05 ৬/1011701- 010 01701150011 500115 500104 01)৬/210 (08901701- (0 0109৫ 
/০010105 ৬/1)০1০ ১০5(909 8114 11(0 010 1)1০17000 0110-0(0110)1 [99206 10105 5৬/9) . 
[78£০ 109) 
এপ্রিল থেকে ডিসেম্বর ১৯০৯ অবধি 14742) //5)” পত্রে ধারাবাহিকভাবে এই 


অনুবাদ প্রকাশিত হয়েছিল। 


২,417 011011159116150115. 99 14015. 011050| (91101901১৬01176 101117011109৬1), 
/১0610101 410176 5814] 00118770910. ০৬/ 011, 1176 19001711191) 00111108017), 
0. 219. (7 0০09৬০1), 


৪৮৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


আখ্যাপত্রের উপ্টো-প্ৃষ্ঠায় আছে : 
৭৬/ 0115 1161২/10--1৬15- 010581105 0011010০011) 2) 005010105 190112015 10 
০011৬9১0016 /6500111 12001 2 ৬০18016 111515110 11110 0106 1111100 119710176. 
৬৬12৩11৬115 04227768115, 010$01, 25 070 01 1176 [010176015 01 0190 ৬/011211 
[10617610111 3611/91, 2170 (01011985 1101797 0৮/1) 01001111118, 15 ৬/০11 90191110010 £1৬০ 
[1015 101100010 01 9 11111000 10910011'5 0৩৬৩100)1)00111. 
01/10৭---1২01101159010 (01 01)0 [01010001065 0)11111140 1110, 0116 5001 1১ 0৮০15118009৬/১৫।) 
[110 [00150191119 01 0116 01101101655, 011 01116 (016110১1 30118911 ৬/71001৬ 01 (0-40১. 
15017010101. 106৫0011091. 1913 
3170 64111011. 0০69061. 1914 


[9066 

11515 2 50010911110 0111011 (100 1২010111104 2011) 90113011001, 1116 11701719015 01 
৮/1101) 100৬৩ (0 50170 ৫১.(01)1 2001194 ৬/০50911 001506175. [1 5110৬450109 01101)05 
(118((0101)৮/101)12010101785 0108151)(01)011 (10100001019 01111019,1000111 01101111101 
19000 110111170815 010 ১0111 00110 11101011101) ৮0500111805. 12170100015 010 
(10105 01011010000 (01101101105 (01011 (11001501105 01 9025 (01011) 010170101190(00 
1) 9117010 0(017101 011011070. 101715 5101, 1015 (1010, (00101)05 011 016 5140 01 11101017 
1110 0101, (0111) 0 517011 0001. 101১ 01111001( (0 010])100111011 01 0115 110110101005 
0117505 01001 5901909; 501111 0145011৮111 81৬০ 010 ৬/০10111 102001 50110115181 
11100 1111100111000110. 


[17000 00001) 

11998101101 01011150001, 01)111) 08506 11141011180, 15 010 01 110 [01017001১01 0100 
৬৬/01110111110৬০1110111171 13017501, 11100001110 ৮/০9101)91 05010191101) (0 ৮/17101) 5119 
[09101851905 00110 11)010 [010150 (1) ১1০11001001 (110 801060011 01101) 0179 011701 
[17010 [211011). /১11108151) 10109018170 01) 50110119017 70110178 11195, 600/0910 
1001)110 1170 [0111001), 010 11701110001 8 919 08111811260, 1৬175. 01050 ৬/:)১ 
01700001500 100) 0) 1701 19101 010 1001 11050170109 09৬৩1019101 01050191 
[0০৮/০15 01111100 0110 01081980101. 101 1011017 100৬011010 001) 08010, ১/905 1100 
0199110118105 16101101010 (01010000111 3121710 90118], ৪ 500101)/ ৬/1101) 
0৬০০5 15911 (0 10951011119 010 10105011115 011 11101 15 10151) 01101101010 11) [19 
৬০৫1০ 19110510. [াগো) 1001 80110115115. 0110501 11011011195 1101 [08551011809 19৬০ 
0110 80111191101) 01100110010 1010, 1001 01001) 065119 [0 10105 10 1:01)] 115 
19011019),(011)51)11911101)010871655, 010101)011)11 09910110100 ১0159 01115 0919১1118 
11201110105. 

0079 01101 01001)015, [২৪011014801 1 98010, 15 01) 101617)056 [110101) [000 
01 (0-099, 900100 (0১ 1015 00810111101), 14 ০81081960 10011) 11) 121181010 010 
/৯11101109, ৮/11019 1015 100911)5 10৮0 10601) 155010 11) 11011518190 [01]. 4৯1001)01 
(01101, [0৮/11011019 [901), 100017000 ৮1101 15 110 0170 01112 010161 301149011 
11002711795, ১৮171017176 06010910010 13101011, 0110 £000955 0110811111155 ৬4111101001 
(10110 07011101 59161701801), 51161 ৬151111)8 121012110,5901)1115911101601 00৬11 
0106 10001001), 10 191)0%5 রিটো)। [10121 ১/০01101) 000 10011) 8110 (10710170005 
0159101110105 110001 11101) (1১০) 1910011-191085 10901) ৬/৫1111) 90100011900) 1৬15. 
0110591, ৮/10 ৬/25 0119 01101791151 139110911180195 10111). 1691 11) 9০০1১. 


গ্রস্থপঞ্জি ৪৮৯ 


4৯1 01 60119 089 1115. 0100581, 01, 10 0011 1)01-1)9 1001 10601111001 [1)0101) 
10116, 911112001 ১৬৫11 16077011, 10101) 5101711195 (17611010017 01 0010, 910৯/ 
011019101 0101110/ 0170 10100 01 01192190661: 091010 510 ৮/85 (৬/100% 5179 1794 
[00101191100 01) 01101111011 10৬01 ৬/1010171)9001110 017 111)11001909 5100055, 817 0179 
16৬০1001601) 91115 00111001511] 098500 2 81091 56105001011. 0১ 11 ৬/০৩ 010 11751 1117) 
01111011011 ৮/011101 1001 01101771)600 501 01091. 99011 81001 5110 (000 9৬01 11011) 
10110100101-110 00100151010 91 01101105211 +131101001, 01015 1000011117 0170 10150 
৬/0])01 01001 11) 11019, 011, 95091011010 91101 110101৬41 ৬101) 10011 (৬৩ 
09001710175 (0016 11 111 10010, 5110 105 001010160 11 ০৬61 511000--8 [901104 ০01 
(৬০11৮-11৮৩ ৮০০15. 13১10০51191: 001001101 ৬/011. ১17০ 1785 [010000000 110915 8170 
51013101105, [000117১, 01017105, (01095, 0110 [00101101 5010101110 00)1100155 101" 050 
11) ১০1)0015. ১০৬০1] 01191110015 10৬০ 0901) 01101011564 017411010014)5 108৬৩ 
70001 [70110111104 1)01010 011611015105110 00101011005 011 0৬91 11019. 

30514১১1101 1110101 0014 901001181 ৬/0116 510 11100109515 1701১০11111 ০৬০1 
1100117011( (10015 5০1 017 [0000 00010900 0110101591)01 0001101% ৬/0111017, 01101145 
1)015011 [01111000 0 1100100৩ 101 11)0101) ৮/100৮/১, (01010 [0011090১৩01 110%101185 4 
[01100 101 170২0 0110110110(05 ৬/11059101901৬05, 10৮/ (101 014 00১10175010 
1051110 810001110, 11010177801 100110081774 (0111011106)11) (11017701015 171017101১ 111100194 
1)/ 010 0117৬015. 0110591-১ 00015101১, ৬1110110100) 091181001 1001460 014 
0111১01১110 44৯11111010 ৬$011011?5 50০1০1৮” (01 0110 0001001)01) 01 11010) ৬01161). 
1৬115. 010501১5011 10105 01) 1111[00119110 10051116001) 111 010 1.05.9-5 01015 110৬/ 011 2 
৬1১1/10121510170 ৮101 115 ৬৬110, 0170 19110955 ১৪101 01 0০090০17 1301)91. 

0৬ (18011001010110101] 01310121110 1115. 01105911105 01019 11) (0170 81091 
010১0] 100১০, ৬৬110] ১1105 11) 115 10186 0110 0০9001101 8100170১, 9100004 0১ 
[9111 1005 0110 ০09091901১9 10801009115, 01) (170 0816510111১ 01081081119. 0101) 019৬ 
11010115 040 510 1051 1101 001050 1705090170. 1101 111010114 00111011101. ৬/1)0 
51101001701 0017৬101015 0114 0170001108001101111)01 ৬/0116. 91110১01017, 91011005811 
50 0095 101 2011010 10 176 50101 10105 01 110 11114009 ৯1010, ১119 105 
৮/101710101] 11011) ১০9০101. 91701901১ (1101, 1011101, (11000 0111001১0৮০, "৬4০ 
5170111001080101104 111 00111811010 10111015, ১1০ ১০৮5, 0114 01715 511৩ 7৮/91(5 /1011 00117 
০011৬101101. 910110১1014 5100 161 ৬/01100110119 ০117010109160 50115 ৬1011 (10011 
801৫ (১0/0101: 1701 11281011101) 11001018095 810 018091015 8170 (100 90101014 
10915 0701 0১১৭ (09 193(0111701 50115 01) ১1001100101 01090512010 11 1001 8011017011 
510118501৬1000 01710115101 09010110015 0110 £1800101110101), 01145110110 0000৭ 
01011) 10১/1110 09011010105 01501110110 51110, 91015 (011 070 ১(9001, 4 ৬01108010 
৮1010 0910”, 1101 10001510110 0110 051016551৬0 0110191) 11115111591106, 010 101 
11011010911) 21101 [0110001% 0181111160. 

010 07101110115 019 1110 011001101) ১110 11505 01 0 ৬09 38119110817, 811 
0100) (1) 01901101100 0) 11011 0110170 1008050 31701001165 1101 11)011)11)8 [01১01 05 
(110 9011 11595, 01000801178 10 “10101061101 911211 01111) 11) 0110 81081090091) 01 
611010105”; 510 01995 (0 0170 /১111161109, 4৯11 80169006111 20৬/01, 001 80900 718১ 
1০111 ৮০1 0100(0019, (17101 ৮/1500]া) 01101)9101911)655 1110 06 0110 101 019০1 50111 
017115108011799 0] 7011 181)01017061091181)1. 11001] 9170 80951010110 ১০01) 501917081) 


৪৯০ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


৬/11916, 21101 01117101115 & 01955 01171110, 5179 51001105 (112 8011 17017111118 108015 117 
|110121/ ৮/0110,16151718, 6৫1011)6, 00116001175 0170 ৮/11111)8. 4৯19169৬010? 01001 916 
105 101 00119 0811), 01) 1101)0110171001011011101 11) 01১9 1106 0121) 11101211190, ০৬০1) 
170117990৬9 11)01121101)91115 ৮/051100 ০৬০1 099. /৯0০1 এ ৬০19 91111)19 11081 91) 
19505 01101762805 (১০ 09011) [0010015 01910001. 4১000815189 1195 21100101001) 0111111, 
0110 01011 5০৬০1। 5110 5010115 117 1)01 0০401011011 01091), 0116091৬9০5 ৬151101১ (01 
0০100191)01-1)0150817075 00911 517০ ৮/010 011৬9 00001171701 091 0110 [0 ৬1১19), 2170 
5001) 80001 01111015102 1611105 (01051. 4৯101100181) 115. 0170501 50111 ৬/৪০15 1179 
1701%0 01955 81741612115 011 11019991005 170 0011)1011 01)2111)0191)05 (0 01101 191, 
516 009551100100510219 10111010010 [20101)901) 00171101065 11100 001-1)04১0, 8170 
10 ৬/106 010৮/115-1090]1) ১0100811)5 1217151151) 01191150114 (00105. 11010 919 
[00195 1)01 (111705 ৬/101 £011010815 10910108110) ৬1701) (176৮ 11151 21110 09815 
11011000 (0 (17011) 111 [01000 10109011059 ৫1195, (11011 81101711001 01 1019%5 210 010811) 
11) ০0৮০1০0 ৮/1৫) 5117911 0151105 00110811011)9 1111611110190109 06110970195 : 008117(111019 
02105, 09110101015 5810৬/10105, 0100 1100, 1)15011105 9001920 ৮/111] 1001 01099১০, 
59190, 1111 01001)5 0110 5101100057(1)১110510551)915911 [1195 1)01 ৬1১11017১" [010195 
(111 (170 [010 1001 10 00515, 0110 111)011) 11010100৬15 019 11010001001. 

1015. 017058115 ৪ 10101111101, 8 ($09০ 91 0110 10110010 ৬/017101) 01 [11019. 10 
(101 ০0010981101) 15 17900111110 /170101. 91911051101 ৮/17011 911701600 1101] (119 
০০105101101 01619810017, (11010 010 50111111201) 1919801৩5 0৬০] 11 091001118 ৮/1709১০ 
/০০]110 ৬/০110 10 81100851 1)0111)9 (011 017011011)1)0101), ৬/11) [10011] ১170 511] 
১01)১ [)101091), 1176 01001) ১৬01) 11 1)01- 01011011101)00 19017011915 £০1118 01) ১10৬1). 
[2111211010091101)1১110( 011 011, 1015. 0010501 (1111010 ) ১/011191) 0০111100106 0001091 
11৬০৫ 9101) [0০9০6101 ১10110100 1195.11001)111 08116 1901 011001) (09101011001) 
০১০০910( 710 510107955 01 09901) 01 01011 4০01 01795; 21190100195 [09১50 (11011 (0), 
(1910 9/5 11110, 101 8৬০91110116, 170 10011, 110 50111171906 +000177017)10911) 
11)091)01100101”, 0100 115. 0010501, ৮/101) 0111701-[010195519 1099১, ১111 [19501-595 
(19 0101011194 (10170811111) 01119 [001091)-1951011 10090111110) 05 3106 15 11] 019 
905 011)910001701]01), 01000010005 31)91105(00901) 910 110৬0159015 70159111101 
£1৬০5 গা) 01)111011 11891660; 01101110090 0106 50111-1)001021) 1) ৮/10101) 5179 11505 1145 
(172 91090200100 11191 01010145 1101 01001700110 00[00100111() (01 10011109191 
৬/011€ 8110 5180, 715. 00105911145 1984 110 01১00481710 402101) 91011090117 91101)95 
1001 1)901) (0 12116190110 91915 £16911) 11761991901 11 9৮০11011115 12111191), 0174 
1০905 17011) 12101151)1000165 : 1001 19৬011110 80010115 09014912110, 101 ৬/1101]) 
১10145 & 090) ৬70180101). 

[11515 09 11150 101176101001 এ 0001 01100151705 0691) 010011)1)0 091010 (16 
151151151) 00110, 017 1 5170011 ০ 01 0991) 11109195100 ৪11 (170১০ ৮/1)0 8210 
50110917190 ৬101) (119 %/017101) 006501017, 10110 001059105 ॥ ০৪101011 50010 01 1179 
[11019171111 010715111061)561) 11109195011) 51909 111 01161)15101) 01101 06৬10117101 
010 10901110818119 01101 01011010910/2105 10৬০ 2110 17917198697 911 11791 15.009 11) 
116 010 10100101015 01167 1900 50111150105 191 0951, 10110911919 16901)18 00 ০৪০ 


10105 101 0186 12900] (1190 ৬/111 50116 ৫9 09 10015. 
£, 81. 14817£ 


্রন্থপঞ্জি ৪৯১ 


৩. 89771110555 80170771. (4 10199 11771155 4015), 39 15. 0170581. (911101001 
১৬০]110160171011 109৬1). 19511115190 05 081951) & 0০0. 11901215. 1930. 7১905 : 
১৬11], 223. 
উৎসর্গপত্র এইরকম : 
19 
110171110001 13100011110 
1177 0/61) 01 


1১ 1110016 1711011051111 
»১৬৪11)8100111011 7)৩৮1 (2110591 


আমাদের দেখা কপিতে উৎসর্গপত্রের উল্টোপিঠে লেখিকার হস্তাক্ষরে লেখা আছে : 
11700017174 16 ১7011011046)/১11211019 011010,111100৩১591,101178110101100115 11085, 


017 0115 ১৪৮০. 
/৯81010601 


60৪ 
[109 ৬০1 1.11101000101101) ৮+1101)111 1017191-1000110011)01 ৬/111) 11011 10109 01955 
0174 [00101101705 0170001401700 170 10 1401101) 10111) 11100 50111 01101101 8100110])1, 
(10051111001 80111010111 01130010). 1110100 0700101015 11101010951017 01118 111 
1১০ 80001004 2 ১/010017)0 10% (170 ৬৬০১(০11। 51750 0100 11011) (0 [00110 1106 
5]0111019115010 10085 01 0111 00041101. 
]101101179 5117001৬ |12)1015 10 1009 10100015115, 19. 01901411001 01101011014 
1. 1. 0. 5017, 1.0.5., (01 1170 01001171011) 11109 118৩ 10100190110 11 01115 
১01]1000101), 010 (01155 /১910১ 17101110110-017101151116 ১0110 (0)( 0110 500119$. 
0) 0150 11001100110 1079 [2101191) 11910 74 39001১1 31011111010 1015 
010101001011৬0 117(10001011017, 01400 17011111790901 [২1010011118 1010101151001116 1019 
[019 1106) 00111001). 
7176 4৯061001 


111010060100101) 

1115 09118111001 11001001019 001) 010 001) 01 00 21110 00111101255 01 (19 
00111115100 5010 0170 (10 18121 00110110 5170010 [0011101)১ 110৬০ 00101001690 
৬/11100010217% 11001000101107, ৮/1101715 0) 80101110119 1[10৬109 901101011 011)11059 
01000170901 (১০1৬/০০1 (0110) 01911 0110105101111019 81101) 10 0801) 011161. [11515 
01109095301/ 01 8 [010 ১০ 5011-0011911700 0110 ০0111010910 11) 11১০1, 101 105 
১(121100 2110 ১০01০ 81100511)1010, [176 101055010-5/11101 11) 50101) & ০050 001) 100 
0120) 01০ 00011 01179019601 01 11091110001, 010 1171১1151০0) 00179 ৬0110011011) 
৮/০11 0) 0110 8010101"10015011 11) (10 [010108816. 

৬911 15 01109010000 01101117615 01010988171) 108010701100, 0100 15 111 109110 
500111955 (111 110 ০01) (9৩| 019 10011৬01591 9901 01101101111) 0115017 ৬101110150৬. 
1116 5211-40110100 17000 1785 10501151991 5611, 010 01)15 15 00001010115 (01 থো) 
(1001100101, 001 0150 101011901011 01161016001). 11) 0) 0101৩0110 ৮0110, 0115 5০015 
(01১8 2 [30100990001 15 ৪ (0109101011091 (110). 1100 01081 0190৫ 01 10৬6 
11001191118 9৬০17 1911810111185 1১611 0108181) 10 19115001011 11) 73100171511), 8110 


৪৯২ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


৮10০ 01500/ 195 0601) 10110%/90 10 1)1000-51160 11) [0051 011)01 19112100175. 
13000101511] 15 [061110005 0112 0119 19118101) ৮/)101) 0190৮/5 11000 105 1010 1) 0106 
1198179010-10100 01 1,0৬০ 10179. 

/&5 11] 0106 01/51091 ০৬০01001101) 01 0170 01)11110]1 ৮/0110 1121) 15 (110 01100177201 
00110001017, 5011 11000181110] 01 10500110119 11000100110 1017010 01781171011 
/11|| 11) 0098150 01 11172 100001110 £০04-11160 11) 17906110. 11015 0110 81101011085 
[00101200170 0011111011101 010109011১0109011). 

1101৭ 0109 15 011110050100101) 01 0100 91017101 0111)5 11) (110 01150 010 5001 01 
(176 061101211700 01010111111010. ৬৮101) 811 115 1৬110-5011110113151705 01001-11109 
01109201010 018 11100 ৮/159 10015 01011011101) 11101051, ৮/101) ৬/10101) 01700001101 5 
001150111011810 51111 1105 ১10০0০৫0411) 11)%6১(192011115 11. ৮1001101110) 25 217 
811001/ 01051010111 0101110, 1 ৮111 91010 01161098001 9041 [019951110 0110 1)10111. 

4৯ 1300018151 131711010178 
(4৯10 11701151)77791), 
সর্বশেষ পৃষ্ঠায় মুদ্রকের নাম হিসেবে আছে : 


71110106419 4৯1. 91000201110 91005011, 900170৬৪১11 গি55, /১40/91,1180105. 


8. 91107/5 9107165. 83% 1৬115. 9110501 (91111011 9৬০179 10110011 00৩৬1). 
/৯01011017 01117019091 09110110, /1) 00710015116 ১0115, 800. 01100 চ5. 2. 
01951) & 0০. 1৬:0185. 1১. 111, 242. 

[0017101005 :1701000, 1110 ১0110৬/$ 01911101110 1,051 1509, 111111701101105 11011) 
0 1001111110100. 18100৬01101 (1173 5০910১101৬0 [10100), 1110 ৭০৬/ 30178105, 1179 
[২95017 ৬/11) /৯ 91101150191, 111 00111011106 000005১1211, 1170 99011099511)1, 
110 £9)]001 চ111700 0101115 9000৫.7110 0901) 01 1%811)01 31111] 91141) (41919 
1011) 1110101) 1315101), 1110 00010101501 11701919700, 0101) & 0119[)101 101151101), 
1111119]. 11105108100. 


10601050101) 
76016 1318৮ 
১০101012114 110170. 0917 0০981011001) 
[1 90011110101) 01 01106 ১1105 (1১0 ৬/০0110, 
/114 1, 010081) 110010-10900172 81691 11) 01190, 
1৬1) 0100101. 010 11) 01১ [10104 ১0৪0০, 101891 
1৬1/১০|| (110 50110৬/১ 0111) 5০1৬10106. 


৬০1) 05 ১৩ 01 00011111 029811) 56০11) 

৬1071১1১ (0 51001 11011) 0119 9101161521 ৬৪১ 

7010050 017810101/৩5, 0110 1010 [001061৩১018 10৩91 
01010900101 1170 110101)১০ 01101 11) (10011106114. 


1119851০০1৮ 00811010165 ঞা0 00011) 012801835 : 

5৬০11 50 019 590111106, 0180117010 501611010 ১1111 

11715 06911 6900459. 1801 [01 (11/5911, 1101 0৬০1) 
'।. 00100011019, 00011 101 0800%5 5810 51019 : 


গ্ন্থপঞ্জি ৪৯৩ 


119 5০111555 0০9011-0916, 17019 ৬/2111011 
৩০10176 9510117505 1801 9০৫ 070 11001 01 0001, 
/110 5811 01) 11001 ৮101)11) 111011 01101151011), 
0১০1701 ০5119 111) 01৩৪৫ 49005 51011 ০0111) 
13177011. (119 21019 11911)1) [0100019 [10901911). 


10৬/ 51011 ৬/০ [19150 ৬/1101) 50০01 (0 [001১০ 

(106 19115? 
1100, 1070 0109045 111 11015 110117010700115 ৮/]11! 
11070551001 ৬/11] ৮4101 01101111£-1 ৭1011 21601 
7160, 11) 170১9 1101110, 01010, 01)/ 0৬17 19114 
0101165. 0114 1010101) 171105 1০১০11010১1 1114604. 


[৮6906 
/৯]1 010 900110১ 111 0115 ৬011110 ৬/৩1৩ ৬/1101017 50170 01110 0৫0 1 130118011 0170 [1151 
০০110 04111) (70 [9০১ 0117 11920071110 0100 311019001. 

7111)101] 101010 111 109 [01117019 00113010010105, 1১, | 01011015, 95501101911) 10101) 
(10 50110 211 (170 ৬/0110 0৬০1. %০(1(055017)05 ৬7501 0111011][ £611505 01110010170 
$0191118 1101101011065 01001001105 10010, 11101010015, 014 4015101]5, ৬/101017100014 017৩ 
11101100121 1)0 1055 (1181) (1101120101101 01001900091, 17101001115 [)0551019 10109111011) 
09015, 1199, ৪৬০1) 1190 11110 01111500101) 01017012110] (010171911) 011010019010150 
0 011011)01, 10010 ০১10০০18119 110) ১01)01110101010110015 011 0178015100510৬/90 01001 
1. 

1100 [000010 01 010০ ৬০5119৬৩৬০1 11001010901 0019011001111) 01 910178 (0 
100 05 110010115, [00111081011 13110101510 001 11000 +11/21019095১?, 01 
(101105110 0170 ১০9০1011110 8০170101115 10 8|111)191)(১ 0170 ])011)095০5, & 59281601)0091 
(0 110107. 08108151015 00101 199111)11 01 10101011015 011101111 ৮/101)11) (10011101101 
01010 01 08 1119) 8170 0৮০17 1110110950 ৬/০1০ 1101 ১০, 0৮০1) 11 01109 ৬/০1০ 2011)10060 
৮/101)11) (10৩ [0010 000১ ৬/0010 0171 ৬10 ৬০1 01001 01111081109 11110 10009351016 00 
10011011 (11017509105 ৮101) 05, 101 0110 1711100 1510017), 10001778209, 

[1 2 5011509 0100 011115901015 01017919251 0110 0170 ৬/০৩( 21041190019 0101099৫ 
(0 99011 00170. 00119 19175 (0৬/8105 11819119119) : 0106 00101 81715 2 0116 
০8101৬00101 91 010 ১101110021 1100. 1091100 ০0109111115 01০ 00 09 10110 11 0116 
[71170011810010 0701 0৩ 015011100% 010910111 1011) (01050 06৬91009৫09 ৬$০90০77 
090010. [11 9111115 90110175 109 (0176 ৮০00৫ 01211, 01011111001 11)90111001019 161195 
01011 9 71101101 70৬/৫1. 1715 11109111910021 00০0৫010355 0110 521152 010150100, 110 
0150 1715 01091) (0101), 50109011795 01700/ 111] ৮/10) ৬০011001001 [০0৬০1 1) 01105 
01190101017. 10199 50017, 47115 01101 0) 0040955 9117, 15 11100106000 00118 
21) 11)502106 01 01)15. 

48811, 8 [71708 ৬/07101115 & ০01111616.1951919 (0 10106 01618161715 5106 
101? 11011800116, 11166 15017921501, 15 81/8)/5 & %91190 ৮/01)061 (0 11), 3/80011056 
৬701010৬101 02) 581156 110৬/ 55166. 2110 70016 5109 15. 1107 01701010) 0019 
6111811055 [161 51711019 180৩, 11061178101 016 20170 29211. [70780069021 
51711911016, 1191 111191752 ৫০৬০61011 10 1701 10015000170 011 1)15 1950119, 1801 591 


৪৯৪ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


911800111011[ 2110 5911-590111000, 21101101-001191810(161121106 01) 011101101 [0৬/91,_- 
811 (16501016 ৬1106195, 05 10810 11)1)61, 6 (00 £0110111610106 11111819019 ৬/011701) 
01001101170110115. 01 000159118010 219 ০)0910010115, 10110101169 011 501০ 10 [0106 
1176 801101%1 1010. 

[111 01050110176 019১০ [6৬/ 516101)95 01 01606610111 [71855 01 1110101) 1110, ] 
98100900 11117911176 119 ৬/9519111198401 11001509110, ৮4919 11 01119 01100160106 
1100 (1101 [00115809১11 000 00161 15950, 810 01180161111) (0 01061 11) 50110 97101 
11995011611000 019 (1719 50011110100111780101101 01101900617 0101) 1 51)411 096] 19561 
(01101816010 [601 1101)1 16৬/21060. 

1৬051 01 11656 11210519160 51011951186 81690 801)০2160 11) ৮০/1005 
21121151) 110097/1105 11 11701, 0110 1115 ॥1) 85170090016 5011011509 (01179 (0 11110 01181 
%91 0110011011175 10191) 0901] [06101151700 11) 0119 [08095 01 “৬০1001) 02 ৬1, এ 
[190211)9 01 019 থ্রি ৬০১, 

70601701009 : 1 01101 (110012]) (110 17901001015 1000161119 5117001611121155 
(0111) 1101005, 7155 4.0, /১10615 01001001101 91180214 (01101811010 [21011911700 
11011011070 831001015031711510 10191101017) ৮/170118910171015 (81601 17010100119 
(01915 11001010011/; 0100 1 81501621111 (11011100119 11(0101% [00811011001 1110 ৬65, 
৮/11056 0100190191101 0117 00191 (৬/0 0০090105441 0011111115190 5017৮” 2114 
“119 58081 00110110”-1195 £1৬০11 [10 50111101211 91001185911] 0170 90111001113 


[0 00110117019 111) 11091019 ০110105 11) 01015 01179001011. 
[106 4৯1861)01 


|. প্রবেশক চিত্র : [115. 0170591 :7110102180)] 

2. 119166011111115 011 8509018 0 /081108190)/ 0911)1119 012559011) & ৮/111191019, 
00115 19811111501) 1001 010, 1001 10017 (5/15160 11) 8 10101 0110 1099111)6 
068001004111001. (41179 5010/5 018 1106", [0886 8). 

3. ১1001), 0919 05 09811), 5000৫ 1116 ৪ 8110510০111) ৪ [01110 
(41179 7,050 ৮5০9, 788০9 53). 

4. 4৯ ৬/100৬/ 517800119 01)1101100৫. (11101906116 10]) 2 [0011115 119110098০9 
54). 

5. 9179 11050 12109859015 ৬11. (4101185৬911 01 909115101৬৩ 7101), [0852 73). 

6. ৮/11010105/5 ৬17 1101116211 01005 ০/1%110%/ 010 2811) ৪! 1119 [8110190 
(001510195, 874 ৮/11) 5112 10015 108170 (16811101116. (41100 1২9৮/9381181257, 
0986 108). | 

7. 11400170115 0190, 01091, 0180 17771006951 /6110%/ ৪, 

(৮776 99111199511)", [0828০ 140). 

8. 0900010৫176 910%61$ 00906. (41116 09171015 01016 10007, [886 180). 

9. 0171 ৪ ০1000100--119118 810 3211210901)---0116 0119 51)11116 9170 019 00119 
10৬/017. (41011198110 88112102171, [10119 & 07720161], 088০ 19) 


[স711050 87116 (9171)71080 11655, 1%190185. 





স্মরণ : স্বর্ণকৃমারী দেবী 


৩7%71901 ১৮৪11791019 106৬1 
116 0০90) 04 91111001 9৬/011010011011 0951, 21 01401 51910 0111)6 2০৩ ত0011707017011) 
108016, 81 010 890 0176, 1011065 1101) 0611114১101 01005 139112011 01101101655. 
৮/1)0 ৬/০$ 111 1101 66170101101) 01 01101 5০% 0110 (0117050 13010011 110৬০1151. 01911116151, 
0061, ০১50১15(, ৬/1101 01 50185, 0110 ৬/1101 01 [00101 ১০1৪1101110 0170 01101 5011001 
00015. [21181191) (19151901015 01 19/0 01101110৫1১ 1700 9101990160 01110010110 1)901765 
০0৮10 79001 0011814” (0118109119 00011510011) 0115 ৮1167) 2110 “1110 00101151164 
5011. /% ০0011601101] 01121081151) 00151901015 01101 $11011 50011951105 8150 810০9100. 
4৯ 01791) 01015191101) 01 0176 01 1101 [0175 119১ 10০01) [01011১116] 11121 0116 11216 
01 "191/0101, 
916 ০৫1004 010 170৬/-৫6101701 001170815 301168711 10101010119 0/14141 ৬৪10) 2011109 
(0 ১০01৯. 9106 ৬/০5 0106 111 01110170 081 180105 (0 ০0 0 11710110119. 7176 09100012 
[1111৬০1১109 10100160111 10 0017101115 01) 1101 1116 197010111)1 1510081 11) 1926. 9119 
৮০5 (100 ০1901৩৫ [010510011 01 110 29011 5055101) 01 011১ 130118911 1,1061219 (০0110101000. 
9176 ৬০১ 010 11151 194 10 001 95 115 10165100170. 11010 01101) 11811 এ 02170811/ 280 
51৩ ১০ 013 ০9111001691 101 00501৬118 [081091. 11100011090 21580 0001880 11) (0170956 
৫85. 7170 ৬/01701) 01 1301801 ঠোটে 10৬/ 01110১11010 00100110501 101 011৫ 101 
01109080165 010 36100055015” ০08180 0170 01 0106 0010900 ৬/)101) 161 (0 01091 101. 
91০ 1081)000 (116 ১010171 ১9117101 11 1889. 11 ৮/75 2 170165 /5500191101) 01 ৬/11101 
(170 0901015 ৬/০1৩ : 
(1) 70 0101)0910 [10101 11101001170 01016 110101) 100195 011 109161 |]) 
1101) (116 29৬11 01 থা, 10116 017 01111110110 11191651111 (112 ৬/০1[থাও 
01 0100 00801101. 
(2) 10 010%102 91701)6 (01 0110 ০০০1৩ [9001 11117001 £1115, 50 25 (0 2179016 
(1101) (0 (0০00176 01901 1170110001১ 01 30019($. 
(3) 70 50006 101 1101) 01010101101 ৬/101) ডা. [01 10 010 00 10010 11) 019৫ 
50168 01 10710 ০৫6/001101) 1 501)0116 11101) 01; 85 22/10110 1 ০8০1215. 
/৯11 01116010111514 01917 8560 00 ৮০ 1)914 01710017115 00151005. 10 ৮5 0011000164 
)% 105 1191100915 210170 10 ৬/05 0001] 0101) (0 ৬/011)01, ৮/1)0 ৬/51৩ 16£9160 ৬101) 
1100510 2110 01168111001 [6110117911005. 
/৯[ 070 51005655101) 01 0106 1110191) 1২০01101991 001181555, 10010 1] 0:9101108 11) 
1890. 519 ৬/85 0176 01 0110 (/০ 730115911 1709 061629165. 9116 ৮/৪১ [0151001 0 
[110 1,015" 5600101] 01 016 7160501011001 ১090131% 01 13011891 17 1885-86. 


71172 11945178212) ৯8450 1932. 


পরলোকে স্বর্ণকুমারী দেবী 


অর্থ-শতাবীর অধিককাল ধরিয়া যাহার বীণাধবনি দেবী ভারতীর পৃজা-প্রাঙ্গণকে মুখরিত 
করিয়া রাখিয়াছিল, যাঁহার নৈবেদা-সস্তারে মন্দিরতল পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল, পদ্মাসনা 
অমলার সেই অশেষস্নেহাস্পদা কন্যা ম্বর্ণকুমারী দেবী কবির বর্ণিত আষাটে দেহত্যাগ 
করিয়াছেন-স্বর্ণময় ঘৃত-প্রদীপ মন্দিরতলে আর আলোক দান করিবে না। বঙ্গ-সাহিত্যে 


স্বর্ণ, র. স.: ৩২ 


৪৯৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


কবিবর রবীন্দ্রনাথের অগ্রজা স্বর্ণকুমারী দেবীর দান অসামান্য এবং বিচিত্র। বঙ্গ-সাহিত্য- 
ভাগডারে কলিকাতা ঠাকুর-পরিবারের দান অক্ষয় হইয়া থাকিবে। স্বর্ণকুমারীর পৃবের্ব কোনও 
বঙ্গ-মহিলা সাময়িক পত্রের সম্পাদনভারের গুরু দায়িত্ব গ্রহণ করেন নাই। “ভারতী ও 
বালক”, “ভারতী” স্বর্ণকুমারীর নামের স্পর্শে ধন্য হইয়া রহিয়াছে। সমগ্র জীবনব্যাপী সাধন- 
ফলে অসংখ্য উপন্যাস, গল্প প্রভৃতিতে যে রস পরিবেষণ করিয়াছেন, তাহা যে কোনও 
দেশের মহিলা রচয়িত্রীর পক্ষে গৌরব জনক। “দীপ-নিবর্বাণ”, “ছিন্নমুকুল”, “মিলন-রাত্রি”, 
“কাহাকে”, “শ্লেহলতা” প্রভৃতি উপন্যাস বাঙ্গালা-সাহিত্যে গৌরবময় আসন গ্রহণ করিয়াছে, 
ইহা রসিক পাঠক সমাজ অন্বীকার করিতে পারিবেন না। বর্তমান যুগে যৌনত্তববিশারদ যে 
করিতেছেন, স্বর্ণকুমারী কোনও দিন তাহার সমর্থন করিতে পারেন নাই। তাহার রচিত কোনও 
গ্রন্থে অসম্ভব, অবাস্তুব, অসামাজিক কোনও চরিত্রের সমাবেশ নাই। বাঙ্গালীর উচ্চাদর্শ হইতে 
স্বর্ণকুমারী কখনও ভরষ্টা হইয়া কোনও উপন্যাস রচনা করেন নাই। রাজপুত-কাহিনী লইয়া 
যে সকল উপন্যাস রচনা করিয়াছেন, তাহাতে ক্ষত্রিয়া নারী ও ক্ষত্রবীরগণের চরিত্রের বিন্দুমাত্র 
খবর্বতা-সাধনের অবকাশ দেন নাই। “দীপনিবর্বাণে” যে বিয়োগান্ত দূশোর অবতারণা 
করিয়াছেন, তাহাতে হিন্দুর আদর্শ বীরত্ব আরও উজ্জ্বল হইয়া উঠিয়াছে। দেশাত্মবোধে 
সবর্ণকুমারী উজ্জীবিতা হইয়া “মিলনরাত্রি” রচনা করিয়াছিলেন। তাহার লেখনী কোনও দিন 
শ্রান্ত হইয়া পড়ে নাই। দেবী ভারতীর বীণাগুঞ্জন সবর্বদাই তাহার অন্তরকে কাবারসে পরিপূর্ণ 
করিয়া রাখিত। অভিজাত-বংশে জন্মগ্রহণ করিয়া ভোগবিলাসে নিমগ্ন থাকাই যে যুগে দূষণীয় 
ব্যাপার বলিয়া পরিগণিত হইত না, সেই যুগে প্রচুর অর্থসম্পদ এবং ভোগবিলাসের মধো 
অবস্থান করিয়াও নিষ্ঠাভরে ভাষা-জননীর সেবায় আত্মনিয়োগের দৃষ্টান্ত বিরল নহে কি? 
স্র্ণকুমারীর জীবন-ব্যাগী সাহিত্য-প্রচেষ্টা তাহাকে বাঙ্গালা সাহিত্যে অমর করিয়া রাখিবে। 
“মাসিক বসুমতীর” পৃষ্টে স্বর্ণকুমারীর বহু রচনা প্রকাশিত হইয়াছে। সারা জীবনব্যাপী সাহিত্য- 
চর্চার ফলে তিমি বাঙ্গালী জাতিকে ভাবিবার বহু উপাদান দিয়া গিয়াছেন। বার্ধক্যে গীড়িত 
হইয়াও তাহার লেখনী বিশ্রাম করিতে পায় নাই। তাহার শেষ রচনা “সাহিত্য-ম্রোত” পাঠ্য 
পুস্তকরূপে নিবর্ধাচিত হইয়াছে। বাঙ্গালী, বহু গুণী ও সাহিত্যসেবীর জন্য উৎসব করিয়াছে, 
কিন্তু ৭৬ বৎসর বয়সের মধ্যে তাহার অকুষ্ঠ সাহিত্য-সেবার জন্য কোনও জয়ন্ত্রী উৎসবের 
অনুষ্টান বাঙ্গালী করে নাই। স্বর্ণকুমারী দেবীর প্রতি কৃতজ্ঞ বাঙ্গালী জাতির এই বিস্মৃতি শোভন 
হয় নাই। কিন্তু এখন তিনি সকল প্রকার স্তরতি-পৃজার বাহিরে চলিয়া গিয়াছেন। তথাপি 
বাঙ্গালীর পক্ষে একটা কর্তব্য আছে। স্বর্ণকুমারী দেবীর প্রতি বাঙ্গালীর সেই কর্তব্য পালনের 
এখনও অবকাশ আছে। পরিণত বয়সে তিনি ইহলোক ত্যাগ করিয়াছেন, সে জন্য শোক- 
প্রকাশের অবকাশ থাকিতে পারে না; কিন্তু তিনি বাঙ্গালা সাহিত্যের যে অংশ পূর্ণ করিয়া 
রাখিয়াছিলেন, তাহার বিয়োগে সে অংশ শূন্য হইয়া গেল। আর কেহ সে স্থান পূর্ণ করিতে 
পারিবে কি? 


মাসিক বসুমতী, আষাঢ় ১৩৩৯ 


পরিশিষ্ট ১ ৪৯৯ 
স্বর্ণকুমারী দেবী 


মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের অন্যতমা কন্যা, কবি রবীন্দ্রনাথের অন্যতমা জ্োষ্ঠা ভগিনী, 
বহুগ্রন্থের লেখিকা এবং নারীদের কল্যাণ বিধায়ক নানা কার্যের অনুষ্ঠাত্রী শ্রীমতী স্বর্ণকুমারী 
দেবী জীবনের ৭৫ বৎসর অতিক্রম করিয়া পরলোকযাত্রা করিয়াছেন। তাহার সাহিত্য 
বিষয়িণী প্রতিভা বহুমুখী ছিল। তিনি উপন্যাস, ছোটগল্প, নাটক, কবিতা ও গান, বিদ্যালয়পাঠ্য 
পুস্তক, প্রবন্ধ এবং বৈজ্ঞানিক পুস্তক রচনা করিয়া বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করিয়াছিলেন। 
বঙ্গে বোধ হয় তিনিই প্রথমে ভূৃতত্ববিষয়ক, “পৃথিবী” নামক, গ্রন্থ রচনা করেন। তাহার 
পুস্তকাবলীর সম্পূর্ণ তালিকা সম্মুখে নাই-হয়ত কোন কোন নাম বাদ পড়িবে। সম্ভবতঃ 
অধিকাংশের নাম নীচের তালিকায় পাওয়া যাইবে। 

উপন্যাস--দীপনিবর্বাণ, স্লেহলতা, ছিন্রমুকুল, ফুলের মালা, হুগলীর ইমামবাড়ী, বিদ্রোহ, 
মেবার-রাজ, কাহাকে?, বিচিত্রা, স্বপ্নবাণী, মিলন-রাত্রি। ছোট গল্পের বহি--নবকাহিনী, মালতী 
ও অন্যান্য গল্প। নাটক--রাজকন্যা, দিব্যকমল, ক'নে বদল, পাকচত্র, কৌতুকনাট্য, দেব- 
কৌতুক। কবিতা ও গানের বহি-কবিতা ও গান, বসন্ত-উৎসব, গাথা ইত্যাদি। বৈজ্ঞানিক 
পুস্তক-- পৃথিবী । বিদ্যালয় পাঠ্য পুস্তক--বর্ণ বোধ, ব্যাকরণ, গল্পস্বল্প, বাল্যবিনোদ, কীর্ত্িকলাপ, 
সাহিত্যন্রোত। 

তাহার “ফুলের মালা” ও “কাহাকে”? উপন্যাস দুটির ইংরেজী অনুবাদ প্রকাশিত 
হইয়াছে। “ফুলের মালা*র অনুবাদ “ফেটাল গার্লাণ্ড” নাম দিয়া প্রথমে মডার্ন রিভিউ 
কাগজে বাহির হয়। “কাহাকে?” উপন্যাসের ইংরেজী অনুবাদের নাম “দি আনফিনিষ্ট সং”। 
মান্দ্রাজের গণেশ কোম্পানী তাহার কয়েকটি ছোটগল্পের ইংরেজী অনুবাদ প্রকাশ করেন। 
হইয়াছে। 

তিনি ১৮৮৪ হইতে ১৮৯৫ সাল পর্যাস্ত এবং পরে আবার ১৯০৬ হইতে ১৯২০ 
পর্যন্ত দক্ষতার সহিত “ভারতী” পত্রিকা সম্পাদন করেন। বঙ্গে মহিলাদের মধ্যে পত্রিকা 
সম্পাদনের কাজ তিনিই প্রথমে করেন। কলিকাতা বিশ্ববিদালয় প্রথম তাহাকেই ১৯২৬ 
সালে জগংতারিণী পদক প্রদান করিয়া সম্মানিত করেন। ভবানীপুরে বঙ্গীয় সাহিত্য সম্মিলনীর 
২৯শ অধিবেশনে তিনি সভানেত্রীর পদে অধিষ্ঠিত থাকিয়া উহার কার্য্য নিবর্বাহ করেন। এই 
কার্যাও মহিলাদের মধ্যে তিনিই প্রথমে করিয়াছেন। 

অর্থ শতাব্দীরও পৃবের্ব তিনি স্বীয় আচরণ দ্বারা অবরোধ প্রথার উচ্ছেদ সাধনে প্রবৃত্ত 
হন। তাহার ও অন্য ব্রাহ্ম মহিলাদের এই চেষ্টার সুফল এখন বাঙালী সমাজ ভোগ করিতেছেন, 
বিদ্রপ ও মিথ্যা নিন্দা-তাহারা ভোগ করিয়া গিয়াছেন। নারীদের কল্যাণার্থ ১৮৮৬ সালে 
“সথি সমিতি” স্থাপন করেন। ভারতীয় মহিলাদের মধ্যে বন্ধুভাবে মিলামিশায় উৎসাহপ্রদান, 
তাহাদের মনে দেশের কল্যাণচিন্তা ও হিতৈষণার উদ্রেক, দরিদ্র হিন্দু বালিকাদের জন্য একটি 
নিকেতন স্থাপন করিয়া তাহাতে তাহাদিগকে শিক্ষাদান ও তন্দ্বারা তাহাদিগকে আত্মনির্ভরশীল 
ও সমাজসেবায় সমর্থ করা, তাহারা যোগ্যতা লাভ করিলে তাহাদের কাজ জুটাইয়া দেওয়া 
ও তাহাদিগকে অন্তঃপুর-শিক্ষয়িত্রী নিযুক্ত করিয়া নারীশিক্ষার বিস্তার সাধন, এবং ভারতীয় 
কলা ও পণ্যশিল্পের উন্নতিসাধনে সাহায্য করা, এই সমিতির উদ্দেশ্য ছিল। এই সমিতির 


৫০০ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


শুভপ্রভাব ও পৃষ্ঠপোষকতায় আগে আগে প্রতি বৎসর মহিলা-শিল্পমেলার অনুষ্ঠান হইত। 
ইহা সম্পূর্ণরূপে মহিলারা চালাইতেন, কেবল মহিলাদেরই ইহাতে প্রবেশের অধিকার ছিল। 
সঙ্গীত ও নাট্যাভিনয় দ্বারা তাহাদের মনোরঞ্জন করা হইত। 

স্বর্ণকুমারী দেবী কিছুকাল বঙ্গীয় থিয়সফিক্যাল সোসাইটীর মহিলা-বিভাগের সভানেত্রী 
ছিলেন। ১৮৯০ সালে ফিরোজশাহ মেহতা মহাশয়ের সভাপতিত্বে কলিকাতায় কংগ্রেসের 
যে অধিবেশন হয়, তাহাতে স্বর্ণকুমারী দেবী প্রতিনিধিরূপে যোগদান করেন। 

তার শেষ গ্রন্থ সাহিত্যন্ত্রোতের প্রথম খণ্ড প্রকাশিত এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক 
ইন্টারম়ীডিয়েট পরীক্ষার পাঠ্যপুস্তক মনোনীত হইয়াছে । শেষ পীড়ার সময় তিনি উহার দ্বিতীয় 
খণ্ড রচনায় ব্যাপূৃত ছিলেন। 


প্রবাসী, শ্রাবণ ১৩৩৯ 


শোক-সংবাদ 


পরলোকে স্বর্ণকুমারী দেবী 


সত্যসত্যই বাঙ্গালা-সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র খসিয়া পড়িল--পৃজনীয়া স্বর্ণকুমারী দেবী আর 
ইহজগতে নাই। বিগত ১৯শে আষাঢ় রবিবার পূর্বাহ্ন তিনি তাহার বালিগঞ্জের বাসভবনে 
দেহ্রক্ষা করিয়াছেন। আমরা আয়োজন করিতেছিলাম, আগামী ১৪ই ভাদ্র তিনি সাতান্তর 
বৎসর বয়স পূর্ণ করিলে, আমরা তাহাকে অভিনন্দিত করিব, বাঙ্গালা সাহিত্যিকগণের পক্ষ 
হইতে তাহাকে শ্রদ্ধা নিবেদন করিব ; হঠাৎ সংবাদ পাওয়া গেল পাঁচদিনের ইনক্রয়েঞ্জাতে 
তিনি দেহত্যাগ করিয়াছেন। পরিণত বয়সে দেহত্যাগ করিলেও আমরা তাহার অভাব 
বিশেষভাবে অনুভুব করিতেছি । 

১২৬৪ সাল ইং ১৮৫৭) ১৪ই ভাদ্র স্বর্ণকৃমারী দেবীর জন্ম হয়। ইনি স্বর্গীয় মহর্ষি 
দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ও রবীন্দ্রনাথের জোষ্ঠা ভগিনী । বাঙ্গলা, ইংরাজী ও সংস্কতে তিনি 
বিশেষ ব্ৃুৎপত্তি লাভ করেন। মহিলাদের মধ্যে ইনিই সব্বপ্রথম উপন্যাস-রচয়িত্রী এবং 
সব্ব্বপ্রথম পত্রিকা-সম্পাদিকা। স্বর্ণকুমারী ও রবীন্দ্রনাথ উভয়ে মিলিয়া বাঙ্গলা সাহিত্যে ছোট 
গল্পের প্রবর্তন করেন, এ কথা বলিলে বোধ হয় অতুযুক্তি করা হইবে না। ১২৯১ হইতে 
১৩২১ সাল পর্যন্ত মেধ্যে চার পাঁচ বৎসর বাদ) যেরূপ যোগ্যতার সহিত তিনি “ভারতী”র 
সম্পাদনা করেন, বাঙ্গলা পত্রিকা সম্পাদনার ক্ষেত্রে তাহা আজিও আদর্শ হইয়া আছে। 

নারীজাতির উন্নতিকল্পে তিনি অগ্রণী ছিলেন। সপ্ত্রান্ত মহিলাগণের একত্র মিলন, স্ত্রী- 
শিক্ষার প্রসার ও বিধবাশ্রম প্রভৃতি স্থাপন করিয়া বিধবাদের সাহাথ্য প্রভৃতি উদ্দেশ্য লইয়া 
১২৯৩ সালে তিনি তাহার পরলোকগতা জোষ্ঠা কন্যা হিরখ্ময়ী দেবীর সহযোগে “সখি 
সমিতি” নামে এক মহিলা-সমিতি স্থাপন করেন। মহিলা সমাজের মধ্যে শিল্পোন্নতিকয়ে 
“মহিলা শিল্পমেলা” নামে এক মেলাও তাহার চেষ্টায় প্রতিষ্টিত হইয়াছিল। তাহার রচিত 
পৃস্তকাদির মধ্যে প্রথম উপন্যাস--দীপনিব্র্বাণ, হুগলীর ইমামবাড়ী, ছিন্নমুকুল, শ্লেহছলতা, 
বিদ্বোহ, কাহাকে, মেবার রাজ, ফুলের মালা, নবকাহিনী প্রভৃতির নাম উল্লেখযোগ্য তন্মধ্যে 
“ফুলের মালা, ও “কাহাকে” ইংরাজীতে ভাষাস্তরিত হইয়াছিল। বাঙ্গলা সাহিত্যে তাহার 


পরিশিষ্ট ১ ৫০১ 


অপরিমেয় দানের মর্ধ্যাদা উপলব্ধি করিয়া কলিকাতা বিশ্ববিদ্যালয় তাহাকে 'জগত্তারিণী স্মৃতি 
পদক" প্রদান করেন। কয়েক বৎসর পৃবের্ব বঙ্গীয় সাহিত্য সম্মেলনের ভবানীপূরের 
অধিবেশনে তিনি সভানেত্রীর পদে বৃত হইয়াছিলেন। বাঙ্গলার যে পরিবার শিক্ষায়, দীক্ষায়, 
সাহিত্যে, সঙ্গীতে ও শিল্পকলায় বাঙ্গলাকে সমৃদ্ধ করিয়াছে, তিনি ছিলেন সেই বিখ্যাত ঠাকুর 
বংশের সার্থক-জন্মা মহিলা । তাহার জোষ্ঠা কন্যা হিরণ্য়ী দেবী পরলোকগতা হইয়াছেন ; 
এখন তীহার জ্োন্টপুত্র অবসরপ্রাপ্ত সিবিলিয়ান শ্রীযুক্ত জ্যোতস্া ঘোষাল ও কনিষ্ঠা কন্যা 
সরলা দেবী চৌধুরাণী জীবিত আছেন। 


ভারতবর্ষ, শ্রাবণ ১৩৩৯ 


স্বর্ণকুমারী 
শ্রী প্রভাতকিরণ বসু বি-এ 


যেদিন শুধু পুরুষদলে বাণীর পূজার তরে 
গাথিতে মালা তুলিত ফুল, আনিত সাজি ভ'রে, 
জ্বালিত দীপ, জ্বালিত ধূপ, সাজাত থালি যত, 
রমণীহীন দেউলতলে থাকিত ধ্যান-রত ; 

সেদিন তুমি একেলা এলে আপনি রাণী হয়ে, 
তোমার কাজ করিতে সারা বাণীর দেবালয়ে ; 
সেদিন তুমি প্রথম নারী আসিলে পথ চিনি, 
পূজার ঘরে কাকন তব বাজিল রিনিঝিনি ! 

দেখিল সবে চেয়ে, 
মায়ের কাজে বাহিরে এল, মায়েরি কোনো মেয়ে! 


সেদিন পথে অনেক বাধা, অনেক কটুকথা, 
সরম-ভরে শরণ তুমি লহনি গৃহপাশে। 
শঙ্কাহীন মানস লয়ে সকল বাধা ঠেলি 

মানুষ যারা, তাদেরি সনে দীড়ালে বাহু মেলি ; 
লভিলে তুমি আসন তব, হেরিলে নব রবি, 
বরিলে তুমি সেবার ব্রত প্রথম নারী কবি! 
সকল দিকে উঠিল বাণী--স্বাগত্ত সাহসিকা! 


এখন দেখি সেবিকা বহু বাণীর পীঠতলে, 
জয়ের ধ্বনি তাদেরো শুনি বিপুল কোলাহলে। 


৫০২ স্বর্ণকৃমারী দেবীর রচনা-সংকলন 


সহজ আজি হয়েছে পথ, সরল আজি গতি,-- 
করেছ তৃমি একা এ কাজ, দেখনি ক্ষয় ক্ষতি! 
কিশোরকালে যে ব্রত তুমি নিয়েছ শিরে বহি, 
পালন তাই করেছ দেখি যখন পিতামহী! 
আরতি তব “ভারতী” হাতে সে কথা মোরা স্মরি, 
ভাবিয়াছিনু প্রাচীন জনে নৃতনতম করি! 


ভাবিয়াছিনু মনে, 
বহিতে নাহি দিব শো আর তোমারে নিরজনে ! 


চলিল দূত সকল দিকে বহিয়া সেই বাণী,__ 
মধুর তব রচনা,_- মোরা তাহারি অভিলাধী, 
তোমারে জানি, তোমারে মানি,_ এ কথাটুকু ব'লে 
তোমারি জয় গাহিতে চাহি অসীম কলরোলে !_ 
সে আয়োজনই চলিতৈছিল, সহসা কেবা জানে 
ধরণীতল ছাড়িয়া গেলে সে কোন অভিমানে! 
চাহ না পুজা তুমি, 
আপন পুজা করিলে শেষে জননীপদ চুমি! 


মরমে তব কত না ব্যথা, কে খোজ পেল তারি? 
বিলালে সুধা সেটুকু লহি, দেখি না কেহ ফিরে, 
সকল সাঘ্ী চলিয়া গেছে, আপন যারা ছিল, 
বন্ধু যত স্বজন যত সকলিন মিলাইল ;__ 
খ্যাতির নেশা এমন দিনে কভু কি জাগে চোখে? 
যেমনি ডাক শুনিলে তুমি, মিলালে দূরলোকে! 
দীর্ঘকাল ধরি . 
যে শীতিগান গুঞ্জরিলে, উঠিল মরমরি। 


আসিবে যাবে সেবিকা বহু মাতার দেউলে ত*, 
আসন তব শুন্য রবে ভরিধে না শো সে ত'! 
তোমার কথা সবার আগে ধ্ধনিবে বহু মনে, 
আশ্পনি জল উঠিবে জমি' সকল আঁখি কোণে! 
সোনার রেখা আঁকিয়া গেলে, মুছিয়া যাবে যবে 
সেদিন দেশ ভরিবে জানি গভীর হাহারবে! 


পরিশিষ্ট ৬ ৫০৩ 


মুছিবে না সে, মুছিবে না সে, মুছিতে নাহি পারে, 
ঝলিবে নব-যাত্রীদলে পন্থা বলিবারে ; 
প্রথম পৃজারিণী, 


নিবে বে তোয়ালে দিলি ভোরবেলা নি 


ভারতবর্ষ মাশ্বিন ১৩৩৯ 


শ্রীমতী স্বর্ণকুমারী দেবীর সম্মান 


কলিকাতা বিশ্ববিদ্যালয় এ বৎসরের “জগন্তারিণী সুবর্ণ পদক' বঙ্গের বীণাপাণি শ্রীমতী 
স্বর্ণকৃমাবী দেবীকে প্রদান করিয়াছেন জানিয়া এই যোগ্যতমার সম্মানে আমরা পরম আনন্দ 
লাভ করিয়াছি। বঙ্গ-সাহিত্যসেবা-গৌরবে যিনি যে বৎসর বিশ্ববিদ্যালয়ের সদস্যগণ কর্তৃক 
শ্রেষ্ঠ বলিয়া মনোনীত হন--তাহার সম্মানের জন্য বাঙ্গালার গৌরব স্যার আশুতোষ 
মুখোপাধ্যায় মহাশয় তাহার মাতৃদেবীর পুণ্যনামে এই “জগস্তারিণী পদক' উপহার দিবার ব্যবস্থা 
প্রবর্তন করিয়া গিয়াছেন। প্রথম বর্ষে কবীন্দ্র শ্রীযুত রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিতীয় বর্ষে লব্ব- 
প্রতি্ঠ উপন্যাসিক শ্রীযুত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তৃতীয় বর্ষে রসরাজ শ্রীযুত অমৃতলাল 
বসু মহাশয়কে সম্মান দিবার জন্য বিশ্ববিদ্যালয় এই পদক প্রদান করিয়াছেন। এ বৎসর 
বিশ্ববিদ্যালয় যশস্থিনী প্রতিভাময়ী সুলেখিকা শ্রীমতী স্বর্ণকুমারী দেবীকে এই পদক প্রদান 
করিয়াছেন। বঙ্গ-সাহিত্য কবির!ণী স্বর্ণকুমারী দেবীর দানে সমৃদ্ধ। তিনিই বোধ হয় প্রথম 
মহিলা উপন্যাসিক- কংগ্রেসের প্রথম মহিলা সদস্য-_বাঙ্গালায়, তথা ভারতে নারীশিক্ষা ও 
স্বাধীনতা প্রবর্তনের মূলে তাহার আদর্শ শিক্ষার নির্দেশ সমাহিত। এজন্য আমরা আশা করি, 
প্রবীণ বঘসে তাহার এই সম্মানে তাহার উপন্যাস-নাট্য-কাব্যের অনুরাগী সংসাহিতাপ্রিয় 
সম্প্রদায় আমাদেরই মত পরম আনন্দ লাভ করিবেন। 


মাসিক বসুমতী, চৈত্র ১৩৩৪ 


য় স্র্ণকুমারী দেবীর প্রতি শ্রদ্ধাঞ্জলি 


অদ্যকার এই সভা স্বগীয়া স্বর্ণকুমারী দেবীর পরলোক গমনে শোক প্রকাশের জন্য। সাহিত্য 
পরিষদের সম্পাদক মহাশয়ের পত্রখানি হাতে লইয়া একবার মনে হইয়াছিল, স্বর্ণকুমারী 
দেবীর সম্বন্ধে “শোক' শব্দটা বাবহার করা হয়তো সঙ্গত হইল না। তিনি উপযুক্ত বয়সে 
বাঞ্চনীয় উন্নততর লোকে নব জন্ম লাভ করিয়াছেন। বিধাতা তাহাকে যে জীবনখানি 
দিয়াছিলেন, সে জীবনখানি পৃথিবীতে দীর্ঘকাল জ্ঞান, প্রেম ও পুণে বর্ধিত হইয়া, তাহারি 
সেবায় নিযুক্ত থাকিয়া, অবশেষে তাহারি কাছে ফিরিয়া গিয়াছে। যে শক্তি ও সদ্গুণের 
বীজ অন্তরে লইয়া তিনি জন্মিয়াছিলেন, আলস্য, ব্যসনে, ভয়ে বা অবসাদে তাহা বার্থ হয় 


৫০৪ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


নাই। তাহাকে দেশমাতা যে এতকাল কোলে রাখিয়াছিলেন, বঙ্গের বহু নারী যে তাহাকে 
জানিতে পারিয়াছেন এবং সম্মুখে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ রাখিয়া যে তাহার পদানুসরণ 
করিবার সুযোগ পাইয়াছেন, ইহার জনা আজ বিধাতাকে কৃতজ্ঞতা দিতে এবং সমস্ত হদয়ের 
সহিত এই বাণীর পৃজারিণীকে শ্রদ্ধা অর্পণ করিতে আমরা সমবেত। তথাপি একথা সত্য 
যে, আমরা যাহাকে ভালবাসি, শ্রদ্ধা করি, যাহাকে লইয়া গৌরব বোধ করি, যত বয়সেই 
হউক তীহার অন্তর্ধান আমাদের ব্যথিত না করিয়া পারে না। সেই জন্যই ছিয়ান্তর বসর 
বয়সে স্বর্ণকুমারী দেবীর দেহাবসান হইলেও তাহার বিচ্ছেদে আমরা বাঘিত এবং বঙ্গ-সাহিত্য 
ক্ষতিগ্রন্ত। সান্তনা এই যে, সাধারণ জনের মৃত্যুর মতো বিশিষ্টজনের মৃত্যু একেবারে 'গত 
হওয়া” নহে। যিনি যে পরিমাণে সমকালীন ও পরবর্তী মানুষদের হৃদয়ের গ্রীতি ও শ্রদ্ধা 
অধিকার করিতে পারেন, অথবা নিজের ও অপরের অলক্ষিতেও যিনি আপন জীবন দ্বারা 
অপরের জীবন প্রভাবিত ও উন্নতির পথে পরিচালিত করিতে পারেন, তিনি সেই পরিমাণে 
মৃত্যুকে জয় করিয়া অ-মৃত বা নিত্য-জীবিত। এদেশে একটি সত্য বচন সকলেই আবৃত্তি 
করেন-“কীৰ্তির্ধস্য ম জীবতি”, যার কীর্তি আছে তিনি বাচিয়া থাকেন! কিন্তু এর চেয়ে 
বড় সত্য বোধ হয় এই যে, কৃতী যিনি তিনি বাচিয়া থাকেন, তিনি চির-জীবিত। কালে কালে 
কীর্তিমানের কীর্তিকথা মানুষ ভুলিয়া যায়, কবিষশঃ সাহিত্যিক গৌরব কাল ভেদে, রুচিভেদে, 
ক্ষীণ হয়, কিন্তু জীবনের দৃষ্টান্ত, মনের বল, চির প্রচলিত প্রথা ও জন্মগত সংস্কারকে ভ্রান্ত 
জানিয়া তাহার বর্জন ও শ্রেয়ঃপথ অবলম্বন, কর্ম্ম দ্বারা আদর্শকে মূর্তি প্রদান-_ইহার প্রভাব 
অপর জীবনে নীরবে ধীরে সঞ্চারিত হইয়া অক্ষয় থাকে। ইহাই কৃতিত্ব । এই কৃতিত্ব স্বর্ণকুমারী 
দেবীর মধ্যে ছিল। তাহার কৃতকর্ম্ম ও তাহার আজীবন সাধনার দ্বারা তিনি পুরাতন ধারণা 
পরিবর্তিত করিয়া, বহু নারী পুরুষের আচরণ ও আদর্শ পরিবর্তিত করিয়াছেন। একথা বলিলে 
বোধহয় অত্যুক্তি হইবে না যে, তাহার সৎসাহস, তাহার সাহিত্যসেবা এবং তাহার নারীহিত- 
প্রচেষ্টা যে পরিমাণে বঙ্গের অন্যান্য নারীর জীবনকে সাহিত্যপথে ও সাবলম্বনের দিকে 
আকর্ষণ করিয়াছে, তাহাদের ভিতরে অলক্ষিতভাবে তিনি এবং তাহার সমসাময়িক কতিপয় 
উদারচেতা নারী পুরুষ জীবিত আছেন এবং পুরুষ পরম্পরায় সাধনার বিস্তারের মধ্যে 
ভবিষ্যতেও থাকিবেন। 

এতকাল নারীর সকল শক্তি আবদ্ধ ছিল গৃহকর্ম্মের মধ্যে। পরিবারের বাহিরে তাহার 
চিন্তা কথা ও কর্ম্ম বাহির হইবার তেমন পথ পায় নাই। যখন উহাদের গতির প্রসার বাড়িল, 
সঙ্গে সঙ্গে শক্তিও বাড়িয়া চলিল। যে সুদূর-সঞ্চরণশীলা লতা-বিস্তৃত ক্ষেত্রের শোভা সম্পাদন 
করিতে পারিত, সে পথ না পাইয়া একটি ক্ষুত্র যষ্টি অবলম্বন করিয়া কিয়চ্দুর উঠিয়া বার 
বার আপনাকে জড়াইয়া জড়াইয়া স্ব্টীত আকার ধারণ করিয়াছিল, আজ যেন বিস্তৃত বিচরণ 
স্থান লাভে চারিদিকে শাখা প্রশাখা বাড়াইয়া, পল্লব পুষ্পে বিভূষিত হইয়া জম্ম সার্থক করিল। 
যে কেবল একটি প্রদীপের মত নিজ বাসভবন আলোকিত করিতেছে, সে যে চন্দ্র তারকার 
মত সুদূরে আপনার আলোকমালা প্রেরণ করিতে পারে একথা পূের স্বীকৃত হয় নাই। নারী 
ছিল উপদেশের পাত্রী, উপদেশ দাত্রী নহে, শ্রোত্রী, বন্তী নহে; পৃজাকারিণী, পৌরহিত্যে 
তাহার অধিকার ছিল না; যদি সুদূর অতীতে থাকিয়া থাকে, মানুষ তাহা ভুলিয়া গিয়াছিল। 
এই অধিকারের দাবী কেবল একজনের ছ্বারা উপস্থাপিত হয় নাই, দুই একদিনেই ইহা স্বীকৃতও 
হয় নাই; কেবল স্বদেশী ভাব ও স্বদেশের চেষ্টায়ও ইহা সাফল্য মণগ্ডিত হয় নাই। কিন্তু 
বঙ্গনারীর শিক্ষা ও অধিকার বিস্তারের বিস্তৃত ইতিহাস দিবার সময় আজ নহে। কেবল এই 


পরিশিষ্ট ১ ৫০৫ 


কথাই আজ স্মরণীয়, যে, এই অধিকারের স্পষ্ট উচ্চারিত দাবী লইয়া নহে, যুদ্ধার্থীর মত 
সশস্ত্র হইয়া নহে, কিন্তু নীরবে, কতকটা আপনার অভ্ঞাতসারে, পারিবারিক শিক্ষা ও 
পারিপার্থিক অবস্থার গুঢ় প্রভাবে, স্বর্ণকুমারী যখন বঙ্গনারীর নির্দিষ্ট কম্পসীমার বাহিরে পা 
বাড়াইলেন, তখন এই দাবী অনেকেই স্বীকার না করিয়া পারিলেন না। 

বাঙ্গলা ১২৬৪ সালের ১১ই ভাদ্র, ইংরাজী ১৮৫৬ সনের ২৮ আগষ্ট, স্বর্ণকৃমারী 
জন্মগ্রহণ করেন। ভাগ্য-বিধাতা তাহাকে সকল দিক দিয়া সৌভাগ্যবতী করিয়াছিলেন। 
পৃথিবীতে অতি অল্প নারীর ভাগ্য তাহার সহিত তুলিত হইতে পারে। তাহার জনক মহর্ষি 
দেবেন্দ্রনাথ ঠাকুর। এই মহর্ষি আখ্যার পর তাহার আর বর্ণনা অনাবশ্যক। দার্শনিক প্রবর, 
হাস্য-কৌতুক প্রিয়, আনন্দ সরস প্রাণ দ্বিজেন্দ্রনাথ, প্রথম বাঙ্গালী সিবিলিয়ান উদার-চরিত, 
সমাজ-সংস্কার ব্রতী নারী-হিতৈষী সত্যেন্দ্রনাথ, সৎসাহসী, দৃঢ়চেতা, শিল্পানুরাগী হেমেন্দ্রনাথ, 
বহভাষাবিদ নাটাকার ও নানা গ্রচ্থের অনুবাদক জ্যোতিরিন্দ্রনাথ তাহার অগ্রজ, এবং বিশ্ববরেণ্য 
কবি-সম্ত্রাট রবীন্দ্রনাথ তাহার অনুজ। বহু রত্বের আকরের মধ্যে স্বর্ণকুমারী যে আর একটি 
রত্ররূপে প্রকাশিত হইবেন ইহা আশ্চর্য নহে। কিন্তু এই রত্বু লোক-চক্ষুর অগোচরেই থাকিত, 
যদি না ভ্রাতা সত্যেন্দ্রনাথ পরিবারস্থ নারীগণের অবরোধ-মোচনে ব্রতী হইতেন। মহর্ষিদেবের 
গৃহে কন্যা ও বধরা কিছু শিক্ষা পাইলেও তাহারা পর্দানশীনই ছিলেন। বাহিরে চলাফেরা, 
দেশ-ভ্রমণ ও ভিন্ন রীতিনীতি দর্শন, বহু সুধীজনের সহিত আলাপ-পরিচয়াদি দ্বারা যে শিক্ষা 
লাভ হয় তাহা এ পর্য্যন্ত তাহারা পান নাই। এই শিক্ষা লাভের সূচনা হইয়াছিল বোম্বাই গিয়া 
সতোন্দ্রনাথের গৃহে। তাহার চতুদ্দশি বৎসর বয়সে শিশু কন্যাকে লইয়া তিনি বসর কাল 
সতোন্দ্রনাথের নিকট অবস্থান কালে ইংরাজী ভাষা ভাল করিয়া শিখিবার সুযোগও 
পাইযাছিলেন। কেবল পিতৃভাগ্য ও ভ্রাতু-ভাগাই নহে, তাহার স্বামীভাগ্য ও সম্তানভাগ্যও 
নারী সাধারণের দুর্নভি। দশ কি একাদশবর্ষে জানকীনাথ ঘোষাল মহাশয়ের সহিত তাহার 
বিবাহ হয়। ন্বর্ণকূমারী নানা উপলক্ষে নানা স্থানে স্বীকার করিয়াছেন যে, ইহাকে স্বামীরপে 
না পাইলে তাহার জীবন-বিকাশের পথ সহজ হইত না। স্বামীর স্রেহ, সহানুভূতি, উৎসাহ 
ও আশ্বাসবাণীই ছিল তাহার সাহিত্য-সাধন ও সকল কর্ম্ম প্রচেষ্টার সহায়। একমাত্র পুত্রকে 
সংসারে সুপ্রতিষ্ঠিত দেখিবার সৌভাগ্যও তাহার হইয়াছিল; এবং কন্যাদ্বয় তাহার সাহিত্য- 
সাধনা ও নারীহিত- প্রচেষ্টায় তাহার অনুবর্তিনী হইয়া তাহাকে সুখী করিয়াছেন। তাহার এই 
সৌভাগ্য স্মরণ করিয়া আজ আমরা আনন্দিত হই এবং বিধাতাকে কৃতজ্ঞতা দিই। কত 
প্রতিভাপূর্ণ নারীজীবন স্ত্েহ ও সহানুভূতির অভাবে শুদ্ধ ও নিক্ষল হইয়া যায়। 

বঙ্গের নারীগণের মধ্যে সাহিত্য সাধনায় তিনি অগ্রবর্তিণী ও পথপ্রদর্শিকা। কিন্তু আমি 
আমার দশম বর্ষে প্রথম যখন তাহার দর্শন পাই, তখনও তিনি সে খ্যাতি লাভ করেন নাই। 
তখন তাহার সৌন্দর্যাই আমাকে মুগ্ধ করিয়াছিল। আর্মি" কেবল কয়েক মাস পৃবের্ব মিস্‌ 
এক্রয়েড (1৬155 ৯৮1০১) প্রতিষ্ঠিত হিন্দু-মহিলা-বিদ্যালয়ে ভার্তি হইয়াছি। এই বিদ্যালয়টি 
ছিল হিন্দু যুবতী ও বালিকাদের জন্য সব্্বপ্রথম বোর্ডিং স্কুল। হিন্দু-মহিলা-বিদ্যালয় নাম 
হইলেও কোন গোঁড়া হিন্দু পরিবারের কন্যা বা বধূ এখানে শিক্ষা পাইতে আসেন নাই। 
আসিয়াছিলেন কয়েকটি ত্রাহ্ম বধূ ও ব্রাহ্ম পরিবারের বালিকা, আর কয়েকটি হিন্দু সমাজ 
হইতে পলায়মানা, ব্রাহ্ম সমাজের আশ্রিতা বাল্য-বিধবা। দুই একটি ভিন্ন প্রায় সকল ছাত্রীই 
ছিলেন পৃবর্ববঙ্গের। বধূদিগের স্বামীরা তখন শিক্ষার্থ বিলাতে বাস করিতেছিলেন। কেহ কেহ 
বা সম্প্রতি ফিরিয়া আসিয়া নিজ নিজ পত্রীকে সুশিক্ষিত হইবার জন্য এখানে পাঠাইয়াছিলেন। 


৫০৬ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


ইহাদের পত্ীরাও স্বামীর প্রকৃত সহধর্মিনী ও সহকর্মিনী হইবার জন্য প্রস্তুত হইতেছিলেন। 
বঙ্গের নারী-শিক্ষার ইতিহাসের এক অধ্যায়রপে ইহাদের বৃত্তান্ত স্মরণীয়। 

যেদিন প্রথম স্বর্ণকুমারী দেবীকে দেখিলাম, সেদিন মিস্‌ এক্রয়েড মহিলাদের 
জন্য একটি সান্ধ্য সম্মিলনের আয়োজন করিয়াছিলেন। সমাগত মহিলাদের মধ্যে স্বর্গীয় 
মদনমোহন তর্কালঙ্কার মহাশয়ের দুই কন্যা মালতীমালা ও মতিমালা এবং স্বর্ণকূমারী দেবীর 
উপস্থিতির কথা আমার স্মৃতিতে মুদ্রিত আছে। শৈশবে শিশুশিক্ষা দ্বিতীয় ভাগ পড়িয়াছিলাম, 
সেইজন্য মদনমোহন তর্কালঙ্কার নামটা পরিচিত ছিল। তিনি যে নারী শিক্ষার প্রথম যুগে 
বেথুন স্কুলে কন্যাদিগকে পড়িতে দিয়া “এক ঘরে' হইয়াছিলেন সে কথা তখনও জানা ছিল 
না। 

স্বর্ণকুমারী দেবীকে তাহার স্বামী পৌঁছাইয়া দিয়া গেলেন। মেয়েদের মধ্যে জিজ্ঞাসা 
চলিল--ইনি কে? ইনি কে?-_শুনিলাম ইনি সত্যেন্দ্রনাথ ঠাকুরের ভগিনী, মিসেস্‌ ঘোষাল। 
সতোন্দ্রনাথ ঠাকুরকে মিস্‌ এক্রয়েড হয়তো বিলাতেই চিনিতেন। স্বর্ণকুমারী সম্বন্ধে চুপি 
চুপি যে কথা হইতেছিল, তাহা হইতে জানিলাম, তাহার বয়স মাত্র আঠার বৎসর, ইতিমধ্যেই 
তিনি চারিটি সন্তানের জননী ; আর বেশী কিছু শুনিলাম না। সেই সুগঠিত কৃশ দেহ, উল্ম্বল 
গৌরবর্ণ, আয়ত ঘন কৃষ্ণ চক্ষু, সুন্দর ললাটে বলয়িত চুর্ণ কুস্তল দীর্ঘকেশ সুচিতা কবরী, 
আর পরিধানের প্রশস্ত সাদা পাড় যুক্ত কালোরং-এর বোম্বাই শাড়ী, কণ্ঠে মুস্তামালা, কর্ণে 
মুক্তা-গ্রথিত বড় বড় মাকড়ি-এ সমস্ত এখনও স্মৃতিতে সুস্পষ্ট দেখিতে পাই। তখন 
সরস্বতীর নহে, লক্ষ্মীর প্রতিমারূপে তাহাকে দেখিয়াছিলাম। 

এই ঘটনার দুই বৎসর পরে নব প্রতিষ্ঠিত বঙ্গ-মহিলা-বিদ্যালয়ে যখন আবার পড়িতে 
আসিয়াছি, তখন একবার স্বর্ণকুমারী দেবী পতি ভ্রাতা ও ভ্রাতজায়ার সহিত এ বিদ্যালয় 
পরিদর্শনে গিয়াছিলেন। তখনও অভ্যাগতাদের সৌন্দর্য ও সাজসজ্জার সমালোচনাই 
সহপাঠিনীদের সহিত করিয়াছি । তবে কয়েক দিন পরে, কৌতৃহল বশতঃ পরিদর্শকদের মন্তব্য 
লিখিবার বহিতে স্বর্ণকুমারী দেবীর মন্তব্য পড়িয়াছিলাম। সুকুমার সাহিত্যের সহিত 
বিজ্ঞানশিক্ষা দেওয়া আবশ্যক এই কথা তিনি জানাইয়াছিলেন। “সুকুমার সাহিতা' কথাটা তখন 
নৃতন ঠেকিয়াছিল। ইহারই কিছুদিন পরে অথবা পূবের্ব ১৮৭৭ সনে 'দীপ-নিব্্বাণ' প্রকাশিত 
হইয়াছিল। পুস্তকখানি সম্পূর্ণতঃ স্বর্ণকুমারী দেবীর রচনা অথবা ভ্রাতার সাহাযো লিখিত এই 
লইয়া বাদানুবাদ শুনিয়াছিলাম। সন্দেহ অমূলক হইলেও এই সন্দেহই গ্রন্থখানির উৎকর্ষের 
প্রমাণ। সে কালের লোকের মনে হইয়াছিল--এত ভাল লেখা, এ কি নারীর পক্ষে সম্ভব? 
নিশ্চয়ই ইহাতে পুরুষের হাত আছে। 

স্বর্ণকুমারী দেবীর দ্বিতীয় উদ্যম, “বসন্ত উৎসব", রচনাকাল ১৮৮০। হিরখায়ীর নিমন্ত্রণে 
বেথুন স্কুল হইতে এই শীতি-নাট্যের অভিনয় দেখিতে আমরা ঠাকুরবাড়ী গিয়াছিলাম। 
স্বর্ণকুমারী যোগিনী সাজিয়াছিলেন। অন্য অভিনেতাদের মধ্যে ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ, 
রবীন্দ্রনাথ, বীবেন্দ্রনাথের পত়ী, ও জ্যোতিরিন্দ্রনাথের পত্তী। বীরেন্দ্রনাথ ঠাকুরের পত্রীর 
(বলেন্দ্রনাথের মাতা) কণ্ঠ বড়ই মিষ্ট লাগিয়াছিল। 

ইতি পূ শ্বর্ণকুমারী দেবীর কন্যা হিরণ্নয়ী, সরলা ও উর্মিলা আমাদের স্ষুলে ভর্তি 
হইয়াছিল। একদিন বিকালে স্বর্ণকুমারী দেবী ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পত্রী আমাদের 
সহিত 8৪৫717101 খেলিতে গিয়াছিলেন; ভাই তাহাদের সহিত আমার খেলা করিবার. 
সৌভাগ্যও হইয়াছিল। 


পরিশিষ্ট ১ ৫০৭ 


বসন্ত-উৎসবের পর “মালতী” নামে একটি ছোট করুণ গল্প, ছিন্নমুকুল উপন্যাস এবং 
গাথা নামে কবিতায় গল্প । গাথা প্রকাশিত হয় ১৮৮১ সনে। এখানি সে বয়সে আমার বড়ই 
ভাল লাগিয়াছিল। ইহা উৎসর্গ করিয়াছিলেন ছোট ভাইটিকে। অর্থশতাকী পরেও উৎসর্গের 
কথাগুলি বোধ হয় ঠিকই মনে আছে : 


যতনের গাথা হার, কাহারে পরাব আর 
দুরস্ত ভাইটি তুই তাইতে ডরাই। 

এই দুরন্ত ছোট ভাইটি তখনও সাহিত্য ক্ষেত্রে তাহার ছোটই ছিলেন। তখন তিনি 
জানিতেন না যে, এই শ্নেহের ভাইটি হইবেন বঙ্গ-সাহিত্য জগতের একচ্ছত্র সম্রাট এবং 
সবর্ব দেশপৃজ্য কবি। দুই ভাই বোনে এই সময় হইতে ভারতীর পৃষ্ঠায় অনেক ছোট ছোট 
গল্প লিখিতে আরম্ত করেন। 

দেখিতে পাই স্বর্ণকুমারী তাহার প্রত্যেক পুস্তক কোন না কোন প্রিয়জনকে উৎসর্গ 
করিতেন। উহা কবিতায় লিখিত হইত । পিতা; অগ্রজ, অনুজ, সঘী, পতি, কন্যা, দৌহিত্র, 
দৌহিত্রী ও অন্য আত্মীয়, সকলকেই বীণাপাণির পৃজার নিম্মাল্য দান করিয়া আনন্দ বোধ 
করিয়াছেন। এই বান্ধব-শ্রীতি বড়ই সুন্দর মনে হয়। 

১৮৮৩ সনে পৃথিবী” প্রকাশিত হইল। ইহা বৈজ্ঞানিক গ্রন্থ হইলেও ইহাদ্বারা বঙ্গ 
বচিত হয় নাই। আজকাল অজন্ত্র গল্প ও কবিতার বদলে এই জাতীয় পুস্তক আরও হওয়া 
বাঞ্ছনীয়। 

১৮৭৭ হইতে আরম্তু করিয়া ১৯১৩ পর্যন্ত স্বর্ণকুমারী দেবী মিবার রাজ, বিদ্রোহ, 
শ্লেহলতা, ফুলের মালা, কাহাকে, হুগলীর ইমামবাড়ী প্রতি উপন্যাস, কবিতা ও গান নামক 
কবিতাগ্রন্থ, দেবকৌতুক প্রভৃতি নাটিকা, কৌতুকনাটা ও কয়েকটি প্রহসন লিখিয়াছেন। তিনি 
যে অশ্রান্তভাবে সাহিত্যের সাধনা করিয়াছেন এইটি লক্ষ্য করিবার বিষয়। বাঙ্গলা ১২৮৯ 
(ইংরাজী ১৮৮৪) সালে তিনি জ্োত্তাগ্রজ দ্বিজেন্দ্রনাথের হস্ত হইতে ভারতী পত্রিকা 
সম্পাদনের ভার গ্রহণ করেন। এই গুরুতর ভার তিনি একাদিক্রমে এগার বৎসর কাল 
অতিশয় যোগ্যতার সহিত বহন করিয়াছিলেন। ১৩০২ (ইংরাজী ১৮৯৫) সনে শারীরিক 
অসুস্থতা বশতঃ উহা কন্যা হিরপুয়ী ও সরলার হস্তে অর্পণ করেন। ১৩১৫ (ইং ১৯০৮) 
সনে আবার উহা শ্বহস্তে পুনগ্হণ করিয়া ১৩২৩ (১৯১৬) সন পর্যান্ত চালাইয়াছেন। 
উচ্চাঙ্গের মাসিক পত্র সম্পাদনে বহু আয়াস, চিন্তা ও অধ্যয়নের প্রয়োজন। অপরের প্রবন্ধাদির 
গ্রহণ, বর্জন, পরিবর্তনাদি কর্মে ধৈর্য ও সৃ্ষ্ম বিচার-শক্তির আবশ্যক। সমসাময়িক চিন্তা 
ধারণার সহিত যোগ-রক্ষাও অপরিহার্যা। সকলেই স্বীকার করেন যে পত্রিকা পরিচালনের 
দায়িত্ব র্ণকুমারী সুম্দররূপে পালন করিয়াছেন। “ভারতী, পত্রিকার ভিতর দিয়া দেবী ভারতী 
যে। পৃজা ] পাইয়াছেন তাহা অপূর্ব তিনি করুণ ও হাস্যরসযুক্ত, ইতিহাসমূলক ও সমাজের 
বর্তমান চিত্র সম্বলিত গল্প উপন্যাসাদি ছারা ও নাটকাদি ছারা এবং নানাবিধ সাময়িক বিষয়ের 
আলোচনা ও সমালোচনা দ্বারা পত্রিকাখানির মুল্য ও সৌষ্ঠব বাড়াইয়াছিলেন। 

বঙ্গ রমণীদের মধ্যে প্রথম উপন্যাস লেখিকা, প্রথম পত্রিকা সম্পাদিকা, প্রথম 


৫০৮ স্ব্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


উল্লেখযোগ্য কবিতা ও গীতের রচয়িত্রী বলিয়া তিনি বঙ্গ-সাহিত্য মন্দিরের বর্তমান ও ভাবী 
প্জারিণীগণের নমস্যা হইয়া থাকিবেন। 
আজকালকার মত জটিল সমস্যামূলক, সমাজ-বিদ্রোহ-সূচক এবং বহু তথ্যের 
আলোচনাপূর্ণ গল্প বা উপন্যাস তিনি লেখেন নাই। যাহা এদেশের প্রতি দিনের, প্রতি স্থানের 
সুলভ ঘটনা, যাহা জীবনের করুণ ও শান্ত ভাবগুলি ফুটাইয়া তোলে, সৌন্দর্যের ও মহত্তের 
দিকে দৃষ্টি আকর্ষণ করে, সে রকম চিত্র তিনি সহজ সুন্দর ভাবে আকিয়া দেখিতে চেষ্টা 
করিয়াছেন এবং সফল যত্র হইয়াছেন। নির্যাতিতা নারীর দুঃখে তাহার হৃদয় কাদিয়াছে, 
তথাপি রুদ্র বিদ্রোহের রক্ত ধবজা তুলিয়া তিনি এক হীনতা হইতে আর এক হীনতায় ঝাপাইয়া 
পড়িতে নারীকে আহ্রান করেন নাই। তিনি সকল বিষয়ে ধীর ও সংযত ছিলেন। কোন উদ্দাম 
ভাব তাহার কথায় বা লেখায় খুঁজিয়া পাওয়া যায় না। পাঠককে আকৃষ্ট করিবার জন্য কোন 
অযথা চেষ্টা তাহার ছিল না। বাণী পৃজার আনন্দই তিনি তাহার চরম পুরস্কার বলিয়া 
জানিতেন। তিনি গাহিয়াছিলেন- 
ওগো কমল-আসনা, রপ্রিনি বীণাপাণি, 
আমি কাহারেও আর জানি না ভারতি, 
তোমারেই শুধু জানি। 
ওগো মধুর ছন্দা, হাদয়ানন্দা, 
জানি না প্রভাত, না জানি সন্ধ্যা, 
জীবন ধন্য মানি। 
আমি জানি না তো তাহা ভাল কি মন্দ, 
বাসহীন কিবা মধুরগন্ধ, 
শুধু গ্রীতি পূরিত পরমানন্দ 
তোমার চরণে দানি। 
আমি না চাহি আনন্দ বিভব খদ্ধি, 
চাহি না মুক্তি, চাহি না সিদ্ধি, 
তোমারি প্রসাদ লভিবারে সাধ 
তোমারি অমৃত বাণী। 
বাণী পুজাই তাহার জীবনের সাধনা ছিল। শুনিয়াছি শেষ গীড়ার পূবর্বদিন পর্যান্ত তিনি সঙ্গীত 
রচনা ও তাহাতে সুর প্রয়োগে নিযুক্ত ছিলেন। 
জগত্তারিলী পদক দিয়া কলিকাতা বিশ্ববিদ্যালয় তাহার সাহিত্য-সাধনার প্রতি সম্মান 
প্রকাশ করিয়াছেন। বাং ১৩১৬ সালে ভবানীপুরে বঙ্গীয় সাহিত্য-সম্মেলনের সাহিত্য-শাখার 
সভানেত্রী পদে তিনি বৃত হইয়াছিলেন। আমিই সেদিন তাহাকে সভানেত্রীর অর্ধ ও মাল্য 
নিবেদন করিয়াছিলাম। তাহার পর তাহার নিমস্্ণে আর একটি দিন তাহার গৃহে গিয়া তাহাকে 
দেখিবার সুযোগ ঘটিয়াছিল। তাহার শেষ সন্্রেহ আহ্বান রক্ষা করিতে পারি নাই, সে দুঃখ 
আমার রহিয়া গেল। 
তাহার জীবনের আর একটা দিক এখনও বলা হয় নাই। তিনি মানুষের সঙ্গে মিশিতে 
ভালবাসিতেন, কারণ মানুষের প্রতি তাহার ভালবাসা ছিল। কেবল গল্পে উপন্যাসে গানে 


পরিশিষ্ট ১ ৫০৯ 


সহিত সখ্য সন্তাব ও সহানুভূতি জন্মে, পরস্পরের সম্মিলনে স্বদেশের প্রতি মমতা বর্ধিত 
হয়, সম্মিলিত শক্তি লইয়া যাহাতে সকলে নানা শুভ অনুষ্ঠানে সমবেত হইতে পারেন; 
_ যাহাতে নারীর শিক্ষা বিস্তারের নৃতন পথ হয়, শিক্ষাগ্তণে আপনাদের ভরণ-পোষণের শক্তি 
বর্ধিত হয়_যাহাতে স্বদেশী শিল্পের বিস্তার হয়, এই সকল উদ্দেশ্যে তিনি সখিসমিতি নামে 
একটি নারী-সমিতি গঠন করিয়াছিলেন। সম্মিলিতভাবে কাজ করিতে এ দেশের পুরুষ নারী 
এখনও পারিতেছেন না ; তাই গঠন-মূলক (00751001191) কাজের জন্য উৎসাহ বেশীদিন 
স্থায়ী হয় না। তাই সখি-সমিতিও দীর্ঘায়ু হইল না। ইহার মৃতদেহের উপর এক বিধবাশ্রম 
মাতা ও কন্যার মিলিয়া প্রতিষ্ঠা করিলেন। কন্যা হিরগায়ীর মৃত্যুর পর উহা হিরণ্মুয়ী বিধবা- 
শিল্লাশ্রম নামে এখনও ক্ষীণভাবে বাচিয়া আছে। স্বর্ণকূমারী দেবী এই আশ্রমকে নিজের 
সমুদয় পুস্তকের স্বত্ব দান করিয়াছেন, আর উহাতে দুইটি বৃত্তি স্থাপনের জন্যও উহাতে আড়াই 
হাজার টাকা গচ্ছিত রাখিয়াছেন। 

ভগবানের আশীবর্বাদে তাহার সকল শুভ আকাঙ্ক্ষা ও শুভ চেষ্টা দিন দিন ফলবতী 
হউক, তাহার অমর আত্মা অমর লোকের আনন্দ লাভ করুক এবং ইহলোকে আমাদের 
মধ্যেও জীবিত থাকুক ।* 

শ্রী কামিনী রায় 

জয়শ্রী, আশ্বিন ১৩৩৯ 


* [বিগ্ত ৩১শে জুলাই বঙ্গীয় সাহিত্য পরিষদে স্বর্ণকুমারী দেবীর পরলোক গমনে শোক 
প্রকাশের জন্য যে সভা হয় তাহাতে পঠিত ]। | 


৫১০ স্বর্ণকৃমারী দেবীর রচনা-সংকলন 


স্বর্ণ-স্মৃতি 


শ্রীমন্মথনাথ ঘোষ 


১৩৩৯ সাল আষাঢ়ের তর্ববোধিনী হইতে পুনমুর্রিত ।* 


* শ্রীঅরিজিৎ ঘোষ এবং অধ্যাপক ড. অলোক রায়ের আনুকূল্য প্রাপ্ত। 


পরিশিষ্ট ১ ৫১১ 


স্বর্ণ-স্মৃতি * 
(শ্রীমম্মথনাথ ঘোষ এম-এ, এম-আর-এ-এস) 


বঙ্গভারতীর মন্দির হইতে সত্য সত্যই একটী গৌরব-দীপ চিরতরে নিবর্বাপিত হইল। অর্ধ 
শতাব্দীর অধিককাল ব্যাপিয়া যে প্রতিভা-প্রদীপ বঙ্গবাণীর রতুবেদী আলোকিত করিতেছিল, 
যে প্রদীপের প্রোজ্ৰল শিখা হইতে কত শত শত দীপ প্রজ্লিত হইয়া বাণীমন্দির অপূর্ব 
বিভায় বিভাসিত করিয়া রাখিয়াছে, সে দীপ কালের ফুৎকারে চিরদিনের জন্য নিবর্বাণলাভ 
করিল। কবি বলিয়াছেন-_ 
“জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা ভবে, 
চিরস্থির কবে নীর হায় রে জীবন-নদে?” 
ইহা কঠোর সত্য এবং যে জীবন প্রায় ষাট বংসরকাল বঙ্গসরস্বতীর অক্রান্ত সেবায় ধন্য 
হইয়াছে, যে জীবন নারীসমাজের উন্নতিকল্পে নীরবে ও নি-স্বার্থভাবে উৎসর্ণীকৃত হইয়াছে, 
এমন কি রাজনীতিক যে ক্ষেত্রেও যে জীবন বিগত যুগের দেশনায়কগণের সহযোগিতা করিয়া 
বঙ্গললনাগণকে সব্ব্প্রথম এক নৃতন আদর্শে অনুপ্রাণিত করিয়াছে, যে জীবন সুদীর্ঘকাল 
দেশচর্য্যা ও সাহিত্যসেবায় সার্থক ও গৌরবাম্িত হইয়াছে, সে জীবনের জন্য শোকপ্রকাশ 
কেন? মন মানে না, হৃদয় বুঝিতে চাহে না। সাহিত্যপ্রেমের সেই মূর্তিমতী প্রতিমা, প্রতিভার 
সেই জ্যোতিশ্্য়ী দেবীমূর্তি_যে মূর্তির সম্মুখে থাকিলে কত অভিনব প্রেরণা লাভ করা সম্ভব 
হইত, কত নব উৎসাহে সুপ্ত হৃদয় উদ্বোধিত হইয়া উঠিত, কত নূতন আকাঙ্ক্ষা ও আদর্শে 
প্রাণ অনুপ্রাণিত হইয়া উঠিত, আমাদের দৃষ্টির সম্মুখ হইতে সেই বরদশ্রীর জীবন্তমূর্তি যে 
চিরদিনের জন্য তিরোহিত হইয়া গেল, এ দুঃখ রাখিবার স্থান কোথায়? এ শোকপ্রকাশের 
ভাষা কোথায়? 
বাঙ্গালীর ভাব ও চিন্তারাজ্যে কলিকাতা যোড়াসাকোর যে প্রসিদ্ধ ঠাকুরবংশ 
বেণীসংহারপ্রণেতা ভষ্টনারায়ণের কাল হইতে বহুশতাব্দী ব্যাপিয়া অক্ষুপ্ন প্রতাপে রাজত্ব 
করিয়া আসিতেছেন ও করিবেন, স্বর্ণকুমারী সেই মহাবংশে জন্মগ্রহণ করেন। বাঙ্গালা 
সাহিত্যের অকৃত্রিম অনুরাগী, সরল ও প্রাপ্রল গদ্যের অন্যতম প্রবর্তক, মহর্ষি দেবেন্দ্রনাথ 
ঠাকুরের রসে রত্রুগর্ভা দেবী সারদার গর্ভে কলিকাতা মহানগরীতে ১৮৫৬ খৃষ্টানদের ২৮শে 
আগষ্ট ইনি জন্মগ্রহণ করেন। সেকালে বাঙ্গালীর অন্তুঃপুরে বিদ্যাশিক্ষার তাদৃশ সুবিধা না 
থাকিলেও ঠাকুরপরিবারে একজন বাঙ্গালা ও সংস্কৃতে সুশিক্ষিতা বৈষ্ণবী বিদ্যাবিতরণার্থ 
আগমন করিতেন। স্বর্ণকুমারী তদীয় জীবনম্মৃতিবিষযয়ক একটি প্রবন্ধের একস্থানে 
লিখিয়াছেন-_ 
“আমি শৈশবে অস্তুঃপুরে সকলেরই লেখাপড়ার প্রতি একটা অনুরাগ দেখিয়াছি। 
মাতাঠাকুরাণীও কাজকর্মের অবসরে সারাদিনই একখান বই হাতে ; আর কোন বই না পাইলে 


* নব দিল্লীতে “বেঙ্গলী লাইব্রেরী এগু লিটেরারী সোসাইটীর” সাহিত্যবিভাগের উদ্যোগে অনুষ্টিত 
স্মৃতিসভায় ১৯৩২, ১৬ই জুলাই দিবসে পঠিত। 


৫১২ স্ব্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


তাহার মত আর কেহ ছিল না। মামীমা, দিদি, বধৃঠাকুরাণীগণ প্রভৃতি নবীন দল অবশ্য 
কাব্য উপন্যাসেরই অনুরাগিণী ছিলেন। পড়িতে শিখিয়া অবধি আমাদের মাতুলানীকে রামায়ণ, 
মহাভারত, হাতেমতাই প্রভৃতি পড়িয়া শুনান আমার একটা বিশেষ কার্য ছিল। মনে আছে, 
উঠিত। সে বটতলার যত কিছু নৃতন বই, কাব্য, উপন্যাস, আষাঢে গল্প--অন্তুঃপুরে আনিয়া 
পৃতুল, খেলানা, বস্ত্রাদি থাকিত, তেমনি সিম্ধুকবন্দী পুস্তকরাশিও থাকিত।” 

এইরূপ আবঝেষ্টনের মধ্যে স্বর্ণকুমারীর শৈশব ও বাল্যকাল অতিবাহিত হয়। অন্তঃপুরে 
দ্বিতীয় ভাগ শেষ করিয়া পণ্ডিতের নিকট স্বর্ণকুমারীর সংস্কৃত শিক্ষা আরম্তু হয়। তাহার 
পর একজন মেমের নিকট কিছুদিন শিক্ষালাভ করেন। মেমের শিক্ষা আশানুরূপ ফলপ্রদ 
বলিয়া মনে না হওয়ায় অতঃপর আদিব্রাহ্দগসমাজের নবীন আচার্যা অযোধ্যানাথ পাকড়াশীকে 
মহর্ষি অন্তঃপুরে শিক্ষকতাকার্যে নিযুক্ত করেন। ইহার নিকট স্বর্ণকুমারী অন্যান্য 
অন্তঃপুরিকাগণের সঙ্গে অঙ্ক, সংস্কৃত, ইতিহাস, ভূগোল প্রভৃতি ইংরাজী স্কুলপাঠ্য পুস্তক 
পাঠ করেন। 

জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তদীয় জীবনস্মৃতিতে বলিয়াছেন : “এই সময়ে আমার 
সেজদাদাও (হেমেন্দ্রনাথ) মেয়েদিগকে 'মেঘনাদবধ' প্রভৃতি কাব্য পড়াইতে আরম্ভ করিয়া 
দিয়াছিলেন। * *% *% আমি সন্ধ্যাকালে সকলকে একত্র করিয়া, ইংরাজী হইতে ভাল ভাল 
গল্স তর্জমা করিয়া শুনাইতাম--তাহারা সেগুলি যেন উপভোগ করিতেন। ইহার অক্পদিন 
পরে দেখা গেল যে, আমার একটী কনিষ্ঠা ভগিনী শ্রীমতী স্বর্ণকুমারী দেবী কতকগুলি ছোট 
ছোট গল্প রচনা করিয়াছেন। তিনি আমায় সেইগুলি শুনাইতেন। আমি তাহাকে খুব উৎসাহ 
দিতাম। তখনও তিনি অবিবাহিতা ।” স্মেরণ করিবেন ১১ বৎসর বয়সে স্বর্ণকুমারীর বিবাহ 
হয়)। 
১৮৬৭ খৃষ্টাব্দে একাদশ বর্ষ বয়ংক্রমকালে স্বর্ণকুমারীর জানকীনাথ ঘোষাল মহাশয়ের 
সহিত বিবাহ হয়। ইনি কৃষ্ণনগর কলেজে পঠদ্শায় পুণ্যশ্লোক রামতনু লাহিড়ী মহাশয়ের 
প্রভাবে ব্রাহ্মমতাবলম্বী হইয়াছিলেন। পর বৎসর স্বর্ণকুমারীর প্রথম সন্তান হিরণায়ী দেবী 
জন্মগ্রহণ করেন। ১৮৭১ খৃষ্টাব্দে তাহার দ্বিতীয় সন্তান (বোম্বাই শাসনপরিষদের সম্প্রতি 
অবসরপ্রাপ্ত সদস্য) জ্যোৎস্নানাথ এবং ১৮৭২ খৃষ্টাব্দে তাহার কনিষ্ঠ সন্তান সুপ্রসিদ্ধা সরলা 
দেবী জন্মগ্রহণ করেন। র 

সাহিত্যসেবা ও সঙ্গীতের চর্চায় স্বর্ণকুমারী তাহার উদারহদয় স্বামীর নিকট হইতে যথেষ্ট 
উৎসাহ প্রাপ্ত হন। তাহার ₹8191 04107 নামক পুস্তকের ভূমিকায় স্বর্ণকুমারী লিখিয়াছেন : 

“আমার পূজনীয় ও শ্েহময় পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আমার জীবন্ব্রত 
উদ্যাপন করিবার জন্য যেভাবে শিক্ষা দিয়াছিলেন, তৎকালে হিন্দুবালিকাগণকে সেভাবে 
শিক্ষা প্রদত্ত হইত না। তথাপি আমার প্রিয়তম স্বামীর সাহায্য ও উৎসাহ ব্যতিরেকে আমার 
পক্ষে এতদূর অগ্রসর হওয়া সম্ভব হইত না। আজ বহির্জগৎ আমাকে যে ভাবে দেখিতে 
পাইতেছে, তিনিই আমাকে সেইভাবে গঠিত করিয়া তুলিয়াছিলেন, এবং তাহার প্রেমপূর্ণ 
উপদেশে ঝটিকাবিক্ষুব্ধ সমুদ্রেও যেমন সন্ভরণনিপুণ ব্যক্তি সহজে ও অবলীলান্রমে সম্তরণ 
করিয়া যায়, সাহিত্যজীবনের ঝটিকাময় ও উত্তাল তরঙ্গের মধ্য দিয়া আমিও সেইরূপ 


পরিশিষ্ট ১ ৫১৩ 


অবলীলাক্রমে চলিয়া আসিয়াছি। এবং যদিও আজ তিনি ইহজগতে বর্তমান নাই, তাহার 
কল্যাণময়ী শক্তি এখনও আমার মধ্যে অনিবর্বচনীয় প্রভাব সঞ্চারিত করিতেছে এবং প্রত্যেক 
বিপদের সময় তাহার সাহায্যকারী সবল হস্তের স্পর্শ অনুভব করিতেছি এবং প্রত্যেক সাধু 
সংকক্পে তাহার সমর্থনসূচক উৎসাহবাণী শ্রবণ করিতেছি। সাহিত্যের প্রতি যে গভীর প্রেম 
তিনি আমার মধ্যে সঞ্চায়িত করিয়া দিয়াছিলেন, তাহাই আমাকে তৎকালীন সবের্বাৎকৃষ্ট 
ভ্রানদ্যোতক মাসিকপত্রগুলির অন্যতম ভারতী মাসিক পত্রিকার সম্পাদনের দায়িত্বপূর্ণ ভার 
গ্রহণ করিতে অনুপ্রেরিত করিয়াছিল, এবং মানসিক স্বাধীনতার সুখের যে স্বাদ তিনি আমাকে 
উপভোগ করাইয়াছিলেন, তাহাই আমাকে আমার দেশবাসীগণের সহিত বর্তমান উন্নতিযুগের 
ভ্রমবর্থমান বিকাশে সহযোগিতা ও বিস্তারসাধনে সহায়তা করিতে উদ্দীপ্ত করিয়াছে ।” তাহার 
“নবকাহিনী' নামক গ্রন্থের উৎসর্গপত্রেও তিনি তাহার স্বামীর নিকট এই খণের কথা স্বীকার 
করিয়াছেন_ 
স্বামিন! 
সংসারের অন্ধকার ঝটিকা-গীড়নে 
যখনি কাতর দেহ, অবসন্ন প্রাণ, 
প্রীতিদীপ্ত পুণারূপে নয়ন ভরিয়া 
দাড়াও সমুখে দেব, কর শান্তি দান। 
প্রেমের পরশে তব দলিত হৃদয়, 
নবীন জীবন লভে, ফুলে ফুলময়। 
স্বর্গের প্রভাত তুমি প্রশান্ত বিমল। 
বিধাতার মূর্তিমান আশীষ মঙ্গল। 
কিন্তু পিতা ও স্বামীর ন্যায় তাহার সাহিত্যানুরাগী ভ্রাতগণের নিকট হইতে স্বর্ণকুমারী 
সাহিত্য ও সঙ্গীতচর্চায় কম উৎসাহ প্রাপ্ত হন নাই। দ্বিজেন্দ্রনাথ, সত্ন্দ্রনাথ, হেমেন্দ্রনাথ, 
জ্যোতিরিন্দ্রনাথ, রবীন্দ্রনাথ এবং খুল্পতাতপুত্র গণেন্দ্রনাথ ও গুণেন্দ্রনাথ গৃহে যে সাহিত্যিক 
আবহাওয়ার সৃষ্টি করিয়াছিলেন, স্বর্ণকুমারীর সাহিত্য-জীবন তাহার নিকট অল্প খণী নহে। 
জ্যোতিরিন্দ্রনাথ তদীয় জীবনম্মৃতিতে বলিয়াছেন : “জানকী বিলাত যাইবার সময়, আমার 
কনিষ্ঠা ভগিনী স্বর্ণকুমারী আমাদের বাড়ীতে বাস করিতে থাকায়, আমরা তাহাকেও আমাদের 
আর একজন যোগ্য সঙ্গীরূপে পাইলাম।” অন্যত্র :_“এই সময়ে আমি পিয়ানো বাজাইয়া 
নানাবিধ সুর রচনা করিতাম। আমার দুই পার্শে অক্ষয়চন্দ্র ও রবীন্দ্রনাথ কাগজ পেন্সিল 
তৎক্ষণাৎ কথা বসাইয়া গান রচনা করিতে লাগিয়া যাইতেন। এরুটি নৃতন সুর তৈরি হইবামাত্র 
সৌঁট আরও কয়েকবার বাজাইয়া ইহাদিগকে শুনাইতাম। * * * সচরাচর গান বাঁধিয়া 
তাহাতে সুরসংযোগ করাই প্রচলিত রীতি । কিন্তু আমাদের পদ্ধতি ছিল উল্টা। সুরের অনুরূপ 
গান তৈরি হইত। * * স্বর্ণকুমারীও অনেক সময় আমার রচিত সুরে গান প্রস্তুত করিতেন। 
সাহিত্য এবং সঙ্গীতের চর্চায় আমাদের তেতলা মহলের আবহাওয়া তখন দিবারাত্রি পূর্ণ 
হইয়া থাকিত।” 
অষ্টাদশ বর্ষ বয়সে ১৮৭৬ খ্রীষ্টাব্দে স্বর্ণকুমারীর প্রথম গ্রন্থ “দীপনিবর্বাণ' উপন্যাস 
প্রকাশিত হয়। ইনিই মহিলাগণের মধ্যে প্রথম উপন্যাসলেখিকা। তখন প্যারীচাদ মিত্র, 
প্রতাপচন্দ্র ঘোষ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্যতীত উল্লেখযোগ্য পুরুষ উপন্যাসলেখক অধিক 


স্বর্ণ র. স.: ৩৩ 


৫১৪ স্বর্ণকূমারী দেবীর রচনা-সংকলন 


ছিলেন না এবং স্বর্ণকুমারীর গ্রন্থখানি সমালোচকগণের উচ্ছ্বসিত প্রশংসা এবং পাঠকগণের 
অপূর্ব সমাদর লাভ করিয়াছিল। 

ইহার পরেই ১৮৭৭ শ্বীষ্টাবন্দে জ্যোতিরিন্দ্রনাথের সঙ্কল্লানুসারে দ্বিজেন্দ্রনাথের 
সম্পাদকত্বে ভারতী" নামক সুপ্রসিদ্ধ মাসিক পত্রিকা প্রবর্তিত হয়। দ্বিজেন্দ্র, জ্যোতিরিন্দ্র, 
রবীন্দ্র ও স্বর্ণকুমারী ইহারা সকলেই সম্পাদকীয় চক্রের মধ্যে ছিলেন। স্বর্ণকুমারীর রচনায় 
ভারতীর অনেক পৃষ্ঠা পূর্ণ হইতে আরম্ভ হইল। “ছিন্ন মুকুল', “মালতী, “গাথা” এবং 'পৃথিবী'র 
বৈজ্ঞানিক প্রবন্ধগুলি ভারতীতেই প্রকাশিত হইয়াছিল। গাথা ও বৈজ্ঞানিক প্রবন্ধ বোধ হয় 
পৃবের্ব কোন বঙ্গমহিলা রচনা করেন নাই। দ্বিজেন্দ্রনাথ সাত বংসরকাল সহোদর- 
সহোদরাগণের সহযোগিতায় অপূর্ব কৃতিত্বের সহিত ভারতীর সম্পাদনকার্য সম্পন্ন করিয়া 
অবসর গ্রহণ করিলেন। এই সময়ে জ্যোতিরিন্দ্রনাথের পত্বীবিয়োগ হওয়ায় ঠাকুরপরিবার 
শোকে মুহামান হইয়া পড়িয়াছিল। ১২৯১ বঙ্গাব্দে ১৮৮৪ খ্রীষ্টাব্দে) সেইজন্য স্বর্ণকুমারীর 
উপর ভারতীর সম্পাদনভার ন্যন্ত হয়। একাদশ বর্ষকাল অপুবর্ব কৃতিত্ব সহকারে ভারতী 
সম্পাদন করিয়া ১৩০২ সালে স্বর্ণকুমারী তাহার কন্যা হিরণ্ময়ী ও সরলা দেবীর উপর 
সম্পাদনভার ন্যস্ত করেন। ১৩১৫ সালে তিনি পুনরায় স্বহস্তে ভারতীর সম্পাদনভার গ্রহণ 
করেন এবং ১৩২২ সালে স্বামীর পরলোকগমনে শোকবিহ্ৃল হইয়া মণিলাল গঙ্গোপাধ্যায়ের 
উপর উহার ভারার্পণ করেন। দুইবারে স্বর্ণকুমারী মোট ১৮ বৎসর কাল “ভারতী সম্পাদন 
করিয়াছিলেন। তাহার সম্পাদকত্বকালে “ভারতী' প্রথম শ্রেণীর মাসিক পত্রিকা বলিয়া গণ্য 
হইত এবং কোনও পুরুষ সাহিত্যিক সম্পাদিত মাসিক পত্রের অপেক্ষা অল্প যোগ্যতার সহিত 
পরিচালিত হয় নাই। 

ভারতীতে স্বর্ণকুমারীর অসংখ্য রচনা প্রকাশিত হইয়াছিল। কতকগুলি গ্রস্থাকারে 
প্রকাশিত হইয়াছিল, সমস্ত রচনা সংগৃহীত হয় নাই। তাহার ন্যায় দীর্ঘকাল ব্যাপিয়া অক্রান্ত 
সাহিত্যসেবা করিবার সৌভাগ্য অল্প লোকের ভাগ্যেই ঘটিয়াছে। তাহার গ্রন্থগুলির নামোল্লেখ 
করিলেই ইহা স্পষ্ট প্রতীয়মান হইবে :- 

দীপনিবর্বাণ (১২৮৩), নবকাহিনী (১২৮৩), ছিন্ন মুকুল (১২৮৫), বসন্ত উৎসব 
(১২৮৬), গাথা (১২৮৭), মালতী (১২৮৮), পৃথিবী ১২৮৯), মিবাররাজ (১২৯৬), 
বিদ্বোহ (১২৯৭), শ্লেহলতা (১২৯৯), ফুলের মালা (১৩০১), কবিতা ও গান (১৩০২), 
কাহাকে (১৩০৫), হুগলীর ইমামবাড়ী (১৩০৮), কৌতুকনাট্য (১৩০৮), দেবকৌতুক 
(১৩১২), কনেবদল (১৩১৩), পাকচন্র (১৩১৯), রাজকন্যা (১৩২০), বিচিত্রা, স্বপ্নবাণী, 
মিলনরাত্রি, দিব্যকমল। বালকপাঠ্য পুস্তকের তালিকা দিলাম না। গত ১৯শে আষাঢ় ১৩৩৯ 
(৩রা জুলাই ১৯৩২) স্বর্গারোহণের দুইমাস পৃবের্বও তিনি “সাহিত্যম্োত' নামক একখানি 
পুস্তক প্রকাশ করিয়াছিলেন এবং মৃত্যুর অব্যবহিত পৃবের্ব উহার দ্বিতীয় খণ্ড প্রকাশের উদ্যোগ 
করিতেছিলেন। সুদীর্ঘ জীবনের শেষদিন পর্য্যন্ত এরূপ সাহিত্যসেবার দৃষ্টান্ত এদেশে অতি 
বিরল। তাহার দুইখানি গ্রন্থ “কাহাকে' ও “ফুলের মালা'র ইংরাজী অনুবাদ হইয়াছে শা 
[00111151160 50118 এবং 117617891021817 নামে, লগুনে টি ওয়ার্ণার লরি লিমিটেড গ্রন্থয় 
প্রকাশিত করিয়াছে । তাহার দিব্যকমলের একটি জান্মাণ অনুবাদও “কল্যাণী” নামে প্রকাশিত 
হইয়াছে । 9170 510765 নামে তাহার ছোট গল্পেরও একটী ইংরাজী সংস্করণ মান্দ্রাজে 
প্রকাশিত হইয়াছে। 

সাহিত্যসেবা ব্যতীত অন্যান্য দেশহিতকর কার্যেও স্বর্ণকুমারীর আলস্য ছিল না। 


পরিশিষ্ট ১ ৫১৫ 
১২৯৩ সালে ইনি “সহী-সমিতি' নামে একটি মহিলা-সমিতি প্রতিষ্ঠিত করেন। উহার 


[১] সন্ত্রান্ত মহিলাগণের একত্র সম্মিলনে পরম্পরের মধ্যে সপ্তাববর্ধন এবং তৎসঙ্গে 
দেশহিতকর কার্যসাধন। 

[২] পিতা অক্ষম হইলে বালিকা কন্যাকে শিক্ষার্থে সাহায্দান, অনাথ অসহায়া 
বিধবাদিগকে অর্থসাহায্যদান এবং কোন বিধবা ইচ্ছা করিলে তাহাকে আশ্রয়দান 
করিয়া যাহাতে তিনি দেশহিতকর কার্যে জীবনদান করিতে পারেন সেইরূপ 
শিক্ষাপ্রদান। 

প্রায় পঞ্চাশ বৎসর পৃবের্ব সন্রান্ত মহিলাগণকে এইরূপ সভাসমিতিতে টানিয়া আনিয়া 
তাহাদের দ্বারা দেশের কাজ করান যে কতদূর দুরূহ ছিল, তাহা আধুনিকগণ হৃদয়ঙ্গম করিতে 
পারিবেন না। স্বর্ণকুমারীর ন্যায় উৎসাহের প্রতিমূর্তি রমণী এই প্রতিষ্ঠানের প্রাণম্বরূপ ছিলেন 
বলিয়াই এই সমিতি সাফল্যলাভ করিয়াছিল এবং উহার চেষ্টায় বহু দরিদ্রকন্যা সুশিক্ষালাভ 
এবং বহু সন্ত্রান্ত গৃহের দরিদ্র বিধবা মহিলা অর্থসাহায্য লাভ করিয়াছিলেন। 

স্বর্ণকুমারীর নামের সহিত আর একটা অনুষ্ঠান জড়িত । “মহিলাশিক্পমেলা" ইহার দ্বারাই 
উদ্তাবিত। “অস্ত্পুর-মহিলাগণের হৃদয়-অনের প্রসারতাসম্পাদন এবং তাহাদের শিল্লোন্রতিসাধন 
উদ্দেশ্যে কেবল মহিলাদিগের জন্য এবং মহিলাগণ কর্তৃক বৎসরাস্তে উক্ত নামে একটি ক্ষুদ্র 
প্রদর্শনী সংগঠিত হইত । এই প্রদর্শনীতে বোম্বাই, আগ্রা, দিল্লী, জয়পুর, কানপুর, কৃষ্ণনগর 
প্রভৃতি ভারতবর্ষের প্রসিদ্ধ প্রসিদ্ধ স্থানের শিল্পাদি রক্ষিত হইত এবং মহিলাগণ তাহাদের 
রচিত নানারূপ শিল্পও প্রেরণ করিতেন। শিল্পনৈপুণ্যের তারতমা অনুসারে তাহারা 
পারিতোষিক প্রাপ্ত হইতেন। অন্তঃপুর-মহিলাগণের নিকট “মহিলা-শিল্পমেলা” একটি বিশেষ 
আনন্দ উৎসব বলিয়া গণ্য হইত। তাহারা প্রতি বৎসর ইহার জন্য আগ্রহভরে অপেক্ষা করিয়া 
থাকিতেন। এই মেলা হইতে যে অর্থলাভ হইত, তাহা “সখীসমিতি'র ভাগারে যাইত ।” 

স্বর্ণকুমারীর স্বামী জানকীনাথ এদেশে কংগ্রেসের প্রতিষ্ঠাকাল হইতে ১৯১৩ খৃষ্টাব্দে 
তাহার মৃত্যুকাল পর্যন্ত নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক ছিলেন। স্বর্ণকুমারীও 
রাজনীতিক্ষেত্রে তাহার স্বামীর সহযোগিতা করিয়াছিলেন এবং ১৮৯০ খৃষ্টাব্দে কলিকাতায় 
যখন সার ফিরোজ সাহ মেটার সভাপতিত্বে কংগ্রেসের ষষ্ঠ অধিবেশন হয়, তখন ডাঃ 
কাদশ্থিনী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তিনি উহাতে “প্রতিনিধি'রূপে যোগদান করিয়াছিলেন। ইহার 
পৃবের্ব কোনও ভারতীয় রমণী কংগ্রেসে প্রতিনিধিরূপে যোগদান করেন নাই। রাজনীতিক্ষেত্রে 
শ্রীযুক্তা সরলা দেবীর কৃতিত্ব যে তাহার জননীর আদর্শের নিকট খণী, তাহা বলিলে বোধ 
হয় সত্যের অপলাপ করা হইবে। 

কিন্ত প্রতিতাশালিনী লেখিকা বলিয়াই স্বর্কুমারী চিরম্মরসীয়া ও চিরবরেণ্যা হইয়া 
থাকিবেন। শক্তির প্রাচুর্য, সৃষ্টির বৈচিত্র্য, ভাষার লালিত্য ও কল্পনার প্রসারতা তাহার রচনাকে 
একটি বিশিষ্টতা দান করিয়াছে । আজি কলিকাতায় যৌনসমস্যার আলোচনামুখর তথাকথিত 
আর্টমূলক সাহিত্য বাঙ্গালার সৎসাহিত্যকে আবর্ভানানস্তূপে কিয়ৎকালের জন্য সমাচ্ছন্র করিয়া 
রাখিলেও আমাদের বিশ্বাস আবর্জনাগুলি যথাযোগ্য স্থানেই বিদূরিত হইবে এবং স্বর্ণকুমারীর 
রচনা বঙ্গসাহিত্যে অতি উচ্চ স্থান প্রাপ্ত হইবে। 

এযুগেও বঙগসাহিত্যে স্বর্ণুমারীর অপরিমেয় দানের কথা বাঙ্গালী বিস্ৃত হয় নাই; 
তাহার প্রমাণ ১৩৩৬ বঙ্গাব্দের ভবানীপুরে বঙ্গীয় সাহিত্যসম্মেলনের অধিবেশনে মূল 


৫১৬ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


সভাপতি রবীন্দ্রনাথের অনুপস্থিতিতে সবর্বসম্মতিক্রমে স্বর্ণকুমারী সভানেত্রীর আসনে বৃত 
হন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ও তাহার প্রতিভার আদর করিয়াছেন। বাঙ্গালার পুরুষশার্দূল 
স্যর আশুতোষ মুখোপাধ্যায় মহাশয় তাহার রত্গর্ভা জননী জগন্তারিণী দেবীর নামে 
বিশ্ববিদ্যালয় হইতে প্রদান করিবার জন্য একটি সুবর্ণপদক প্রদানের ব্যবস্থা করিয়া গিয়াছেন। 
উহা বাঙ্গালার সবর্বশ্রেষ্ঠ লেখক বা লেখিকাকে প্রদন্ত হয়। স্বর্ণকুমারীকে সাহিত্যাসেবার জন্য 
এই পদক পুরস্কার প্রদত্ত হয়। এই পদক রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কামিনী 
রায়, অমৃতলাল বসু ও রায় বাহাদুর ডাক্তার দীনেশচন্দ্র সেনকে এ পর্যন্ত প্রদান করা হইয়াছে। 
কিন্তু ্বর্ণকুমারীর সাহিত্যসেবার সব্ব্বশ্রেষ্ঠ পুরস্কার বাণীর প্রসাদলাভ। তিনি একস্থানে 
লিখিয়াছেন-_ 

ওগো কমল-আসনা, রঞ্জিনি বীণাপাণি! 

আমি কাহারেও আর জানিনা ভারতি 

তোমারেই শুধু জানি। 

ওগো মধুর ছন্দা, হাদয়ানন্দা 

জানিনা প্রভাত, না জানি সন্ধ্যা_ 

জীবন ধন্য মানি। 

আমি জানিনাত তাহা ভাল কি মন্দ, 

বাসহীন কিবা মধুর গন্ধ, 

শুধু প্রীতিপূরিত পরমানন্দ 

তোমার চরণে দানি। 

আমি না চাহি অন্য বিভব খদ্ধি 

চাহি না মুক্তি, চাহি না সিদ্ধি 

তোমারি প্রসাদ লভিবারে সাধ 

তোমারি অমৃত-বাণী। 

তিনি যে বাণীর প্রসাদলাভ করিয়াছিলেন তাহাতে সন্দেহ কি? 
স্বর্ণকুমারীর প্রতিভার যথাযথ বিশ্লেষণ করিয়া, তাহার রচনার দোষগুণ নিরপেক্ষভাবে 

বিচার করিয়া বঙ্গসাহিত্যে তাহার স্থান নির্দেশ করা আমার পক্ষে সম্ভব নহে। বাল্যকাল হইতে 
যাহাকে কেবল শ্রদ্ধার দৃষ্টিতে নহে, নিতান্ত আপনার জনের মত মনে করিয়া আসিয়াছি, 
সমালোচনা কি করিয়া করিব? কেহ স্বর্গারোহণ করিলে তাহার আপনার জন যেমন জিজ্ঞাসিত 
কবে কোন্‌ দিন সে কি ভাবে তাহার নিকট উপকৃত, আমারও আজ কেবল সেই কথাই 
মনে হইতেছে । ম্মৃতিপট উম্মোচিত করিয়া কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র চিত্র মানসনয়নে ভাসিয়া 
আসিতেছে-সেগুলি আমার পক্ষে স্মরণ করা শ্রীতিকর, কিন্তু আপনাদের নিকট তাহার 
হয়ত কোনও মূল্য নাই; কারণ যে সামান্য সামানা ঘটনা বা আচরণ, যে সম্ৃদয়তার 
নিদর্শনের স্মৃতি আমি শ্রদ্ধার সহিত হৃদয়ে পোষণ করিয়া রাখিয়াছি, তাহার অক্ষম বিবৃতি 
হয়ত আপনাদের নিকট সে মহীয়সী মহিলার মহিমময় চিত্রের ক্ষীণতম আভাস দিতে সমর্থ 
হইবে না। তথাপি উহা ব্তীত আর আমার কিছু সম্বল নাই। 


পরিশিষ্ট ১ ৫১৭ 


স্বর্ণকূমারীর নামের সহিত আমি শৈশবকাল হইতেই পরিচিত ছিলাম। আমার ছয় বৎসর 
বয়ঃক্রমের সময় আমার তৃতীয় মাতুল বাঙ্গালার বোর্ড অব রেভিনিউএর ভূতপ্বর্ব মেম্বর 
প্জনীয় শ্রীযুক্ত কিরণচন্দ্র দে সি-আই-ই মহোদয় ইগ্ডিয়ান সিভিল সার্ভিস প্রতিযোগিতা 
পরীক্ষায় প্রস্তুত হইবার জন্য ইংলগডে গমন করেন। সেই সময়ে স্বর্ণকুমারী দেবীর পুত্র বন্ধে 
শাসনপরিষদের অবসরপ্রাপ্ত সদস্য মাননীয় শ্রীযুক্ত জ্যোৎস্নানাথ ঘোষালমহাশয়ও ইংলগ্ডে 
আই, সি. এস পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছিলেন। উভয়ের মধ্যে ঘনিষ্ঠ স্বন্ধ ছিল এবং 
উভয়ে একত্র নানা ভঙ্গীতে যে সকল ফটো তুলিয়াছিলেন সেগুলি আমাদিগের নিকট আসিত 
এবং চোখে না দেখিলেও জ্যোৎ স্নামামা যে আমাদের খুব আপনার লোক, তাহা শৈশব হইতেই 
ধারণা হইয়াছিল। পরীক্ষার সময় কি রকম পড়া হইতেছে জিজ্ঞাসা করিলে উত্তরে মাতৃদেবীর 
নিকট একখানি ফটো আসিল--মাতুলমহাশয় দাবাবড়ে খেলায় ব্যস্ত এবং জ্যোৎস্লানাথ 
বেহালাশিক্ষায় নিবিষ্টচিত্ত। এই সকল ফটো এখনও আমাদের বাড়ীর আলবামে আছে । আমার 
মাতুল মহাশয় তাহার জ্যেষ্ঠ পুত্র (অধুনা কলিকাতার উদীয়মান ব্যারিষ্টার) জ্যোৎস্নাকুমারের 
নাম তাহার বন্ধুর নামানুসারেই রাখিয়াছিলেন। ইনি যে “ভারতীর” বিখ্যাত সম্পাদিকার পুত্র 
তাহাও ক্রমে ক্রমে জানিতে পারিলাম। তখন মাসিকপত্রের এত ছড়াছড়ি ছিল না, এবং 
“ভারতী'র সমকক্ষ মাসিকপত্ত ছিল না বলিলে অত্যুক্তি হয় না। এই 'ভারতী"র সম্পাদিকার 
নাম মাসে মাসে পত্রিকার উপর মুদ্রিত দেখিয়া আমার নিকট সুপরিচিত হইয়া গিয়াছিল। 
আমার মাতুল মহাশয়ের একখানি ক্কটল্যাণ্ড ভ্রমণ বিষয়ক পত্র ভারতীতেই মুদ্রিত হইয়াছিল। 

বয়োবৃদ্ধির সহিত ক্রমে ক্রমে স্বর্ণকুমারীর রচনার সহিত পরিচয়লাভ ঘটিল। সেকালে 
তিনি একজন প্রথম শ্রেণীর উপন্যাসরয়ি্রী ও লেখিকা বলিয়া প্রসিদ্ধি লাভ করিয়াছিলেন। 
এই প্রসিদ্ধি কেবল বিজ্ঞাপন ও ০9017৮4১১11) এর উপর প্রতিষ্ঠিত ছিল না, একনিষ্ঠ সাধনার 
সুদৃঢ় ভিত্তির উপর উহা সুপ্রতিষ্ঠিত ছিল। তাহার অনেক উপন্যাস ও গল্প পাঠ করিয়া আনন্দ 
পাইয়াছি, অনেক কৌতুকপূর্ণ প্রহসন পাঠ করিয়া বিশুদ্ধ হাস্যরসের আম্বাদ পাইয়াছি, অনেক 
চিন্তাশীল সন্দর্ভপাঠে জ্ঞান ও শিক্ষালাভ করিয়াছি, অনেক সুমিষ্ট নানা ভাবদ্যোতক সঙ্গীত 
শ্রবণ করিয়া পরিতৃপ্ত হইয়াছি। 

বাণীসেবায় তাহার বিরাম ছিল না, সাহিত্যসাধনায় তাহার ব্রান্তি ছিল না। কতদিন 
তাহাকে ছাপাখানার সম্মুখে গাড়ীতে বসিয়া শেষ প্রুফ সংশোধন করিতে দেখিয়াছি। 
সাহিত্যসাধনায় এরূপ দীর্ঘকালব্যাপিনী অবিচলিত নিষ্ঠা ও একাগ্রতা অতি অল্পই দেখিয়াছি । 

বাল্যকাল হইতে ন্বর্ণকুমারীর সাহিত্য প্রতিভার সহিত পরিচিত হইলেও তাহার সহিত 
প্রত্যক্ষভাবে পরিচিত হইবার সৌভাগ্য লাভ করিয়াছিলাম মাত্র সাত বংসর পুবের্ব। তখন 
(১৩৩২ বঙ্গাব্দ) আমি তাহার প্রতিভাশালী ভ্রাতুগণের অন্যত্ম বঙ্গসাহিত্যের অক্রান্ত সেবক 
জ্যোতিরিন্দ্রনাথের জীবনচরিত লিখিতে প্রবৃন্ত। জীবনীর উপকরণাদি সংগ্রহমানসে তাহার 
সহিত সাক্ষাৎ প্রার্থনা করি। প্রত্যুত্তরে তিনি আনন্দ প্রকাশ করিয়া স্বহস্তে কম্পিত অক্ষরে 
আমাকে তাহার ৩নং সানি পার্ক স্থিত বালীগপ্রের ভবনে সাক্ষাৎ করিতে অনুরোধ করিলেন। 
মনে হয় মধ্যাহে গিয়াছিলাম। সন্ধ্যা পর্যান্ত উৎসাহের সহিত সাহিত্যালোচনা করিলেন। 
বলিলেন, 'তুমি আমাকে নতুন দাদার সম্বন্ধে প্রশ্ন করিয়া যাও, আমি উত্তর দিতেছি'। 
জ্যোতিবাবুর ও তাহার অপ্রকাশিত চিত্র ও পত্রাবলী চাহিলাম। তিনি অন্বেষণ করিয়া উহা 
দিতে প্রতিশ্রুত হইলেন। তাহার নবপ্রকাশিত গ্রন্থ “মিলন রান্ত্রি* উপহার দিয়া তাহা পড়িয়া 
আমার মতামত জানাইতে বলিলেন। তখন তাহার দুইখানি উপন্যাস ইংরাজীতে অনুবাদিত 


৫১৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


ও প্রকাশিত হইয়াছিল। হয়ত তাহার কয়েকটি সঙ্গীতেরও অনুবাদ প্রকাশিত করিবার ইচ্ছা 
ছিল। আমাকে বলিলেন, “তোমার জানা এমন কেহ আছেন, যিনি ইংরাজী পদ্যে আমার 
কয়েকটী গীত অনুবাদ করিয়া দিতে পারেন? অনুবাদ তাহার নামেই প্রকাশিত হইবে'। আমার 
পরম পৃজনীয় পিতৃদেব চণ্ডীদাস বিদ্যাপতি হইতে আরম্ত করিয়া রবীন্দ্রনাথ পর্য্যন্ত কয়েকজন 
প্রসিদ্ধ কবির কয়েকটী উৎকৃষ্ট গানের ইংরাজী অনুবাদ করিয়াছিলেন এবং কিছুদিন পূব্রে 
আমি উহা পৃন্তিকাকারে 1999019551)10165 নামে প্রকাশিত করিয়াছিলাম। আমি বলিলাম, 
আমার পিতৃদেব হয় ত করিতে পারেন, তিনি সম্মত হইলে জানাইব। 

ইহার অল্প কয়েকদিন পরেই পত্র পাইলাম কয়েকখানি ফটো ও পত্র তিনি অনুসন্ধান 
করিয়া বাহির করিয়াছেন। বলা বাহুলা, আমি অনতিবিলম্বে সেগুলি আনয়ন করিবার জন্য 
তাহার নিকটে যাই। ইতিমধ্যে তাহার প্রদত্ত উপন্যাসখানি পাঠ করিয়াছিলাম এবং দেখিয়া 
বিস্মিত হইয়াছিলাম এই প্রধীণা উপন্যাসরচয়িত্রী কিরপে আধুনিক রাজনীতিক সমস্যা ও 
তরুণ বাঙ্গালীব আশা আকাঙ্ক্ষার অভিব্যক্তি নিপুণতাসহকারে উপন্যাসখানির মধ্যে প্রকাশ 
করিয়াছেন। “জীবন ফুরায়ে এল আঁখিজল ফুরাল না” প্রভৃতি তাহার কয়েক্টী পুরাতন 
প্রসিদ্ধ সঙ্গীতের পিতৃদেব-কৃত ইংরাজী অনুবাদও তাহাকে উপহার দিবার জন্য সঙ্গে লইয়া 
শিয়াছিলাম। অনুবাদের নমুনাস্বরপ কয়েকটী ছত্র নিম্নে প্রকটিত হইল :__ 


(১) 
জনম আমার শুধু সহিতে যাতনা, 
জীবন ফুরায়ে এল, আখি জল ফুরাল না। 
এমনি অদৃষ্ট ঘোর, জনমেও সখি মোর, 
পূরিল না জীবনের একটি কামনা। 
এখন সুখের কথা, উপহাসি দেয় ব্যথা 
এই এ মিনতি সখি, ও কথা বলোনা। 
1 

০ 511 ন্রো ৮95 | 00111, 

[771951। 1115 111) 1005011) [19106 ; 
৬1110 0851 01) 50115 01 1116 101) ০08. 

17017911501255 110/ 17) 06215! 


/৮1 50 00156159 1) (01100116 15. 
1 10061 001111160 2 ৮/151 ; 
11 10711 01 01155 00 1705 ৪ 1201170: 
১০, [018,170 71016 ০0 01015! 


| (২) 
এ জনমের মত সুখ ফুরায়ে গিয়াছে সথি। 
এখন তবুও হৃদে জ্বলিছে দূরাশা একি। 
জানি এ অভাগী-ভালে, সুখ নাই কোন কালে, 
দুরস্ত পিপাসা তবু থামিবার নহে দেখি। 
এত যে যতন করি, এ অম্সি নিভাতে নারি, 
প্রেমের এ দাবানল জ্বলে উঠে থাকি থাকি। 

(2) 


পরিশিষ্ট ১ ৫১৬৯ 


1৮ 56০০ ০1 01155 10] 01813 116, ৫০2৫, 
11201) ০০০17 ০১011200510 211; 

০ 51111 1:11. ৬1010117109 1০211, 
28155 1720175 0616151০ 020111 


1] 157760১৬৬17 1290৩--10 1721019117555 
15 ৮/1110017) 11] 8 10 

4৯110 ৮০ হা 17028165 00185817101185 [181751 
1550111067151 | 00121101- 


॥ 015 ৬০ 18210 01815 517/0811061115 1৩ 
(91 109৬০ 10 08101701) 01 ১৩০; 
৪880 ৮1111 11 110155 ৪20 170৬৬ 21104 11861), 
৯170 0801055 11 178 021০1 
6৩) 
শা, না, লুকাব না আর! 
আমি যারে ভালবাসি সে নহে আমার ॥ 
সঁপিয়ে এ মন প্রাণ, পাই নাকো প্রতিদান, 
বলেছে সে দেখিবে না এ মুখ আমার। 


লুকাবো না আবর।। 
(3) 
০, 170,1 11] 11015 170 1110101 
0 10 17 517217)0 ৮০ 16170৬/111-- 
11117 ৬৮/10া] $ 10৬৮০ 50 76101, 
1 02111012901 17111760৮৮7! 


1] 2৬০ 1709 1৩011 [0 10111) 2 

১৮15 1০৬০ ৬৮০5 180 7০06111760 ; 
110 (6111000 2৮০ 1115 1206 :- 

1০ 10901 2 1779 17০ 90001172৫. 


0, 1801 ॥11 18145 170 11801701 
€9 151 178 5182177210০ 16110৬৮171 
1117) ৬110) ॥ 10৬০ 50 71101) 
1 ০১০12180 02011] 17)1176 ০৬৮11 
(৪) ৫ 
শুকাইতে রেখে একা ফেলিয়া চলিলে সখা, 
যাও যাও দূরদেশে, সুখে থেকো এই চাই। 
যখন আসিবে ফিরে, শুনিও হরষ ভরে, 
জ্বালাতন করিবারে অভাশিনী বেচে নাই। 
(49 
+০08 5০ ৪৮/৪%. 0170] 102৬০ 1705 (191৩ 
/৯1015 0০0 00172 2150 ৮/101101 ১-- 
৬৬121৩7017 011512161 12105 ১৮০) 10288, 
7৬1৪ 01155 2160170 ১০৪) 0111511 


৫২০ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


৬/11011 0801 50] 00176, 0 189 0106 16৬/5 
৬/101) 10 99৫ 00501) 111 ১ 
1176 100161655 01007% 010 159560 ১0] 50, 
11৬০5 001 009 19852 ১০0 50111! 
(৫) 
সথিরে, তু বোলো। 
কাহে এত মন মজিল॥ 
যব দেখিনু সো হাসি, 
পরাণে হইনু উদাসী, 
স্বর শুনি হইনু পাগল। 
কি আছে সে আখিয়াতে, মুই পরাণ হারালো, 
সখিরে তু বোলো। 
কাহে মেরা আয়সা ভেল, 
আপনা সুধায়ে সখি উত্তর ন পাওলো ॥ 
(5) 
0 59৮, 17 ১1১০, ১০৮, 
৬৬191 50010 119 11001 9৬/9১/) 
৬৬101) | ১)৬/ (1101 51112 50 5৮/০০।, 
1৬১ 111৩ ৬/%5 81115 1০011 
4৯14 ৬/1০1) (1100 ৬010০ 1 11691. 
/& 17801055 $01760 117% 01000! 
/৯10 90110011110 11) (110১০ ০০৬. 
1৮1) 59৪| ৫10 1779811001501 
৭০৬/ (611 173, ১15/খো 0601. 
10৬4 ৫1 10 ৫9176 (09 0955) 
1 001০১110100 [71100 0৮/1 1০011, 
0 01১৬০ ০01)0 21751 


তাহার নিকট সংগৃহীত চিত্র ও পত্র মৎপ্রণীত “জ্যোতিরিন্দ্রনাথ” নামক গ্রন্থে সন্নিবিষ্ট 
করিয়াছি। তাহার গানের ইংরাজী অনুবাদগুলি পড়িয়া সন্তুষ্ট হইলেন, কিন্তু বলিলেন, “আমি 
ত ইহা চাহি নাই ; আমার ইচ্ছা ছিল আমি কতকগুলি গীত নিবর্বাচিত করিয়া দিব, সেইগুলির 
অনুবাদ করাইয়া দিবে।” আমি বলিলাম, “বেশ, আপনি কতকগুলি নিবর্বাচিত করিয়া 
দিবেন।” কিন্তু সে নিবর্বাচনের তিনি সময় পান নাই। সেদিনও সন্ধ্যা পর্যাস্ত নানা বিষয়ে 
সাহিত্যালোচনা করিলেন। সাহিত্যালোচনায় এমন উৎসাহ অতি অল্পই দেখিয়াছি । জরা যেন 
সেই বর্ষীয়সী বাণীপুত্রীর মানসিক শক্তির এতটুকুও খবর্বতা সাধন করিতে পারে নাই, নয়নের 
সেই প্রতিভাদীপ্তি এতটুকু শ্রান করিতে পারে নাই। কিছুদিন পরে ব্বর্ণকুমারীপ্রদত্ত ফটোগুলি 
তাহাকে প্রত্যর্পণ করিতে যাই। জ্যোতিরিন্দ্রনাথজীবনী “মানসী ও মন্ম্বাণী'তে যেমন যেমন 
প্রকাশিত হইতেছিল, তাহাকে একখানি করিয়া ফাইল কপি পাঠাইয়া দিতাম। অনুরোধ 
পুনমুর্রণকালে বহিখানি অনেকটা নির্ভুল হইতে পারিবে। দেখিলাম তিনি আগ্রহসহকারে উহা 
পড়িতেন ; স্মরণ হয় দুই এক স্থলে ভ্রম প্রদর্শনও করিয়া দিয়াছিলেন, গ্রন্থাকারে মুদ্রণের 


পরিশিষ্ট ১ ৫২১ 


সময় আমি সংশোধিত করিয়া দিই। স্বনামপ্রসিদ্ধ 'সত্ন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের কন্যা এবং 
সাহিত্যজগতে সুপরিচিত প্রমথ চৌধুরী মহাশয়ের সহধর্মিণী ইন্দিরা দেবীর নিকট কিছু 
উপকরণ থাকিতে পারে ভাবিয়া তিনি তাহাকে পত্র লিখিয়া আমার সহিত একজন লোক 
সঙ্গে দিয়া তাহার বাড়ীতে পাঠাইয়া দেন। বৃদ্ধ বয়সেও যে কাজ তিনি করিতেন আগ্রহসহকারে 
করিতেন, অনেকের ন্যায় অনর্থক লোককে হাটাহাটি করাইতেন না। 

ইহার পর কিছুকাল তাহার সহিত সাক্ষাৎ করিতে পারি নাই। ১৩৩৫ সালে আমি 
যখন বাঙ্গালার প্রসিদ্ধ ব্ক্তিগণের জননী ও সহধন্ষিণীদের চিত্রসংগ্রহ ও প্রকাশে প্রবৃত্ত তখন 
একবার শ্রদ্ধাস্পদ শ্রীযুক্ত ক্ষিতীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাহার নিকট গিয়াছিলাম। তিনি তখন 
অসুস্থ ছিলেন। আমার উদ্দেশ্যের সহিত সহানুভূতি প্রকাশ করিলেও আমাকে সাহাযা করিতে 
পারিলেন না। ' 

গত বৎসর হঠাৎ একদিন তাহার একখানি পত্র পাইলাম। তাহাতে স্নেহের মৃদু ভৎসনা 
ছিল। পত্রের মন্ত্র এই-“অনেক দিন আস নাই কেন? আগামী রবিবার প্রাতঃকালে আসিলে 
সুখী হইব। তোমার সঙ্গে আমার একটু কাজও আছে। 

তাহার অনুরোধ আদেশ বলিয়া শিরোধার্ধ করিলাম। নির্ধারিত সময়ের কিছু পরে 
পৌছিয়াছিলাম। চা ও জলযোগ করাইয়া তিনি নানাপ্রকার সাহিত্যালোচনা করিতে লাগিলেন। 
সেকালের অনেক কথা হইল। তিনি বলিলেন, “তুমি এত সব সেকালের কথা জানিলে কি 
করিয়া?” আমি বলিলাম, “আমার পিতামহ “হিন্দুপেট্রিয়ট” ও “বেঙ্গলী'র প্রবর্তক ও প্রথম 
সম্পাদক "গিরিশচন্দ্র ঘোষ এবং আমার প্রমাতামহ “ইগ্ডিয়ান ফীন্ড” সম্পাদক কিশোরাচাদ 
মিত্র মহাশয়ের জীবনীব উপকরণ ও রচনাবলী সংগ্রহের জন্য তৎকালীন অনেক সংবাদপত্র 
পাঠ করিতে হয় ও তাহাতে অনেক তথ্য জানিতে পারি। শিবনাথ শাস্ত্রী মহাশয়ের পুস্তকাবলী, 
কৃষ্ণকমল ভট্টাচার্য মহাশয়ের স্মৃতিকথা প্রভৃতিতেও সেকালের অনেক কথা আছে।” তিনি 
জিজ্ঞাসা করিলেন-কৃষ্ণকমল বাবু এখন কোথায় আছেন, কেমন আছেন, কবে আমার সহিত 
তাহার দেখা হইয়াছে : তিনি এখনও পড়াশুনা করিতে পারেন কি না_ নানা প্রশ্ন। বেলা 
বাড়িয়া গেল, ছাড়িতে চান না। অবশেষে আমি জিজ্ঞাসা করিলাম, “আপনি বলিয়াছিলেন, 
আপনার কি কাজ আছে--আমি কি করিতে পারি?” তিনি বলিলেন, “কাজ? এমন কিছু 
নয়। তোমাকে অনেক দিন দেখি নাই, দেখিতে ইচ্ছা হইল। আর দেখ, তোমার সব বই 
কালীসিংহের জীবনী, নতুনদাদার জীবনী, কিশোরীচাদ মিত্রের জীবনী সব আনাইয়া পড়িলাম। 
পড়িয়া বড় ভাল লাগিল। মনে করিলাম তোমাকে লিখিয়া জানাই, তারপর ভাবিলাম কি 
আর লিখিব, তার চেয়ে তোমাকে মুখেই বলিয়া দি। আর একটা কথা। আমি একটা নৃতন 
বই লিখুছি তাতে বাঙ্গালা গদ্যলেখক যেমন দেবেন্দ্রনাথ, বিদ্যাসাগর, প্যারীচাদ, কালীসিংহ 
প্রভৃতির সংক্ষিপ্ত জীবনী ও রচনার নিদর্শন থাকিবে। তোমার বইগুলা থেকে অনেক সাহায্য 
নিচ্ছি।” আমি বলিলাম, “সে ত আমার সৌভাগ্য। আমি ত পয়সার লোভে বই লিখিনা, 
যশের লোভেও লিখিনা। বিস্মৃতকীর্তি মহাত্াদের সহিত নবীনগণের পরিচয় সাধন করিয়া 
দেওয়াই উদ্দেশ্য। সে উদ্দেশ্য আপনার নামের সহিত বিজড়িত গ্রন্থ দ্বারা আরও বেশী 
সিদ্ধিলাভ করিবে।” 

তাহার পর কিছুক্ষণ গন্ভীর থাকিয়া বলিলেন, “দেখ তোমার বই পড়িতে পড়িতে একটা 
কথা মনে হল। আমি অনেক বড়, তোমাকে যদি একটা কথা বলি ত রাগ করিবে না 
ত?” আমি বলিলাম, “বিলক্ষণ! আপনারাই ত আমাদের উপদেশ দিবেন। যদি কিছু অন্যায় 


৫২২ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


লিখি আপনারা দেখাইয়া দিবেন না ত দিবেন কে?” 

তিনি বলিলেন, “দেখ তোমার--এর জীবনীটি সুন্দর হয়েছে কিন্তু এক স্থানে তাহার 
চরিত্রদোষের উল্লেখ করিয়াছ। আমার মনে হয় ওটা না করিলেই ভাল হইত। লোকে 
পরলোকগত হইলে তাহার দোষের কথা বিস্মৃত হওয়াই উচিত।” 

আমি চুপ করিয়া রহিলাম। এখন এদেশে পরলোকগত ব্যক্তিগণকে দেবতা করিয়া 
অঙ্কিত করা নিয়ম। '2011(71685 ] 2)” জীবিতেরাও এদেশে কেহ বলে না। কিন্ত্ব জীবনচরিত- 
লেখক কি কেবল গুণের স্তাবক? বাল্মীকি বা ব্যাস অলৌকিক গুণসম্পন্ন মহাপুরুষগণের 
চরিত্রের গুণগানের সহিত তাহাদের কলঙ্ককথাও নিভীক ও অকুষ্ঠিতচিত্তে প্রকাশ করিয়া 
গিয়াছেন। 

আমি বিদায় গ্রহণ করিয়া চলিয়া আসিবার সময় তিনি পুনরায় বলিলেন, “ও কথাটা 
মনে রেখ, যেটা বল্লাম । স্বর্গগত ব্যক্তিদের দোষের কথা মনে করিতে নাই।* ইহার পরদিনই 
বোধ হয় তিনি চিঠি লিখিয়া জিজ্ঞাসা করেন, আচার্য কৃষ্ণকমলের “পুরাতন প্রসঙ্গ' ও শিবনাথ 
শান্ত্রীর “রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ' কোথায় পাওয়া যায়। 

গত ভাদ্রমাসে (১৩৩৮) তাহার নিকট যাইবার আমার প্রয়োজন হয়। পরবর্তী আশ্বিনে 
“বিচিত্রা'র রবীন্দ্রজয়ন্তী সংখ্যা বাহির হইবে, সম্পাদক শ্রীযুক্ত উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় মহাশয় 
আমাকে বলিলেন, উহার জন্য কোন নৃতন ছবি ও সংক্ষিপ্ত প্রবন্ধ দিতে হইবে। আমি 
বলিলাম, “দেখুন, এতকাল রবীন্দ্রনাথ সম্বন্ধে কত প্রবন্ধ ছাপা হইল, তাহার কত ছবি 
প্রকাশিত হইল, কিন্তু আমার দুঃখ হয়, তাহার পত্থী আপনাদের নিকট এরূপ উপেক্ষিতা 
রহিলেন কেন? তাহার ছবি এ পর্যন্ত কোথাও কোন সম্পাদককে ছাপিতে দেখিলাম না, 
তাহার কোনও বৃত্তান্ত কোথাও প্রকাশিত হইতে দেখিলাম না।” উপেন্দ্রবাবু ইহা শুনিয়াই 
বলিলেন, “ঠিক বলিয়াছেন। আপনাকে এই কাজটা করিতে হইবে। রবীন্দ্রনাথের সহধর্ষ্মিণীর 
চিত্র ও সংক্ষিপ্ত বৃত্তান্ত আপনাকে বিচিত্রায় সংগ্রহ করিয়া দিতে হইবে।” রবীন্দ্রনাথ তাহার 
সহধন্মিণীর ছবি চাহিলে দিবেন কিনা কে জানে? যাহার নিকট একখানি ছবি পাইব আশা 
করিয়াছিলাম, তিনি শেষ মুহূর্তে দিতে পারিলেন না। অগত্যা একদিন প্রাতঃকালে স্বর্ণকুমারীর 
শরণাপন্ন হইলাম। তাহার নিকট চিত্রও পাওয়া যাইবে, কবিপত্তী সম্বন্ধে দুই একটী কথাও 
জানা যাইবে, উভয় উদ্দেশ্যই সিদ্ধ হইবে, এই আশা করিয়া গেলাম। দেখিলাম তিনি একজন 
গায়ককে লইয়া তাহার রচিত ছেলেমেয়েদের পাঠোপযোগী একটী গ্রন্থের গানের স্বরলিপি 
করাইতেছেন। আমাকে বলিলেন, “তুমি গান শুনিতে ভালবাস? আমি বলিলাম--“গান 
শুনিতে কে না ভালবাসে?* “কি গান শুনবে? নাচের গান ভাল লাগে, না প্রাকৃতিকসৌন্দর্যয 
বিষয়ক গান, না ধন্মসঙ্গীত?' আমি বলিলাম--“সব গানই ভাল লাগে।” তখন গায়ককে এক 
একটি গানের প্রথম পদ বলিয়া দিয়া গান গাহিতে বলিলেন। কতকগুলি গান শুনা হইল। 
তাহার পর আমার আগমনের উদ্দেশ্য ব্যক্ত করিলাম। তিনি বলিলেন, “তার ছবি রবির 
কাছে চাইলে না কেন, কি রথীর কাছে? তাদের কাছে পরিণত বয়সের ভাল ছবি 
আছে ।” আমি বলিলাম “আমরা চাই তাহাদের না জানাইয়া ছাপিতে--তাহাদের একটা 
5011915 দেওয়া যাইবে ।” তিনি আমার দুষ্টামি বুঝিলেন, মৃদু হাসিলেন। তারপর বলিলেন, 
«আমার কাছে যে ছবি আছে সে বহু পুরাতন ছবি, বিবাহের পরেই তোলা, সে ছবি কি 
ছাপা ভাল হবে? ছবিখানা খুঁজিয়াও দেখিতে হইবে, কোথায় আছে।” আমি বলিলাম-- 
“আমার অসুস্থতার জন্য আসিতে পারি নাই, অথচ “বিচিত্রা'কে প্রতিশ্রুতি দান করিয়াছি, 


পরিশিষ্ট ১ ৫২৩ 


দুই চারিদিনে কাগজ বাহির হইবে, ছবিখানি দুইএকদিনের মধ্যেই যে আমার চাই।” দুই 
একদিনের মধ্যেই পত্র পাইলাম, ছবি খুঁজিয়া পাইয়াছেন, আনিতে পারি। আমার অসুস্থতার 
জন্য নির্দিষ্ট দিনে যাইতে পারিলাম না। দুইদিন পরে কর্মস্থল হইতে ফিরিবার সময় তাহার 
সহিত সাক্ষাৎ করিলাম। তিনি তখন তাহার নৃতন স্কুলপাঠ্য গ্রন্থ “সাহিত্য-শ্রোতে*র ফাইলগুলি 
দেখিক্ডেছিলেন। আমাকে দেখাইলেন। উহাতে প্রাগুল্লিখিত কয়েকজন গদ্যলেখকের জীবনী 
ও রচনার নিদর্শন ছাপা হইয়াছে । দেখিলাম কালীপ্রসন্্ সিংহ ও প্যারীচাদ মিত্র সম্বন্ধে যাহা 
লিখিয়াছেন, তজ্জন্য তিনি আমার গ্রন্থের নিকট খণী তাহা স্পষ্ট লিখিয়াছেন। স্কুলপাঠ্য গ্রন্থে 
নৃতন গবেষণা থাকে না, প্রকাশিত গ্রন্থ হইতে সারভাগ সঙ্কলন করা হয়, তজ্জন্য কেহ 
খণ স্বীকার করে না এবং না করিলেও কেহ দোষ গ্রহণ করে না। অনেক খ্যাতনামা গবেষক 
বেমালুম পরের লেখা নিজের বলিয়া চালাইয়া দিয়া থাকেন, খণস্বীকার করা প্রয়োজন মনে 
করেন না। কিন্তু স্বর্ণকুমারী যাহার যাহা প্রাপ্য তাহা তাহাকে দেওয়া সঙ্গত বিবেচনা করিতেন। 
রবীন্দ্রনাথের সহধন্িণীর চিত্র তৎক্ষণাৎ আনাইয়া দিলেন। উহা গত বৎসরে আশ্বিনের 
“বিচিত্রা” প্রকাশিত করিয়াছিলাম। 
বলিয়াছিলাম প্রত্যেক লেখকের জীবনী ও রচনার সহিত তাহাদিগের এক-এক খানি প্রতিকৃতি 
দিলে ভাল হয়; ইহার পর আমি বিদায় গ্রহণ করিয়া বা্টী ফিরিয়া আসিলাম। জানিতাম 
না ইহাই আমার শেষ দেখা ও শেষ বিদায় গ্রহণ। 

ইহার পর তাহার একখানি মাত্র পত্র পাইয়াছিলাম। তাহাতে তিনি জিজ্ঞাসা করিয়াছিলেন 
_ প্যারীচাদ মিত্র ও অক্ষয়কুমার দত্তের যৌবনের ছবি পাওয়া যায় কিনা। উত্তরে আমি 
লিখিয়াছিলাম যে প্যারীঠাদের যৌবনের ছবি মদ্বিরচিত 'ভোলানাথ চন্দ্রে'র জীবনচরিতে এবং 
অন্য গ্রন্থে প্রকাশিত হইয়াছে । অক্ষয় দত্তের বৃদ্ধবয়সের ছবিই দেখিয়াছি, যৌবনের ছবি 
পাওয়া যাইবে বলিয়া আমার বিশ্বাস নাই। 

তাহার সহিত শেষ সাক্ষাতের দিনে সাহিত্যালোচনায় তাহার যে উৎসাহের অগ্নিশিখা, 
নয়নে যে প্রতিভার দীপ্তি দেখিয়াছিলাম, তাহা যে এত শীঘ্র নিবর্বাণ লাভ করিবে তাহা কে 
জানিত? যাহারা আমাদের মত তাহাকে অল্পকালও দেখিবার সুযোগ ও অধিকার লাভ করিয়া 
ধন্য হইয়াছেন, তাহারা জানেন সাহিত্যপ্রেমের এই স্বর্ণপ্রতিমা, বাণীসেবার এই মূর্তিমতী 
নিষ্টা কত সাহিত্যসেবকের হৃদয়ে সাহিত্যানুরাগ প্রজ্বলিত করিয়াছেন, কত অভিনব প্রেরণা 
দান করিয়াছেন। কালে হয় ত তাহার মূল্াবান গ্রন্থরাজি অনাদূত হইতে পারে কিন্তু প্রায় 
যাটবর্ষব্যাগী অক্লান্ত বাণীসেবার দ্বারা তিনি সাহিতাচর্যার যে আদর্শ রাখিয়া গেলেন, উপদেশ 
ও উৎসাহ দ্বারা যে অসংখ্য লেখককে বাণীসেবায় ব্রত্টী করিয়া গেলেন, তজ্জন্য তিনি 
চিরম্মরণীয় হুইয়া থাকিবেন। বাঙ্গালা সাহিত্যের ইতিহাসে তাহার প্রতিভাবান সহোদরগণের 
সহিত স্বর্ণকুমারীর নামও ্বর্ণাক্ষরে লিখিত থাকিবে। 


(বন্ধুগণের মধ্যে বিতরণার্থ) 
কলিকাতা ৫৫, আপার চিৎপুর রোড আদিব্রান্মসমাজ 


যন্ত্রে শ্ীব্রজেন্দ্রনাথ চট্টোপাধ্ায় দ্বারা 
মুদ্রিত ৪ প্রকাশিত। 


৫২৪ স্ব্ণকুমারী দেবীর রচনা-সংকলন 
স্মরণ : জানকীনাথ ঘোষাল 


জানকীনাথ ঘোষাল * 
রাগিণী ভৈরবী-তাল ঝাপতাল। 
সংসারের মাঝে, সকলের কাজে, 
দেহ প্রাণ মন, করিয়ে অর্পণ 
দিয়েছিলে তুমি। 
পর আপনার, ছিল না তোমার, 
হয়ে একচিত্ত সেবিয়াছ নিত্য 
মাতা জন্মভূমি ॥ 
গুণমুদ্ধ তব, বান্ধবেরা সব, 
এসেছে সকলে। 
অনাথ আমরা, আসিয়াছি ত্বরা 
নয়নের জলে॥ 
কে লইবে তাহা শূন্য গৃহ আহা, 
| নাই কেহ নাই। 
অন্তর সে কহে, নহে তাহা নহে, 
জানি তুমি আছ, শান্তি লভিয়াছ 
অমুতের ঠাই ॥ 


সন্তান হইয়া এই শোকসভায় পিতার কথা যে বলিতে আসিয়াছি তাহা শুধু সম্পর্কের দাবীতে 
নহে। তিনি আমাদের পিতা--পিতা স্বর্গঃ পিতা ধর্ম পিতাহি পরমন্তপঃ--সত্য, কিন্তু তিনি 
শুধু একলা আমাদের ছিলেন না। শুধু নিজের পরিবার প্রতিপালন করিয়া, নিজের সন্তানদের 
শ্রেহ করিয়াই পিতৃদেব জীবন অতিবাহিত করেন নাই। তিনি তাহার উদার মনঃ্রাণ ব্যক্তিগত 
সম্বন্ধের সন্ীর্ণ গণ্ডীর মধ্যে আবদ্ধ রাখেন নাই-_বন্ধুবান্ধব ও মাতৃভূমির সেবায় প্রসারিত 
করিয়া দিয়াছিলেন। তাই তাহার অস্তেষ্টিক্রিয়ার দিন, যে দিন তাহার আত্মজ পুত্র শ্রীমান্‌ 
জ্যোৎস্নানাথ বহুদূরে ইংলগু প্রবাসে, সেদিন ভক্তবৎসলা বঙ্গজননীর প্রেরিত বহু পুত্রগণের 
সহায়তায় আত্মীয়গণের হৃদয়ে জ্যোতস্লানাথের অনিবার্ধা অনুপস্থিতিজনিত সম্তাপের তীব্রতা 
কতকটা প্রশমিত হইয়াছিল। 

 শ্রাদ্ধবাসরে শ্রীমতী হিরপায়ী দেবী কর্তৃক পঠিত। 


পরিশিষ্ট ১ ৫২৫ 


নদীয়ার জয়রামপুরের ঘোষালবংশে প্রায় ৭৩ বংসর পুবের্ব পিড়দেবের জম্ম হয়। 
আমাদের পিতামহ 'জয়চন্দ্র ঘোষালের দুই পুত্র ছিলেন, তন্মধ্যে পিতামহাশয় কনিষ্ঠ। এই 
ঘোষালবংশ অসাধারণ বলবীর্যের জন্য প্রসিদ্ধ। তাহাদের জয়রামপুরের পৈত্রিক জমিদারী 
সম্বন্ধে এই প্রসিদ্ধি আছে যে, ঘোষালদিগের কোন পূর্বপুরুষ উহা বীর্যযতার পুরস্কার-স্বরূপ 
কৃষ্ণনগরের রাজার নিকট হইতে প্রাপ্ত হন। প্রবাদ এই যে-_-রাজার এলাকায় এক বন্য মহিষ 
ঘোষালদের দুই ভ্রাতাকে ডাকিয়া পাঠান। তাহারা রাজান্ানের কারণ অবগত হইয়া বলিলেন, 
এই একটা বুনো মোষের জন্য দুটো লোকের কি দরকার? একজনই যথেষ্ট। এই বলিয়া 
কোন এক ভ্রাতা একখানা কাঠের মোটা চেলা লইয়া যৃদ্ধার্থে যাইলেন। সঙ্গে রাজা, অনুচর, 
গ্রামবাসী সকলে দর্শকভাবে চলিলেন। মহিষ যেমন আসিয়া আক্রমণ করে, অমনি তিনি 
শিং ধরিয়া তাহাকে হটাইয়া দেন। এইরূপে খানিকক্ষণ যুদ্ধের পর একবার এমন জোরে 
তাহার মুখ মাটীতে গুজিয়া ধরিলেন যে তাহার উঠিবার সাধ্য রহিল না। তখন তাহার মাথা 
কাটিয়া রাজাকে উপহার দিলেন ও প্রতিদানে এই ব্রন্গত্র লাভ করিলেন। 

কথিত আছে, আমাদের প্রপিতামহ একদিন ঘাটে স্নান করিতে যাইতেছেন এমন সময় 
সংবাদ পাইলেন যে গ্রামে একটা ব্যাঘ প্রবেশ করিয়া অনর্থ করিতেছে । তিনি অমনি 
ব্যাপ্রাভিমুখে গমন করিয়া কিছুক্ষণ ধরিয়া যুদ্ধের পর ব্যাঘ্রকে বধ করিয়া স্কন্ধে লইয়া গৃহে 
আগমন করেন। কিন্তু ব্যাঘের প্রহারে তাহার শরীর এরূপ জর্জরিত হইয়াছিল যে তাহাতেই 
তাহার মৃত্যু ঘটে। 

পৃবের্ব ডাকাতের দৌরাত্ম্য প্রবল ছিল কিন্তু শুনা যায় ঘোষালদের এমনিই ডাক নাম 
যখনই তাহারা বিপন্ন পরিবারে সাহায্যার্থ পহুছিতেন ডাকাতেরা সভয়ে প্রস্থান করিত। 
এখনও দেশে প্রবাদ প্রচলিত আছে যে “ঘোষালদের ভয়ে বাঘে ছাগলে এক ঘাটে জল 
খায়।” 

এই প্রবাদগ্ডলি অতিরপ্রিত হইলেও, ইহা মে বংশবিশেষেব চরিত্রের গতি নির্দেশ করে 
তাহা নিঃসন্দেহ। এই বংশে জন্মিযা পিতার বালা-শিক্ষাও বংশানুকূল হইয়াছিল। তাহাদের 
লাঠিখেলা বর্ধাখেলা ঘোড়ায় চড়া প্রভৃতি শিক্ষা দেওয়া হইত এবং মধ্যে মধ্যে দুই দল হইয়া 
কৃত্রিম যুদ্ধ চলিত। জোঠামহাশয় ও পিতামহাশয় দুই বিরোধী দলের অধাক্ষ হইতেন-_ 
তাহাদের মধ্যে অসামান্য ভ্রাতিন্নেহ ছিল কিন্তু যুদ্ধের সময় কেহ কাহাকেও ছাড়িয়া কথা 
কহিতেন না। 

এই শান্তিপূর্ণ সময়ে ডাকাত বা ব্যাঘ্রের সহিত যুছ্দি করিবার আবশ্যক না হইলেও 
পিতৃদেবের এই অসাধারণ বল ও সাহসের পরিচয় অনেক কার্যেই পাওয়া যাইত। 

পৃজ্যপাদ মাতামহ মহর্ষি দেবেন্দ্রনাথ চুচুড়াতে যখন রোগশয্যায় শয়ান তখন একদিন 
রাত্রিকালে তাহার মশারীতে আগুন লাগে। পিতৃদেব তাহাকে একলাই কোলে করিয়া উঠাইয়া 
নিরাপদ স্থানে লইয়া যান। পিতামহাশয়ের বিবাহের পৃব্রে দাদামহাশয় যখন একবার 
সপরিবারে সিঁথির বাগানে বাস করিতেছিলেন, সেই সময় পিতা একদিন তাহার সহিত সাক্ষাৎ 
করিতে আসেন। সেজ-মাতৃলমহাশয় 'হেমেন্দ্রনাথ ঠাকুরের একটি অত্যন্ত দুরম্ত ঘোড়া ছিল, 
কেহই তাহাতে চড়িতে সাহস করিত না। কিছুদিন পৃবের্ব একজন দ্বারবান সেই ঘোড়ায় 


৫২৬ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


চড়িয়া মৃত্যুমুখে পতিত হয়। ফিরিবার সময় ষ্টেশনে যাইবার জন্য ভাড়াটে গাড়ী না পাওয়ায় 
সেজমামা তাহার উল্লেখ করিয়া বলেন, যাইবার একমাত্র এই উপায় আছে। তিনি মনে 
করিয়াছিলেন পিতামহাশয় তাহাতে সম্মত হইবেন না; কিন্তু তিনি তৎক্ষণাৎ তাহাতেই 
আরোহণ করিয়া ষ্টেশনে গমন করেন। ঘোড়া সওয়ার চিনিতে পারে ; তাহার হস্তে চালিত 
হইয়া সুবাধ্য সন্তানের ন্যায় হৃষ্ট ও প্রফুল্লভাবে সে গমন করিল--কোন দুষ্টামির চিহৃও প্রকাশ 
করিল না। 

যোড়াসাকোর বাটীতে তেতলার ছাদে বাগানের দিকে ত্রিকোণচুড়া এক আলিসা আছে। 
একদিন মামাদের সহিত বাজী রাখিয়া তিনি ইহার উপর দিয়া দৌড়িয়া যান। সামান্য পদস্থলন 
হইলেই তৎক্ষণাৎ তেতলা হইতে নীচে পড়িয়া প্রাণত্যাগ করিতেন। তাহার সাহসিকতার 
এরাপ দৃষ্টান্ত প্রচুর আছে কিন্তু বাহুল্য ভয়ে অধিক উল্লেখ করিলাম না। 

তাহার নিজ ইচ্ছামতই পিতামহ মহাশয় তাহাকে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে 
বিদ্যাশিক্ষার্থ পাঠান। তদানীন্তন প্রিলিপ্যাল প্রসিদ্ধ শ্রীযুক্ত উমেশচন্দ্র দত্ত মহাশয়ের তিনি 
প্রিয় শিষ্য ছিলেন। এইখানেই তিনি 'রামতনু লাহিড়ী, 'রাধিকাপ্রসন্্ন মুখোপাধ্যায়, কালীচরণ 
ঘোষ, “রায় যদুনাথ রায় বাহাদুর (কৃষ্জনগর রাজার দৌহিত্র) প্রভৃতি বন্ধুগণের সংস্পর্শে 
আসেন। রামতনু লাহিডীপ্রমুখ মনীষীগণের উপদেশ ও উত্তেজনায় পিতামহাশয় ও আরও 
কতিপয় ছাত্র জাতিভেদে বিশ্বাসশূন্য হন, এবং যজ্ঞোপবীত ত্যাগ করেন। আমাদের 
পিতসমহাশয় 'পরেশনাথ মুখোপাধ্যায়ও ইহাদের মধ্যে একজন। উপবীত-ত্যাগবার্তা শুনিয়া 
মোটেই রাগ করেন নাই ; বলিয়াছিলেন ছেলের যাহা সত্য মনে হয় তাহাই করিয়াছে, তা 
করুক। কিন্তু ঠাকুরদাদা অনেক দিন পর্যাস্ত তাহাকে ক্ষমা করিতে পারেন নাই। এমন কি 
জোঠামহাশয়ের মৃত্যু হইলে পিতাকে বঞ্চিত করিবার জন্য অনেক বিষয় সম্পত্তি তিনি বিক্রয় 
করিয়া ফেলেন ; তথাপি পিতৃদেব স্বার্থের জন্য নিজের মত ও বিশ্বাস ত্যাগ করেন নাই ; 
পিতার ক্রোধবন্জর মাথায় লইয়া এই সময় তিনি নানা সমাজসংস্কার কার্যে ব্রতী ছিলেন, এবং 
নিজ ব্যয় নিব্বাহার্থে পুলিসে কর্ম গ্রহণ করেন, কিন্তু তাহার ন্যায় লোকের পুলিসের সব 
কার্য অনুমোদন করিয়া সন্ভাবে চলা অধিক দিন সম্ভব নহে তাহা বলাই বাহুল্য। 

এই সময় মাতামহ মহর্ষি দেবেন্দ্রনাথ কৃষ্ণনগরে যান ও এই সুদর্শন উৎসাহী সমাজ- 
সংস্কারক যুবককে দেখিয়া প্রীত ও আকৃষ্ট হয়েন এবং কয়েক বৎসর পরে মাতৃদেবীর সহিত 
তাহার বিবাহ স্থির হয়। আশ্চর্য্যের বিষয় এই, পিতা বিবাহ করিতেছেন শুনিয়া ঠাকুরদাদা 
অত্যন্ত সন্তুষ্ট হয়েন এবং এই সময় হইতে আবার তাহার প্রতি প্রসন্ন হইয়া অন্তরের সহিত 
তাহাকে পুনগ্রহণ করেন। তিনি কলিকাতায় আসিয়া মূল্যবান অলঙ্কার দ্বারা বধূর মুখ-দর্শন 
করেন এবং তখন হইতে মধ্যে মধ্যে কলিকাতায় আমাদের বাটীতে আসিয়া বাস করিতেন 
ও আমাদের লইয়া আহারাদি করিতেন। সেকালের হিসাবে তাহারও প্রকৃতি উদার ছিল। 
্রাহ্মণত্বের চিহ্ন পর্যাস্ত পরিত্যাগ করায় তাহার মনে আঘাত লাগিয়াছিল কিন্ত অনেকগুলি 
ছোট-খাট কুসংস্কার তিনি নিজেই মানিতেন না। 

বিবাহকালে পিতৃঁদেব মাতামহ-পরিবারের ২টী রীতি গ্রহণ করেন নাই : ১। ব্রাহ্মধর্ম্ে 
দীক্ষা গ্রহণ, ২। ঘরজামাই থাকা। এই সময় সি ডেপুটা কলেক্টার ছিলেন। মাতৃদেবীর 
যখন বিবাহ হয়, তখন তাহার বয়স ১২ ব£সর মাত্র। মাতামহ কন্যার যে শিক্ষা পত্তন 


পরিশিষ্ট ১ ৫২৭ 


করেন, স্বামীর যত্তে তাহা পরিস্ফুট হইয়া উঠে। পিতা তাহার কন্যাদ্বয়কেও পূত্র-নিবিবশেষে 
শিক্ষা দিয়া আসিয়াছেন, ইহা সকলেই জানেন। মাড়ঁদেবী ও আমরা যে কোনো সংকার্যোর 
বা দেশ-হিতকর কার্ষের প্রয়াস পাইয়াছি তাহার তিনি প্রধান সহায় ও উদ্যোগী ছিলেন। 
পৃজনীয় মাতুল সত্যেন্দ্রনাথ ঠাকুরের সমাজ-সংস্কার-প্রযত্রে তিনিই স্ব্বপ্রধান সহায় 
ছিলেন। তাহার বন্ধু-বাৎসল্য যে কি গভীর ছিল, তাহা প্রত্যক্ষ ফললাভদ্বারা তাহার অনেক 
বন্ধুই বিশেষভাবে অবগত আছেন। কৃষ্তনগর কলেজে পড়িবার সময় তাহার একজন বন্ধু 
ছিলেন, তিনি এখন অতি বৃদ্ধ, তথাপি পিতার অসুস্থতার সংবাদ পাইয়া দেখিতে আসিবার 
সমস্ত ঠিক করিয়াছিলেন, আমাদের বিশেষ নিষেধে ক্ষান্ত হন। তাহার একজন সহপাঠী বন্ধুকে 
তিনি একবার কয়েক সহস্র টাকা ধার দেন। বন্ধু তাহার কিয়দংশ শোধ করিয়া একদিন 
বলিলেন, “বাকী হাজার কতক আর আমি দিতে পারছিনে, আমায় মাপ করে দেও ।” পিতৃদেব 
হাস্যমুখে বন্ধুর এ আবদার মানিয়া লইলেন। 

বিবাহের পরেই পিতার বিলাত যাইবার প্রস্তাব হওয়ায় তিনি ডেপুটী কালেকটরীর পদ 
ত্যাগ করেন। কিন্তু নানা অভাবিত কারণে সেই সময় বিলাত যাওয়ার বাধা পড়ায় তিনি 
স্বাধীন জীবিকার জন্য ব্যবসা বাণিজ্য আরম্ভ করেন। সেই সূত্রে বেরিণী কোম্পানীর 
হোমিওপ্যাথিক দোকান তিনি ক্রয় করেন। তাহা খুব লাভজনক ছিল। বিক্রয় করিবার অল্পদিন 
পরে-_তাহার পুবর্ব মালিক তাহা পুনর্লাভে ইচ্ছুক হইয়া বিদ্যাসাগর মহাশয়ের শরণাপন্ন হন। 
বিদ্যাসাগর মহাশয় পিতৃদেবের একজন বিশেষ বন্ধু ছিলেন। বিদ্যাসাগরের অনুরোধে পিতা 
গভীর স্বার্থত্যাগ করিয়া দোকান ফিরাইয়া দিলেন। 

_ তাহার ত্যাগস্থীকার ও দয়া প্রভৃতি কিরূপ প্রবল ছিল, তাহার আর একটি উদাহরণ 
দিতেছি। লাটের নিলামে অল্প মূল্যে তিনি অনেকগুলি বিষয় খরিদ করেন; তাহা রাখিলে 
তিনি লক্ষাধিপতি হইতে পারিতেন। কিন্তু যখন পৃবর্ব মালিকগণ গললগ্নবাসে আসিয়া জমি 
ফিরাইয়া দিবার অনুরোধ করেন, তখন তাহার অধিকাংশই তিনি প্রত্যর্পণ করিয়াছিলেন। 

রোগীর সেবা তাহার একটি প্রধান ব্রত ছিল। পরিবারের সকলেই এ বিষয়ে সাক্ষ্য 
দিতে পারিবেন। দেশে বিদেশে সবর্বত্র তিনি মাতামহ মহর্ষি দেবেন্দ্রনাথের যতদূর সেবা 
করিয়াছেন, আর কেহই তাহা করিতে পারেন নাই। দাসদাসীর রোগেও তিনি সেবা করিতেন। 
পৃবের্ব যোড়ার্সাকোর নবাবী প্রথায় চাকরদাসীদের অসুখের সময় তাহাদের জন্য স্বতন্ত্র গৃহ 
ও বৈদ্যের ব্যবস্থা ছিল, কিন্তু পিতা তাহাতে সন্তুষ্ট থাকিতে পারিতেন না ; অসুখের সময় 
নিজে পুনঃ পুনঃ তাহাদের খোঁজ খবর লইতেন ; আবশ্যক হইলে নিজেও সেবা করিতেন। 
সময়ে সময়ে তাহাকে এজন্য উপহাসাস্পদ হইতে হইত। গরীব দুঃখীর সেবার জন্য তিনি 
ঘরে বসিয়া হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা করিয়া বিনা পয়সায় ডাক্তারী করিতেন। 
কাশিয়াবাগান বাগান-বাড়ীতে'আমরা যখন ছিলাম--তখন দেখিয়াছি, রোজ সকালে পাড়ার 
আর্ত লোকে বাড়ী ভরিয়া যাইত! ভোর হইতে রোগী দেখিয়া ওঁষধ বিতরণ করিতে করিতে 
বেলা দশটা এগারটা বাজিয়া যাইত। তাহার পর তিনি সান আহার করিতেন। 

কাহারও বিপদ বা কষ্ট দেখিলে তিনি প্রাণপণ সাহায্য না করিয়া থাকিতে পারিতেন 
না। মাতামহমহাশয় এক সময়ে তাহার ভ্রাতৃজায়া প্রভৃতির সহিত বৈষয়িক মকদামায় জড়িত 
হয়েন। তখন পিতা আইনের সূক্ষ্ম জাল ভেদ করিয়া যে নীতি বাহির করেন তাহার ছ্বারাই 
তাহার বিষয় রক্ষার বিশেষ সহায়তা হয়। সেই সময় আইনে তাহার বিশেষরূপ 


৫২৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


প্রত্যুৎপন্নমতিত্ব দেখিয়া তাহার বন্ধুগণ তাহাকে বিলাত যাইয়া বারিষ্টার হইবার পরামর্শ দেন 
এবং তিনি আমাদের মাতুলালয়ে রাখিয়া বিলাত যাত্রা করেন। সেখানে অধিকাংশ পরীক্ষায় 
উত্তীর্ণ হয়েন কিন্তু শেষ পরীক্ষার পৃব্রেই ছয় বৎসর বয়স্কা কনিষ্ঠা কন্যার মৃত্যু সংবাদে 
তাহাকে দেশে ফিরিতে হয়। ইচ্ছা ছিল, আবার যাইয়া শেষ পরীক্ষা দিবেন এবং তজ্জন্য 
বরাবর ফি দিয়া নাম বজায় রাখিয়াছিলেন, কিন্তু ঘটনাচক্রে আর যাওয়া হয় নাই। 

তিনি পরের কষ্টে এতদূর ব্যস্ত থাকিতেন যে নিজের বৈষয়িক কার্য অসম্পূর্ণ হইয়া 
থাকিত। সান্তবনা-পত্রে সকলেই তাহার মধুর নন্ত্রতা ও বিনয়ের উল্লেখ করিয়াছেন। যখন 
তিনি মৃত্যুশয্যায়, তখনও তিনি সমাগত বন্ধু বান্ধবগণকে যথারীতি অভিবাদন করিয়াছেন, 
নিজে যাইয়া গাড়ীতে পৌছাইতে না পারায় দুঃখ জানাইয়াছেন। 

কলিকাতার প্রায় সব সাধারণ হিতকর কার্যে তাহার যোগ ছিল। অনেক বৎসর তিনি 
মিউনিসিপ্যাল কমিসনার ছিলেন। ম্যেকেঞ্জি বিলের প্রতিবাদে যে ২৮ জন কমিসনার 
পদত্যাগ করেন, তন্মধ্যে তিনি একজন। শিয়ালদহ ও লালবাজার দূই কোর্টেই তিনি অনারারী 
ম্যাজিষ্ট্রেট ছিলেন। বৎসরাবধি তাহার শরীর অসুস্থ ছিল ; মধ্যে মধ্যে এক একবার শয্যাগত 
থাকিতেন ; কিন্তু একটু সুস্থ বোধ করিলেই কোর্টে ও অন্যান্য কার্যে যাইতেন ; আমাদের 
নিষেধ মানিতেন না। এরূপ কর্তব্যনিষ্ঠা বিরল। 

ইহার সঙ্কলিত “0916)9160 1191917 17017” নামক পুস্তক সাধারণের একটি বিশেষ 
অভাব দূর করিয়াছে। 

পবলিক কার্ষের মধ্যে তাহার সব চেয়ে প্রিয় কার্য ছিল--ইগডয়ান ন্যাসন্যাল কংগ্রেস। 
হিউমের উদ্বোধনে এটি জানকীনাথের স্বহস্তে রোপা, স্বহস্তে জল সেচন করা ও স্বহস্তে বাড়ান 
জাতীয় মহীরূহ। কংগ্রেসের জীবন আজ ২৮ বৎসর; আজ অনেকেই ইহার বন্ধু, সহায় 
ও মুরুবিব, কিন্তু যতদিন এ নাবালক ছিল, ততদিন জানকীনাথই ইহার প্রধান অভিভাবক 
ছিলেন। 

যে সময়ে অসাধারণ প্রতিভাসম্পন্ন মাদাম ব্লাভা্টক্কি ভারতবর্ষে আসিয়া থিয়সফি প্রচার 
করেন সে সময় জানকীনাথ থিযসফিষ্ট সম্প্রদায়ভূক্ত হন। মিঃ হিউমও থিয়সফিষ্ট ছিলেন। 
সেকালে বৎসরান্তে মান্দ্রাজে একটি থিয়সফিক্যাল কনফারেন্স হইত ; ভারতবর্ষের সকল 
অংশ হইতে থিয়সফিষ্টগণ সেখানে আসিয়া সম্মিলিত হইতেন। এইরূপ সম্মিলনী হইতেই 
হিউম সাহেবের মনে একটি ভাবের ম্কুরণ হইল যে, সমগ্র ভারতবাসীর এইরূপ একটি 
পলিটিক্যাল সম্মিলনী গড়িয়া তুলিতে পারিলে ভারতবাসীর অশেষ মঙ্গল হইবে। এই ভাব 
হইতেই কংগ্রেসের উৎপত্তি এবং সেই ভাবটিকে কাজে পরিণত করার মূলে ছিলেন 
জানকীনাথ ঘোষাল। তিনি তখন কিছুকালের জন্য এলাহাবাদে থাকিয়া “17017 (0101” 
নামক একখানি সাপ্তাহিক পত্রের সম্পাদনা ভার গ্রহণ করেন। কংগ্রেসের আরম্ভ হইতে তিনি 
যে কিরূপ ভাবে ইহার জন্য কার্থা করিয়াছেন, ধন প্রাণ মন দিয়া সকলের তিরস্কার নিগ্রহ 
সহ্য করিয়া অস্্রানচিত্তে কার্ধা করিয়া গিয়াছেন, তাহা সবর্বজনবিদিত। মৃত্যুশয্যায় যখন তাহার 
মক্ত্ষিবিকৃতি আর্ত হয়, তখন কংগ্রেসে যাইবার উদ্যোগ কতদূর অগ্রসর হুইল ক্রমাগত 
তাহার খোঁজ লইতেন। কংগ্রেস-সঙ্গী,ভূত্য গোপালকে পুনঃপুনঃ শীঘ্র প্যাক করিতে আদেশ 
করিতেন। জষ্টিস আশুতোষ চৌধুরী মহাশয় আসিলে তাগিদ দিতেন। 

প্জনীয় শিবনাথ শাস্ত্রী মহাশয় তাহার সম্বন্ধে যাহা বলিয়াছেন, তন্মধ্যে দুই একটি 


পরিশিষ্ট ১ ৫২৯ 


কথা উদ্ধাত করিয়া এখন শেষ করিব। “দুঃখীর দুঃখ নিবারণ, বিপন্নের বিপদ উদ্ধার, স্বদেশে 
শিক্ষা ও জ্ঞান বিস্তার প্রভৃতি যে দিকে যে কোনও কার্যো তাহার সহায়তার প্রয়োজন হইত, 
সবর্ধদাই তিনি তাহাতে আপনার শক্তি ও সামর্থা নিয়োগ করিতেন। কোন ভাল কাজের 
প্রস্তাব লইয়া তাহার কাছে আসিলে কাহাকেও কখনও নিরাশ হইতে হয় নাই। সেই সকল 
প্রসঙ্গে ঘণ্টার পর ঘণ্টা চলিয়া যাইত, তাহার যেন আহার নিদ্রা মনে থাকিত না, কতই 
যুক্তি আটিতেছেন, কতই উপায় উদ্ভাবন করিতেছেন, কতই সাহায্যের পথ আবিষ্কার 
করিতেছেন। সে সময়ে তাহার নিকট বসিয়া থাকাও একটি আনন্দ।” 

আজ ভ্রাতা শ্রীমান জ্যোতম্নানাথ সুদূর প্রবাসে । তাহার অনুপস্থিতিবশতঃ যে পুণ্য কর্তব্য 
সম্পাদনের ভার আমাদের উপর পড়িয়াছে তাহার ত্রুটি ভক্তির দ্বারা পূর্ণ হইবে এই আশা। 
এই কর্তব্য-সম্পাদনে যাহারা আমাদের সাহায্য করিয়াছেন আর যাঁহাদের স্নেহ ও সহানুভূতি 
মাতৃদেবীর শোকার্ত হৃদয়ে সাম্ত্নাবারি বর্ষণ করিয়াছে তাহারা আমাদের অন্তরের কৃতজ্ঞতা 


ও ধন্যবাদ গ্রহণ করুন। 
শ্রীহিরপ্ময়ী দেবী 
ভারতী, জ্যেষ্ঠ ৯৩২০ 


সর্প, র. স.: ৩৪ 


৫৩০ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 
স্মরণ : হিরঙ্ায়ী দেবী 


হিরময়ী দেবী. 


এ বংসর যে কয়েকটি মানবলীলার অবসান হইয়াছে তাহার মধ্যে হিরণ্ময়ী দেবীর জীবন 
“ভারতীর সহিত ঘনিষ্ঠভাবে জড়িত ছিল। ত্রিশাধিক বৎসর পুবের্ব তিনি মাতৃদেবীর সাহায্যার্থ 
তাহার অন্তরালে থাকিয়া "ভারতী'র সেবা আরস্ত করিয়াছিলেন। মৌলিক প্রবন্ধ তিনি লিখিতেন 
না, কিন্তু প্রয়োজনীয় সাময়িক তথ্যের ইংরাজী হইত্.অনুবাদ করিয়া বাঙ্গলা পাঠকদের 
সহজগ্রাহা করা তাহার কাজ ছিল। পাস্তুরের ইনষ্টিটিউট প্রভৃতি বৈজ্ঞানিক বিষয়ের অবতারণা 
বাঙ্গলা পত্রে তিনিই প্রথমে করিয়াছিলেন। সাহিত্য-বিষয়ক অনুবাদমূলক নানা প্রবন্ধও তিনি 
সে সময় লিখিয়াছিলেন। তাহার মৌলিক রচনা ছিল তার স্বলিখিত সনেট। তার কবিতাগুলির 
মধ্যে সরল মাধুর্য ছিল, যেমন কারো কারো গানের গলা মিষ্টি ও করুণ অথচ সে বড় 
গাইয়ে নয়-তার কবিতা সেইরূপ ছিল। 

কিছুকাল পরে ভগ্রস্বাস্থ্য জননীর স্কন্ধ হইতে “ভারতী'র গুরুভার তুলিয়া লইয়া তিনি 
প্রকাশ্যে তার ভারবাহক হওয়ার প্রয়োজন বোধ করিলেন। তখন ছোট ভগ্মীর নাম সংযুক্ত 
করিয়া ভারতীর সম্পাদনা কার্য প্রকৃতপক্ষে তিনিই করিতে লাগিলেন। আজ যে “ভারতী, 
পঞ্চাশ বংসরে পদক্ষেপ করিতে চলিয়াছে এ আয়ুম্বত্তার প্রধান সহায় হিরণ্ময়ী দেবী। সে 
সময় তিনি সুচারুরূপে “ভারতী' সম্পাদন না করিলে বাঙ্গলার সাহিত্যজগতে “ভারতী*র নাম 
আজ পর্য্যন্ত প্রবাহিত থাকিত না। সে সময় রামেন্দ্রসুন্দর ত্রিবেদী প্রমুখ একটি ভারতী-সেবক- 
মণ্ডলী তিনি নিজ অমায়িকতাগ্ডণে গঠন করিয়া তুলিয়াছিলেন। ৰ 

কিন্তু তিনি 'ভারতী*র একাস্ত ঘরের লোক ছিলেন বলিয়া যে এই ঘরই হিরপ্ময়ী দেবীকে 
আত্মসাৎ করিয়াছিল, বাহিরের মানবসমাজে তিনি তাহার শ্রীতি ও কীর্তির চিহ্ রাখিয়া যান 
নাই, তাহা নহে। ছেলেবেলা হইতেই জনসেবার আগ্রহ ও আয়োজন তার ছিল। এ সব 
বিষয়ে দিদিই তাহার ছোটবোনের পথদর্শী ছিলেন। আমাদের কাশিয়াবাগান গৃহে পল্লীর গৃহস্থ 
মেয়েদের জড় করিয়া তিনি একটি অবৈতনিক বালিকা বিদ্যালয় খোলেন। তিনি প্রধানা 
শিক্ষয়িত্রী, আমি হইলাম তার সহকারিলী। তখন তাহার বয়স পনেরো, আমার বয়স এগার। 
আমরা নিজেরা তখন দিনেরবেলা বেখুন স্কুলে পড়ি, সকালে সন্ধ্যায় বাড়ীতে গৃহশিক্ষক 
পণ্ডিত ওস্তাদ ও মেমের কাছে ইন্কলের পড়া ছাড়া, সংস্কৃত, গান, সেতার ও পিয়ানো শিখি, 
আর ইস্কুল হইতে ফিরিয়াই অপরাহ্ণ সাড়ে চারটা হইতে সাড়ে ছটা পর্য্যন্ত দুইঘস্টা রীতিমত 
ইস্কুল চালাই। বাঙ্গলা, ইংরাজী, অঙ্ক ও সেলাই এই চারিটি বিষয়ই শেখান হইত। প্রায় গুটি 
কুড়িক মেয়ে আসিত, কেহ কুমারী, কেহ-বা বালবিধবা। চাদনির সিঁড়ির উপর ধাপে ধাপে 
বসিত। জায়গাটি ছিল সহরের কোলাহল হইতে বহু দূরে। খিড়কি দুয়ার দিয়া পাড়ার বৌ- 
ঝিরা মল ঝুমঝুম করিয়া পুকুরে জল তুলিতে নিত্য আনাগোনা করিত। তাই বোধ হয় 
হিরগায়ীয় মনে তাদের জড় করিয়া পড়ানর কল্পনা উদয় হয়। যোড়ার্সীকোর আত্মীয়দের 
প্রতিদিন সমাগম হইত। আমরা তাহাদের কারো কারো দ্বারা মেয়েদের পরীক্ষা গ্রহণ * 
করাইতাম, প্রাইজ দেওয়ার সমারস্তেরও ক্রর্টা হয় নাই। দিদির বিবান্থের পর আমি একলা 
কিছুকাল সে স্কুল চালাইয়াছিলাম। যখন আমার এন্টরান্স পরীক্ষার সময় ঘণীভূত হইল তখন 


পরিশিষ্ট ১ ৫৩১ 


স্কুল বন্ধ করিতে হইল। 

বিবাহের পর হিরপ্য়ীর মাতৃপিতৃভক্তি ও পারিবারিক শ্রীতি বিশেষভাবে প্রকট হইল। 
সকল বিষয়ে মায়ের সহকারিণী হইলেন। থিয়সফির তখন খুব প্রচার, আমাদের বাড়ীতে 
মহিলা-থিয়সফিক্যাল সভা বসিত। নানা পরিবারের মেয়েদের আনাগোনা ও মাতৃদেবীর সহিত 
সখিত্ব স্থাপিত হইল। মাদাম ব্লাভাটস্কি ও কর্ণেল অন্কট সবর্বদা যাতায়াত করিতেন, মহিলাদের 
_ উপদেশ দিতেন। মাদাম ব্লাভাটস্কির দলভঙ্গের পর থিয়সফির প্রতি শ্রদ্ধার যখন মান্দ্য পড়িয়া 
গেল, “সখিসমিতি” নাম দিয়া মাতৃদেবী একটি মহিলাসমিতি স্থাপন করিলেন। থিয়সফিতে 
দীক্ষিত হওয়ার সূত্রে ধাহাদের সহিত পরিচয় আরম্ভ হইয়াছিল তাহাদের লইয়াই ইহা প্রথম 
আরম্ভ হইল। নামকরণ রবীন্দ্রনাথকৃত। অস্তঃপুর স্ত্রীশিক্ষার জন্য বিপন্ন বিধবা ও কুমারী 
মেয়েদের বৃত্তি দিয়া শিক্ষয়িত্রী প্রস্তুত করা, অন্তঃপুরে শিক্ষয়িত্রী পাঠান, শিল্পমেলা, মহিলাদের 
দ্বারা অভিনয় করান প্রভৃতি আয়োজনে সখিসমিতি বিখ্যাত হইয়া উঠিল। হিরণ্ময়ী দেবী 
এসব কার্যে মাতার দক্ষিণ হস্ত ছিলেন। 

উপর্যুপরি অনেকগুলি সম্তানবিয়োগে হিরণ্ায়ীর সন্তানবাংসলা-বুভুক্ষিত হাদয় 
সখিসমিতির আশ্রিত কোন কোন অনাথ বা দুরবস্থাপন্ন বালিকাদের নিজেব কাছে রাখিয়া 
পালনের জন্য উন্মুখ হইল। বরাহনগরের শশীপদ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত বিধবাশ্রমের সহিত 
এই উপলক্ষ্যে তাহার পরিচয় হয়। তাহার পর মাতৃপ্রতিষ্ঠিত শ্রিয়মাণ সখিসমিতি সঞ্জীবিত 
রাখার চেষ্টায় নাম ও আকারের নানা পরিবর্তনের মধ্যে দিয়া উহা বর্তমান বিধবাশিল্পাশ্রমে 
পর্যবসিত হইল। এই শিল্পাশ্রমের অনতিপৃবের্ব তিনি অস্তুঃপুর মহিলাদের শিক্ষার জন্য একটি 
কলাভবন খুলিয়াছিলেন। মূল সখিসমিতি ও কলাভবনের সংমিশ্রণজাত এই বিধবাশিল্লাশ্রম, 
হিরণুয়ী দেবীর নিজস্ব বীর্তি। এইটিকে খাড়া করিতে তিনি দেহপাত করিয়াছেন বলিলে 
অত্যুক্তি হয় না। এই শিল্পাশ্রমটি তার যে অক্রান্ত উদ্যম, বিপুল অধ্যবসায় ও বুকভরা প্রীতি 
দিয়া গঠিত হইয়াছে তার পরিচয় এই আশ্রমের আরম্ভ হইতে যে-কোন নরনারী ইহার সংশ্রবে 
আসিয়াছে সেই পাইয়াছে। এখন একটি কমিটির সহায়তায় এই আশ্রমটি পরিচালিত 
হইতেছে। করমিটার প্রেসিডেন্ট পৃজনীয়া শ্রীমতী স্বর্ণকুমারী দেবী। ভাইস প্রেসিডেন্ট 
মৌরভগ্জরের মহারাণী সুচারু দেবী। সেক্রেটারী-পদস্থা হিরপ্ময়ী দেবীর কন্যা । দেশমাতা ও 
শারীর-মাতা এই দুয়ের মধ্যে হিরগ্ময়ীর হৃদয় বিভক্ত ছিল--দুয়েরই সেবায় আত্মোৎসর্গ 
করিয়াছিলেন। তার দেশসেবার অনুপ্রেরণা মাতৃভক্তি হইতেই আসিয়াছিল। মাতার কীর্তি 
অক্ষুপ্ন রাখার জন্য সখিসমিতিকে কালোপযোগী রূপান্তর দেওয়ার প্রচেষ্টায় বিধবাশ্রমের জন্ম। 
কার্ধাকরী শক্তি ও ব্যবস্থাশক্তিতে তিনি বিশেষ সম্পন্না ছিলেন। ব্যবস্থাকালীন বাধা অতিক্রম 
করিতে তাহাকে অনেক সময় কঠোর হইতে হইয়াছে-_তাহা কার্যযকুশলতার অপরিহার্য অঙ্গ । 
ব্যবস্থাশক্তিগুণে এবং সঙ্গীতরসগ্রাহিতায় সঙ্গীত-পারদর্শিনী না হইলেও অনেক সময় অন্যের 
অভাবে তিনি স্বয়ংই কোন সমিতির উৎসব উপলক্ষ্যে বা কংগ্রেসের জন্য সংগীতমগ্ডলী 
গঠনে নেতৃত্ব করিয়াছেন। 

হদয়-রস তাহার ভিতর অপরিমিত মাত্রায় ছিল। মাতা পিতা, ভাই বোন, স্বামী পুত্র কন্যা 
আত্ত্রীয় সুহৃদ বন্ধু বান্ধব সকলের প্রতি উদ্বেল সহৃদয়তায় সবর্বদা ভরপূর। তার শ্রেহশীল 
প্রকৃতি-মুদ্ধ, আমরা বিচলিত হৃদয়ে তার উদ্দেশে এই স্মৃতি-পুষ্পাঞ্জলি নিবেদন করিতেছি। 

শ্রীমতী সরলা দেবী 


ভারতী, ফাল্নুন ১৩৩২ 





পরিশিষ্ট ২ ৫৩৫ 


ক. ব্রাহ্ম-বিবাহ : স্বর্ণকূমারী দেবী 


গত ২ অগ্রহায়ণ রবিবার ব্রাহ্ম সমাজের প্রধান আচার্য শ্রদ্ধাম্পদ শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুরের 
চতুর্থ কন্যার সহিত কৃষ্ণনগরের অন্তঃপাতী জয়রামপুর নিবাসী শ্রীযুক্ত বাবু জানকীনাথ 
ঘোষালের ব্রাহ্মবিধানানূসারে শুভ বিবাহ হইয়া গিয়াছে । বরের বয়ঃক্রম ২৭ বৎসর। কন্যার 
বয়ঃক্রম ১৩ বংসর। এই বিবাহ উপলক্ষে দেশ বিদেশ হইতে বহু-সংখ্য ভদ্রলোক ও ব্রাহ্মণ 
পণ্ডিত উপস্থিত হইয়াছিলেন। উক্ত দিবস রাত্রি ৮ ঘটিকার সময় এই শুভ কার্য আরস্ত 
হইল। 

সম্প্রদাতা শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুর সম্প্রদান ভূমিতে বেদীর সম্মুখ আসনে 
উপবেশন করিয়া প্রথমত জোষ্ঠ জামাতৃগণকে বস্ত্রালঙ্কারাদি দ্বারা যথাক্রমে সম্বপ্ধনা করিলেন। 
তৎপরে পাত্র সম্প্রদাতার সম্মুখস্থ আসনে উপবিষ্ট হইলেন। 

জামাড় বরণ। 

সম্প্রদাতা ঈশ্বরকে স্মরণ করিলেন, যথা- 

ও তদিষ্কোঃ পরমং পদং সদা পশ্য্তি সূরয়ঃ দিবীব চক্ষুরাততং। 

ধীরেরা আকাশে প্রসারিত চক্ষুর ন্যায় যে বিশ্বব্যাপী পরমাত্মাকে সবর্বদা দর্শন করেন 
তাহার পবিত্র সন্নিকর্ষ উপলব্ধি করি। 

অনন্তর শ্বস্তিবাচন করিলেন। যথা-_ 

কর্তব্যম্মিন শুভ কন্যা সম্প্রদান-কম্মণি ও পুণ্যাহং ভবস্তোহধিরুবস্তু। 

জামাতা-ও পুণ্যাহং। 

সম্প্রদাতা-কর্তব্শ্মিন শুভ কন্যা সম্প্রদান-কর্্মণি ও খদ্ধিং ভবস্তোহধিবুবন্তু। 

জামাতা-ও খদ্ধতাং। 

সম্প্রদাতা__কর্তবোম্মিন শুভ কন্যা সম্প্রদান-কর্মণি ও স্বস্তি ভবস্তোহধিবুবস্ত। 

জামাতা-ও স্ব্তি। 
অনন্তর অর্ধ্যাদি দ্বারা পাত্রকে অর্চনা করিলেন। যথা-- 

সম্প্রদাতা-ও ইদমর্ঘ্যং প্রতিগৃহ্যতাং। 

জামাতা-_ও অর্ধ্ং প্রতিগৃহ্রামি। 

সম্প্রদাতা-ও এষ পরিচ্ছদঃ প্রতিগৃহাতাং। 

জামাতা--ও পরিচ্ছদং প্রতিগৃহ্নামি। 

সম্প্রদাতা-ও ইদমন্গুরীয়ং প্রতিগৃহ্যতাং। 

জামাতা-ও অঙ্ুরীয়ং প্রতিগৃহ্বামি। 

সম্প্রদাতা-ও তা অলি ডিভি ভিত দে 
সপ্তম্যাং তিঘৌ বাংস্য গোত্রস্য ওঁবর্ব চ্যবন ভার্গব জামদগ্য আগুবৎ প্রবরস্য রামহরি 
দেবশম্মণিঃ প্রপৌত্রং বাৎস্য গোত্রস্য উবর্ব চ্যবন ভার্গব জামগ্ন্য আপ্ুবৎ প্রবরস্য কালীপ্রসাদ 
দেবশর্মণঃ পৌত্রং বাৎস্য গোত্রস্য উঁবর্ চ্যবন ভার্গব জামদগ্্য আগ্ুবং প্রবরস্য শ্রী জয়চন্দ্ 
দেবশন্মণিঃ পুত্রং বাৎস্য গোত্রং ওঁবর্ চ্যবন ভার্গব জামদগ্নয আগ্ুবং প্রবরং শ্রী জানকীনাথ 
দেবশর্মাণং শাগ্ডিলা গোত্রস্য শাগ্ডিল্য আসিত দেবল প্রবরস্য রামলোচন দেবশম্মণঃ প্রগোত্রীং 
শাণ্ডিল্য গোত্রস্য শাণ্ডিল্য আসিত দেবল প্রবরস্য দ্বারকানাথ দেৰশন্্ণ; গৌন্রীং শাণ্ডিল্য 


৫৩৬ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


গোত্রস্য শাগ্ডিল্য আসিত দেবল প্রবরস্য শ্রী দেবেন্দ্রনাথ দেবশম্মণিঃ পুত্রীং শ্রী স্বর্ণকুমারী 
দেবীং শুভ বিবাহেন দাতুং এভিঃ অর্ধ্যাদিভিঃ অভ্যর্চ্য ভবন্তমহংবৃণে। 

জামাতা-ও বৃতোম্মি। 

সম্প্রদাতা_যথাবিহিতং বিবাহ কর্ম কুরু। 

জামাতা--যথাজ্ঞানং করবাণি। 

অনন্তর স্ত্রী-আচার হইল। তৎপরে সম্প্রদাতা বেদীর অভিমুখীন হইয়া নি্দিষ্ক আসনে 
উপবিষ্ট হইলেন এবং তাহার বাম হস্তের সম্মুখে চিত্রিত কাষ্ঠাসনে পাত্র ও দক্ষিণ হস্তের 
সম্মুখে তাদৃশ আসনাস্তরে কন্যা বেদীর অভিমুখীন হইয়া উপবেশিত হইলেন। অনন্তর 
আচার্যাগণ বেদীতে উপবেশন করিয়া সবর্বকর্ম-সাধারণী ব্রন্মোপাসনা ও বৈবাহিক প্রার্থনা 
করিলেন। তৎপরে সম্প্রদাতা কন্যা সম্প্রদান করিলেন। 

সম্প্রদান। 

পাত্র ও কন্যা পরস্পর সম্মুখীন হইয়া বসিলেন। তৎপরে সম্প্রদাতা পাত্রের অনুজ্ঞা 
গ্রহণ করিলেন। যথা-_ 

ও ইমাং কন্যা তুভ্যমহং দদানি। 

জামাতা-ওঁ দদস্ব। 

তৎপরে সম্প্রদাতা পাত্র ও কন্যার দক্ষিণ হস্ত স্বীয় দক্ষিণ হস্তোপরি স্থাপন করিয়া 
সম্প্রদান করিলেন। যথা- 

সম্প্রদাতা-ও তৎসৎ অদ্য মার্গশীর্ষে মাসি বৃশ্চিক রাশিস্থে ভাস্করে শুরে পক্ষে 
সপ্তম্যাং তিথৌ শাগ্ডিল্য গোত্রঃ শ্রী দেবেন্দ্রনাথ দেবশর্ম্া ঈশ্বরগ্রীতিকামঃ, বাংস্য গোত্রস্য 
শঁবর্ব চ্যবন ভার্গব জামদগ্ন্য আগ্নুবং প্রবরস্য রামহরি দেবশন্মণিঃ প্রগৌত্ায় বাসা গোত্রসয 
ওঁবর্ব চ্যবন ভার্গব জামদগ্ন্য আগ্ুুবৎ প্রবরস্য কালীপ্রসাদ দেবশম্মণঃ পৌত্রায় বাৎস্য গোত্রস্য 
উবর্ব চ্যবন ভার্গব জামদগ্ন্য আপ্ুবৎ প্রবরস্য শ্রী জয়চন্দ্র দেবশ্পণিঃ পুত্রায় বাৎস্য গোত্রায় 
ওঁবর্ব চ্যবন ভার্গব জামদগ্ন্য আপুবৎ প্রবরায় শ্রী জানকীনাথ দেবশর্ম্মণে বরায় ব্রহ্মনিষ্ট ব্রাহ্মায় 
অর্িতায়, শাগ্ডল্য গোত্রস্য শাগ্ডিল্য আসিত দেবল প্রবরস্য রামলোচন দেবশম্মণিঃ প্রপোন্রীং 
শাগ্ডিল্য গোত্রস্য শাণ্ডতিল্য আসিত দেবল প্রবরস্য দ্বারকানাথ দেবশর্্মণঃ পৌত্রীং শাগ্ডল্য 
গোত্রস্য শাগ্ডিল্য আসিত দেবল প্রবরস্য শ্রী দেবেন্দ্রনাথ দেবশঙ্ণঃ পুত্রীং শাগ্ডল্য গোত্রাং 
শাগ্ডিল্য আসিত দেবল প্রবরাং শ্রী স্বর্ণকুমারী দেবীং (প্রথম বাৎস্য গোত্রস্য অবধি এই পর্যন্ত 
বার ত্রয় বলিয়া) এনাং কন্যাং সালঙ্কারাং অরোগিণীং সুশীলাং বাসাচ্ছাদিতাং তৃভ্য মহং 
সম্প্রদদে। 

জামাতা--ও স্বস্তি। 

সম্প্রদাতা-ধর্মেচ অর্থেচ কামেচ নাতিচরিতব্যা ত্বয়েয়ং। 

 জামাতা- নাতি চরিষ্যামি। 
সম্প্রদাতা কাঞ্চন দক্ষিণা প্রদান করিলেন, যথা- 

ও তৎসৎ অদ্য মার্গশীর্ষে মাসি বৃশ্চিক রাশিস্থে ভাক্করে শুরু পক্ষে সপ্তম্যাং তিঘৌ 
শাণ্ডিল্য গোত্রঃ শ্রী দেবেন্দ্রনাথ দেবশন্মা কুতৈতৎ শুভ কন্যা সম্প্রদান কম্মণঃ সাঙ্গতার্থ, 
দক্ষিণামিদং কাঞ্চনং বাসা গোত্রায় ওঁবর্ধ চ্বন ভার্গব জামদগ্ন্য আধুবৎ প্রবরায় শ্রী 
জানরীনাথ দেবশর্্মণে ব্রহ্মনিষ্ট ব্রাম্মায় তুভ্য মহং সম্প্রদদে। 

জামাতা--ও স্বস্তি 


পরিশিষ্ট ২ ৫৩৭ 


এই বলিয়া গ্রহণ করিলেন। 

অনন্তর গ্রন্থিবন্ধন হইলে জামাতা পাঠ করিলেন। 

ও বপ্লামি সত্য গ্রন্থিনা মনশ্চ হৃদয়ঞ্চ তে। ও যদেতৎ হৃদয়ং মম তদস্ত্ব হদয়ং তব। 
যদন্তু হৃদয়ং তব তদন্ত হৃদয়ং মম। ওঁ ধুবা দেটী ধুবা পৃথিবী ধুবং বিশ্বমিদং জগৎ । প্রুবাসঃ 
পবর্ধতা ইমে ধুবা পতিকুলে ইযং। 

পাণিগ্রহণ। 


অনন্তর ভর্তা ও বধূ পরস্পর সম্মুখীন হইয়া দণ্ডায়মান হইলেন এবং ভর্তা আপন 
অগ্জলির অভ্যন্তরে বধূর অঞ্জলি গ্রহণ করিয়া পাঠ করিলেন। 

ও গৃভ়ামি তে সৌভগত্বায় হস্তং ময়া পত্যা জরদষ্টির্যথাসঃ। ও অঘোরচক্ষুরপতিম্ী এধি 
শিবা পশুভ্যঃ সুমনাঃ সুবচ্চাঃ। বীরসূ জীর্বসূ দেবকামা স্যোনা শন্নোভব দ্বিপদে শং 
চতুষ্পদে ॥ 

ও সাশ্রাজ্জী শ্বশুরে ভব সাম্রাজ্ী শ্বশ্রুবাৎ ভব। 

ননান্দরি চ সাম্রাজ্জী সান্রাজবী অধিদেবৃষু। 

ও মম ব্রতে তে হৃদয়ং দধাতু মম চিত্ত মনু চিত্তং 

তেহস্তু। মম বাচ মেকমনা জুষস্ব ধর্্মবিহস্ত্বা। 


নিযুনক্ুমহ্যং। 

তৎপরে বধূ স্বামিগোত্রে আপনার নাম উল্লেখ করিয়া ভর্তাকে অভিবাদন করিলেন। 
যথা_ 
«  বাৎস্য গোত্রা শ্রী স্বর্ণকুমারী দেবী অহং ভো অভিবাদয়ে। 

ভর্তা-ও আয়ুম্মতী ভব। 

এই বলিয়া প্রতাভিবাদন করিলেন। ূ 

তৎপরে ভর্তার আসনে বধূ ও বধূর আসনে ভর্তা বেদীর অভিমুখে উপবেশন করিলে 
আচার্য এই উপদেশ প্রদান করিলেন-_ 

অদ্য মঙ্গল-স্বরূপ পরমেশ্বরের প্রসাদে তাহার পবিত্র সন্ধানে তোমরা উদ্বাহ-শঙ্খলে 
আবদ্ধ হইলে। এত দিন স্বীয় স্বীয় উন্নতির প্রতি দৃষ্টি রাখিয়া একাকী জীবন-পথে বিচরণ 
করিতেছিলে, এক্ষণে তোমারদের পরস্পরের সম্বন্ধজনিত গুরুতর ভার তোমাদের হস্তে 
সমর্পিত হইল। অদ্য তোমরা সংসারের প্রথম সোগানে পদ নিক্ষেপ করিতেছ, সাবধান হইয়া 
অগ্রসর হইবে। ইহার পথসকল অতি দুর্গম ; ইহার প্রলোভন রাশি রাশি ; ইহার বিশ্ন-বিপত্তি 
তোমারদিগকে প্রতীক্ষা করিয়া রহিয়াছে । সাবধান, যেন সংসারের মোহ-পাশে জড়িত না 
হও, যেন ইহার সুখ-সম্পদে সব্র্ব-সুখ-দাতাকে বিস্মৃত নু হও। সত্য-স্বরূপের উপর 
সম্পূর্ণরূপে নির্ভর করিয়া পরস্পরের উন্নতি-সাধন ও সুখ-বর্ঘনে যত্রশীল থাকিবে, তাবৎ 
গৃহকর্ম্ম ঈশ্বরের প্রিয়-কার্যা বলিয়া সাধন করিবে এবং ব্রাহ্মধর্ম্ের এই মহান্‌ উপদেশ সবর্বদা 
হৃদয়ে জাগ্রৎ রাখিবে “ক্র্মনিষ্টো গৃহস্থঃ স্যাৎ ততৃজ্ঞানপরায়ণঃ। যদ্যৎ কর্ম্ম প্রকুব্বীত 
তদব্রহ্মণি সমর্পয়েৎ।” গৃহস্থ ব্যক্তি ব্রহ্মনিষ্ঠ ও তত্ৃজ্ঞান-পরায়ণ হইবেন ; যে কোন কর্ম 
করুন, তাহা পরব্রহ্মেতে সমর্পণ করিবেন। তোমারদিগের যাহা কিছু, সকলি তাহাতে সমর্পণ 
কর; তিনি তোমারদিগকে রোগ, শোক, ভয়, বিপত্তি, পাপ, তাপ হইতে উদ্ধার করিবেন। 
শ্রীমান্‌ জানকীনাথ! তুমি নিয়ত তোমার পত্তীর মঙ্গল-সাধনে যত্নশীল থাকিবে ; অদ্য তোমার 
হস্তে জগদীশ্বর সংসারের গুরুত্বর ভার অর্গণ করিলেন, সংযতেন্ড্রিয় ও সৎকন্মশীল হইবে 


৫৩৮ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


এবং সাংসারিক সকল অবস্থাতে শাস্ত-চিত্ত থাকিবে। যে রূপ আপনার আত্মাকে রক্ষা করিতে 
ও উন্নত করিতে চেষ্টা করিবে সেই প্রকার তোমার পত্ঠীর আত্মাকেও পবিত্র ধর্ম-পথে উন্নত 
করিতে চেষ্টা করিবে। উপদেশ ও দৃষ্টান্ত দ্বারা তাহাকে সাংসারিক শুভ কার্যে নিয়ত প্রবৃত্ত 
রাখিবে, যেন সত্যের. পথে ধর্মের পথে মঙ্গলের পথে তিনি তোমার অনুগামিনী হয়েন। 
শ্রীমতী স্বর্ণকুমারী দেবী! যাহাতে তোমার স্বামীর মঙ্গল হয়, কায়মনোবাক্যে সেই কর্ম্ম করিবে। 
তাহার উপর একান্ত মনে নির্ভর করিবে, ও তোমার হিতের জন্য ত্বিনি যাহা আদেশ করিবেন, 
তাহা প্রতিপালন করিবে। পতিপ্রাণা ও সদাচারা হইবে, অপরিমিত ব্যয় বা কাহারও সহিত 
বিবাদ করিবে না। মন এবং বাক্য ও কর্ম্ম পরিশুদ্ধ রাখিবে এবং স্বায়ীর সাহায্যে সবর্বদা 
আত্মার উন্নতি সাধনে যতুশীলা থাকিবে। 

ও শাস্তি শাস্তিঃ শান্তিঃ হরিঃ ও। 

ও যত্রকোবর্ণো বহুধা শক্তিযোগাদ্বর্ণাননেকান্লিহিতার্ধোদধাতি। বিচৈতি চান্তে বিশ্বমাদৌ 
সদেবঃ সনো বুদ্ধ্যা শুভয়া সংযুনত্ঁ। 

যিনি এক এবং বর্ণহীন, এবং যিনি প্রজাদিগের প্রয়োজন জানিয়া বহু প্রকার শক্তিযোগে 
বিবিধ কাম্য বস্তু বিধান করিতেছেন, সমুদয় ব্রহ্মাণ্ড আদ্যস্তমধ্যে যাহাতে ব্যাপ্ত হইয়া রহিয়াছে, 
তিনি দীপ্যমান পরমেশ্বর, তিনি আমারদিগকে শুভ বুদ্ধি প্রদান করুন। 

ও একমেবাদ্ধিতীয়ং। 

অনন্তর দম্পততী তদগতচিত্তে ঈশ্বরকে প্রণিপাত করিলেন, তৎপরে আচার্য্য আশীবর্বাদ 
করিলেন। যথা-করুণাময় পরমেশ্বর তোমারদিগের উভয়ের মঙ্গল সাধন করুন এবং 
তোমারদিগকে তাহার আনন্দময় অমৃত ধামের অধিকারী করুন। 

ও একমেবাদ্িতীয়ং। 
সপ্তপদীগমন। 

অনন্তর সম্প্রদান স্থান হইতে বাসগৃহ-গমনের পথে সাত খানি আসন প্রদত্ত হইলে 
বধূ-ক্রমান্বয়ে তাহাতে পদ নিক্ষেপ করিয়া গমন করিতে লাগিলেন এবং ভর্তা সেই সপ্ত 
পদে ক্রমান্বয়ে সাতটী উপদেশ দিলেন ; যথা- 

ও ঈশে একপদী ভব সা মা মনুর্রতা ভব। 

ও উর্জে দ্বিপদী ভব সা মা মনুব্রতা ভব। 

ও ব্রতায় ত্রিপদী ভব সা মা মনুর্রতা ভব। 

ও মায়োভবায় চতুষ্পদী ভব সা মা মনুর্রতা ভব। 

ও পশুভ্যঃ পঞ্চপদী ভব সা মা মনুর্রতা ভব। 

ও রায়ম্পোষায় ষটপদ্ী ভব সা মা মনুরুতা ভব। 

ও সখা সপ্তপদী ভব সা মা মনুক্রতা ভব। 

সখ্যং তে মা যোষাঃ সথ্যং তে মা যোষ্ঠ্যাঃ। 

অনন্তর বধূ ও ভর্তা বাসগৃহে গমন করিলেন। তৃতীয় দিবসে উদদীচ্য কর্ম্ম যথা-বিধি 
সম্পন্ন হইল। | 


ততুবোধিনী পত্রিকা, পৌষ ১৭৮৯ "শক 


পরিশিষ্ট ২ ৫৩৯ 


[ সুকুমারী দেবী (আনুমানিক ১৮৫০-৬৪) ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথের দ্বিতীয়া কন্যা। 
ব্রাহ্মসমাজের “অনুষ্ঠান-পদ্ধতি' রচিত হবার পর সর্বপ্রথম ব্রাঙ্মমতে ১৮৬১ খ্ষ্টাব্দে সুকুমারীর 
বিবাহ হয়। ব্রাহ্মসমাজের ইতিহাসে এই বিবাহ-অনুষ্ঠানটি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ । ইন্দিরা দেবী 
চৌধুরাণী তার “জীবনকথা'র প্রথম পর্বে দ্র. “এক্ষণ', শারদ সংখ্যা ১৩৯৯) “পিসিমাদের বৃত্তান্ত” 
অধ্যায়ে লিখেছেন : 


তখনকার কালে আমাদের ঘরজামাই রাখার প্রথা প্রচলিত ছিল; বিশেষতঃ এই কারণে 
যে, আমরা একে পিরালী তায় ব্রাহ্ম, সুতরাং কোন ভাল হিদুঘরের ছেলের আমাদের ঘরে 
বিয়ে হবার সম্ভাবনা ছিল না। টাকাকড়ি দিয়ে বা বিলেত পাঠিয়ে যদিও বা ভদ্রঘরের কোন 
ছেলেকে রাজি করানো যেত ত তার নিজের পরিবারের সঙ্গে সম্বন্ধ ছাড়তে হত।... 
আমার মেজপিসিমা সুকুমারী কেবল এই নিয়মের ব্যতিক্রম ছিলেন। যদিও তাকে 
কখনো দেখি নি, তবে শুনেছি তার 'বাইরে' হেম মুখুষ্ে মশায়ের সঙ্গে বিয়ে হয়েছিল, 
_এবং তার বিয়েই নাকি প্রথম আদিসমাজ মতে হয়; তাই একটু বিশেষত্ব ছিল। 


এই নব্য-বিবাহপ্রণালীর বিশদ বিবরণ ভাদ্র ১৭৮৩ শকাব্দের 'তত্ববোধিনী পত্রিকা'য় প্রকাশিত 
হয়। কৌতৃহলী পাঠকদের জন্য এই বিবাহ-বৃত্তান্তটি স্বর্ণকুমারী দেবীর বিবাহ-বৃত্তান্তের 'আদিসমাজ 
মতে বিবাহ হয় ১৭ নভেম্বর, ১৮৬৭ তারিখে) অব্যবহিত পরেই--দীর্ঘ ১৩৯ বছর পর 
পুনমুদ্রিত হল। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে, রবীন্দ্রনাথের দ্বিতীয়া কন্যা রেণুকার (১৮৯০- 
১৯০৪) মতো সুকুমারীও মাত্র ১৪ বৎসর বয়সে নিঃসন্তান অবস্থায় মারা যান ]। 


খ. ব্রাহ্মা বিবাহ : সুকুমারী দেবী 

গত ১২ শ্রাবণ শুক্রবার ব্রাহ্ম-ধর্দের ব্যবস্থানুসারে শ্রীযুক্ত রাজারাম মুখোপাধ্যায় মহাশয়ের 
ত্র শ্রীযুক্ত হেমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সহিত শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের কন্যার 
শুভ বিবাহ অতি সমারোহ পূর্বক সম্পন্ন হইয়া গিয়াছে। বঙ্গদেশে ব্রাহ্ম ধর্ম্ানুযায়ী বিবাহের 
এই প্রথম সূত্রপাত হইল। বিবাহ সভায় লোকের বিস্তর সমারোহ হইয়াছিল। আহ্লাদের বিষয় 
এই যে প্রায় দুই শত ব্রাহ্ম সভাস্থ হইয়া যথা বিধানে কার্য সম্পাদন করিয়াছিলেন। তাহা 
যে রূপ পদ্ধতি ক্রমে নিবর্বহি হইয়াছে, অবিকল তাহা নিন্রে প্রকটিত করা গেল। 

কন্যা-যাত্র, বর ও বর-যাত্র সকল আসিয়া বিবাহ সভায় উপস্থিত হুইয়া উপবেশন 
করিলে পর রাত্রি দশ ঘণ্টার পরে শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুর মহাশয় পবিত্র হাদয়ে সম্প্রদান- 
শালায় আসনে উপবেশন পৃবর্বক পাত্রকে সম্মুখে উপবেশ্ন করাইয়া মঙ্গল-বাচন করিলেন। 
যথা 

মঙ্গল বাচন। 

ও কর্তব্ন্মিন শুভকন্যাসম্প্রদানকম্মণি ও পুণ্যাহং ভবস্তোধিব্রবস্ত ও পুণ্যাহং ও 
পৃণ্যাহং ও পুণ্যাহং। ও কর্তব্যম্মিন্‌ শুভকন্যাসম্প্রদানকর্মণি ও খদ্ধিং ভবস্তোধিব্রবস্ত ও 
খদ্ধতাং ও খদ্ধতাং ও খদ্ধতাং। ও কর্তব্যেশ্মিন শুভকন্যাসম্প্রদানকর্মণি ও সৃস্তি 
ভবস্তোধিব্রবন্ত ও স্বত্তি ও স্বস্তি ওঁ সৃস্তি। 


৫৪০ স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


অভ্যর্থনা। 

পরে অর্ধ লইয়া ও অর্থাং অর্থাং অর্থ প্রতিগৃহযতাং। জামাতা, ও অর্ঘং প্রতিগৃহামি। 
_সম্প্রদাতা, ও মধুপর্কো মধুপর্কো মধুপর্কঃ প্রতিগৃহযতাং। জামাতা, ও মধুপর্কং প্রতিগৃহ্ামি। 
_সম্প্রদাতা, ও অঙ্গুরীয়ং সু না প্রতিগৃহাতাং। জামাতা, ও অঙ্গুরীয়ং 
প্রতিগৃহ্ামি। পরে বস্ত্রালঙ্কারাদি দিলেন 

4 
বাটীর মধ্যে লইয়া গেল। অনন্তর পাত্র আসিয়া আসনে উপবেশন করিলে এবং কন্যাকে 
আনয়ন করিয়া তৎসম্মুখে বসাইলে উপাচার্য শ্রীযুক্ত আনন্দচন্দ্র বেদান্তবাগীশ, শ্রীযুক্ত 
বেচারাম চট্টোপাধ্যায় ও শ্রীযুক্ত অন্নদাপ্রসাদ চট্টোপাধ্যায় সম্প্রদাতার সম্মুখস্থ বেদীতে 
উপবেশন করিলেন এবং ব্রহ্মবিষয়ক একটী সঙ্গীত সহকারে ব্রন্মোপাসনা আরম্ত হইল। 
চতুর্দিক নিস্তব্ধ হইল। জনকোলাহল আর কিছু মাত্র রহিল না। কেবল ব্রহ্ম নামের মঙ্গল- 
ধ্বনি উঠিতে লাগিল। 


ব্রন্মোপাসনা। 


ও তৎসৎ 

ও যোদেবোন্মৌ যোন্সু যোবিশ্বং ভূবনমাবিবেশ। যওষধীষু যোবনস্পতিষু ত্মৈ দেবায় 
নমোনমঃ॥ 

ও সত্যং জ্বানমনস্তং ব্রহ্ম । আনন্দরূপমমূতং যদ্ধিভাতি। শান্তং শিবমদ্বৈতং। 

ও সপর্য্গাচ্ছুত্রমকায়মব্রণমসত্াবিরং শুদ্ধমপাপবিদ্ধং। কবিষ্মনীষী পরিভূঃ স্বয়ভূর্যাথা- 
তথ্যতোর্থান্‌ ব্যদধাচ্ছাশ্বতীভ্যঃ সমাভ্যঃ॥ এতস্মাজ্জায়তে প্রাণোমনঃ সবেবন্দ্রিয়াণি চ। খং 
বায়ুর্জ্যোতিরাপঃ পৃথিবী বিশ্বসা ধারিণী॥ ভয়াদস্যাগ্লিস্তপতি ভয়াত্তপতি সূর্যযঃ। ভয়াদিন্দ্রশ্চ 
বায়ুশ্চ মৃত্যুর্ধবিতি পঞ্চম ॥ 

ও নমস্তে সতে তে জগৎকারণায় নমস্তে চিতে সবর্বলোকাশ্রয়ায়। নমোহছ্বৈততত্ত্বীয় 
মুক্তিপ্রদায় নমোরন্ণে ব্যাপিনে শাম্বতায় ॥ ত্বমেকং শরণ্যস্তমেকশ্বরেণ্যং ত্বমেকঞ্জগৎপালকং 
স্বপ্রকাশং। ত্বমেকঞ্জগৎকর্ত পাতু প্রহর্ত ত্বমেকম্পরন্রিশ্চলন্লিবিবকিল্পং॥ ভয়ানাস্তয়স্ভীষণ 
স্তীষণানাং গতিঃ প্রাণিনাম্পাবনম্পাবনানাং। মহো্চৈঃ পদানানলিয়ন্ত্র ত্বমেকং পরেষাম্পরং 
রক্ষণং রক্ষণানাং ॥ বয়ন্ত্রাৎ স্মরামোবযন্ত্াস্তজামঃ বয়ন্তাঞ্জগৎসাক্ষিরূপন্নমামঃ। সদেকম্লিধান- 

ং ভথান্ভো ধিপোতং শরণ্যং ব্রজামঃ॥ 

তুমি সংস্বরপ ও জগতের কারণ এবং জ্ঞানস্বরূপ ও সকলের আশ্রয়, তোমাকে 
নমস্কার ; তুমি মুক্তিদাতা, অদ্বিতীয় নিত্য ও সবর্বব্যাপী ব্রহ্ম, তোমাকে নমস্কার। তুমিই 
সকলের অশ্য় স্থান, তুমিই কেবল বরণীয় ; তুমিই এক এই জগতের পালক ও স্বগ্রকাশ ; 
তুমিই জগতের সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা 1 তুমিই সকলের শ্রেষ্ঠ, নিশ্চল ও ছিধাশূন্য। তুমি সকল 
ভয়ের ভয় ও ভয়ানকের ভয়ানক ; ভুমি প্রাণিগণের গতি ও পাবনের পাবন ; তুমি মহোচ্চ 
পদ সকলের নিয়ন্তা, শ্রেষ্ঠ হইতেও শ্রেষ্ঠ এবং রক্ষকদিগের রক্ষব। আমরা ত্োয়াকে স্মরণ 
করি, আমরা তোমাকে ভজনা করি, তুমি জগত্রের সাক্ষী, আমরা তোমাকে নমস্কার করি। 
সত্য স্বরূপ, আশ্রয় স্বরূপ, অবলম্ব রহিত, সংসার সাগরের তরণী অদ্বিতীয় ঈশ্বরের শরণাপন্ন 


হ্ই। 


পরিশিষ্ট ২ ৫৪১ 


ও ব্রশ্মবাদিনোবদস্তি। যতোবা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবস্তি 
যৎপ্রযস্তভিসংবিশস্তি তছ্ৃজিজ্ঞাসস্ব তদ্বন্ম। আনন্দাদ্ধ্যেব খন্থিমানি ভূতানি জায়স্তে আনন্দেন 
জাতানি জীবস্তি আনন্দং প্রয়স্তযভি সংবিশস্তি। যতোবাচোনিবর্তান্তে অপ্রাপ্য মনসা সহ। আনন্দং 
ব্হ্মণোবিদ্বান ন বিভেতি কুতশ্চন। রসোবৈসঃ। রসং হোবায়ং লন্বানম্দী ভবতি। কোহোবান্যাং 
কঃ প্রাণ্যাৎ যদেষ আকাশআনন্দোন স্যাৎ। এষহ্যবানন্দযাতি । যদাহোবৈষএতসম্মিবদুশ্যেনাত্যো 
নিরুক্তে নিলযনে ভয়ং প্রতিষ্ঠাং বিন্দতে অথ সোহভয়ং গতোভবতি। যতোবাচোনিবর্তস্তে 
অপ্রাপ্য মনসা সহ। আনন্দং ব্রহ্মণোবিদ্বান ন বিভেতি কদাচন ॥ 

ও শাস্তি শান্তিঃ শাস্তিঃ হরিঃ ও। 

এষাস্য পরমা গতিরেষাস্য পরমা সম্পৎ। এযোস্য পরমোলোক এযোস্য পরমআনন্দঃ। 
এতস্যেবানন্দস্যান্যানি ভূতানি মাত্রামুপজীব্তি। 

ও শাস্তিঃ শাস্তিঃ শান্তি হরিঃ ও। 

হে পরমাত্মন্! তুমি নিয়ত আমারদের উপর করুণা-বারি বর্ষণ করিতেছ এবং 
আমারদিগকে ধর্মের পথে নিয়োগ করিবার জন্য বিবিধ উপায় বিধান করিতেছ। তুমি মঙ্গল 
দাতা মুক্তি দাতা ; তুমি আমারদের সুখশান্তি ; তুমি জীবনের জীবন ও চিরকালের সুহৃদ্‌। 
আমারদের সমুদায় গ্রীতিকে তোমার প্রতি লইয়া যাও এবং তোমার প্রিয় কার্য সাধনে 
আমারদিগকে অটল উৎসাহ প্রদান কর, যেন সকল অবস্থাতে সকল সময়ে তোমার মহিমাকে 
মহীয়ান্‌ করিতে সমর্থ হই। তুমি আমারদিগের জীবনের লক্ষ্য, এই সত্যটি যেন আমারদের 
মনে নিরন্তর জাজ্বল্যমান থাকে এবং সাংসারিক তাবৎ ধর্ম্ম কর্ম যেন তোমার সত্য-শ্বরূপের 
প্রতি দৃষ্টি রাখিয়া সম্পন্ন করি। হে নাথ! যাহাতে তোমাকে প্রাণ মন সকলই সমর্পণ করিতে 
পারি এবং আমাদের সমুদায় শক্তি তোমার প্রিয় কার্যে নিয়োগ করিতে পারি, এপ্রকার বল 
ও বুদ্ধি প্রেরণ কর। 

সম্প্রদান। 

ব্রন্মোপাসনা সমাপ্ত হইলে পর সম্প্রদাতা পাত্র কন্যার দক্ষিণ হস্ত স্বহস্তোপরি লইয়া 
“ইমাং কন্যাং তুভ্যমহং দাস্যামি” ইহা বলিয়া পাত্রের হস্তে সমর্পণ করিলেন। পাত্রও 
“ইমাং গৃহামি” ইহা বলিলেন।-পরে সম্প্রদাতা ও তৎসঁদদ্য শ্রাবণে মাসি কর্কটরাশি্ছে 
ভাঙ্করে কৃষে পক্ষে পঞ্চম্যাং তিঘৌ শাণ্ডিলাগোত্রঃ শ্রীদেবেন্দ্রনাথদেবশর্্থা ঈশ্বরত্রীতি কামঃ 
ভরদ্বাজ গোত্রস্য ভারদ্বাজ আঙ্গিরস বাহ্ম্পত্য প্রবরস্য শ্রীরাজারাম দেবশম্মণিঃ পুত্রায়, 
ভরদ্বাজ গোত্রায় ভারছাজ আঙ্গিরস বাহৃম্পত্যপ্রবরায় শ্রীহেমেম্্রনাথ দেবশর্্মণে বরায়। 
শাণ্ডিল্য গোত্রস্য শাণ্ডিল্য আসিত দেবল প্রবরস্য রামলোচন দেবশম্মণঃ প্রগোত্রীং শাগডল্য 
গোত্রস্য শাণ্ডিল্য আসিত দেবল প্রবরস্য দ্বারকানাথ দেবশম্পণঃ গোর্রীং, শাণ্ডিল্য গোব্রস্য 
শাণ্ডিল্য আসিত দেবল প্রধরসা শ্রীদেবেন্্রনাথদেবশন্মণিঃ পৃষ্রীং, শাণিল্য গোত্তাং শাগ্ল্য 
আসিত দেবল প্রবরাং জ্রীমতীং সুকৃমারী দেবীং। ইহা ভিম ঘার উচ্চারণ করিয়া। এনাং 
কন্যাং সালঙ্কতাং অরে সুশীলাং বাসসাচ্ছাদিতাং তুন্যমহং সম্প্রদদে। জামাতা স্বস্তি 
বলিলেন। 

পরে সম্প্রদাতা ও তৎসদদা শ্রাবণে মাসি কর্কটরাশিন্ছে ভাক্করে কষে পক্ষে পঞ্চম্যাং 
তিথো শাগ্ডিল্য গোত্রঃ শ্রীদেবেজ্জনাথদেবশর্া কূতৈতৎ শুভকন্যা সম্প্রদান কম্মণিঃ সাঙ্গতাথং 


৫৪২ * স্বর্ণকুমারী দেবীর রচনা-সংকলন 


দক্ষিণামিমং কাঞ্চনং ভরছ্াজ গোত্রায় ভারদ্বাজ আঙ্গিরস বারস্পত্য প্রবরায় শ্রীহেমেন্দ্রনাথদেবশর্্দণে 
বরায় তুভ্যমহং সম্প্রদদে ইহা বলিয়া জামাতৃহস্তে সমর্পণ করিলেন। জামাতা স্বস্তি 
বলিলেন। পরে কন্যা পাত্রের অন্যোন্যাবলোকন হইল। পরে জামাত দক্ষিণ পারছে কন্যাকে 
উপবেশন করাইয়া দম্পততীর বন্থুদ্বয়ে গ্রন্থি বন্ধন করতঃ পুনবর্বার কন্যাকে জামাত বাম পার্খে 
বসাইলেন। 

পরে উপাটার্যা শ্রীযুক্ত আনন্দচন্দ্র বেদান্তবাগীশ দম্পতীকে এই উপদেশ করিলেন। 


উপদেশ। 

অদ্য মঙ্গল-স্বরূপ পরমেশ্বরের প্রসাদে তাহার পবিত্র সন্নিধানে তোমরা উদ্বাহ-শৃঙ্খলে 
আবদ্ধ হইলে। এত দিন স্বীয় স্বীয় উন্নতির প্রতি দৃষ্টি রাখিয়া একাকী জীবনপথে বিচরণ 
করিতেছিলে, এক্ষণে তোমারদের পরস্পরের সন্বন্ধ-জনিত গুরুতর ভার তোমারদের হস্তে 
সমর্পিত হইল। অদ্য তোমরা সংসারের প্রথম সোপানে পদ নিক্ষেপ করিতেছ সাবধান পূর্বক 
অগ্রসর হইবে। ইহার পথ-সকল অতি দুর্গম, ইহার প্রলোভন রাশি রাশি ; ইহার বিম-বিপত্তি 
সকল তোমারদিগকে প্রতীক্ষা করিয়া রহিয়াছে । সাবধান, যেন সংসারের মোহ-পাশে জড়িত 
না হও, যেন ইহার সুখ-সম্পদে সব্র্ব-সুখদাতাকে বিস্মৃত না হও। সত্যন্বরূপের উপর 
সম্পূর্ণরূপে নির্ভর করিয়া পরস্পরের উন্নতি সাধন ও সুখ বর্থনে যত্বুশীল থাকিবে, তাবৎ 
গৃহ কর্ম্ম ঈশ্বরের প্রিয়-কার্ধা বলিয়া সাধন করিবে এবং ব্রাহ্ম ধর্মের এই মহান্‌ উপদেশ 
সবর্বদা হৃদয়ে জাগ্রত রাখিবে “ব্রন্মনিষ্টোগৃহস্থঃ স্যাৎ তত্ৃজ্ঞান-পরায়ণঃ। যদ্যৎ কর্ম 
প্রকৃব্বীত তদ ব্রহ্মণি সমর্পয়েৎ” “গৃহস্থ ব্যক্তি ব্রন্মনিষ্ঠ ও তত্ব-জ্ঞান-পরায়ণ হইবেন, যে 
কোন কর্ম্ম করুন, তাহা পরব্রহ্মেতে সমর্পণ করিবেন”। তোমারদিগের যাহা কিছু, সকলই 
তাহাতে সমর্পণ কর ; তিনি তোমারদিগকে রোগ শোক, ভয় বিপত্তি, পাপ তাপ হইতে উদ্ধার 
করিবেন। 

শ্রীমান্‌ হেমেন্দ্রনার! তুমি নিয়ত তোমার পত্তীর মঙ্গল-সাধনে যত্রশীল থাকিবে ; অদ্য 
তোমার হস্তে জগদীশ্বর সংসারের গুরুতর ভার সমর্পণ করিলেন ; সংযতেন্দ্িয় ও 
সৎকন্পমশীল হইবে এবং সাংসারিক সকল অবস্থাতে শান্ত-চিত্ত থাকিবে, যে রূপ আপনার 
আত্মাকে রক্ষা করিতে ও উন্নত করিতে চেষ্টা করিবে, সেই প্রকার তোমার পত্রীর আত্মাকেও 
পবিত্র ধর্ম-পথে আনিতে চেষ্টা করিবে। উপদেশ ও দৃষ্টান্ত ছারা তাহাকে সত্য ধর্মে 
প্রবৃত্ত করিতে যত্শীল হইবে, যেন উন্নতির পথে, মঙ্গলের পথে, ভি ভরা হনযানিবা 
হয়েন। 

শ্রীমতী সূকুমারি দেবি। যাহাতে তোমার স্বামীর মঙ্গল হয়, কায়মনোবাক্যে সেই কর্ধ 
করিবে। তাহার উপর একাস্ত মনে নির্ভর করিবে, ও তোমার হিতের জন্য তিনি যাহা আদেশ 
করিবেন, তাহা প্রতিপালন করিবে। পতিপ্রাণা ও সদাচারা হইবে, অপরিমিত ব্যয় বা কাহারও 
সহিত বিবাদ করিবে না। মন এবং বাকা ও কর্ম্ম পরিশুদ্ধ রাখিতে চেষ্টা. করিবে। সব্র্বদা 
প্রহষ্ট থাকিয়া গৃহ কার্যেতে সুদক্ষ হইবে। সকল কর্ম্মে পরমেশ্বরকে লক্ষ্য করিবে, এবং 
স্বামীর সাহায্যে ও সবর্ধদা আত্মার উন্নতি সাধনে যদ্ত্রশীলা থাকিবে। 

করুণাময় পরমেশ্বর 'তোমারদিগের উভয়ের মঙ্গল সাধন করুন এবং €তামারদিগকে 
তাহার আনন্দময় অমৃত ধামের অধিকারী করুন। 

ওঁ ঘত্রকোবর্ণোবিহ্ধাশজ্িযোগাবর্ণাননেকানিহিতার্থেদিধাতি। বিটৈতি চান্তে বিশ্বমাদৌ 


পরিশিষ্ট ২ ৫৪৩ 


সদেবঃ সনোবুদ্ধ্যা শুভয়া সংযুনত্। 
যিনি এক এবং বর্ণহীন এবং যিনি প্রজাদিগের প্রয়োজন জানিয়া বহু প্রকার শক্তি যোগে 
বিবিধ কাম্য বস্তু বিধান করিতেছেন, সমুদয় ব্রহ্মাণ্ড আদ্যন্ত মধ্ যাহাতে ব্যাপ্ত হইয়া রহিয়াছে, 
তিনি দীপ্যমান পরমেশ্বর, তিনি আমারদিগকে শুভ বুদ্ধি প্রদান করুন। 
ও একমেবাদ্িতীয়ং 
অনন্তর দম্পতী তদগত চিত্তে ঈশ্বরকে প্রণিপাত করিলেন এবং সভাস্থ লোকদিগকে 
মাল্যচম্দন দেওয়া হইল / 


তত্তবোধিনী পত্রিকা, ভাদ্র ১৭৮৩ শক 


